TAF : শ্রীপ্রভাতচন্দ্র রায় 
গ্রীগোঁরাষ্গ প্রেস প্রাইভেট লিমিটেড 


৫ চিন্তামণি দাস লেন 

কলিকাতা ৯ 

প্রচ্ছদ : ALTA, m 

প্রথম সংদ্করণ : ডিসেম্বর ১৯৬৯ 


fev KET : US ১৯৭৯ 


দাম : ৩০:০০ টাকা 


JOWw ^ * 4. 


এক 


RAL জেলার কোন এক গণ্ডগ্রামের একটা স্কুলে 
গ্রামসুদ্ধ মেয়ে-পুরুষ ভেঙে পড়ল, সকলেই বিদ্যাসাগরকে 
চায়! 

সময় পার হয়ে গেল, বিদ্যাসাগর এসে পেশছলেন না। মাথার উপর 
রোদের তেজ বেড়ে উঠল, তব; ভিড় কমে CDD বিদ্যাসাগরকে একবার চোখে 
দেখতে হবে। 

হঠাৎ শোনা গেল, বিদ্যাসাগর আসছেন, বিদ্যাসাগর এসেছেন। 

একজন বৃদ্ধা ভিড় ঠেলে এগিয়ে এলেন। একজন ভদ্রলোককে জিজ্ঞেস 
করলেন- হ্যাঁ গা, বিদ্দেসাগর কই? 

একজন ভদ্রলোক সামনেই বিদ্যাসাগরকে দেখিয়ে বললেন_এই যে 
বিদ্যাসাগর মশায়। 

বৃদ্ধা অবাক হয়ে খানিকক্ষণ বিদ্যাসাগরের মুখের দিকে তাঁকয়ে রইলেন। 
তারপর বললেন_আ আমার পোড়া কপাল! এই মোটা চাদর গায়ে উড়ে 
বেয়ারা দেখবার জন্যে রোদে ভাজা-ভাজা হলুম! না আছে গাঁড়, না আছে 
ঘাড়, না আছে চোগা-চাপকান!১ 

ais কথা । গ্াঁড়ঘোড়া কিংবা চোগা-চাপকানের জাঁকজমক নেই 
বিদ্যাসাগরের ৷ সামান্য পোষাক-আষাক তাঁর। নিজের খাবার বেলায় যেমন- 
দেবার সময় বিদ্যাসাগর বাজার থেকে বেছে আনেন ভালো কাপড়, ভালো 
খাবার | 

গোলদীঘর দাক্ষিণধারে একটা দোতলার বারান্দা থেকে একজন ভদ্রলোক 
একাদিন দেখতে পেলেন, ফুটপাথে বসে একটি মেয়ে একখানা কাগজ হাতে 
নিয়ে চুপচাপ কাঁদছে। মেয়োটকে ডাঁকিয়ে আনলেন ভদ্রলোক | 
করলেন- তুমি কাঁদছ কেন? 

মেয়েটি বলল--আমার মা-বাপ কেউ নেই। আমি বেথুন স্কুলে পাড়। 
একজন দয়াল; ব্ৰাহ্ম ভদ্রলোক আমাকে খেতে-পরতে 'দিচ্ছিলেন। আরেকজন 
দয়াল; ভদ্রলোক আমার পড়াশোনার খরচ দিচ্ছিলেন। আমার দুর্ভাগ্য, ওই 
দুজন ভদ্রলোকই মারা গেছেন। লেখাপড়া করা তো দুরের কথা, আমার 
খাওয়া-পরার উপায় নেই,/আশ্রয় নেই। আজ তিনদিন অবধি একখানা দরখাস্ত 
নিয়ে সাহায্যের জন্য বড়োমানূষদের দরজায়-দরজায় ঘুরেছি, কোথাও eu. 


এখানে কিছ: হবে না, অন্য জায়গায় যাও। 

দু-একজন বড়োমান্ষ অবাশ্য দেখা করেছেন। দু-একটি হিতোপদেশ 
দিয়েছেন, আর-কিছ; দেননি, আর-কিছ দেবার কথা বলেনানি। কেউ-কেউ 
এমন কথা বলেছেন যা না বলাই ভালো ৷ 


২ 
মেয়েটি কাঁদতে লাগল। = 
এই ভদ্রলোক বললেন--মা, কো'দো না। বোধ কাঁর awe তুনি ee, 

খাগ্ডান। আমি THe, খাবার আনিয়ে দই, তুমি খাও ৷ তারপর, আযান যেখানে 

যেতে বল, সেখানে একবার গিয়ে দ্যাখো। 
কাঁদতে-কাঁদতে মেয়েটি বলল--আমি কিছ খাব না। আপাঁন বলুন, 
কোথায় যাব । আমি কিন্তু আর কোনো বাঁড়তে যাব না। 


বড়োমানুষের 
_সে Te কথা! মা তুমি তো কোনো যথার্থ বড়োমানুষের বাড়িতে যাওনি। 
আমি যাঁর কাছে যেতে বলব, তিনি যথার্থ বড়োমানদ্য। তুমি একবার যাও 


বড়োমানূষ 

হ্যাঁ, তিনিই বড়োমানদ্ষ। তুমি একবার বৃন্দাবন মল্লিকের লেনে তাঁর 
বাড়িতে যাও, তাঁর সঙ্গে দেখা করো। যদি তাঁর সঙ্গে দেখা করতে না পালো, 
অন্তত তোমার দরখাস্তখানা তাঁর কাছে পাঠিয়ে দিও। তুমি অনেক কষ্ট 
করেছ, আমার কথায় এই FH Ge করো। একবার বিদ্যাসাগরের কাছে যাও | 
মেয়েটি বলল-_আচ্ছা, আপনার কথা আমি নিশ্চয়ই শুনব ৷ কিন্তু কোনো 
বড়োমানুষের বাড়তে যেতে আর আমার ইচ্ছে করে না। তবে আপনি যখন 
বলছেন, আমি WI | 

মেয়েটি গেল বিদ্যাসাগরের কাছে, একজন যথার্থ বড়োমানূষের কাছে। 
বড়োমানুষের কাছে গিয়ে একমূহূর্তে মেয়েটিও বড়ো হয়ে গেল। সাঁত্য-সাত্যি 
বড়ো | 

বিদ্যাসাগরের কাছে সরাসরি গয়ে হাজির হয়নি মেয়োঁট ৷ দরখাস্তখানা 
পাঠিয়ে দিয়েছে, অপেক্ষা করে থেকেছে। একটু পরেই বিদ্যাসাগর ডেকে 
পাঠিয়েছেন মেয়োটকে। 

মেয়েটির মুখে সমস্ত ঘটনা শুনে বিদ্যাসাগর বললেন_আজ থেকে তুমি 
আমার মা, আমি তোমার ছেলে। মা, তোমার খাওয়া-পরা লেখাপড়া ইত্যাঁদর 
খরচ চালাব আমি৷ 

বিদ্যাসাগর জোর করে মেয়েটিকে অনেক ভালো-ভালো জানস খাওয়ালেন | 
নতুন কাপড় দিলেন, নতুন বই দিলেন, কয়েকটি টাকা দিলেন। যে-সংসারে 
এতকাল ছিল মেয়েটি, সেখানেই থাকতে বলে 'দিলেন। হ্যাঁ, সেই সংসারকেও 
মাঝে-মাঝে সাহায্য করবেন বিদ্যাসাগর ৷ সেই বাড়তে দেবার জন্য বিদ্যাসাগর 
নিজের হাতে একখানা চিঠি লিখে দিয়েছেন শেষে একখানা গাঁড়তে, সঙ্গে 
লোক দিয়ে, মেয়েটিকে পাঠিয়ে দিয়েছেন ৷ 

মেয়েটি মনে-মনে বুঝেছে, সাঁত্য-সাঁত্য বড়োমানূষ কাকে বলে l? 

বরিশালের একজন লোক কলকাতায় দ-জন বড়োমানুষকে দেখতে 
এসেছেন। একজনের নাম বলা যাবে না, আরেকজন বিদ্যাসাগর | 

প্রথম বড়োমানূষের জন্য কয়েকদিন দরবার করা গেল 'কন্তু তাঁর দেখা 
পাওয়া গেল না। তৃতীয় কি চতুর্থ দিন ওই বড়োমানুষের বাড়তে বাঁরশালের 
লোকটি বারংবার খাবার জল চাইলেন, কিন্তু পেলেন না। রাগে কাঁপতে-কাঁপতে 
তিনি বিদ্যাসাগরের বাড়িতে এলেন। 

বিদ্যাসাগর তখন আহারান্তে খালিগায়ে একটি হকো হাতে দরজায় 


AC oS TES NAMENS ST TUE 


কর,ণাসাগর 'বদ্যাসাগর ৩ 


দাঁড়য়ে আছেন। বারশালের লোকটি 'বদ্যাসাগরকে চেনেন না, বিরন্তমুখে 
তিনি বিদ্যাসাগরকে জিজ্ঞেস করলেন-__বদ্যাসাগরের সঙ্গে দেখা হবে? 

লোকটির চোখমূখ দেখে বিদ্যাসাগর অনুমান করলেন কোথাও কোনো 
গোলমাল আছে। বললেন- হ্যাঁ, দেখা হবে বৌক, আপনি DA! 

হবে বৈকির কর্ম নয়, একজনকে সেরে CAA, একেও সেরে চলে যাই, 
হয় তো হোক। 
à লোকটির তামাক খাওয়া অভ্যাস আছে কিনা জেনে নিলেন বিদ্যাসাগনন। 

তামাক খেতে-খেতে লোকটির মেজাজ একটু নরম হল। বিদ্যাসাগর 
[জিজ্ঞেস করলেন-_আহারাঁদ হয়েছে কিঃ 

--আর আহারে কাজ নেই, তুমি একবার ডেকে দাও, দেখে চলে যাই। 

বিদ্যাসাগর বললেন-__ আহারাদি না হয়ে থাকে তো এখনই যোগাড় হতে 
পারে! 

ইতিমধ্যে বিদ্যাসাগরের ইঙ্গিতে জলযোগের যোগাড় হয়েছে । জলযোগের 
পর তামাক খেতে-খেতে লোকাট বললেন--একবার ডেকে দিলে এ'কেও দেখে 
চলে যাই, আর এমন TEP করব WI! 

অনেক পাঁড়াপণীড় করে লোকটির মুখে সমস্ত ঘটনা শুনলেন বিদ্যাসাগর ৷ 
লোকটির পণড়াপশীড়তে, আর গোপন করলেন না, নিজের পাঁরচয় দিলেন। 

চোখের পলকে লোকটির ভাবভাঁঙ্গ অন্যরকম হয়ে গেল। 1তাঁন 
বিদ্যাসাগরের মুখের দিকে তাকিয়ে বললেন_আ-ীম-আ-ীম-আ-প-না-কে-আপ- 
নাকে। ^ 

বিদ্যাসাগর বললেন_আপনার কোনো দোষ নেই ৷ যা হয়েছে তাতে মনের 


ছিলেন সহিত বাঁসয়া আলাপ কাঁরতোঁছলাম। এমন সময়ে অন্য এক US 
হলেন ware হইয়া, আপনার নাম লিখিয়া পাঠাইলেন। সাহেব 
চাপরাসীকে বালিলেন--“বাব্দকে বল, এখন FATA নাই।” ইডেন সাহেবের 
কথা শুনিয়া, আমি স্থির থাকিতে পারিলাম না, তখনই সাহেবকে বালাম, 
“আগনি আমার সহিত বাঁসয়া, বাজে কথায় সময়ক্ষেপ করিতেছেন, ইহাতে 
আপনার SAAN আছে। আর এ TS অবশ্য কোনও প্রয়োজনের অননরোধে 
আপনার সহিত দেখা কাঁরতে আসিয়াছেন। তাঁহার সাঁহত দেখা কাঁরতে 
ফঁরসথ নাই! আমি সামান্য গরীব মানুষ; পাচ্কীভাড়া কাঁরয়া 


qr € md NRI 

এইরূপ উদারতা, এইরূপ সমদার্শতা এবং এ রূপ অহঙ্কারশূন্যতা ছিল ৷”? 
e “দাক্ষিণ্যের তুলনা নেই। আর্তের সেবার জন্য হাত 
বিদ্যাসাগরের দয়া-দাঁক্ষি€ dise a UHR জনা UE 


বাড়িয়ে আছেন তিনি৷ কাউকে 147 
লোকের দুঃখ দূর করার জন্য তাঁর চেষ্টার অন্ত নেই। পরের ups বদ 


সাগরের চোখে জল এসে পড়ে | 


5 করুণাসাগর বিদ্যাসাগর 


চারতের একটা বিশেষ লক্ষণ ।...বিদ্যাসাগরের বাহিরটাই বজ্র মত কঠিন, 
ভিতরটা পৃষ্পের অপেক্ষাও কোমল ৷ রোদন ব্যাপার বড়ই গাঁত কর্ম; বিজ্ঞের 
দনকট ও বিরাগণীর নিকট অতীব নিন্দিত। কিন্তু এইখানেই বিদ্যাসাগরের 
অসাধারণত্ব; এইখানেই তাঁহার প্রাচ্য ।...বিদ্যাসাগরের অসাধারণত্ব এই যে, 
{তান আপনার সুখস্বাচ্ছন্দাকে তৃণের অপেক্ষাও হেয় জ্ঞান করিতেন; কিন্তু 
পরের জন্য রোদন না করিয়া তিনি থাকিতে পারতেন ari? 

ধবদ্যাসাগরের জাবদ্দশার লিখিত হয়েছে : “ইনি (বিদ্যাসাগর) বলেন,_ 
দারিদ্রের দুঃখ কয়জন দেখিয়াছে, তাহাদের হৃদয়ের ব্যথা কয়জন বুঝিয়াছে!” 
arzt দরিদ্রের দরিদ্রতা ও বিধবার দুঃখ দেখলে নয়নজলে ইহারি বক্ষ 
ভায়া যায়, দূঃখীর দুঃখ যখন কাহারও নিকট বর্ণনা করেন, তখনও অশ্রু 
গ্লাবিত হয়। এই ছত কেহ অতিরঞ্জিত মনে কারও না। ইহা চাক্ষুষ প্রত্যক্ষ। 
wears বলিতে কি, এমন হৃদয়বান্‌ পুরুষ বঙ্গদেশে অতি বিরল। ইনি 
সামান্য রাখাল হইতে আতিবড় রাজা, সকলেরই বন্ধু । যে কেহ হউক, আপনার 
বিপদ বিদ্যাসাগরকে জানাইলে ইনি অর্থ দ্বারা, পরিশ্রম দ্বারা, পরামর্শ দ্বারা, 
অপর লোকের সাহায্য দ্বারা, অথবা যে কোন উপায়ে হউক, সাধ্য মতে সেই 
ব্যান্তর উপকার করিয়া থাকেন।”১ 

চন্দননগরে বিদ্যাসাগর একদিন দেখলেন, একটি পাগল ছেলে কেবল 
হাসছে। যা হয়ে থাকে সচরাচর, রাস্তার লোকজন সেই পাগল ছেলেটিকে 
নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছে। বিদ্যাসাগরের চোখ দিয়ে টসটস করে জল 
পড়তে লাগল, বুক ভেসে গেল তাঁর। পাগল ছেলেটিকে কলকাতায় নিয়ে 
এলেন তিনি । নিজের বাড়িতে এনে উপযুস্ত চিকিৎসার ব্যবস্থা করলেন ।* 

বিদ্যাসাগর একদিন একজন বিশ্বস্ত কর্মচারীকে বললেন- দ্যাখো, কলা 
টোলার অমুক গাঁলর অমুক নম্বর বাড়িতে একজন মান্দ্রাজী ভদ্রলোক থাকেন। 
টাকার অভাবে vA কষ্ট পাচ্ছেন তিনি। তুমি গিয়ে সব খোঁজ-খবর নিয়ে 
এস। 

সেই বিশ্বস্ত কর্মচারী বেরিয়ে পড়ল। engen সেই ঠিকানায় 
প্রথমেই দেখা হল বাড়ির কর্তার সঙ্গে । তাঁকে জিজ্ঞেস করা হল শান্দ্রাজী 
ভদ্রলোকের কথা । 

বাড়ির কর্তা বললেন- হ্যাঁ, আমার এই বাড়ির নিচের তলার ঘরে তান 
সপরিবারে আছেন। তাঁর কাছে আমার তিরিশ টাকা পাওনা, ছ-মাসের 
বাড়ভাড়া। ভাড়া শোধ করে তাঁকে ale ছেড়ে চলে যেতে বলেছি, ‘কিন্তু 
কিছুই দিতে পারছেন না তান। ক করি, পয়সার অভাবে Gia আজ 
দু-তিনাদন সপরিবারে উপোস করে আছেন। 

বাঁড়র কর্তার কাছে কিছ খবর পাওয়া গেল ৷ এবার তাহলে সেই মান্দ্রাজী 
ভদ্রলোকের সঙ্গে দেখা করে আরো কিছ খোঁজ-খবর 1নতে হয়। সেইরকমই 
তো বলে দিয়েছেন বিদ্যাসাগর | 

পাঁচটি মেয়ে আর দুটি ছেলেকে নিয়ে মান্দ্রাজী ভদ্রলোক তখন সামান্য 
একটা দরমার উপর বসে আছেন। 

একট; আলাপ করা গেল মান্দ্রাজী ভদ্রলোকের সঙ্গে৷ মানদ্রাজী ভদ্রলোক 
কি ঘুণাক্ষরেও জানেন, নতুন আলাপ-করতে-আসা এই মানুষটি কার কাছ 


থেকে এসেছেন? জানেন না। কেমন করে জানবেন | 


করুণাসাগর বিদ্যাসাগর & 


SEIS ভদ্রলোক We শুনুন, এই কলকাতা শহরে অনেক বড়" 
লোকের কাছে আমার কষ্ট জানিয়োছলাম। কিন্তু একট কানাকাঁড় দিয়েও 
কেউ আমাকে সাহায্য করোন। শেষকালে একজন ভদ্রলোক আমাকে একখানা 
পোষ্টকার্ড দিলেন। ফাঁকা পোম্টকার্ড নয়, পোষ্টকার্ডে কী সব িখে-টিখে 
দিলেন। আমাকে বললেন, ‘এই শহরে এক পরম দয়াল: বিদ্যাসাগর আছেন। 
তার কাছে তোমার দূরবস্থার কথা লিখে দিলাম, চিঠিখানা ডাকে দিয়ে এস'। 
দিয়োছ। এখন আমার GA | 

যথাসময়ে সব খবর পেলেন বিদ্যাসাগর | সেই অচেনা-অজানা মান্দ্রাজীর 
দুঃখে চোখের জল ফেলতে-ফেলতে তাঁকে টাকা পাঠালেন, কাপড়-চোপড় 
পাঠালেন। শেষপর্যন্ত তাঁদের মান্দ্রাজে ফিরে যাবার খরচ 'দিলেন।* 

আরেকটি ঘটনা । 

মান্দ্রাজ থেকে দুটি ভদ্রঘরের ছেলে বাড়ি ছেড়ে বোম্বাই চলে গিয়েছে। 
কেন? না, GAGA হবে। বোম্বাই থেকে মিশনাররা ওদের কলকাতায় নিয়ে 
এলেন ৷ আর কলকাতায় এসেই, কেন কে জানে, আবার ওদের মত বদলে গেল। 
না, “TOM হবে না। 

Gm হবে বলে িশনারদের কাছ থেকে foe, Tem টাকা-পয়সা 
পাওয়া যাঁচ্ছল। এবার তা বন্ধ হয়ে গেল। 
হঠাৎ যে ওরা বাড়তে করে যাবে, সে-উপায়ও নেই ৷ BoM হবে বলে 
বাড়ি ছেড়ে এসেছে, কোন মুখে হঠাৎ গিয়ে বাড়িতে উঠবে? 


নগদ কিছু পাওয়া গেল না। খাতায় সই করে দিলেন বাবুরা। অর্থাৎ 
দেবেন। কেউ একটাকা, কেউ দ:-টাকা। অন্তত চোদ্দ-পনেরো টাকা দরকার, 
সেখানে সাকুল্যে গোটাদশেক টাকার জন্যে সই-সাব্দ যোগাড় হল। 

কিন্তু ও পর্যন্তই | টাকা আর হাতে আসে না। এ গোটাদশেক টাকারও 


দরজায় ঘোরাঘ্যারই সার হল ওদের। 
এই অবস্থায় ওরা একদিন বিদ্যাসাগরের কাছে এল! 


সব শুনলেন বিদ্যাসাগর | 
যে-মহুর্তে শুনলেন কয়েকজন বাব গোটাকয়েক টাকার অণ্ক খাতায় 


দিও 4 
dec বিদ্যাসাগর রাগে-দণুখে খাতাখানা নিয়ে ছি'ড়ে ফেলে দিলেন। 
বললেন_তোমরা গিয়ে পড় 
চোদ্দটি আর দু-জোড়া কাপড় তোমাদের বাসায় যাবে 
টিকা আতা ছিল ওরা, ততদিন পেয়েছে। বিদ্যাসাগর যা বলেছেন, 


> 


মাসে নির্ভুল সাহায্য এসেছে। 
মাৰ erm আছেন বিদ্যাসাগর। একজন 1ফাঁরঙ্গী মেমসাহেব 


সেদিন পড়ার ঘরে বসে 
এলেন। বৃদ্ধা। খ্যীন্টান। একখানা দরখাস্ত নিয়ে এসেছেন। দরখাস্তখানা 


ধবিদ্যাসা ৷ 

il ছে ধবদ্যাসাগর বলতে লাগলেন-কেন আপাঁন অযথা 
আমার কাছে এসেছেন। আমার আপন জাতের মধ্যেই অজস্র দুঃস্থ আছে। 
অনা Res সাহায্য দরকার। আপনি তো আপনার নিজের জাতের লোক" 


& করুণাসাগর বিদ্যাসাগর 


বলতে-বলতে থেমে বিদ্যাসাগর | মেমসাহেবের দিকে তাকিয়ে 


গেলেন 

রইলেন। বললেন--আহা, আপনি হাপাচ্ছেন! দরখাস্তথানা আপনি তো নিচের 
থেকেই আমার কাছে পাঠিয়ে দিতে পারতেন॥ উপরে উঠে আসা আপনার 
উচিত হয়নি । কাউকে ডাকব? আপনাকে একট: হাওয়া করবে? 

না, হাওয়া করতে হবে না, কাউকে ডাকতে হবে না। হাতের ইশারায় 
মেমসাহেব বারণ করলেন। আর একটিও কথা না বলে বিদ্যাসাগর নেম- 
সাহেবকে কয়েকটি টাকা দিলেন। না দিয়ে থাকতে পারলেন AT? 

একজন বন্ধুর ACM বিদ্যাসাগর হেদুয়ার কাছে বেড়াচ্ছেন । হঠাৎ চোখে 
পড়ল, একজন ব্রাহ্মণ গঞ্গাদ্নান সেরে কদিতে-কা'দতে যাচ্ছেন ৷ 

বিদ্যাসাগর ডাকলেন সেই ব্রাহ্গণকে। জিজ্ঞেস করলেন_আপনি কাঁদছেন 
কেন? 
মোটা চাদর গায়ে, চটি জুতো পায়ে কে-না-কে জিজ্ঞেস করছে ঠিক নেই, 
উত্তর দিয়ে লাভ কি! ব্রাহ্মণ চুপ করে রইলেন । 

কিন্তু বিদ্যাসাগর কিছুতেই ছাড়েন না। অগত্যা ব্ৰাহ্মণ বললেন--আমি 
একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে মেয়ের বিয়ে দিয়েছি। কিন্তু সে-টাকা 
শোধ করার উপায় নেই ৷ পাওনাদার আদালতে আমার নামে নালিশ করেছে। 


_মোকদ্দমা কবে? 

_পরশহ। 

মোকদ্দমার নম্বর, ব্রাহ্মণের নাম-ঠিকানা_কথায়-কথায় সব খবর জেনে 
facets বিদ্যাসাগর | 


ব্ৰাহ্মণ চলে যাবার পর বিদ্যাসাগর সঙ্গের বন্ধুটিকে ওই মোকদ্দমার 
খোঁজ-খবর নিতে বলে দিলেন। খোঁজ-খবর নিয়ে জানা গেল, সদে-ভাসলে 
ব্রাহ্মণের দেনা প্রায় আড়াই হাজার টাকা। 
ব্রাহ্মণের দেনার সমস্ত টাকা আদালতে জমা করে দিলেন বিদ্যাসাগর । 
আদালতের উকিল-আমলাকে বলে দিলেন_আমার নাম যেন ওই ব্রাহ্মণ জানতে 
না fca > 
, কাকে বিদ্যাসাগর কখন কি দিচ্ছেন, সহজে জানার উপায় নেই। দড-জনকে 
ptos আসতে বলতেন না কখনো। কেউ হয়তো একটায় এসে একখানা 
ip i দুটোর সময় একজন এসে পাঁচটি টাকা নিয়ে গেল। 
[তিনটের সময় এসে আরেকজন একখানা চাদর নিয়ে গেল ৷ সব যোগাড় আছে। 
দানের কথা যেন জানাজানি না হয়। সকলকে বারণ করে দিতেন বিদ্যাসাগর | 


করিতেন তাঁদের নিকট মাসের 
লইতে ri dee সেইজন্যই এরুপ ব্যবস্থা কাঁরতেন ৷... 
লাইব্রেরী ঘরের eme তাঁহার বসিবার ঘরের এক Sloping table -এর 
মধ্যে মোড়ক করিয়া টাকা থাকিত। মোড়কের উপর লিখা থাকত কাহার TT 
তাঁহার প্রত্যেক কাৰ্য্যই এইরূপ করুণা ও নিয়ম দ্বারা নয়ান্ত্িত ছিল ।”৯২ 
বিদ্যাসাগর তখন ফরাসডাঙায়। 
নার TES মেদ | «pz ভাঙন লছ; চোখে গাল, গদা! 
AUTA কোলে একটি ceca, ছেলেটির পা-দুখানা সমান নর । এমন হন 


| 


করুণাসাগর বিদ্যাসাগর | q 


কেন? খোঁজ-খবর নিয়ে জানলেন, আগে পা-দুখানা একরকমই ছিল, বয়স 
বাড়ার সঙ্গে-সঙ্গে একখানা পা ক্ষয় হতে-হতে এই অবস্থায় এসেছে। 
বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন-_চিকিৎসা হয়েছে few? কে আছে 
মা-বাপ আছে। যতদুর সাধ্য, তারা করেছে। এই ছেলের পায়ের জন্য, 
রলতে গেলে, তারা সর্বস্বান্ত হয়েছে। আর-ীকছ্‌ করার উপায় নেই তাদের। 
সর্বস্বান্ত হয়েও মা-বাপ ছেলেটিকে সুস্থ করে তুলতে পারেন! 
আর স্থির থাকতে পারলেন না বিদ্যাসাগর । ছেলোটির বাপের সঙ্গে 
{গয়ে দেখা করলেন। কথাবার্তা বলে বুঝলেন, বাপ যথাসাধ্য খরচ করেছে, 


কিন্তু কোনো লাভ হয়ান। 
সববদ্যাসাগ্র বললেন--ওকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখালে 


ভালো হত। 

খরচ-পত্র আছে না তাতে? ছেলেটির বাপ্‌ বিদ্যাসাগরকে চেনে না। ভাবল, 

মোটা চাদর পরা এই বিশ্রী চেহারার ভদ্রেলোকটি বেশ তো বিজ্ঞের মতো উপদেশ 
Í দিচ্ছে। লোকটা পাগল নাকি! বলে কিনা, কলকাতায় নিয়ে গিয়ে ভালো 


ডান্তার দেখালে ভালো হত! 
আরেকবার ছেলেটির পা ভালো করে দেখলেন বিদ্যাসাগর বললেন-- 
আমার বোধ হয়, মোঁডক্যাল কলেজে দেখালে দকছু-না-কছু উপকার হত। 
ছেলোঁটির বাপ বলল- কলকাতায় faca গগয়ে ডান্তার দেখানো আমার 
সাধ্যের বাইরে। 
বিদ্যাসাগর বললেন-_ আচ্ছা, কেউ যাঁদ কলকাতায় যাওয়া-আসা, সেখানের 
থাকা-খাওয়া, অষন্ধ-পথ্য, ডান্তার-বাঁদ্যর খরচ দেয়, তাহলে ক ছেলেটিকে নিয়ে 


দয়ায় কে অযথা অত সব খ্রচপত্র করতে যাবে? এসব কথা বলে 


লোকজন আসছে আস্তে-আল্তে। ভিড় হচ্ছে। ভিড় বাড়ছে I, PY 
যাওয়াই ভালো ৷ ছেলের বাপকে নিজের বাড়ির ঠিকানা দিয়ে বিদ্যাসাগর 


তাড়াতাঁড় চলে গেলেন 
| আড়ালে বিদ্যাসাগরকে চিনতে পারোঁন। পাড়ার একজন লোক 


দব ই বা যে বললেন-তোমরা কেউ চিনতে গারোনি, বিদ্যাসাগর এসোঁছলেন । 
{ন ছাড়া এমন কথা আর কার মুখ থেকে বেরতে পারে? 
, [যার সময় ছেলের বাপ দেখা করতে এল বিদ্যাসাগরের UD 
বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন_কি ঠিক করলে? 
| TOT বাপ হাতজোড় করে ক্ষমা চাইল। বলল--আজ আমার রি 
আপনার পায়ের ধুলো পড়ে । না জেনে আমি আপনাকে অবজ্ঞা করোঁছ, 


বিদ্যাসাগর বললেন_ তুমি আমাকে অবজ্ঞা 
অপরাধ mue l এবার বলো, কি ঠিক করলে? 


y করুণাসাগর বিদ্যাসাগর 


ছেলোটর বাপ বলল--আজ্ঞে, কলকাতায় থাকতে হবে ? তাহলে তো অনেক 
টাকা খরচ হবে ॥। এত টাকা... i 

বিদ্যাসাগর বললেন-_তাতে তোমার কি? সে-ভাবনা তোমার কেন 

ছেলেটির চিকিৎসা ইত্যাদিতে চার-পচিশ টাকা খরচ করলেন OC 
[বিদ্যাসাগর °° 

ফরাসডাগায় একদিন একটি অন্ধ মুসলমান ভিক্ষুক স্ত্রীর হাত ধরে 
fopa বোরয়েছে। সারা শহর Trace, কিন্তু কিছুই পায়নি । শেষপর্যন্ত 
সে এল বিদ্যাসাগরের কাছে। 

ভিক্ষুকের মুখে তার ইতিবৃত্ত শুনলেন বিদ্যাসাগর । কয়েকটি পয়সা 
ন্দলেন ৷ জিজ্ঞেস করলেন--তোর কাঁ খেতে ইচ্ছা হয়ঃ 

ভিক্ষুকটি বলল-_অনেকদিন লুচি আর দই খাইনি । লুচি আর দই খেতে 
ইচ্ছা হয়। 

তখনি মেয়েকে দিয়ে লুচি ভাজালেন বিদ্যাসাগর । ভিক্ষুকাটি আর তার 
Ot পেট ভরে লুচি খেল। তারপর ওদের দুটো টাকা দিলেন বিদ্যাসাগর | 
বললেন- প্রত্যেক রোববার এসে লুচি খেয়ে যাস। 

তাছাড়া, কথা দিলেন, ঘরভাড়া বাবদ ওদের মাসে-মাসে আট আনা করে 
দেবেন >? 

কালীচরণ ঘোষের সঙ্গে কুন্তী নামে একটি মেয়ের বিয়ে হয়েছে । সেই 
বিয়ের ঘটকালি করেছেন বিদ্যাসাগর 1 

বি দম গস জনক anb um nm 
গেল SOTA | শোকে পাগল হয়ে গেল FCT পাগল হয়ে একবার গোঁ ধরে 
বসল- বিদ্যাসাগর খাইয়ে না দিলে খাব TO ia 

আর-কেউ খাওয়াতে গেলে কুন্তী মুখ বন্ধ করে থাকে। মূখে কণামান্ 
খাবার তোলে না। 

খবর পেলেন বিদ্যাসাগর । বললেন-_তা আর কি হবে, মেয়েটা কি না 
খেয়ে মারা যাবে, আমি দু-বেলা গিয়ে খাইয়ে আসব। 

কেবল কথার কথা নয়, সাত্য-সত্যি এসেছেন। নানা কাজের মধ্যেও সময় 
করে, একদিন-দাদন নয়, দিনের পর দিন এসেছেন। কয়েক মাস দুবেলা এসে 
কুন্তীকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন বিদ্যাসাগর ৷** 

বিদ্যাসাগরের একটা সাংঘাতিক কারবঙ্কল হয়েছে। কাটাতে হবে। ডান্তার 
চন্দ্রমোহন ঘোষ কেটে দেবেন। 
সাগরের হাতে! দীননাথ মল্লিকের সঙ্গে শাঁলস সম্পর্কে বিদ্যাসাগর কথা 
বলছেন, এদিকে ডান্তার চন্দ্রমোহন ঘোষ সেই কারবঙ্কল পটলচেরা করে PET- 
রন্ত বের করে বেধে দিয়ে বসে আছেন। বিদ্যাসাগর একাবন্দ; নড়াচাড়া 
করেননি, উঃ-আঃ করেননি, তামাক. খেতে খেতে আলাপ করতে করতে 
কারবঙ্কল কাটানো হয়ে গেল, কেউ টের পাননি। 

তারপর দীননাথ মল্লিক বললেন--তবে ডান্তারবাবূর কাজটা হয়ে যাক না, 


lt: ডান্তারবাবূর কাজ হয়ে গেছে > 
গেল র র্‌ : 
তখন গল্প মিত্রের ডিস্পেনসারিতে আলমারি থেকে একদিন একটা লোহার 


বকর প্রেসার বিদ্যাসাগরের পায়ের বড়ো আঙুলের উপর পড়েছে। ফলে 


করূণাসাগর বিদ্যাসাগর 5 


বিদ্যাসাগরকে, মাসখানেক শয্যাগত থাকতে হয়েছে কিন্তু কর্কপ্রেসার যখন 
পায়ে পড়েছে বিদ্যাসাগর তখন মুখের বিকৃত ভাব প্রকাশ করেনাঁন ৷” 
অন্যের কষ্টে বিদ্যাসাগর ব্যাকুল হয়েছেন। কিন্তু নিজের কষ্ট নিঃশব্দে 
সহ্য করেছেন। 
আপন জরীবদ্দশাতেই বিদ্ৰোহ’ আখ্যায় সম্মানিত হয়েছেন বিদ্যাসাগর। 
১৯৯০ সালের আষাঢ়ে 'প্রবাহে' প্রকাশিত 'উনাবংশ শতাব্দীর Tee! নামক 
রচনায় জনৈক লেখক IE করেছেন : “মহাত্মা বিদ্যাসাগর বঙ্গীয় সমাজের সৰ্ব 


. প্রধান বিদ্ৰোহ ৷ মহাত্মা রামমোহন রায় প্রথম বিদ্রোহী, তৎপরেই বিদ্যাসাগর 


মহাশয় বিদ্রোহশব্দে উল্লেখযোগ্য |...” 
__ উত্তরকালে সংরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন : “His (বিদ্যাসাগরের) 
is an honoured name in Bengal and will, I think, occupy, 
next to Raja Ram Mohun Roy, the proudest place in our 
history. I knew him well and admired his great personality, 
his wonderful strength of purpose, the breadth and liberality 


of his views, and his deep and burning sympathy for the 
helpless and the poor." = 


বামণ বিবেকানন্দ একাঁদন নিবোদতাকে বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন 
উত্তর ভারতে আমার বয়সের এমন একজন লোকও নেই যার উপর তাঁর প্রভাব 
পড়েন I? 
যেখানে প্রশংসা, সেখানেই {নন্দা ৷ 'নান্দতও হয়েছেন বিদ্যাসাগর। 
কজন পাণ্ডিতমশায়ের দেখা। 
ব্বদ্যাসাগরকে 


নান বাদী বিদ্যাসাগরের নামে একটা কাহিনী আছে। 
একটা পাড়াগাঁয়ের ভেতর দিয়ে যাচ্ছেন বিদ্যাসাগর। একটা বাঁড় থেকে 
খুব কান্না শুনলেন | হয়েছে কী? জিজ্ঞেস করলেন একজন 


একজন মেয়ের খু 
একজন নেনে দর মেরেটির sai মারা গেছে। গহনাপর বর করা লব 
লোককে। শানুর চিকিৎসা করিয়েছে। এখন স্বামীর অভাবে তার কি 


দুদশা হবে বুঝতেই পারছেন। 
ferro জিজ্ঞেস করলেন_ওই স্বামীর কাঁ নাম বলতে পারো? 
_রাম। 

মধ্যে ডুকে পড়লেন। 
মেয়োট কাঁদতে-কাঁদতে বলল-তান আর নেই OI 

_ জ্যাঁ, রামদাদা মারা গেছেন! {তান আমাকে যে বড়ই বিপদে ফেলে 


১০ করৰণাসাগর বিদ্যাসাগর 


(তান আমাকে 


টাকা তোমাদের আমি একসঞ্গে দেব ATI তোমাদের বখান যা দরকার হবে 
আমার কাছ থেকে নেবে । আর মাসে-মাসে আমি নাসহারা দেব।* 

১৮৮৫ সালে প্রকাশিত “ঈশ্বরচন্দ্র গুপ্তের জাবনচারত ও কবিত্বে' 
বাঁন্কমচন্দ্রু লিখেছেন : “মহাত্মা রামমোহন রায়ের কথা ছাড়িয়া দিয়া রাম- 
গোপাল ঘোষ ও হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে বাঙ্গালা দেশে দেশবাৎসল্যের 
প্রথম নেতা বলা যাইতে পারে ।”২২ 

একথা ভেবে অত্যন্ত আশ্চর্য লাগে যে বাঁষ্কমচন্দ্র ১৮৮৫ সালে 
রামমোহনের পর বাঙলাদেশে দেশবাৎসল্যের প্রথম নেতার্‌পে বিদ্যাসাগরের 
নাম উচ্চারণ করতে পারেননি । বঙ্কিমচন্দ্রের বিচারে বাই হয়ে থাক, কালের 


e 


দবচারে বাঙলাদেশে রামমোহনের পর দেশবাৎসল্যের প্রথম নেতা নিঃসন্দেহে 


বিদ্যাসাগর | : 
১৮৫৬ সালের ১৬ ডিসেম্বরের ‘সম্বাদ SEA প্রকাশিত একখানা 

প্রেরিতপত্র থেকে একাংশ তুলে দিচ্ছি : “...অন্য দেশীয় ইতিহাসাদিতে দোঁখতে 

পাওয়া বায়, কোন মহাত্মা স্বদেশের হিত নিমিত্ত প্রাণ পর্য্যন্ত পরিত্যাগ করিয়া | 


চিরস্থাঁয়িনী কণীর্তলাভ করিয়াছেন, বিদ্যাসাগর মহাশয়কেও তদনরূপ দেশ- 
| 


{হতৈষণ বলিতে পারা যায়। VU মহোদয়ও স্বদেশের হিত নিমিত্ত আবশ্যক 
হইলে বোধ হয় প্রাণদানেও AATA হয়েন A... ৷” 

বিদ্যাসাগর অসামান্য দেশাহতৈষাঁ। তাঁর দেশহতৈষিতার অতুলনীয় 
ব্যাখ্যা দিয়েছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর : “Patriot শব্দের যাঁহারা অনুবাদ করেন 
দেশাহতৈষা, তাঁহারা নিতান্তই দায়ে পাঁড়য়া তাহা করেন। Patriot শব্দের 
ঠিক প্রতিশব্দ আমাদের দেশীয় ভাষাতে নাই ও কস্মিন্‌কালে ছিলও না।... 
দেশের শহতসাধনকারী philanthropist স্বতন্ত, আর কায়মনোবাক্যে দেশের 
স্বকীর মাহাত্ম্যের সমর্থনকারট patriot emi বানি স্বদেশের স্বাধীনতা, 
গৌরব, তেজোবীর্ এবং মহত্ব রক্ষা করিয়া মাতৃভূমির মুখ উচ্জবল করেন তিনিই 
patriot i তিনি বদি নেপোলিয়নের ন্যায় রধর-প্রোতে দেশকে ভাসাইয়া 
femp দেশের পরাকান্ঠা আঁহত সাধন করেন, আর বলেন যে, দেশের মহত্ব যদ 
না রহিল তবে তাহার হিতে কাজ নাই, তথাপি তিনি patriot ৷ পক্ষান্তরে, 
বাঁহারা কাটা ছাঁটা আঁটা সাঁটা পোষাক এবং দোকান-সাজানিয়া গৃহ সম্জাতেই 
সভ্যতার পরাকান্ঠা দেখেন; স্বদেশের কিছুই যাঁহারা দুচক্ষে দৌখতে পারেন 
না; এমন কি, স্বদেশের সর্ববাদ-সন্মত বিশিষ্ট উৎ্কর্বস্থানটিকেও যাহারা 
কেবল অন্যের দেখাদেখি নাক মুখ সিট্‌কোইয়া ভাল বলেন, তা বই, তাহার 
ভালত্ব আপন চক্ষে দেখেনও না--দেখিতে জানেনও না; যাঁহারা স্বদেশের 
গোঁরবেও আপনাদিগকে গোরবান্বিত মনে করেন না, স্বদেশের অপমানেও 
আপনাদিগকে অপমানিত মনে করেন না; তাহা দুরে থাকুক_উল্টা আরো 
যাহারা দ্বদেশকে নিচু করিয়া আপনার Big হইবার চেষ্টার যাচিয়া মান এবং 


jd গর কৰ্দ'মান্ত পথে উ 


করুণাসাগর বিদ্যাসাগর ১১ 


বিদ্যাসাগর মহাশয় ওরুপ Garibaldi ছিলেন না, কিন্তু তাঁহাকে আমরা 
patriot বাঁলিলে যথার্থ যাহা তিনি ছিলেন তাঁহাকে তাহাই বলা হয়। 
আপনারা হয়তো মনে কারতেছেন যে, তিনি বিদ্যালয় প্রাতাম্ঠিত কারয়াছিলেন, 
দীন দঃুখাদিগের মা বাপ ছিলেন, বিধবা-রমণীদগের সন্তাপানলে নয়নজল 
বর্ষণ করিতেন; সেই কারণে আমি তাঁহাকে patriot বালতোঁছ। ari 
আঁরচার আপনারা আমার প্রীত করিবেন না! তিনি যাদি একশত বিম্ববদ্যালয় 
স্থাপন করিতেন, শত সহস্ৰ দরিদ্রু লোককে [২০175071106 কাঁরয়া দিতেন, 
দশ কোটি বিধবার মৃত সাধব্য পুনজাীবত করিতেন, তাহা হইলে UON 
কেবল সেই কারণে তাঁহাকে আমি patriot বাঁলতাম না; তাহা হইলে 
বাঁলতাম তান মস্ত একজন philanthropist | Patriot তাঁহাকে বাঁলতেছি 
আরেক কারণে । যখন তিনি Woodrow সাহেবের অধীনতা শৃঙ্খল ছিন্ন 
করিয়া নিঃসম্বল হস্তে গহে প্ৰত্যাগমন MAS লেখন! যন্ত্র দ্বারা 
সংদ্থানের T cs আরম্ভ করিলেন, তখন বুঝলাম যে, হাঁ ইনি 
patriot যেহেতু ইনি খাওয়া পরা অপেক্ষা স্বাধীনতাকে fom বালয়া 
জানেন। যখন দেখলাম যে, {তান উনাবংশ শতাব্দীর সভ্যতার সারাং 
জানেন! কোড পাতিয়া গ্রহণ করিয়াছেন, অথচ সে সভ্যতার FE ELT 
পদাঘাত করিয়া স্বদেশীয় উচ্চ অঙ্গের 
মহত্ব এবং সদাশয়তা-সমস্তই আপনাতে SIS, 

ades যে, এ ব্রাহ্মণের অন্তঃকরণ সত্যসত্যই patriot ছাঁচে গাঠত। 
ST তে, এ ^d pees [nx ene তলা বনজ È 
সম্ভ্ৰান্ত লোকাঁদগের সংসর্গে বিমুখ হইয়া বাঞ্পগদ্গদ লোচনে গৃহ কোটরে 
Peg আপনাতে আপান ভর করিয়া অবাস্থাত রতেছেন_দীপ্ত দবাকর 
অকল অল্প তেজোরশ্মি গুটাইয়া অস্তাচল-শিখরে অরনত হইটতেছেন। তখন 
বুঝিলাম টপ তে ইনি প্রাচীন রোম নগরের কোনো একস নয দেখে 
patriot ছলেন—পঢ্ণ্যক্ষয়ে স্বর্গ হইতে আমাদের এই হতভাগ্য দেশে 
িপাঁতিত হইয়া মনের খেদে Meo 


ধবেশনে সম্মিলিত হয়েছেন। 
স্পা ওই অধিবেশনে উপস্থিত হয়েছেন নরেন্দ্রনাথ সেন, 


ভালবশনাথ ঘোষাল ও গাঁরজাভূষণ মুখোপাধ্যায়! 


বেশন। {তয় অধিবেশন হয়েছে কলকাতায় রাজা রা 
জানা সামাতির সভাপাত। দাদাভাই নৌরজী সভাপাঁতি। এই অধিবেশনে 
রাজনশীতিক প্রাতিষ্ঠান। 


২ করুণাসাগর বিদ্যাসাগর 


[74 


কংগ্রেসের প্রাতষ্ঠাতাগণ যোগ দেবার জন্য প্রতিনিধি পাঠিয়ে অনুরোধ করেন। 
তাঁন তাদের সোজাসুজি প্রশ্ন করেন যে, “দেশের স্বাধসনতা পেতে গেলে শেব 
পর্যন্ত যাঁদ দরকার হয় তারা fe তলোয়ার ধরতে পারে?” তাঁর এই প্রশ্নে 
হারা এসোঁছলেন, বিব্রত হয়ে পড়েন। তখন বিদ্যাসাগর মহাশয় বলেন? 
“আমাকে বাদ দিয়াই তোমরা এই কাজে এগোও”"। বলা বাহুল্য সে মগের 
কংগ্রেস সংগ্রামী ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় নাই।”** Hh 
সকল অ দেশাহতৈষশর জন্য বিদ্যাসাগরের হৃদয় অবারিত । 
[িহারণলাল সরকার লিখেছেন : “স্বদেশণী হউক, বিদেশী হউক, ব্ৰাহ্ম হউক 
্টান হউক, হিন্দ, হউক, মুসলমান হউক, সাহসী, সদালাপী সরল সত্য" 
সন্ধ GENA বিদ্যাসাগর মহাশয়ের EU অধিকার কারতেন। যান যে 
বিদ্যাসাগর মহাশয় তাঁহাকে প্রাণ ভরিয়া প্রেমালিঙ্গন দিতেন।”** 212 
বিদ্যাসাগর TEATS বলেছেন- আম জীবনে চারজন মানু দেখোঁছ ৷ তার 


একাঁদিন প্যারণচরণের হরিতকাবাগানের বাড়িতে এসে বিদ্যাসাগর ব্যদ্ত- 
ভাবে বললেন-প্যারী, হাজার তিনেক টাকা দিতে পারো, বড়ো দরকার। 

_ হঠাৎ হাজার-ীতনেক টাকা কেন? 

বিদ্যাসাগর বললেন--ওহে, একটা লোকের চাকার হয় না দেখে আমি তার 
জামিন হয়েছিলাম,...কিনা শেষে {তন হাজার টাকা ভেঙে পালয়েছে। এখন 
ওই টাকা আমাকে দিতে হবে, কিন্তু টাকা আমার কাছে নেই। 

নবকৃষ্ণ মুখোপাধ্যায় তখন প্যারীচরণের সরকার । নবকৃষ্ণকে ডাকলেন 
প্যারীচরণ। বললেন_ মুখুয্মশায়, তাঁবলটা দেখো তো, কত টাকা আছে। 

তহবিলে দুহাজার টাকা আছে। 

আরেক হাজার মায়ের কাছ থেকে যোগাড় করলেন প্যারীচরণ। তিন 
হাজার টাকা দিয়ে দিলেন বিদ্যাসাগরকে। 

বিদ্যাসাগর চলে গেলেন। 
. wage প্যারীচরণকে জিজ্ঞেস করলেন_-ওই টাকাটার কাঁ রকম খরচ 
লিখব ? ৷ 

বিদ্যাসাগরের নামে ধার বলে লেখা চলবে না। প্যারীচরণ বললেন_ও 

টা আমার নামে বাজে খাতায় খরচ লেখো । 

Zum বন্ধুত্ব ছাড়া কেউ কারো কাছে এ-ভাবে টাকা নিতে পারে না, টাকা 
face পারে না ।** : 

প্যারাঁচরণের মৃত্যুর পর বদ্যাসাগর লিখেছেন : “We knew each 
other from early youth, and we were so Closely attached 
that in him (প্যোরীচরণ সরকার) I have lost a dear and affec- 
tionate brother. To the public the loss cannot be easily 
replaced. His great ability, high character and single 
minded zeal in works of humanity rendered him highly 
useful to society at large, while his devotedness to the 
temperance which was manifested in the founda- 


cause of 3 টি 
Bengal ‘Temperance Society, in the publication 


tion of the 


করুণাসাগর বদ্যাসাগর ১৩. 


NU ‘ ই 

oss valuable tracts in English and Bengali, and in 
other acts, will doubtless be long cherished in grateful 
remembrance by all lovers and promoters of temperance in 
this country.” ২৯ 


একবার durs একটি ছেলে বিদ্যাসাগরের কাছে একটি পরমা TEL 
টাইল। ছেলেটির কঙ্কালসার চেহারার .দিকে তাকিয়ে কী জানি কী মনে হল 
বিদ্যাসাগর বললেন--আদি যদি চারাঁট পয়সা দিই। k 
সাগর বলেনি পয়সা, feng ছান দিতে চাচ্ছেন ডা পন এক 


বিদ্যাসাগর যললেন-যাঁদ দংআনা দিই? 
ছেলেটির মনে হল, আসলে ইন দেবেন না, ATG DUI 
SISTI, ar বাছা মা বলে ছেলেটি জল নৰৰ « ঢালো ৷ 
fap হাত ধরে ছেলেটির বললেন_বল না, সাঁত্যসাঁত্য 
তাহলে তুই কী কাঁরস? 

ব চোখ থেকে দৃ-ফোঁটা পড়ল ৷ বলল-চার পয়সার 
লা লে তাস আর হার শুনা গালে NR SES NT 


বোচ। শাল চা আনা হযে হলে জবার T UTE আবার 
দু-আনার আম কিনবো! এই ভাবে যতাঁদন চলে৷ 
নার আম, কলো ce পরপর একটি টাকা (দেন নে নেমে এব 
বিদ্যাসাগর আবার বর্ধমানে গেছেন | চ্টেশনে নেমে একটা 
সময় একটি ছেলে এসে বলল-দয়া করে 


তাতে আমার বেশ লাভ হয়। তারপর র 
mers থাকে। এটা-সেটা বেচে বেশ পাখি হয়া এখন এই 


খাঁন করেছি। 
গলো, হ্যাঁ, একটি টাকা দিরোছিলেন বটে 


শবদ্যাসাগরের মনে পড়ে C 


৯5 করুণাসাগর বিদ্যাসাগর 


ছেলোটকে। ওকে আশীর্বাদ করলেন বিদ্যানাগর। ওর দোকানে গিয়ে 
বসলেন C^ 

ভাটপাড়ার একজন পণ্ডিত সম্পর্কে একটি ঘটনা এখানৈ বলা যেতে 
পারে। 

রাখালদাস AAR ভাটপাড়ার একজন ASS বহুকাল অনবরত পাঁরশ্রন 
করে তান দর্শনশাস্ত্র শিখেছেন। অতঃপর তিনি সাব্যদ্ত করলেন যে z- 
পাড়ায় টোল খুলে দু-তিনটি ছাত্র বাড়িতে রেখে ন্যায়শাস্তের অধ্যাপনা 
করবেন। কিন্তু রাখালদাসের বাবা বললেন-_ছাত্রকে খেতে দিতে পারব না! 
খেতে দিতে হলে নাসে ছ-সাত টাকার কমে চলবে AT! ; 

রাখালদাসের অত্যন্ত দুর্ভাবনা হল। মাসিক ছ-টাকার জন্য তিনি অনেক 
জায়গার অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হল না। 

খুব দুঃখের কথা। 

মাখনলাল ভট্টাচার্য রাখালদাসের শিব্য। রাখালদাসের মুখে তাঁর দুঃখের 
কথা শুনে মাখনলাল বললেন-পশ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইরকম বিষরে 
অনেককে গোপনে মাসহারা দিয়ে থাকেন। যদ ইচ্ছা হয় তো চলুন, আনি 
সঙ্গে করে আপনাকে নিয়ে বাই ৷ 

রাখালদাস বললেন-তিনি পণ্ডিত ও মহাশয় ব্যান্ড, তাঁর কাছে দান 
face বাধা নেই ৷ 

রাখালদাসকে নিয়ে মাখনলাল এলেন বিদ্যাসাগরের কাছে। দর্শনশাদ্দে 
রাখালদাসের পাণ্ডিত্যের কথা বিদ্যাসাগরের অজানা নেই ৷ রাখালদাসকে 
দবলক্ষণ সমাদর করলেন ববদ্যাসাগর। 

রাখালদাস বললেন_আমি সমগ্র ন্যারশাস্ত অধ্যয়ন করোছি। এখন বাড়িতে 
টোল খুলে বিদ্যাদানের মানস করোছি। কিন্তু টোল খুলতে হলে মাসিক দশ 
টাকা খরচ হবে, এই টাকার সংস্থান না করতে পারলে বাড়িতে বসে নিজের 
কাজ করতে পারি না। 
বিদ্যাসাগর " বতাঁদন আপনার পসার না হবে, ততাদন আদি 
মাসিক দশ টাকা দিতে পারব, আপনি নিশ্চিন্ত হয়ে কাজ আরম্ভ করণ্ন। 

বিদ্যাসাগর আট বছর রাখালদাসকে মাসে-মাসে দশ টাকা পাঠিয়েছেন। 
তাছাড়াও মাঝে-মাঝে বিশ-পণ্টাশ টাকা সাহায্য করেছেন, মাঝে-মাঝে কাপড়" 


শীবদ্যাসাগর একজন বড়মানুষের বাড়তে বেড়াতে গিয়েছেন। বৈঠকখানায় 


বৈঠকখানার নিচে একজন ভিক্ষুক এসে দাঁড়য়েছে। চিৎকার করে ভিক্ষা 
চাইছে। অনেকক্ষণ হয়ে গেল, ভিক্ষুকের 4 চিৎকার থামে না। আশ্চর্য, এ-বাঁড়র 


কেউ কি ভিক্ষুকের গলা শুনতে পাচ্ছে না? 
গর বাড়ির কর্তাকে বললেন--এই যে একটা লোক কতক্ষণ ধরে 


চিৎকার করছে এ কি তোমার কানে ঢোকে না? 


করুণাসাগর বিদ্যাসাগর ১৫ 


বিদ্যাসাগরের কথার উল্টো অর্থ করলেন বাড়ির কর্তা। তিন ভাবলেন, 
ভিক্ষুকের চিৎকারে গম্প-গজবে ব্যাঘাত হচ্ছে বলে [বিদ্যাসাগর রাগ করেছেন! 

কর্তা RS গলায় হাঁক দিলেন--কোই হ্যায় ? 

ক শালে ঢাকর-দারোয়ান ছুটে এলো ৷ হ-কুম হলো, ভিক্ষককে তাড়িয়ে 
দাও। কত হ'কুমে দারোয়ান ভিক্ষংককে UAT মেরে তাড়িয়ে দিলে। 

৷ কৃতার হে রতি হয়ে গেল। বিদ্যাসাগর কাঁ চেয়োঁছলেন, আর কী 


হল্যো । বেচার না হয় আরো খানিকক্ষণ চিৎকার করত, ভিক্ষা না পেয়ে 
হন্তো একসময় চলে যেত। বিদ্যাসাগর ভাবলেন, আমার জন্যেই বেচারা গলা" 


‘ধাক্কা খেল, আধমরা হলো। 


কর্তা বললেন_যান কোথায় ? 

কর্তা বললেন MÀ সাগর সটান রাস্তায় cem এলেন। একট 
এঁগয়েই সেই ভিক্ষুক দেখা পাওয়া গেল! 

দ ইর as টাকা বের করে ওকে দেখালেন। জিজ্ঞেস করলেন 


এট কী? . 


ওই s PPS UH কখনো যাবে না, তাহলো তোমাকে এ 

diera xan ihi ওই পাঁপ্ঠের বাড়তে আর কখনো vM 

aioe বিদ্যাসাগর, আর ওই বড়মানষের বাড়িতে D 
ASF য়ে গিয়েছিলেন TRATTE গয়ে 


নকানচন্দ প্রথম কখন দেখেছেন বিদ্যাসা গরকে? 
"wem কাৰি কন জানে, কিন্তু তখন কেউ চনতে লা 


নকীনচন্দ্রের «e চট্টগ্রামে ! er 
MAR কালা SL a তারপর কলেজে পড়ার জন্য 
aioa আর চন্দ্ুকুমার দুজনে একসঙ্গে এল। 


১৬ করুণাসাগর “বিদ্যাসাগর 


চন্দ্কুমার নবীনচন্দ্ের চেয়ে বয়সে সামান্য একট: বড়ো। সম্পকে দাদা | 
ডান্তার অন্নদাচরণ খাস্তগশীর* নবনচন্দ্ৰের বাবার পরম বন্ধন | নবীনচন্দুকে 
কিছুকাল পর তিনি কলকাতায় এলেন। এসে ওদের বললেন-_ তোমরা 

দুজনে এভাবে কেমন করে থাকবে! অভিভাবক কেউ নেই এখানে, কিছু নেই ৷ 

চলো, বিদ্যাসাগরের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। ৷ 
বিদ্যাসাগরের সঙ্গে পরিচয় হবে, এ তো মহা আনন্দের কথা । অন্নদাচরণের 


সঙ্গে দুজনে তো চলল। 
দিদ্যাসাগরকে সেই প্রথমবার দেখার কথা উত্তরকালে নবীনচন্দ্রু চমৎকার. 


বর্ণনা করেছেন : 

“ও হরি! এই কি খ্যাতনামা বিদ্যাসাগর ?...এই খৰ্বাকৃতি, চক্তাকারে 
মুশ্ডিতমস্তক, নিমজ্জিত তাঁক্ষ! নেত্ৰ, দু প্রাতজ্ঞাব্যঞ্জক অধরভা্গ, গগনোপম 
উচ্চ প্রশস্ত ললাট, প্রশস্ত উসবালিষ্ঠ শরার, কৃষ্ণবর্ণ দারিদ্র ব্রাহ্মণ কি সেই 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ? চরণে চটি, পরিধানে সামান্য ধুতি, গলায় বিশদ অমল- 
eel, মুখে হাসি, মৃর্তিতে শান্তি, হৃদয়ে অমৃতরাশি-_-আমাদের ন্যায় 
সমানভাবে চিরপরিচিত আত্মীয়ের মত সঙ্নেহ আলাপ 


বিদ্যাসাগর ৷ সময়ে-সময়ে 
বিষে হলে খবর দিতে বেন দুল না হর? CGT মাকে নাদে Som 
faces মুখেই তো বিদ্যাসাগর এসব 


বাসায় যাবেন, ওদের দেখে আসবেন । 
সরল ও সন্নেহ গলায় এসব কথা বললেন বিদ্যাসাগর 


যে নবীনচন্দ্রের চোখে জল এসে গেল। 
fam. iw পরের FAT! 
কহ গিয়েছে নবাঁনচন্দ্ৰ। কিরে এসে চাকরের মুখে MTL, একটি 


লোক এসেছিল, নানারকম, খোঁজ-খবর নিয়ে গেছে। 
কে? ভেবেচিন্তে নবানচন্দ্র বলল--বিদ্যাসাগর মশায় নয় তে 

কে? AAAA নস্যাৎ করে দিল।- এমন কদাকার UN কখনো বিদ্যা 
সাগর হতে পারে না। যেমন চেহারা, তেমনি পোষাক ৷ সামান্য একজন গরীব 


c না, ধ্বিদ্যাসাগরই হয়তো এসোছিলেন। fag... 


ama 
a 
ন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় দলখেছেন : “ডান্তার অন্নদাচরণ খাস্তাগির মহাশয়কে 
চা wets হাদর স্নেহ কারিতেন। অনেক সময়ে বিধবাবিবাহ ব্যাপারে 
; OTA pace আরও বৃদ্ধি হইয়াঁছল। ডান্তার খাস্তাগির 


Wz শয়ের সহক TS য় । 
সহাশয়কে এই পারিবারিক শোক সংবাদ প্রদান করেন। বিদ্যাসাগর মহাশয় রুগ্ন শরীরে 
মহাশরকে, ধাই feas হইয়া জানেন Um আপন নানার TOA 
পর্বে একবার সংবাদ দাও নাই। আমার সঙ্গে শেষ দেখাটা হল না, একবার A 
কটা মৃত্যু সংবাদ পাঠাইলে, তোমার UU 
‘=  দদ্যাসাগর, যষ্ঠ সংস্করণ, পল ৪৬৭-৬৮1) 


বন্দ্যোপাধ্যায় : 


করুণাসাগর বিদ্যাসাগর ১৭ 


মুখে একবার বলেছেন বলেই কি বিদ্যাসাগরের মতো মানুষ সাঁত্য-সাঁত্য 
এদের বাসায় এসে হাজির হবেন? এও কি সম্ভব? নব নচন্দ্ৰর নচন্দ্রের সন্দেহ 


সন্দেহ গেল পরাঁদন। 

পরদিন বিদ্যাসাগরের কাছে চলে এল নবানচন্দ্ৰ ৷ হ্যাঁ, বিদ্যাসাগরই কাল 
ওদের বাসায় গিয়োছলেন। বিদ্যাসাগর দেখে এসেছেন, পশ্চিমদুয়ার ঘরে 
নবীনচন্দ্র থাকে। 
বিদ্যাসাগর বললেন-_পশ্চিমদুয়ার ঘর এত কষ্টকর যে রামরাজ্যে তার 
ট্যাক্স ছিল না। চল; তোমাদের জন্য আরেকটি বাড়ি দেখে আস। 

মোটা চাদরখানা গায়ে দিয়ে উঠলেন ৷ চাঁট পায়ে চটাস-চটাস করে চললেন। 
ওদের জন্য আরেকটা বাড়ি Ware চললেন! 

১৮৬৭ সালের শেষার্ধে নবানচন্দ্রের বাবা মারা গেলেন। মস্ত সংসার! 
একট পয়সাও রেখে যেতে পারেনানি। উপরন্তু, খণের ভার আছে। সব ভার 


বৈঠকখানা তখন লোকজনে ভার্ত। বদ্যাসাগর আর রাজকৃষণকে প্রণাম 
করল নবানচন্দর। 'নবীনচন্দ্রে চেহারা দেখে চমকে উঠলেন দব্জনে। হয়েছে 
1? 

নবীনচন্দ্র বলল--আমার বাবা মারা গেছেন । আমার WIRT farm ৷ 

নবীনচন্দ্র কাঁদছে, ওঁদের দূজনেরও চোখের জল পড়ছে। বৈঠকখানা ভার্ত 


সংসার চলবে | ৮ 
A «tum বিদ্যাসাগর। স্তব্ধ হয়ে রইলেন অনেকক্ষণ তারপর TD 
*বাস ফেলে বললেন-তুঁমি এখনো বালক; আর তোমার র এই বিপদ! কিন্তু 


সংসারে খই বশ । তোমার বাবা আর কিছ না দিয়ে যান, তোমাকে হতো 
শিক্ষা দিবলে গেছেন। মোটকথা, তোমার এখন বাড়ি যাওয়া হবে না এখানে 


? 
মানেন কাঁড় ঢাকা। আমার দুটি প্রাইভেট টইশন আছে, তাতেই 
আমার এখানে বাসা-খরচ চলে যাবে। সংসারের জন্যই ভাবনা! 
বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন- এখন তাঁদের কেমন করে চলছে? 
বলতে পারি না। মা আমার কাছে সেসব কথা কিছু লেখেনান। 
কণ যেন ভাবলেন বিদ্যাসাগর । বললেন_তোমার মায়ের কাছে সেক 


১৮ করুণাসাগর বিদ্যাসাগর 


বলে উঠে গেলেন বিদ্যাসাগর । একখানা চিঠি লিখে নিয়ে এলেন ৷ চিঠি- 
খানা নবীনচন্দ্রের হাতে দিয়ে বললেন-চিঠিখানা সংস্কৃত লাইব্রেরিতে দেবে । 
কলকাতার বাইরে যাচ্ছি আমি। কিছুদিন পর ফিরে আসব। তখন আমার 
সঙ্গে দেখা কারো। 

চিঠিখানা এনে সংস্কৃত লাইব্রেরিতে দিল নবীনচন্দ্র। সেই চিঠি দিয়ে 
লাইব্রেরি থেকে চল্লিশটি টাকা পেল। - 

টাকা কেন? টাকা কিসের ? 

নবীনচন্দ্র বলল--আমি তো কোনো টাকা-পয়সা চাইনি। ৷ 

লাইব্রেরির কর্মচারী বললেন--সেসব কিছু জানি না। ওই চিঠিতে চল্লিশ - 
টাকা দেবার হুকুম আছে। তাই wena i 


উত্তরকালে নবাঁনচন্্র মস্ত চাকরি করেছেন, কবি হিসেবে বিপুল খ্যাতি 
অৰ্জন করেছেন। নবানচন্দ্র তাঁর বিখ্যাত কাব্যগ্ৰন্থ ‘পলাশির যুদ্ধ" "দয়ার 
S ডতবর শ্রীষবন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে'র শ্রীচরণে উৎসর্গ 
“পলাশির TC উৎসৰ্গ orato তুলে দিচ্ছি: 


“দয়ার সাগর, 
পৃজ্যতম 


` পশ্ডিতবর hr ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 


দেব! 


যে TAF দুঃখের সময়ে অশ্রুজলে একদিন ভিবন্ত 
করিয়াছিল, আজি s আপনার চরণ অভি 


পবিত্র পরি 

উপহার-বনফরল। Perg হান পারা কানন) আমার 
করেন, দরিদ্র ভন্তের ক্ষুদ্র অপরাজিতা, ত কুসুমে যেই দেবপদ অচল 
আমার এই মাত সাহস এই মাত্র reps পদে সমাদরে গৃহত হইয়া থাকে। 


১লা বৈশাখ 
সন ১২৮২' = আপনার ae 


১৮৬৬ সালের মাঝামাঝি দারুণ দাভন্ষ দেখা দিল 
এদেশে | শাকপাতা, 
শেকড়-বাকড় খেয়ে দিন কাটিয়েছে কতজন। একমুঠো ভাতের অভাবে দিকে 
দিকে AACA মরে যাচ্ছে। 


করুণাসাগর বিদ্যাসাগর ১৯ 


কলকাতার কলেজ-স্কোয়ারে সেসময়ে দিনের পর দিন উপোসী মানুষ- 
জনকে খেতে দেবার একটা ব্যবস্থা হয়েছে। সেখানে বদ্যাসাগরকে নিজের 
হাতে পরিবেশন করতে দেখা গেছে ভাত, ডাল, তরকার। 

দারুণ দুভিক্ষি। চতুর্দকে হাহাকার । 

বিদ্যাসাগর বীরাঁসংহে একটা অন্নছত্র খোলার ব্যবস্থা করে ফেললেন! 

ক্ষীরপাই থেকে হিন্দ; CATED’ পাত্রকার সম্পাদককে লেখা একখানা, চিঠি 
/কাশিত হয়েছে ১৮৬৬ সালের ২৭-আগস্টের ‘হিন্দু পোট্রয়টে'। 'চাঠিখানা 
থেকে অংশবিশেষ উদ্ধার কারি : এ 

“I have to inform you of the establishment of another 

unnochutter lately opened at Beersingha by Pundit Eswar 
Chunder Vidyasagur. Beersingha is in itself a very insigni- 
ficant place but it claims the high honor of having given 
birth to the illustrious Vidyasagur, who has been a father 
to the inhabitants of his village. He supplies them food 
when they stand in need of it; his Doctor runs with medi- 
cines to their assistance when they fall sick; and he has 
also amply provided for the education of their youths in- 
his school. Besides this he has helped many of their young 
men to become useful members of society as Native Doctors, 


Pundits and Printers.” 


৬ 


না থাকে। সকলেই যেন খেতে পায়। 

দর্ভক্ষের সময় প্ৰায়ই বীরাসংহে যেতেন বিদ্যাসাগর | 

cam মেয়েরাও খেতে আসে। পেটে ভাত নেই, মাথায় তেল দেবে 
A তেলের অভাবে তাদের চুল রক্ষে হয়ে উঠল। দেখে বিদ্যাসাগর 
কোণের জন্য দড-পলা তেলের ব্যবস্থা করে দিলেন। যারা তেল বাল করত; 
পের সাবধানে কাজ করত। হাঁিব-ডোম প্রভৃতি নিচুজাতের ETE 
তারা পন cubes হয়ে যায়, এই আশঙ্কার তারা Ve থেকে ভেল গর 
আহা, এভাবে কি মাননযকে কিছু; দিতে হয়! বিদ্যাসাগর নিজেই এগিয়ে 
এলেন তখন। নিজের হাতেই তিনি নিচুজাতের গরীব েখিনীদের রুক্ষ চুলে 
তেল মাখিয়ে দিতে লাগলেন। 

“এই ঘটনাশ্রবণে”_উত্তরকালে রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন_-“আমাদের 
xn হে ভাজতে mu bre হইয়া উঠে, তাহা বিদ্যাসাগরের দয়া অনবডৰ TIT 
হা eg তাঁহার দয়ার মধ্য হইতে যে একটি নিঃসংকোচ বাঁলচ্ঠ মনা 
শরিফ হইয়া উঠে, তাহা দেখিয়া আমাদের এই নাঁচজাতির প্রতি রাভ্যস্ত 
পদ মনত আপন my মানবধ্মবশত SETS আকৃষ্ট না হইয়া থাকিতে 


পারে না pe 
অন্নছব্রে যারা খেত তারা একবার বিদ্যাসাগরকে বলল-_খিচুঁড় খেতে-খেতে 


অরুচি হয়ে গেছে। সপ্তাহে একাঁদন মাছ-ভাত হলে ভালো BA! 


২০ করুণাসাগর বিদ্যাসাগর 


তথাস্তু ৷ সপ্তাহে একদিন ভাতের ব্যবস্থা করে দিলেন বিদ্যাসাগর ৷ ভাত, 
পোনামাছের ঝোল আর দই ॥ 

ieee বিদ্যাসাগর অনেক মানুষকে মৃত্যুর কবল থেকে রক্ষা করেছেন। 
আর এই সময়েই Wadia তাঁকে "দয়ার নাগর' বলে ডাকতে আরম্ভ 
করেছে। 

বিদ্যাসাগরের জাবন্দশায় লিখিত হয়েছে : “দয়া বিদ্যাসাগরের Ces 
এক আঁত প্রধান ধৰ্ম ৷ এই Taine অনেকে ইহাকে দয়ার সাগরও বালয়া 
থাকেন ৷ «egere ইহার ন্যায় পরোপকার ব্রতপরায়ণ লোক আঁত বিরল gU 

উত্তরকালে রবীন্দ্রনাথ বলেছেন : “অনেক মহৈশ্বর্যশালশ রাজা রায় 
বাহাদুর প্রচুর ক্ষমতা লইয়া যে উপাধি লাভ কাঁরতে পারে নাই, এই দরিদ্র 
পিতার দরিদ্র সন্তান (বিদ্যাসাগর) সেই “দয়ার সাগর' নামে বঙ্গদেশে চিরাদিনের 
জন্য বিখ্যাত হইয়া রহিলেন।”* 

SAA খুলে বিদ্যাসাগর কত টাকা খরচ করেছেন, তার কোনো হিসেব 
নেই ৷ কেবলমাত্র নিজে অন্নছত্ত খুলেই কর্তব্য শেষ করেননি । সরকার যাতে 
SAZA খোলে, সে-বিবয়েও চেষ্টা করেছেন ৷ সে-চেণ্টা ব্যর্থ হয়ান ৷ একাধিক 
সরকারী GAS খোলা হয়েছে। 

Tet সাহেব তখন বর্ধমান ডিভিশনের কমিশনার । দুর্ভিক্ষ শেষ 
হবার পর IA RAA সাহেব, বেঙ্গল গবর্নমেন্টের সেক্রেটারির আদেশ অনুসারে, 
শবদ্যাসাগরকে একখানা চিঠি “লিখে জানিয়েছেন : “the warm acknow- 
ledgement of Government for your generous exertions in 
relieving the poor during the recent scarcity in the Hooghly 
District.’ > 

বিদ্যাসাগরের দয়া কি কেবল মানুষের জন্য? সর্বজীবে দয়া। একসগয়ে 
মাছ খাওয়া ছেড়ে দিয়েছিলেন বিদ্যাসাগর | বাছুরেরা মায়ের দুধ পায় না 
দেখে এককালে দুধ পর্যন্ত ছেড়ে দিরেছিলেন; দুধ তো নয়ই, দুধের তোর 
কোনো জিনিবই খেতেন না। ঘোড়া নিজের কণ্ট বলতে পারে না; কিছুকাল 
চডিতে সহজে রাজি হইতেন না; বলিতেন বে, পাজ্কী চড়ায় কোন দোষ আছে 
মনে করি না। ঘোড়ার গাড়ী চড়ায় কিন্তু আমার বিশেষ আপাত্ত। ঘোড়া- 
গুলোকে তাহাদের অনিচ্ছায় আমাকে বহন করিতে বাধ্য করান হয়; কিন্তু 
পাল্কী বেরারারা স্বেচ্ছায় অর্থের প্রত্যাশায় আমাকে বহন করে। এই জন্য 

এক {হিসাবে ঘোড়ার গাড়ী চড়া কতকটা immoral মনে করি 175? 

কেবল দয়ার সাগর নন, বিদ্যারও সাগর। যেমন বিশাল মনপ্রাণ, তেমনি 
অগাধ বিদ্যাবুদ্ধি। 

হাইকোর্টের জজ দ্বারকানাথ মিত্রের সঙ্গে প্রায়ই শাস্ত্র নিয়ে আলাপ- 
আলোচনা হতো বিদ্যাসাগরের ৷ 

সেদিন দ্বারকানাথের কয়েকজন বন্ধু-বান্ধব বসে আছেন ঘরে; আলাপ- 
আলোচনার পর বিদ্যাসাগর উঠে গেলেন । দ্বারকানাথ বন্ধখদের বললেন-__বাবা 
রে একটা giant! দেখলে কেমন বাঁদ্ধবিদ্যার দৌড়! মানুষটার যেমন 

‘heart তেমনি head | ৪১ 
অগাধ পশ্ডিত হয়েও কথাবার্তায় বিদ্যাসাগর বরাবর সহজ-সরল শব্দ 


, কাঁরয়াছলেন,কথাটি '্বরূপযোগ্যতা। এই 
কঠিন একটি পাঁরভাষক শব্দ; ইংরাজীতে ইহার অ 
fitness per se; যে উপলক্ষে fei এই কথাটি 

| cal? এই;_একাদন আমি তাঁহার সঙ্গে বাঁসরা গল্প 


সময় দ্বারবান আসিয়া তাঁহার হাতে একখানা চিঠি দিল। চিঠিখানি গাঁড়য়া 


Tr 


তান আমাকে বলিলেন, 'প্রসনকুমার ঠাকুর আমাকে ডেকে পাঠিয়েছেন। দেখ, 


| আমরা এক দেশের লোক, এক জাত, এই সহরের ভিতরেই আছি, তান ডেকে 
না পাঠিয়ে একবার এসে দেখা করলেই পারুতেন। সাহেবেরা যাঁদ এই রকম 


৷ 
| চিঠি দিয়ে আমাদের ডেকে পাঠায় ত যাওয়া উচিত মনে করি; 
আসা যাওয়ার স্বরূপযোগ্যতা আছে, সাহেবদের সঙ্গে 


তিনি দেখা কারতে যান TSW 


বাবার অনুমতি না নিয়ে বিদ্যাসাগর কখনো কোনো কাজ করেন না 


বাদুরবাগানে বিদ্যাসাগরের নতুন বাড়ি উঠল। বাঙলা 
শশতকাদে বিদ্যাসাগর বাদুড়বাগানের নতুন বাঁড়তে এলেন। 


স্বদেশীর সঙ্গে 


সেটা নেই ৷--অবশ্যই 


১২৮৩ সালের 


পুস্তক একই রকমের বাঁ 
ক্রেতাদের নিকট এইরূপ বলা আছে৷ যে, নূতন ভাল APSF হ্‌ 
তাহারা একরুপ বাঁধাই করিয়া, আমার এখানে খলাম, 
আরাঁভঙের স্কেচ-বক, এই সামান্য দরের পুস্তকখানিও অন্যান্য sika 
| মত বাঁধান হইয়াছে। শকানতে যে খরচ পাঁড়য়াছে ত 
| Jun ge erre এই সকল উৎকৃষ্ট গ্ৰন্থৱাজির মধ্যে বসিয়া DTE 
i “ডতের পাশ্চাত্য 


: মহাশয় তাঁহার সময় যাপন কাঁরতেন। এত বড় সংস্কৃতজ্ঞ 


২২ করুণাসাগর বিদ্যাসাগর 


ব্রেরীর বই পড়তে চাহিলে feta তাহা কখনই দিতেন না; এই কথা বাল 
উহা ‘দিলে তাঁহার প্রাণে লাগে। উহা না-দিয়া তান সে পুস্তক 
কানিয়া দিতেও প্রস্তুত হইতেন ৷? 

উল্লেখযোগ্য, বিদ্যাসাগরের মৃত্যুর কিছুকাল বাদে তাঁর পরম ভালোবাসার 
লাইব্রেরীর বন্ধক স্বত্বের অধিকার হয়েছেন লালগোলার রাজা ।* 

আশ্চর্য চরিত্রের মানুষ বিদ্যাসাগর । আশ্চর্য চরিতের মানুষ বলেই বিদ্যা 
সাগরের জশবনে আশ্চর্য-কাহিনীর আর ইতি-অল্ত নেই ৷ 

সাতপাঁড়পাঁতি রায় বলেছেন : “একদা বৃষ্টিতে বিদ্যাসাগর পথে বাহ, 
হইয়াছেন, এমন সময় তিনি দেখিতে পাইলেন এক বারাঙ্গনা বর্ধাসন্ত হইয় 
আত্মবিক্রয়ের জন্য বাহিরে দাঁড়াইয়া আছে। ক্রেতবিহশীন অথচ এই কুলত্যাগিন 


গেল, তিনি বারাঙ্গনার হাতে আট আনা পয়সা দিয়া বলিলেন, “যাও মা, আর 
জলে ভিজো anit? 

একবার রামগোপাল ঘোষ আর ভূকৈলাসের রাজা সত্যশরণ ঘোষালের সঙ্গে 
বিদ্যাসাগর বর্ধমানে গিয়েছেন। তিনজনে এক বাসায় আছেন। 

রাজবাড়ির tur খেতে রাজি হনান বিদ্যাসাগর । একজন বন্ধুর বাড়িতে 
{গয়ে খেতেন ৷ এ-খবর বর্ধমানের মহারাজের অজানা থাকোনি। 

বিদ্যাসাগরের সঙ্গে আলাপ-পারচয় করতে চাইলেন বর্ধমানের মহারাজ | 
লোক পাঠালেন। বিদ্যাসাগর প্রথমে যেতে রাজি হননি, কিন্তু শেষপর্যন্ত 
এড়াতে না পেরে গেছেন ৷ বিদ্যাসাগরের সঙ্গে আলাপ-পারিচয় করে বর্ধমানের 
মহারাজ Fo হয়েছেন। 

বর্ধনানের মহারাজ 'বিদায়কালে 1বদ্যাসাগরকে দিয়েছেন পাঁচশো টাকা ও 
একজোড়া শাল। 1কন্তু বিদ্যাসাগর নেনান। বলেছেন--আমি কারো দান নিই 
না। কলেজের বেতনেই আমার স্বচ্ছন্দে চলে ৷ চতুষ্পাঠীর অধ্যাপকেরা এরকম 
{বিদায় পেলে অনেকটা উপকৃত হতে পারেন। 

তখন থেকে যখনই বিদ্যাসাগর বর্ধমানে যেতেন, মহারাজ আদর-তাভ্যর্থনা 
করতেন। 

বর্ধমানের মহারাজ বারাসিংহ গ্রামকে বিদ্যাসাগরের তালক করে দিতে 
চেরেছেন। কিন্তু বিদ্যাসাগর নিতে রাজি হনান। বলেছেন_আমার যখন এমন 
অবস্থা হবে যে জামি সমস্ত প্রজার খাজনা দিতে পারব, তখন তাল;ক নেব U^ 

বিদায় গ্রহণ করেনান, এই কারণেও বিদ্যাসাগর নিন্দিত হয়েছেন । কোনো- 
কালে বিদ্যাসাগরের িন্দুকের অভাব হয়নি ৷ ১৮৫৪ সালের ২২ জুলাইয়ের 
‘সম্বাদ ভাস্করে" প্রকাশিত একখানা প্রোরতপন্রের কিয়দংশ উদ্ধার কাঁর : 


* বিদ্যাসাগর লাইবোরি বর্তমানে বঙ্গীয় সাহিত্য পারিবদে রক্ষিত আছে। “ীবদ্যাসাগর- 
লাইব্রেরি লালগোলার রাজা-বাহাদুরের নিকট বন্ধক ছিল। রাজা-বাহাদদর ১৯১৪ সনের 
৯ই জানচুয়ারি রেজেঞ্টারীকৃত দলিলদ্বারা সেই বন্ধকী স্বত্ব সাহিত্য-পারষণকে দান 
করিয়াছেন।” ৱেজেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় : পারিষং-পাঁরচয়, কলকাতা, ১৯৩৯, প্‌. ১৩৬।) 

+ বিহারীলাল সরকার লিখেছেন : “শুনির়াছি, সময়ে সময়ে, র বাড়ী 
ফিরিবার সময়, কোন অভাগিনী বেশ্যাকে উপার্জন আশায় কষ্টভোগ কাঁরতে দৌঁখিলে, 
তিনি (বিদ্যাসাগর) তাহাকে টাকা পয়সা দিয়া, সে রাত্রির জন্য তাহাকে ঘরে ফিরিয়া 
যাইবার জন্য পরামর্শ দদতেন।” (বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, 


করুণাসাগর বিদ্যাসাগর ২৩ 


ডতগণের নিকট বিদায় প্রেরণ করিয়াছিলেন তাহা আদরে সকল সহায়ে 
ণ করিয়াছেন, তন্মধ্যে কেবল শ্রীযুন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভট্টাচার্য্য মহাশয় 
দায় গ্রহণ করেন নাই কাঁহয়াছেন যে আমি গবর্ণমেস্টের স্থানে তিন শত 
কা মাসিক বেতন পাইতোঁছ তাহাই আমার যথেষ্ট হইয়াছে আর অন্য প্রকারে 
উপাজ্জ'ন কাঁরতে বাসনা নাই, ইহাতে বোধ হয় যে২ মহাত্মাগণ এ বিদায় গ্রহণ 
তাঁহারা অল্পাল্প বেতন পাইয়া থাকেন ARE তীহারাঁদগের অন্য 


S] 


[T^ 


@ A xb 


Sy Gr c 


Po | 


Gy 


কারি 

প্লকারে উপ “ন কারবার আকাশ্ক্ষা আছে এ কারণ তাঁহারা র র বিদায় 
গ্রহণ করিয়াছেন এরুপ $ববেচনা বিদ্যাসাগরের অগাধ বিদ্যা হইতে উদ্ভব 
হইয়াছে ইহাই বালিতে হইবেক আমরা বহু ন্দবসাবাধ আঁত দূর হইতে যে 


EJ 


বদ্যাসাগর২ শব্দ শানিয়াছিলাম এই গাম্ভীর্যা কি তাঁহার উপযুক্ত সম্ভাবনা 
পারে, বঙ্গদেশের মধ্যে আত প্রাচীন রাজধানী বদ্ধমান, বিদ্যাসাগর 


হইতে 
গবর্ণমেন্টের অধিক প্রিয়পান্র হইলেও বদ্ধমানেশ্বরীর দান অবজ্ঞা করিয়া 


ফিরিয়া দেওয়া আঁত WAS কাৰ্য্য হইয়াছে আমি বোধ sia যাঁদ এ দান 
[বিদ্যাসাগর ভট্টাচার্য্য মহাশয় আপন সন্দ্রম APS জ্ঞান কার ৰ 

বদির, নামের Gems কাৰ্য্য করা হইত, হায়, আমারাদগের বাঙ্গালি 
বত স্বভাব বিদ্যা প্রভাবেও দুর হইতেছে না, অন্যদেশীয় লোকেরা LT 
বিদ্বান হইলেও বহ; সংখ্যক ধনোপাৰ্জ'ন কাঁরতে পারলেও আপনারাঁদগের 
মান লতা সভ্যতা পাঁরত্যাগ করিতে পারেন না কিন্তু বিদ্যাসাগর বিদ্যা- 
সাগরের fena স্পর্শ করিয়াই ও Te ত টাকা মাঁসক বেতন প্রাপ্ত 
হওয়াতেই অহঙ্কারে একেবারে DPE কর্ণ উভয়োন্দুয় হারাইয়াছেন...।” 

তেই RE Rag নান বিদ্যাসাগর? অন্তত একবার নিয়েছেন। একটি 


রূপোর পানপান্র।* তাতে আঁঙ্কত একাঁট শ্লোক : 
পানপান্রাীমদং দত্তং বদ্যাসাগরশম্্মণে ৷ 
স্বর্গকামনয়া মাতৃগর্দরুদাসেন শ্রদ্ধয়া। 


ব্যবহৃত sen (a paper cutter);; বিদ্যাসাগর ব্যবহৃত কলম মন্ছবার গান্র 
গর ব্যবহৃত দোয়াতদানী (occasionally used by 


(a yen-wiper) ; 

Vidyasagar) ; বিদ্যাসাগর ব্যবহৃত একটি চমণের পাত্র (এই পাত্র থেকে বিদ্যাসাগর পানের 

চুণ খেতেন); গর ব্যবহৃত LISA মুখ ও মাথা; হর Sm নু 
ts); বিদ্যাসাগর ব্যবহৃত একখানা গরদের NUS (এই 


কাগজ-চাপা (paper weigh 
screen পরে বিদ্যাসাগর পিতামাতার শ্ৰাদ্ধ করোঁছলেন)। 1 
বারাঁসংহে বিদ্যাসাগর-বাটীতে বর্তমানে aro আছে : বিদ্যাসাগরের sim দাঁত; 

র বর-ওয়েট; বিদ্যাসাগরের একাঁট 


Tofali কার্ডের প্লেট (গ্লেটখানা তামার; প্লেটখানার একদিকে 
Chandra Sarma; দ্লেটখানার উল্টোপঠে দ্লট-প্স্তৃতকারকের _ নাম-ঠিকানা 
i ...107, Shoe Lane, London.) 


২৪ করুণাসাগর বিদ্যাসাগর 


হ্যাঁ, গ্রুদাস নাতৃশ্রাদ্ধে বিদ্যাসাগরকে দিয়েছেন। মাতৃভন্ত গুরুদাসের 
দান wize বিদ্যাসাগর ফিরিয়ে দিতে পারেননি i 
দীনবন্ধু ন্যায়রক্স বিদ্যাসাগরের দ্বিতীয় সহোদর ॥। ছোটোলাট অনুগ্রহ 
করলেই দীনবন্ধু ডেপুটি ন্যাজদ্ট্রেট হতে পারেন। বিদ্যাসাগর ছোটোলাটকে 
অনুরোধ করলেই কাজটা হয়ে বায়। 
feng নিজের ভাইয়ের চাকরির জন্য বিদ্যাসাগর কেমন করে ছোটোলাটকে 
বলেন। 
দীনবন্ধুর পশড়াপীড়িতে বাধা হয়ে বিদ্যাসাগর একদিন ছোটোলাটকে 
বললেন-__একটা কথা কদিন ধরে বলব মনে করি, তা আর বলতে পারি না। 
কী এমন কথা? কিন্তু কথাটা সেদিনও বিদ্যাসাগর বলতে পারলেন না। 
হপ্তাথানেক বাদে আবার ছোটোলাটের সম্গে দেখা । ছোটোলাট সেদিন 
কথাটা না শুনে বিদ্যাসাগরকে ছাড়বেন না। বললেন-_আজ আপনাকে আটক 
করব | 
ATS কথাটা বললেন বিদ্যাসাগর । 
ছোটোলাট বললেন-এই কথাটা বলতে এত নারাজ হওয়ার কারণ কি? 
এতদিন বললে যে কোনকালে চাকরি হয়ে যেত, হুগলণশতে খালি ছিল ৷ কোথাও 
খালি আছে কিনা জেনে আপনাকে ANA ৷ 
পরের সপ্তাহে দাঁনবন্ধু aR ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন i” 
বিদ্যাসাগরের তৃতীয় সহোদর শম্ভুচন্দ্র বিদ্যারয্ন লিখেছেন : “দীনবন্ধু 
ae অতি সৃখ্যাতির সহিত প্রায় দুই বৎসর কাল ডেপুটী মাঁজন্টরী কর্ম 
করেন ।...বিদ্যাসাগর মহাশয়ের সহিত দীনবন্ধু ন্যায়রত্নের কোন বিষয়ের তর্ক 
উপস্থিত হয়, একারণ, তৈজদ্বী দীনবন্ধু ন্যায়রত্স বিদ্যাসাগর মহাশয়ের যত্লে 
যে ডেপুটী মাজিস্ট্রেটের কর্মে fes হইয়াছিলেন, এ কর্মে রেজাইন 
দেন... 129১ 
সংস্কৃত প্রেস ডিপজিটরি থেকে যথেষ্ট আয়-আদায় হতো ৷ কিন্তু একসময়ে 
নিতান্ত fare হয়ে বিদ্যাসাগর ডিপাজিটঁরির স্বত্ব ছেড়ে দিতে চাইলেন। কথায়- 
কথায় কৃষ্ণনগরের ব্ৰজনাথ মুখোপাধ্যায় বললেন_আপনি বিরন্ত না হয়ে যাঁদ 
সন্তুষ্ট হয়ে দেন তো আমি ডিপাজটার নিয়ে আপনার পছন্দমতো চালাতে 
পারি। 
তথাস্তু। বিক্ৰী করলে কয়েক হাজার টাকা পেতে পারতেন কিন্তু মুখের 
কথার বিদ্যাসাগর ভিপাঁজটি ব্রজনাথকে দান করে দিলেন। বললেন--আচ্ছা, 
আপনাকেই দিলাম | 
পরদিন লোকে টাকা নিয়ে সাধাসাধি করেছে, কিন্তু বিদ্যাসাগর বললেন-- 
শ হাজার ও দান করেছি।* 
হার টাকা দাম হের পছন্দ করেন না বিদ্যাসাগর । আগে থেকেই 
ফেরিঅলাকে সেজন্য সাবধান করে দিতেন। 
পরীতাম্বর বন্দ্যোপাধ্যায় একদিন বললেন--দাদা কেবল কেনেন আর ঠকেন। 
বিদ্যাসাগর বললেন-_ এমনি রস! [তা কনা হার না! বাড়তে 
মাথায় করে বেচতে এসেছে তাকেও দেবে না? 
হোমিওপ্যাথি Sira বিদ্যাসাগরের অগাধ আস্থা। বিস্তর বই আর 
ওষুধ কিনেছেন, বিনামুল্যে বিতরণ করেছেন। বিদ্যাসাগর ডান্তার শেখার 
জন্য নরকঙ্কাল পর্যন্ত িনেছেন। 


PUM: 


| Yl takip- ৯০০৫ 


pe of ahime- 
prece) গিটার 
lan of a buf A CCNA EPIIT 
&- Cof uris ৮ une — Pace 
ke tae ai of fa hai- ////17 
u (৮৮ Ke veper £ afe 


OE — deeut Ap ৫৫ " 
_ Vaf butala ৮%%- by rmm 
q uyni whofe 


r jam. Ay ৮০৫০০৫৮৫৫৫৫ 
) M JugtA-t mrs- 


tense অপ্রকাশিত ভায়োরির একটি পনষ্ঠার প্ৰতিলিপি 


- 
> "3 


Hate woken 
Fabel ¢-frurectyale- repro 


7, [0.80 rz do Stl, 


০৯০৮ Vb (0.90, 


করুণাসাগর বিদ্যাসাগর ২৫ 


মহেন্দ্রলাল সরকার বিখ্যাত আ্যালোপ্যাথ ভান্তার। হোমিওপ্যাথিতে 
ails # E ও তখন 
তাঁর বিন্দুমাত্র আস্থা নেই ৷ | H 
ভবানীপুর থেকে একই গাঁড়তে আসছেন [তিনজন : বিদ্যাসাগর, শম্ভুচন্দ্ 
mi l হোমিওপ্যাথি নয়ে গরাঁড়র মধ্যে মহেন্দ্লালের সঙ্গে fami- 


সাগরের ভয়ানক বাদানুবাদ আরম্ভ হয়ে গেল। শম্ভুচন্দ্র বললেন_ মশায়, 
আমাকে নামিয়ে দিন। আপনাদের বিবাদে আমার কানে তালা লাগল I 


শেষপর্যন্ত মহেন্দ্রলাল ও হয়েছেন 
har চিকিৎসক হিসেবেও rius beo mrt 

বিদ্যাসাগর স্বয়ং হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন। কার্মাটাড় 
একবার বিদ্যাসাগর along La ০৮১৮২ 
আপনাকে দেখিতে যাইব স্থির কাঁরয়াছলাম, কিন্তু এরুপ দুইটি রোগীর 
চিকিৎসা করতেছি যে, তাহাদিগকে পাঁরত্যাগ কাঁরয়া যাওয়া কোন মতে উচিত 
নহে। এজন্য ২1৪ দিন দেওঘর যাওয়া size করিতে হইল I”? 

ক্ষুদিরাম বস; লিখেছেন : “আমার একবার পেটের ব্যায়রাম হয়েছিল। 
ব্ৰজেন ahy, প্রতাপ মজনমদাৱদেৱ ওষুধও ঠিক লাগছিল D বিদ্যাসাগর 
মশাই আমাকে দেখতে এসে বললেন--“থাকবে PAT যাবে?” (বেচে থাক্‌্তে 
চাও, না মরতে চাও?) আমি একট; হাস্‌লাম। তিনি বই খংজে খংজে আমাকে 
ওষুধ দিলেন। ২1৩ বার খেয়েই সুস্থ হলাম। হোমিওপ্যাথিক চিকিৎসার 
চর্চা তান বিশেষ রকমেই করেছিলেন। মহেন্দ্র ডান্ডারকে (MEA AET) 
ত তিনিই এক রকম হোমিওপ্যাথিতে হাতে খাঁড় দেন। লালাবহারী মিত্রের 
(দে?) এক সময়ে লিভার এব্‌সেস্‌ হয়। মহেন্দ্র ডাক্তার দেখে শুনে ওষুধ 
দিয়ে গেলেন। তার পর বিদ্যাসাগর মশাই এসে রোগীকে দেখে সে ওষুধ আর 
দিতে দিলেন না। তিনি নিজে দেখে শুনে ওষুধ খাইয়ে তাঁর দুরারোগ্য রোগ 
সারয়োছিলেন 1৮৪ 

পাকত বিদ্যাসাগরের স্বহস্তালখিত একখানা 


হোঁমওপ্যাঁথক চিকিৎসা সম 
Urata পাওয়া গেছে ।* এই ডায়োর আদ্যন্ত ইংরোজতে লেখা ৷ ডায়োরর 


প্রথম তারিখ : ২৫ সেপ্টেম্বর, ১৮৮০ সাল; এবং শেষ তারিখ : ১৩ 3, 
১৮৮৩ সাল। ডায়োর থেকে কয়েকটি অংশ উদ্ধার কৰি : 


*Harimohan 


a large boil on the left hip 
25. 9. 80. Arnica 3 
27. 9. 80. Hepar Sulphur 6 


28. 9. 80. Silicea 6 
cured 30. 9. 80." 


“Mokhada Devi 


টস in the uterus of. three years standi 
ever—great disgust for all food—excessive 


* এই ডায়েরি বর্তমানে রবান্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়ে রাক্ষিত আছে। 


ng—continuous 
burning in the 


২৬ করুণাসাগর বিদ্যাসাগর 


uterine region—left leg very much swollen and painful— 
exceeding restlessness day and night. 

6. 10. 80. aceticum acidum 1 

27. 10. 80. — - 3 

31. 10. 80. arsenicum 30." 


“Sarat Kumari 
Hiccaugh— . . . nausea in the morning and after mcal— 
vomiting of food—awakens from sleep with a start 
15. 10. 80. Sulphur 30 
night and morning 
no improvement.” 


“Dinamayi Devi 
Thin watery evacuations—cutting pains in the bowels— . 
violent chills ; Excessive heat and thirst— 
15. 10. 80. aconitum 1 
Every 2 hours 
cured 16. 10. 80." 


"Mrinalini 
Loss of appetite—pains in the chest—nausca—Empty x 
cuations—costiveness—abdomen tender to touch—gcncr? 
debility 
18. 10. 80. — Sulphur 30 
night and morning 
cured 27. 10. 80." 


"Suresachandra ৰ 
Sprain in the left ankle with severe pain and swelling 


2. 11. 80. - arnica " 
Internally and Externally 


cured 4, 11. 80.” 


“Bhabasundari 
copious, tenacious, yellowish discharg 
genital organs... 


26. 1. 81. aconitum 6 
Thrice daily 


e from the female 


কর্‌ুণাসাগর বিদ্যাসাগর ২৭ 


I. 2. 81. Sepea 30 
Thrice daily 
cured 15. 2. 81." 


“Taraknath Sanyal 


a load or stone were in it 


Pre si : লি 
ssing pain in stomach, as if 
e—great thirst. 


after 
t moderate supper—loss of appetit 


97. 1. 81. Calcarea C. 12 


“i. 
nights and mornings 
Discontinued”. 


“Sarat Kumari 


সপ daily some bloody discharge from the uterus for 
inan grs after the return of the long suppea 
০০ ischarge from the vagina, which bites like sa't- 

Ing in the vagina from time to time. * * constant weak- 


Ness 2 : : ন 
s and weariness—exhaustion of the whole body— 


18. 10. 82. Sulphur 6 
Every 4 hours. 


ভুবনকৃষ্ণ মিত্ৰ লিখেছেন : 
বিশপীবদ্যাসাগর মহাশয়ের হাঁপানীরোগ E 
At d মধ্যে মধ্যে বাঁড়ত। তাঁহার অভ্যাস ছিল, প্রাতে রমা কা 
পারেনা ধর ধরন, চা ধাল TEN ইতিমধ্যে একৃমিন চা পন রাস বোধ 
P" লাভ কাঁরলেন এবং হাঁপানীর টান যেন ge পরিমাণে " 


যার করিয়াছি র আমার 


মহাশয় বাললেন;_“আচ্ছা 
হাসার মহাশয় বলিলেন? উহাতে শক আদার সার 
few, না। যেমন প্রত্যেক দিন ডাতাড়ি করে 


দোঁখলেন রহ 
এল্‌কোহলে ফোঁলয়া ছাঁকিয়া cute করিয়া হোমিওপ্যাথিমতে ওষধ 
x হিরা এবং HUNE AINE 


২৮ করুণাসাগর বিদ্যাসাগর 
করিয়া দেখব. হাঁপ কাস সারে কি না? পরে তাহার পরাক্ষা, কারে পরিণত 


করিয়া বিশেষ ফললাভ করিয়াছিলেন এবং হোমিওপ্যাথিমতে Se Qus তৈয়ার 
করিয়া কাহাকেও না জানাইয়া বহু লোকের Se ব্যাধি বিনাবায়ে অনেক উপশম 

ager হিতকামনায় বিদ্যাসাগর একবার একটি সন্ন্যাসাঁ-প্ৰদত্ত ওষুধের 
জ্ঞাপন দিরেছেন। ১৭৮২ শকের মাঘ মাসের “তত্ত্ববোধিনী পতিকা' থেকে 
‘শল রোগের উধধ' শীর্ষক সেই চিন্তাকর্ষক বিজ্ঞাপনটি উদ্ধার করি : 

“শল কেমন ভয়ানক রোগ তাহা যিনি এই রোগে আল্তাল্ত হইয়াছেন 
তিনিই বিলক্ষণ বুঝিতে পারিয়াছেন। এই রোগ wire তাহা হইতে fasts 
লাভ কর এক প্রকার অসম্ভব বলিয়া সচরাচর উল্লিখিত হইয়া থাকে। 

কিছ দিন হইল এক সন্ন্যাসী আমাদের বাটশতে আদসিয়াছলেন। আমার 
মধ্যম সহোদর শ্রীযুত দীনবন্ধু ন্যায়রত্ন তাহার নিকট হইতে শল রোগের এক 
ওঁবধ পান। তিনি d ওষধের পরাক্ষা করিতে আরম্ভ করেন। যত ব্ন্ডিকে 
সেবন করান সকলেই সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়াছেন। এই রূপে ক্রমে ক্রমে 
তিনি ema দুই শত ব্যক্তিকে শূল রোগের যন্ত্ৰণা হইতে মন্ত করেন। 

এই সংবাদ শুনিয়া এবং সবশেষ সমস্ত অবগত হইয়া আমিও কলকাতা 
ও তৎসান্মাহত স্থানের কতকগুলি লোককে Ge গুষধ সেবন «uuu, 
তাঁহারা সকলেই সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়াছেন! সুতরাং ইহা যে শূল 
রোগের মহোৌবধ সে বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে। এক্ষণে সাহস 
করিয়া বলিতে পারা যায় বিনি এই Gay সেবন কাঁরবেন তিনি নিঃসন্দেহ শূল 
রোগের অসহ্য যন্ত্রণা হইতে ME হইবেন। 

বে বে দ্রব্যে ও বে প্রণালীতে উবধ প্রস্তুত করিতে হয় তাহার নিয়ম : 


gai ওজন 
শঠ চূর্ণ .. € পাঁচ ভার 

বিট লবণ e. Rie আড়াই wis 

সোহাগা . ১ Heat ভরি (খৈ করিয়া লইতে হয়) 
মূলতানী হিং e) Uyo দশ আনা 


সজনা গাছের ছালের রস দিয়া প্রথমে হিং মাঁড়তে হয়, তৎপরে উহাতে 
শিট লবণ নিশাইয়া মাড়িতে হয়, SSAA সোহাগার খৈ িশাইয়া মাঁড়িতে হয়, 
তৎপরে শঠ চূর্ণ মিশাইয়া উত্তমরূপে মাঁড়িরা ৫৪ চুয়ানটি «wl বাঁধতে হয়। 
সঙ্গনারসের পরিমাণের নিয়ম নাই, বত দিলে সমুদায় ES] উত্তমরূপে মাড়া ও 


বড় বাঁধা যায় তাহাই দিতে হয়। 


ওঁষধ সেবনের নিয়ম 
প্রাতঃকালে এক বড়া ও সায়ংকালে এক বড়ী মুখে ফোলিয়া জল m 
খাইতে হয়। ' 
পথ্যাপথ্যের নিয়ম 
,পথ্য-_পুরাতন তণ্ডুলের অন্ন, LONE ব্যঞ্জন, দগ্ধ! 
লি করিয়া খাওয়া যাইতে পারে। 


মৎস্য নিষিদ্ধ -নহে, TCO পাক 


করুণাসাগর বিদ্যাসাগর ২৯. 


Cote re como mu m. 
নাষদ্ধ_শাক, অম্ল, মিষ্ট, তৈল, কাঁচাঘৃত, ডাইল, ময়দা, পিষ্টক, ভাজা- 


— rtl সমৰত মৰস i Praes 
তব), মাদক দ্রব্য, ন্‌তন তণ্ডুল I 


কালকাতা, 
১লা অগ্রহায়ণ, ১২৬৭। শ্রীঈশ্বরচন্দ্র শম্মণ” 


.জ্যোতরিন্দ্রনাথ ঠাকুর স্থির করলেন, ‘কলকাতা সারস্বত-সম্মিলনী' নামে 
একটা সাহিত্য সমিতি গড়ে তুলতে হবে। রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে জ্যোতি 
রিন্দুনাথ একদিন এ-বিষয়ে বিদ্যাসাগরের সঙ্গে পরামর্শ করতে digi d 

সম্মিলনীর কথা শুনে বিদ্যাসাগর বললেন_তোমরা বড়োমান'ষের ছেলে। 
কোনো বদখেয়ালি না করে এসব নিয়ে যদি সময় কাটাও তো সে ভালোই। 
কিন্তু, বাবা, একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি। বড়ো-বড়ো হোমরা- 
চোমরা লোকদের এর মধ্যে নিও না, তাহলেই সব মাটি হয়ে যাবে। 


_ সাঁমীতির কাজ কিন্তু আরম্ভ হলো হোমরা-চোমরা লোক নিয়েই ৷ 
সম্মিলনীর প্রথম সভাপতি হলেন রাজেন্দ্রলাল {মিত্র কিছাদন বেশ চলল। 
হয়ে গেল, সম্মিলনী বন্ধ হয়ে 


তারপর বারা যা বলেছিলেন_সব মাটি 
গিল।*, 
ছেলেবেলায় রবীন্দ্রনাথ কিছুকাল বাড়িতে জ্ঞানচন্দ্ ভট্টাচার্যের কাছে 
পড়েছেন। রবীন্দ্রনাথকে করে '্যাকবেথে'র বাঙলা অর্থ বলতেন 
তানি। যতক্ষণ 'ম্যাকবেথে'র সেই অংশটুকু রবীন্দ্রনাথ বাঙলা ছন্দে তৰ্জমা 
না করতেন, জ্ঞানচন্দ্র রবীন্দ্রনাথকে ঘরে বন্ধ করে রাখতেন! 'ম্যাকবেথ' বইখানা 
রবীন্দ্রনাথের পুরোপনারি বাঙলায় তৰ্জমা করা হয়ে গেল! 

সেই ম্যাক বথে'র তৰ্জমা বিদ্যাসাগরকে শোনাতে হবে বলে AVS 

বিদ্যাসাগরের কাছে নিয়ে গেলেন। 


qz 1৮5৭ 

হরকালণী বিদ্যাসাগরের বাসায় রান্না করত। কোনো-কোনো 
Miu 854 কাছ থেকে র টাকা-পয়সা কাপড়-চোপড় নিয়ে 
যায়, বিদ্যাসাগরকে প্রতারণা করে। হরকালী একদিন একজন স্মীলোককে 


বলল-_মাগী, বিদ্যাসা তোরা ৰ 
মাগা, গরকে ক rera উপর বির হলেন। বললেন_তুমি 


e" করুণাসাগর বিদ্যাসাগর 


হরকালপ বলল--ওই বাড়ি দিনকয়েক আগে টাকা আর কাপড় নিয়ে গেছে । 
সেকথা আপনার মনে নেই। এক সপ্তাহও কাটোন, আবার এসেছে। ভাই 
অমন বলোছি। বা হোক, আমার অপরাধ হয়েছে, এযাতা আমায় ক্ষমা FA! 

হরকালণকে বিদায় দিয়ে দিলেন বিদ্যাসাগর । অবশ্য দৃ-টাকা মাসহারার 
বন্দোবস্ত করে দিলেন I” 

হাওয়া-বদলের জন্য বিদ্যাসাগর তখন বর্ধমানে গিয়েছেন। নিজের খাবার 
জন্য সরু দাদখানি চাল নিয়ে গেছেন কলকাতা থেকে । ঘরের কোণায় রেখে 
“দিয়েছেন দেই চাল ৷ g 

একদিন চোখে পড়ল, চাকর এসে ওই চাল তিনমুঠো নিয়ে গেল। ভিক্ষা 
দেবার ভুন্য নিয়ে গেল নাকি? মনে-মনে একটু অসন্তুষ্ট হলেন aia 
বিদ্যাসাগর ৷ চাকরকে ডাকলেন। বললেন-_ভিক্ষে দেবার জন্য এখানকার চাল 
নেবে। ওই সরু দাদখানি চাল এখানে পাওয়া যায় না, ফুরিয়ে গেলে বড় কষ্ট 
হবে, এচাল নিও না। 

চাকর বলল--আজে্ঞে, ভিক্ষে দেবার জন্য তিনমুঠো চাল নিহীনি। আপনার 
খাবার জন্য নিয়েছি। 

চাকর চলে গেল। , 

ভালো, তনমুঠো চালে তাহলে দিন চলে যায়। বামুনের সন্তান, তিন 
দুয়ারে দাঁড়ালে তিনমঠো চাল পাওয়া যাবে, তাহলে আর কিসের জন্য পরের 
SA থেকে দাসত্ব করা ?-_1বদ্যাসাগর ভাবলেন। ভেবে আশ্চর্য আনন্দ হলো । 
আবার ডাকলেন চাকরকে। বললেন- বাপু, তুমি আমার a! আদমি এতদিন 
এত মহামহোপাধ্যার অধ্যাপকের কাছে যে-শক্ষা পাইনি, এত শাস্ত্ালোচনা করে 
বে-জ্ঞান পাইনি, আজ তোমার কাছে সেই শিক্ষা পেলাম, সেই জ্ঞান পেলাম ৷ 
তুমি আমার শিক্ষক, তুমি আমার গরু গরুদক্ষিণাস্বরূপ তুমি দুটি টাকা 
নাও-এই «mer 

১২১১ সালের আশ্বিন মাসের 'নবজীবন' পান্রকার ‘হনতোম প্যাচার গান' 
নামে গ্রীরীসক মোল্লা’ ছদ্মনামে হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় মস্ত একটি কবিতা 
লিখেছেন। কবিতাটিতে বিদ্যাসাগর সম্পর্কে কয়েকটি লাইন আছে : 


“apace দেখো সবার আগে বুদ্ধি সুগভীর, 
facra সাগর খ্যাতি, জ্ঞানের মাহির! 
বঙ্গের AZO A, শিষ্ট সদালাপা, 
দীক্ষাপথে TOGA স্নেহে জ্ঞান ব্যাপনী! 
উৎসাহে গ্যাসের শিখা, wi শালকাঁড়ি, 
কাঙাল-বিধবা-বন্ধু অনাথের নাঁড়! 
গ্রাতজ্ঞায় পরশুরাম, দাতাকৰ্ণ দানে, 
স্বাতন্দ্যে শে'কুল-কাঁটা_পাঁরজাত্‌ de 


e 


অল্পকথায় বিদ্যাসাগর-চরিত্রের একটি নিখুঁত ব্যাখ্যা । 


লি  — QUÉ" w——M( _ 


করুণাসাগর বিদ্যাসাগর ৩১ 


_ বছরে বই থেকে অনেক টাকা আয় EN! একবার হিসেব মেলাতে গিয়ে 
|বদ্যাসাগর দেখলেন, সে-বছর প্রায় দশ হাজার টাকা কম আদায় হয়েছে। 

এত কম কেন? 

খোঁজ-খবর করে কারণ জানা গেল : পূর্ববঙ্গের একটি লোক বিদ্যাসাগরের 
একখানা বইয়ের জাল সংস্করণ বের করে বিক্লী করেছে। 

লোকটিকে ডাকিয়ে আনলেন বিদ্যাসাগর। কাঁদতে-কাঁদতে লোকাট 
অপরাধ স্বীকার করল। বলল-কন্যাদায়ে আর সাংসারিক অভাবে পড়ে এই 
অন্যায় করেছি। 


বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন_সব অভাব কি মিটেছে? 3 
-না। আরো দু-এক হাজার টাকা পেলে বিপদ থেকে নিস্তার পাই। 
লোকটিকে সে-টাকা দিয়ে দিলেন বিদ্যাসাগর । বিদায় নেওয়ার আগে 
লোকটি বিদ্যাসাগরের পা Bal প্রতিজ্ঞা করল-আর কখনো অমন অন্যায় 
করব ar tee 

বিদ্যাসাগরের ছোটো একটা ঘাড় উধাও হয়ে গেল। কে নিয়ে গেল কে 
জানে৷ 
দিন পনেরো বাদে -রাজা প্রতাপচন্দ্র সিংহের ছেলে এসে বিদ্যাসাগরকে 


বললেন--আপনার ছোটো ঘড়িটি কোথায়? একবার দেখব। 
বিদ্যাসাগর বললেন--ওই ঘাঁড়াট প্রায় পনেরো দিন হল চার গেছে, আর 


পাওয়া যায়নি। 
_ আপনার ঘাঁড়র মতো একটা MIG লালমোহনবাবদর ছেলে পাইকপাড়ার 
একজন aa কাছে কুঁড় টাকায় বন্ধক দিয়েছে। ওই মী ঘাড়াটি আমাকে 
দেখিয়েছে আসি ওই মুদীকে বলেছি, ‘এই ঘাড় বিদ্যাসাগর মশায়ের, তুমি 
কোথায় পেলে?” সে a e an ছেলে আমাকে দিয়েছে। 

ই ছেলেটি জগদ্দুলভ সিংহের দোহিত্র। i ^ 
বললেন--অমন ছোকরাকে পুলিশে দেওয়া উচিত। 

বিদ্যাসাগর বললেন--ওর মাতামহ আমাদের অনেক উপকার করেছেন; ভার 
দৌহিত্রের এই সামান্য অপরাধ আমার ব্যস্ত করা VIDS Ms l 
Gar পাইকপাড়া গেলেন বিদ্যাসাগর । ওই TICE কুড়ি টাকা আর 


কে একজন অচেনা-অজানা এসে 
আমার যথাসৰ্বস্ব নিয়ে গেছে। আমাকে 
কৃতজ্ঞ হয়ে থাকব। 
তখান খরচ দিয়ে দিলেন বিদ্যাসাগর | 
২৬-জানআরি ‘সংবাদ প্রভাকর' লিখেছে : 


জামাত পি পর নারির শিশু শিক্ষা জাল করিয়াছে। এইরূপ 
অভিযোগে " ঢাকায় একটণ ছাপাখানার লোকে জাল 
একজন দোকানদার ফৌজদারী সোপর্দ হইয়াছে।” 


বই" faex কারয়াছল বলয়া নাকি 


৩২ করুপাসাগর বিদ্যাসাগর 


বোঁরয়ে এসেই লোকটি নিজের সঙ্গীকে বলল--ভাই, তুমি বার্থ বলেছ, 
{বদ্যাসাগর শালাকে তো বেশ ঠকানো যায়! 

ঘটনাক্রমে একজন ভদ্রলোক কথাটি শুনলেন এবং সেই sem বিদ্যা- 
সাগরকে জ্রানালেন। বিদ্যাসাগর ওই ভদ্রলোককে বললেন_ পরের সাহায্য করতে 
গেলে মধ্যে-নধ্যে ঠকতে হয়। ঠকানোর চেয়ে ঠকা ভালো p 


১৮৮৩ সালের কথা । বোম্বাই থেকে একজন অবাঙালণ ব্ৰাহ্মণ এসেছেন 
কলকাতায় । বাঙলা শিখতে এসেছেন। ভেবে এসেছেন, কলকাতায় থাকা- 
খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। 

femg কোনো ব্যবপ্থা করা গেল না। 

অনেক কন্টে তিনি একটা মেসে গিয়ে উঠলেন। মেসের কয়েকজন ত্র" 
লোক তাঁর থাকা-খাওয়ার একটা উপায় করে দিলেন। 

কিন্তু সেভাবে তো আর চলে না। মেসের কয়েকজন ভদ্রলোক ওই 
ব্রাহ্গণকে নিয়ে গেলেন বিদ্যাসাগরের কাছে। 

ব্রাহ্মণের উদ্দেশ্য শুনে খুশি হলেন বিদ্যাসাগর ৷ তাঁর থাকা-থাওয়ার ভার 
দিলেন বিদ্যাসাগর নিজের লেখা বই দিলেন ব্ৰাহ্মণকে তাঁকে সে "(hera 
দেওয়ার ভার দিলেন রাজেন্দ্রনাথ ঘোষকে ৷ রাজেন্ত্রনাথ এই মেলে থাকেন। 
ব্ৰাহ্মণের সঙ্গে বিদ্যাসাগরের কাছে এসেছেন। 

মাসকয়েক পরে সেই ব্রাহ্মণ চলনসই বাঙলা শিখে ফেললেন। বিদ্যাসাগরের 
কাছে ‘গয়ে চাকরি চাইলেন। 

“বদ্যাসাগর বললেন--আমার কাছে কাজ করতে হলে খুব মন দিয়ে কাজ 
করতে হবে। দিনে ক-ঘণ্টা কাজ করতে পারবে? 

দিনে ছ-ঘণ্টা কাজ করতে MTE | 

বিদ্যাসাগর বললেন--কাজ শন্ত। মন দিয়ে দিনে তিন ঘণ্টা করে করলেই 


বিদ্যাসাগর বললেন--দিনে তিন ঘণ্টা তুমি কাজ করতে রাজি হয়েছ। এই 
[তন ঘণ্টা তুমি আমারই কাজ মনে করে মন দিয়ে বাঙলা পড়বে, তাতেই 


আমার কাজ EG 
এবং সেজন্য বিদ্যাসাগর ওই ব্রাহ্মণের মাসহারার ব্যবস্থা করে 'দিয়েছেন।”” 


শশিভূষণ বসু লিখেছেন 


আলিয়া "ময় arret sp পিতা তাহান হিল xu um 


On 


করুণাসাগর 1বিদ্যাসাগর ৩৩ 


কারয়াছেন, তাঁহারা জানেন তিনি একজন খুব গল্প্যে লোক-ছলেন। feta 
সেদিন একটি উচ্চ আসনে বাঁসয়া তাঁহার স্বভাবসৃলভ মিষ্ট ভাষায় তাঁহার 
জীবনের নানারুপ অভিজ্ঞতার কথা বলিতে আরম্ভ কাঁরলেন। আমরা সকলেই 
নিম্নে বাসয়া তাঁহার কথা MACS লাগলাম ।...সৌদন তাঁহার কাহিনীর মধ্যে 
তাঁহার নিভাঁকতার ও স্বাবলম্বন-শান্তরই বিশেষ নিদর্শন যেন প্রত্যক্ষ করতে 
লাগলাম। কোন স্থানেই তিনি কাপুরুষের ন্যায় মস্তক অবনত কারবার লোক 
[লেন না। কি রাজা, কি ধনী, fe বা উচ্চপদস্থ সাহেবাঁদগের নিকট ৷ 

পাঁরত্যাগ কাঁরয়া দাঁড়াইলেন। আমরা সকলে দণ্ডায়মান হইলাম। যাইবার 
সময় গৃহের বাহিরে গিয়া চাঁদমোহন মৈত্র মহাশয়কে একট; গোপনে কি যেন 
বলিলেন, তৎপরে আবার গৃহমধ্যে প্রবেশ কাঁরলেন। তখন আম ঘরের 
ভিতরেই' ছিলাম। আসিয়া আমায় বলিলেন, “বাপ! তুমি এ বাড়ীতে থাক, 
শুনলাম | আগি আগামীকল্য এ বাটীর সমস্ত লোককেই আমার বাড়ীতে 


দ্বারে আসিয়া আমাদিগকে যথারীতি অভ্যর্থনা কাঁরয়া লইলেন। মাহলারা 


1ছলেন ৷ আমৰণ যখন ভোজনে রত তখন 'তাঁন হ:কা হাতে কাঁরয়া নানার” 
গল্প জ্যাঁড়য়া দিলেন। একাঁট সংস্কৃত শ্লোক আওড়াইয়া নিমন্তৰণে ভোজনের 
বিষয়ে বাললেন, জন্ম বার বার হইতে পারে, কিন্তু নিমন্ত্ৰণ সকল সময় 
উঠে না; সেজন্য, hatas ব্যক্তিদিগের উচিত, ভোজনের সময় লজ্জা পরিত্যাগ 
কাঁরয়া উচিতমতই ভোজন করা, ইত্যাদি। বিদ্যাসাগর মহাশয়ের এইরূপ মিষ্ট 
গল্পের সঙ্গে আমরা মিষ্ট ব্যঞ্জনাঁদ দ্বারা রসনারও তৃপ্তি সাধন কাঁরতে 
লাগলাম 1...” 
কাউকে নেমন্তন্ন করলে বিদ্যাসাগর পঞ্চাশ ব্যঞ্জন অন্নের আয়োজন করেন! 
নিজে কাছে বসে খাওয়ান। কেউ feu. ফেলে রাখলে বিদ্যাসাগর বলেন" 
একটি ভাত পাতের পাশে পড়ে থাকলে আমার বাবা আমাকে প্রহার করতেন, 
৩ 


৩5 করুণাসাগর বিদ্যাসাগর 


আর তুমি এত জিনিস নষ্ট করবে? তা কখনো হবে না, সমস্ত খেতে হবে| 

কখনো কখনো বিদ্যাসাগর নিজে শুধু নুন দিয়ে ভাত খেতেন। একেক- 
দিন শেষ থেকে খেতে সৃরু করতেন। অর্থাৎ, প্রথমে মিষ্টি, পরে টক, তারপর 
তরকারি, তারপর ঘি আর নুন দিয়ে ভাত, শেষকালে শুধু ভাত UT. টাস্‌ 
করে খেতেন ৷ এমনভাবে খাওয়ার অর্থ কা? বিদ্যাসাগর বলতেন--বাল্যকালে 
অনেকদিন কেবল নুন-ভাত খেতে হয়েছে, সে-অভ্যাস আজো আছে কিনা দেখা 
উচিত। মানুষের দশ দশা, আবার wig আমার আগের দশচ হয়, অভ্যাস 
রাখলে শব্ধ ভাত খেতে SS হবে না।** 

METAI মুখোপাধ্যায় লিখেছেন : একদিন কাৰ্মাটার রেলওয়ে ষ্টেসনে 
একজন বাঙ্গালণী "M একটা ছোট ব্যাগ লইয়া ট্রেণ হইতে নামিবার 
সময় “কুলি কুলি” বলিয়া ডাকিতেছিলেন। একজন সামান্য বেশধারণ বান্তি 
বাবর ব্যাগটা তাঁহার হাত হইতে লইয়া ষ্টেশনের বাহিরে বাবুটণীর জন্য রক্ষিত 

meke তুলিয়া দিলে বাবু দুইটি পয়সা দিতে গেলেন। তখন এ ats 
একট; হাসিয়া বলিলেন, “ক্ষুদ্র ব্যাগটী লইয়া বড়ই বিপদে পাঁড়য়াছিলেন 
বলিয়া একট; সাহায্য করিলাম; পারিশ্রমিক দিতে হইবে না; আমার নাম 


যাচ্ছেন কোথায় ? | 

বিদ্যাসাগর বললেন--তোরা যা, আমি একঘণ্টার মধ্যে আসাছি। 

বিদ্যাসাগরের স্কুলের নিচুক্লাশের একজন মাণ্টারমশায়ের অসুখ করেছে। 
কলকাতায় কেউ নেই তরি | ফিরে এসে বিদ্যাসাগর বললেন- দেখ ওর কলেরা 
হয়েছিল; তারপর জবর Zu ডান্তারের উপদেশমতো তার মণ্ড তৈয়ার করতে 


গিয়েছিলাম 1৯ 


মাঝে দেখা-শোনা করো তো? 
শন্ভুচন্দ্র বললেন-_ না। ~ 
বিদ্যাসাগর বললেন- enge গাছটার খাশোনা না করা অন্যায় ৷ বাড়ি গিয়ে 
অশ্ব গাছটার খোঁজ-খবর নেবে ৷ বংশের মধ্যে কেউ যদি বৈশাখমাসে SPAT CA 
জল না দেয়, তুমি বৈশাখ মাসে প্রত্যেকদিন জল দেবে। 


নবকুমারের কথা এল কথায়-কথায়। 
বাড়িতে র করে খাচ্ছে। 
Ha লাৱাজোৱোর ser em) সে একাঁদন রাজবাড়ির 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৫ 


হাতিতে এসেছে; রাজবাড়ির হাতিকে দিয়ে অশ্বথের ডাল ভাতঙিয়েছে। 

নবকুমার SATS নিয়ে এসেছে ৷ অশ্বত্থ গাছটা কেটে ফেলবে ৷ করাতিদের 
তাড়িয়ে দেওয়া হল। নবকুমারকে Time ডেকে এনে FEU খানক 
গালমন্দ করলেন। 

যা হোক, এসব পুরনো কথা। 

নবকুমার মারা গেছে। 

সেবার চৈত্র মাসে বারাঁসংহে গিয়ে শম্ভুচন্দ্র দেখলেন, বেড়া দিয়ে ঘেরা 
হয়েছে অশ্বথ গাছটা, অশ্বথ গাছটাকে নষ্ট করার জন্য চতুর্দকে লাগানো 
হয়েছে কাঁণমনসা, অশ্বথের কাছে পঃতেছে বাঁশ, তে'তুল, বাবলা । 
বললেন। অনেক তর্কাতার্কর পর সে বেড়া খুলে নিতে রাজি হল। কিন্তু 
অ*বথতলা সে পরিষ্কার করে দেবে ATI নিজেদের খরচে শম্ভুচন্দ্র অশ্বথ- 


গাছটা দেন। ওই TY গাছের কাছে প্রায় ন-দশ বছর একটা বাগান করেছ, 
অশ্বখ গাছের আওতায় আমার বাগানের BAG হচ্ছে। 
কিন্তু বিদ্যাসাগর অশ্বথ গাছ দিতে রাজ হলেন না। বল্লেন 


foo কখনো তুমি আসতে না। হেরেছ, 


অন্যায় করেছিল, আদালতে নালিশ করার আগে আমাকে জানালে না কেন 


রর বৌ বলল ওই গাছের তলায় আপনার কতখানি জমি চাই, 


৩৬ করুণাসাগর বিদ্যাসাগর 


অশ্বত্থ গাছের জন্য এত টাকা-পয়সা খরচ করা কেন। দূর হোক, গাছটা 
ছেড়ে দিই, এসব হাষ্গামায় আমি থাকতে চাই না। 

বিদ্যাসাগর রাগ করে বললেন-_তুই মর। তাহলে আমি স্বয়ং লাঠি হাতে 
করে গাছের তলার দাঁড়িয়ে ওই গাছ রক্ষা করব ।"* 


আরেকটি ঘটনা ৷ 

বিজয়কৃষ্ণ গোস্বামী তখন মেডিক্যাল কলেজের বাঙলা বিভাগের ছাত্র । 
মেডিক্যাল কলেজের প্রিল্সিপাল একটি ছাত্রকে চোর সন্দেহ করে পুলিশের 
হাতে দিয়ে দিলেন। আর, সবচেয়ে যা খারাপ কথা, প্ৰিন্সিপাল ওই বাঙলা 
বিভাগের প্রায় সব ছাত্রকেই গালমন্দ করলেন। বললেন-ইতর, ছোটলোক, 
চোর, বদমায়েস। 

অত্যন্ত অপমানিত বোধ করল ছান্রেরা। অনেকেই একসঙ্গে কলেজ ছেড়ে 
দিল। ওদের দলের নেতা .বিজয়কৃষ্ণ গোস্বামণ । 


প্রিন্সিপাল অন্যায় করেছেন। এই অন্যায়ের প্রাতকার চাই। 

দল বে'ধে কয়েকজন ছাত্র এল কাছে। দু-চারাট কথা 
শুনেই বিদ্যাসাগর ওদের ধমক ‘দিয়ে উঠলেন--যাও, যাও, আমি ওসব কিছু 
শুনতে চাই না। ছেলেরা অনেক সময়ে অযথা গোলমাল করে। 

কোনো কথাই শুনতে রাজি হলেন না বিদ্যাসাগর d 

বিজয়কৃষ্ গোস্বামী পিছিয়ে আসার পাত্র নন। তানি বললেন__-আপাঁন 
আমাদের কোনো কথা না শুনেই একটা স্থির করে নিচ্ছেন কেন? আমাদের 
দুটো কথা শুনে, পরে যা ইচ্ছা বলুন। বাঙলা বিভাগে যারা পড়ে তাদের 
কি একটা বংশের বা জাতির মর্যাদা নেই? এরা সকলেই কি ইতর, ছোট- 
লোক, চোর, বদমায়েস 2 আপাঁনিও একথা বলেন? 

বিদ্যাসাগর চমকে উঠলেন | বললেন-কা বলছ গোঁসাই? ব্যাপার কা, 
বলো তো। 

আদ্যন্ত ঘটনা বললেন বিজয়কু্ণ। সব শুনে বিদ্যাসাগর বললেন-_বটে, 
এইরকম ঘটনা? তবে আর তোমরা কলেজে যেও না। দেখি, আমি এর 
কিছু প্রতিকার করতে পারি কিনা। 

ঘটনা সম্পর্কে ছোটলাটের কাছে পরিষ্কার করে সব কথা লিখলেন 
বিদ্যাসাগর | মা 

এদিকে আরেক ব্যাপার। - বৃত্তির য় খাওয়া-পরা চলছিল অনেক 
ছাত্রের, অনেক ছাত্র বৃত্তির টাকা থেকেই মা-বাপকে কিছ:-কিছ; সাহায্য করত। 
মা-বাপকে কিছু-কিছু দেওয়া তো দুরের কথা, নিজেদের খাওয়া-পরাই এখন 
বন্ধ হবার যোগাড়। কেননা, উপরালা বৃত্তি বন্ধ করে 'দিয়েছেন। 

বৃত্তি বন্ধ হয়েছে বলে দ;ভাবনার দরকার নেই। বিদ্যাসাগর আছেন। 


মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাঁ হল শেষ পর্যন্ত? প্রমাণ হল, 
প্রিন্সিপালেরই দোষ । প্রিন্সিপালকে ত্রুটি স্বীকার করতে হল।"০ 


বিদ্যাসাগরের তৃতাঁয় সহোদর শল্ভূচন্দ্র বিদ্যারত্ লিখেছেন : “সন ১২৭৫ 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৭ 


সালের অগ্রহায়ণ মাসে গবর্ণমেন্টের আদেশে বাব, রমেশচন্দ্র মুখোপাধ্যায় 
ইনকম ট্যাক্স ধাৰ্যেযের জন্য এই জাহানাবাদ মহকুমায় উপাস্থিত হন। যে সকল 
সামান্য ব্যবসায়ীর আইনান.সারে ট্যাক্স ধাৰ্য্য হইতে পারে না, তাহাদের ATS 
অন্যায় পূর্বক দুই নামে একত্র এক বিলে ট্যাক্স ধাৰ্য্য কাঁরতোঁছলেন। কেহ 
কেহ এই YS আইনাবরুদ্ধ কার্ষেয সম্মত না হইলে ভয়প্রদর্শন দ্বারা এ 
সকল লোককে সম্মত করান। সামান্য ব্যান্তরা নিরুপায় হইয়া বিদ্যাসাগর 
মহাশয়কে জানাইয়া সম্মুখে দণ্ডায়মান রাহল। তিনি ন্যায়াব্রম্ধে কার্য 
হইতেছে অবগত হইয়া খড়ার গ্রামে সমাগত আসেসর TOMA A নিকট যাইয়া 
বলেন, ভিন্ন ভিন্ন ব্যবসায়ী ব্যান্তীদগকে এক ব্যবসায়ী লিখিয়া ট্যাক্স ধাৰ্য্য 


pe ; উপ হইয়া অগ্রজ মহাশয়ের প 
পকার প্রাপ্ত হইয় যর : 
একারণ দেশস্থ লোক উহারা পূর্বে মনে কাঁরত যে বিদ্যাসাগর কেবল 


গুণানযবাদ_ করেন। 
ics রই প্রবর্তক। এখন দেশস্থ লোক ভালরুপ 
ameet eie বিষয়েই সমদৃষ্টি নিক্ষেপ কৰিয়া থাকেন। E 


হইলেন যে সকল z 
অবগত GR qur নিরন্তর লিপ্ত থাকায় অগ্রজ মহাশয়ের TÈ 


নি 
টাকা ব্যয় হয় 1১৭১ | 
eius fa যাইতে পারে। কিন্তু এরণ্প WS 


বির পশ্চাতে জলে বাপি দিয়া CH: TSS না কারয়া চলিয়া যায়, এর-প 


৪২ করুণাসাগর বিদ্যাসাগর 


বিদ্যাসাগর বোগেন্দ্রকুমারকে বলতেন, বোগেন্দ্রকুমারও সেসব আনিয়ে দিতেন। 
এজন্যে বিদ্যাসাগর যোগেন্দ্রকুমারের নাম দিলেন মুরুব্বি। বিদ্যাসাগর 
বলতেন-_তোকে মুরুব্বি না পেলে আমার বে কী দশা হত তা জানি না। 

কাছে গেলে বিদ্যাসাগর জলবোগ না করিয়ে ছাড়েন না। শোবার ঘরে 
খাটের নিচে একটা হাঁড়িতে মিষ্টি থাকে, পাঁচ-সাতখানা রেকাবী আর গ্লাশ 
থাকে। নিজে রেকাবীতে খাবার সাজিয়ে হাতে দেন, কু'জো থেকে জল গাঁড়য়ে 
দেন, নিজের হাতে পান সেজে দেন। 

যোগেন্দ্রকুমার একদিন বললেন- আপান নিজে পান সাজেন কেন? 

বিদ্যাসাগর বললেন_আমি যে উড়ে রে। মেদিনীপুরের উড়ে ৷ দৌখসাঁন 
উড়েরা নিজের হাতে পান সেজে খায়।” ন 


বিদ্যাসাগরকে আতীরিভ্ত সম্মান দেখালে বিদ্যাসাগর খুশি হতেন না। 

ইন্দ্রকুমার চট্টোপাধ্যায় বিদ্যাসাগরের কাছে এসেছেন। বিদ্যাসাগর তামাক 
খেয়ে হঃকোটি ইন্দ্রকুমারের হাতে দিলেন। ইন্দ্রকুমার হ:কোটি নিয়ে রেখে 
দিলেন। 

বিদ্যাসাগর বললেন-সে কিঃ তুমি তামাক খাও না? 


চুপ করে রইলেন ইন্দ্রকুমার। 
বিদ্যাসাগর বললেন_বুঝোঁছ, তুমি তামাক খাও। আমাকে দেখে ‘সমীহ’ 
করা হচ্ছে। আমি ওসব জ্যাঠাম ভালোবাস না। তামাক খাওয়া বাদ অন্যায় 


মনে করো তবে খাও কেন? বাঁদ অন্যায় বলে মনে না করো, তবে আমার 
সামনে খাবে না কেন? 

ইন্দ্রকুমারের হাতে হ:কো তুলে দিলেন 'বদ্যাসাগর। 

ইন্দ্রকুমারকে সামনে বসে তামাক না খাইয়ে ছাড়লেন aT IY 


aes সম্পর্কে বিদ্যাসাগরের কী মনোভাব? সে-বিষয়ে একটি 
ঘটনাই যথেষ্ট | 

কে একজন ভদ্রলোক এসেছেন বিদ্যাসাগরের বাঁড়তে। এক নিশ্বাসে 
তিনি বঙ্কিমচন্দ্রের চারত্র সম্পর্কে হাজার কথা বলে গেলেন, কোনোটিই 
বিশেষ প্রশংসার কথা নয়। বঙ্কিমচন্দ্র কী রকমে রাত কাটান, তার একটা 
বিশ্রী ব্যাখ্যাও দিলেন ভদ্রলোক। 

সব "LO বিদ্যাসাগর সহাস্যে বললেন লোকটা সমস্তাঁদন গবর্ণমেণ্টের 
কাজে ব্যস্ত থাকে । আবার রাত্রিও যাঁদ এই রকমে কাটায়, তাহলে বই লেখে 
কখন? তাঁর কেতাবে যে আমার আলমারির একটা সেলফ ভরে গেল। ওহে, 
তোমার কথা শুনে বঙ্কিমচন্দ্রের ওপর আমার শ্রদ্ধা বেড়ে গেল 1৮২ 


আর বিদ্যাসাগর সম্পর্কে বাঁঙ্কমচন্দ্ৰ ? 

বিদ্যাসাগরের দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি ‘সাহিত্য’ পান্রকার সম্পাদক। 
তিনি একদিন সাহস করে বড্কিমচন্দ্রের কাছে গেলেন ৷ যাদি ‘সাহিত্য’ [asp 
বঙ্কিমচন্দ্র লিখতে রাজি হন! ~ 

নানা কথাবার্তার পর ‘সাহিত্য’ সম্পর্কে WAG প্রশ্ন করলেন বাঁঙকম- 
চন্দ্র। জিজ্ঞেস করলেন_তোমার দাদামশায় জানেন? 

হয়তো বিদ্যাসাগর জানেন। কিন্তু সুরেশচন্দ্র কখনো তাঁকে এই প্রকার 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৩ 


বিষয়ে কিছু জিজ্ঞেস করেননি। তবে এসব তো লুকোনোর বস্তু নয়, খুব 
সম্ভব বিদ্যাসাগর জানেন। {তান কখনো বারণ করেনানি। 

বাঁঙকমচন্দ্র সুরেশচন্দ্রকে বললেন-সে কিঃ দেশের লোক তাঁর পরামর্শ 
নিয়ে কাজ করে, আর তুমি তাঁকে না বলে কাগজ বের করে ফেললে? তিনি 
শুনলে রাগ করবেন না PY? 


বিদ্যাসাগর নামে কলকাতায় কে না কি বড় পণ্ডিত আছেন, তিনি আবার 
একখানি বিধবাবিবাহের বহি বাহির করিয়াছেন। যে বিধবার বিবাহের ব্যবস্থা 
দেয়, সে যদি পণ্ডিত, তবে মূর্খ কে?” 

তারকনাথ বিশ্বাস লিখেছেন : “তান (বিদ্যাসাগর) বদ্ধমানে আসিলে 


দূর্গাদাস মল্লিক, বাঁঙকমবাবদ, AKA, এবং আরও দই একজন লোক। 
সাগরের একটা কড়া বাঁধ ছিল" সে বাঁধনীর fees না আসিতে পারলে তিনি 
খাওয়াইতেন না। সেটী এই যে, তানি যাহা স্বয়ং পাক করতে পারবেন 
তাহার BSS কোন দ্রব্য ভোন্তারা আহার কাঁরতে পাইবেন না। সংতরাং মেন 
(menu) আতি সামান্যই zie! কাঁথত দিনের মেন ভাত, পাঁঠার ঝোল এবং 
আম আদা দিয়া পাঁঠার মেটের অম্ল। আহারের সময় গগনভেদী বাহবা 


পাটা কার জান MU, মা হে না, wenn সী আমার মত 
মূর্খ দেখেন” বাঁঙ্কমবাবু কোন উত্তর দিলেন না। কিন্তু একটা হাসির 


পরামশে "৩ 
শৱ জা হলে? এই কথা উঠিত যে, বঙ্গদেশে মধ্যবিত্ত শ্রেণীর 
পৰ হই ew বতা লাই ভিটা উনি এড সন * 
সভা, তাহার সভ্য হওয়া ম মানূদের কর্ম নয়; অথচ মধ্যাবত্ত শ্রেণীর 
গতা তাহার e বিগ যো রাড তার তাহাদের Unna 
একটি রাজনোতিক সভা থাকা আবশ্যক। আমাদের তিনজনের কথাবার্তার 
পর স্থির হইল যে, ভিপরাপর দেশহিতৈষী TEN সহিত পরামর্শ করা 


POT! অমৃতবাজারের য় 
বন্ধ; এবং আমারও প্রিয় বন্ধ িলেন। প্রথমে তাহাকে পরামর্শের মধ্যে 


So করুণাসাগর বিদ্যাসাগর 


বাড়িতে বেড়াতে গিয়েছেন একদিন। সেখানে সেই ব্রাহ্মণের ছেলে নিজের 
হাতে বিদ্যাসাগরকে তামাক সেজে দিল। ছেলেটি FO 

PVT হাতে সাজা তামাক! বিদ্যাসাগর কিন্তু নির্বিকারভাবে সেই 
তামাক থেলেন। 

ফিরাত-পথে «ere বিদ্যাসাগরকে বললেন_কেমন করে আপনি কুষ্ঠ- 
রুগীর হাতে সাজা তামাক খেলেন? 

বিদ্যাসাগর বললেন-যাঁদ তোমার বা আমার কুষ্ঠ হত, তাহলে ক 
করতাম 2৭ 


বিদ্যাসাগরের একজন পরম বন্ধ; মারা গেলেন। সেই বন্ধুর কাছে 
বিদ্যাসাগরের few. টাকা পাওনা ছিল। কে একজন বিদ্যাসাগরের “সামনেই 
বলল--ওই টাকা আদায়ের আর কোনো উপায় নেই। 

_কি তোমরা Wom হাজার টাকার কথা বলো-_বলতে-বলতে বিদ্যা- 
সাগরের চোখে জল এসে গেল_-আমি লাখটাকা দিচ্ছি, আমাকে অমন একজন 
বন্ধ মিলিয়ে দাও দেখি।* 


১৮৫৬ সালের এপ্রিলে প্রসন্নকুমার সর্বাধকারণর ‘পাটপগাণত’ প্রকাশিত 


AP ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক সাহায্য করিয়াছেন ।” 

কেবল পাটীগণিত নয়, বাঙলায় বীজগাণতও লিখেছেন প্রসন্নকুমার 
সৰ্বাধকারা ৷ 

‘বাঁজগণিত (প্রথম ভাগ)’ বইয়ের শবজ্ঞাপনে' প্রসন্নকুমার লিখেছেন : 
“বাঙ্গালা ভাষায় বীজগণিত গ্রন্থের অসদ্ভাব দেখিয়া, প্রায় দশ বৎসর পর্বে, 
আমি এই পুস্তক সঙ্কলন করিতে প্রবৃত্ত হই ৷...” 

বাঙলা পাটীগণিত বাঁজগণিতের সঙ্গেও অচ্ছেদ্যসূত্রে জাঁড়ত হয়ে আছে 

গরের নাম। 

মনোমোহ্ন গঙ্গোপাধ্যায় লিখেছেন : “একবার প্রসন্নকুমার সবণাধকারণ 
শিরোমণি মহাশয় তাঁহার সঙ্গে পাইক সাজিয়া গিয়াছিলেন। কটিদেশে 
উপবাঁত গঃজিয়া লাট কাঁধে কাঁরয়া পাইকের ন্যায় চাঁললেন। EU 
সর্বাধিকারী মহাশয়ের শ্বশুর মহাশয়কে সেলাম করিয়া দাঁড়াইলেন। তাঁরা 
দুজনে যখন বাটীর পজ্কারণীতে সন্তরণ কারিতোঁছলেন, তখন সর্বাধিকারী 
মহাশয়ের স্ত্রী তাঁহাদের চিনতে পারেন। চিনিতে পারিয়া তাঁহার বাবাকে 
বলিলেন; তাঁহার বাবা ঘাটে আসিয়া দেখেন যে তাঁহারা একগলা জলে 
দাঁড়াইয়া সন্ধ্যা করিতেছেন। পাছে কেহ পৈতা দেখিতে পায় বলিয়া একগলা 
জলে দাঁড়াইয়াছিলেন। তাঁহার বাবার সন্দেহ ঘনীভূত হইল; পাইকেরা যে 
সন্ধ্যাহিক করে ইহা কখন [তানি দেখেন নাই। ইনি গললগ্নণকৃতবাসে. তাঁহাদের 
বলিলেন, “আপনাদের চিনেছি, কেন আমাকে ছলনা করছেন? আসন 


— 


করুণাসাগর বিদ্যাসাগর 9১ 


আপনাদের সেবা করিয়া কৃতার্থ হই।” তাঁহারা তথাপি বলিলেন “আমরা 
বাবুর সঙ্গে এসেছি; সিধে নিয়েই আমরা খাব!” “আমরা কায়স্থ, ব্রাহ্মণের 
ত চিরদাস, অনুমাতি করুন কি করে সেবা কর্‌ব।” বিদ্যাসাগর মহাশয় বলয়া 
উঠিলেন, “ওরে ধরেছে রে, এত করেও পাইক হতে পারলাম ATI’ VY 


জবান) ARERR এখন "রিবা রতন 


এসেছে। দারুণ রোদে হেটে এসেছে, টকটক করছে, ঘাম বেরোচ্ছে। 
বিদ্যাসাগর দারোয়ানকে নিজের কাছে বসতে বললেন। জাজিমে। DINI 


পাখার নিচে। 

দারোয়ান বসতে রাজি হল AT! ওখানে বড়মানুষেরা বসেন, দারোয়ান 
কোন সাহসে বসবে। 

বিদ্যাসাগর তখন দারোয়ানের হাত ধরে বসিয়ে দিলেন। জাজিমে। টানা 
পাখার fec! 


খানিক ঠাণ্ডা হয়ে দারোয়ান বিদায় নিয়ে চলে গেল। 

যাঁরা উপস্থিত ছিলেন সেখানে, তাঁরা বিদ্যাসাগরকে বললেন-_আমরা 
যে-আসনে বসে আছি সেখানে একজন দারোয়ানকে বাঁসয়ে আপাঁন ভালো 
করেননি। এতে আমাদের মান থাকে না। 

বিদ্যাসাগর বললেন-- আগে বিচার হোক, পরে আমাকে দোষী করো। 
বিচার কীভাবে হবে? হিন্দমমতে না অন্যমতে? হিন্দমতে বিচার শোনো : 


করার আগে আমার বাবাকে অবজ্ঞা ত হয় য়তো q 
এরা কেউ-কেউ আছেন যাঁদের বাবা কিংবা ঠাকুরদা পাঁচ টাকা মাইনেয় কাজ 
করে গেছেন। 

সকলে gor 

যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায় লিখেছেন : বদ্যাসাগর মহাশয় 
বোধহয় বৎসরাধিক কাল চিকিৎসকগণের পরামর্শে চন্দননগরে রি তারে 
গিয়া বাস কারিয়াছিলেন। চন্দননগরে স্্যান্ডের দাক্ষিণপ্রান্তের গঙ্গাগভে যে 
বাটী আছে তানি সেই বাটী এবং তৎসংলগ্ন দক্ষিণে আর * 'বাটপাট ভাড়া 
লইয়াছিলেন | arora THE তাঁহার পরে ও UU তাঁহার 
সদরবাটণ বা বৈঠকখানা-রূপে ব্যবহৃত sr 

i pi xs কাঁদন। বিদ্যাসাগর যোগেন্দ্রকুমারকে 

: ? 


58 করুণাসাগর [বিদ্যাসাগর 


লওয়া হইল। তৎপরে প্রসিদ্ধ ব্যারিষ্টার মনোমোহন ঘোষ মহাশয়কেও লওয়া 
হইল ৷ মনোমোহন ঘোষের বাড়ীতে এই পরামর্শ চিল ৷... 

যখন একটা সভা স্থাপন একপ্রকার স্থির হইল, তখন একাঁদন আনন্দ- 
মোহনবাবদ ও আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সাঁহত দেখা কাঁরতে 
গেলাম। বিদ্যাসাগর মহাশয়ের এরূপ প্রস্তাবে বিশেষ উৎসাহ ছিল। তান 
বলিলেন, এতৎদ্বারা দেশের একটি মহৎ অভাব দূর হইবে । আমরা তাঁহাকে 
আমাদের প্রথম সভাপতি হইবার জন্য অনুরোধ করিলাম, কিন্তু তিনি 
শারীরিক অসুস্থতার দোহাই দিয়া সে অনুরোধ অগ্রাহ্য কারলেন। কে কে 
এই উদ্যোগের মধ্যে আছেন জিজ্ঞাসা করাতে আমরা যখন অপরাপর ব্যান্ত- 
দিগের মধ্যে অমৃতবাজারের দলের নাম করিলাম, তখন বিদ্যাসাগর বাঁলয়া 
উঠিলেন, “যা! তবে তোমাদের সকল চেষ্টা পণ্ড হয়ে বাবে। ওদের এর 
ভিতর নিলে কেন?” 

আনন্দমোহনবাব ও আমি বলাবলি কারিতে করিতে ফিরিলাম যে, বিদ্যা- 
সাগর মহাশয়ের প্ৰকৃতি ত জানাই আছে, তাঁহার কাছে স্বর্গ ও নরক [en 
মাঝামাঝি একটা স্থান নাই। যাকে ভাল জানিবেন তাকে স্বর্গে দিবেন; 
যাকে মন্দ জানিবেন তাকে একেবারে নরকে facet! শাশরবাব্‌দের প্রাতি 
বোধহয় কোন কারণে বিরন্ত হইয়াছেন, আর গুদের নামও সাঁহতে পারেন ATI 

কি আশ্চৰ্য্য বিদ্যাসাগর মহাশয়ের মানব-প্রকীতির আভজ্ঞতা! fe আশ্চর্য্য 
ভবিব্যৎদর্শনের শান্তি! তান যাহা বালয়াছিলেন, তাহাই ঘটল ৷...” 

[শিবনাথ শাস্তীর 'আত্মচারতে'র প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯১৮ 
সালে । প্রথম সংস্করণের “আত্মচরিত' থেকে একাংশ দিচ্ছ: 

“কে কে এই উদ্‌যোগের মধ্যে আছেন জিজ্ঞাসা করাতে আমরা যখন 
অপরাপর ব্যন্ডিদিগের মধ্যে অমৃতবাজারের দলের নাম কাঁরলাম, তখন 'বিদ্যা- 
সাগর বলিয়া উঠিলেন, “যা! তবে তোমাদের সকল চেষ্টা পণ্ড হয়ে যাবে। 
ওদের এর ভিতর নিলে কেন?” 

আনন্দমমোহনবাবু ও আমি বলাবলি কাঁরতে কাঁরতে 'ফারিলাম যে, বিদ্যা- 
সাগর মহাশয়ের প্রকৃতি ত জানাই আছে, তাঁহার কাছে স্বর্গ ও নরক wn 
মাঝামাঝি একটা স্থান নাই। যাকে ভাল জানবেন তাকে স্বৰ্গে বেন; 
যাকে মন্দ জানিবেন তাকে একেবারে নরকে দিবেন। শিশিরবাবুদের প্রাত 
বোধহয় কোন কারণে বিরন্ত হইয়াছেন, আর ওঁদের নামও সাহতে পারেন না। 

কি আশ্চর্য্য বিদ্যাসাগর মহাশয়ের মানব-প্রকৃতির আভিজ্ঞতা! fe আশ্চর্য্য 
ভবিধ্যতদর্শনের “fe! তিনি যাহা বাঁলয়াছিলেন, তাহাই ঘাঁটল।...” (পূ. 
২১৮-১৯)। 

১৯১৯ সালের ৩০-সেপ্টেম্বর শিবনাথ “alt মৃত্যু হল? ১৯২০ 
সালে তাঁর 'আত্মচরিতে'র দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল। "দ্বিতীয় 
সংদ্করণের সম্পাদক সতীশচন্দ্র bsqel দ্বিতীয় সংস্করণের ২২৭-২৮ 
AS উপরে উদ্ধৃত অংশটুকু আছে। 

শিবনাথ «pend 'আত্মচরিতে'র তৃতীয় সংস্করণ সতীশচন্দ্র চক্রবতঁ'র 
সম্পাদকত্বে ১৯৪০ সালে প্রকাশিত হয়। আলোচ্য অংশটুকু এই সংস্করণে 
নিশ্চিহ্ন । 


কেন? 
প্রশ্ন থেকে যায় : শিবনাথ শাস্তীর মৃত্যুর পর তাঁর জীবদ্দশায় প্রকাশিত 


p-——— - EU — Wm 


আছে 2] 

১৮৫৬ সালে কলকাতায় এসেছে শিবনাথ। সংস্কৃত কলেজে ভার্ত 
হয়েছে। 'বদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের প্রীন্সপাল। শিবনাথের মামা 
দ্বারকানাথ বিদ্যাভূষণ 'বদ্যাসাগরের বন্ধু । বিদ্যাসাগর মাঝে-মাঝে দ্বারকা- 
নাথের সঙ্গে দেখা করার জন্য বাসায় আসতেন। এসে, 'শিবনাথকে কাছে 


পেলেই, বিদ্যাসাগর হাতের দু-আঙুল চিমটের মতো করে শিবনাথের Stes 
মাংস টেনে ধরতেন। বিদ্যাসাগর আসছেন টের পেলে শিবনাথ তাই পালিয়ে 


ছিলেন, ও আমাকে কোণে দাঁড় করাইয়া রাখিয়াছলেন।” 
শিবনাথের বাবার নাম হরানন্দ ভট্টাচার্য | হরানন্দকেও খন্ব ভালোবাসতেন 


গর। 
সেনের কাছে ব্রান্মধর্মে দীক্ষা নিলেন শিবনাথ। হরানন্দ 


কেশবচন্দ্ 
শিবনাথকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। একাদন বিদ্যাসাগরকে বললেন_ 
মানুষ যেমন ছেলে যমকে দেয়, তেমনি আমি ছেলে কেশবকে দিয়েছি। 
হরানন্দের কথা শুনে বিদ্যাসাগর কেদে ফেললেন। 
দু-জনের জন্যেই বিদ্যাসাগরের কম্ট_হরানন্দের জন্যেও কষ্ট, শিবনাথের 
জন্যেও কষ্ট | 1 
ত থেকে তাড়িয়ে দিয়েছে, না জানি কত কষ্ট পাচ্ছে 
শিবনাথকে তো বাড়ি থেকে যা দেখা হলে প্রথমেই বিদ্যাসাগর জিজ্ঞেস 


: করুণাসাগর বিদ্যাসাগর ৪৮ 
‘আত্মচারত' থেকে এই অংশটুকু বিলুপ্ত করে দেওয়ার অধিকার কি কারো 
| শিবনাথ | পথে-ঘাটে 


পাঁজিটা চাকারটা ছেড়ে দিয়েছে | 
e সস বললেন_কোন পাজির কাছে বলছ? সে তো আমার 


যাই বলো, ওকে বুকে রাখলে আম cs = সী? 
ই বাসার একজন যুবক কী একটা 
feng কথাটা বিদ্যাসাগর স্বীকার 


করছেন না। 


———— 


৪৬ করুণাসাগর বিদ্যাসাগর 


বিদ্যাসাগর বলছেন-_-অমন কথা আমার মুখ থেকে বেরোতেই পারে না। 

আর সেই যুবকটি বলছে--উনি ওকথা বলে গেছেন ৷ এখন dup মনে 
নেই। i 

এই নিয়ে WI! তুমুল ঝগড়া । বিদ্যাসাগরও অদম্য, সেই যুবকটিও 
কিছ তেই হটবে না। শেষপর্যন্ত রাগ করে চলে গেলেন বিদ্যাসাগর | কিছুতেই 
তাঁকে ফেরানো গেল না। 


উঠলেন মাপ চাইতে এসেছিস বুনি? আরে whet সবুর কর 
রেগে এসেছি। দুদিন যাক। রাগটা একট; পড়ুক ।** ০০০০৪ 


কলকাতায় কলেজ স্কোয়ারের উত্তরে একটি গলিতে একজন d 
সঙ্গে শিবনাথ যে-সময়ে এক বাড়িতে ছিলেন, সেসময়ের বি 
করা যেতে পারে এবার । শিবনাথের সম্বল তখন কলেজের স্কলারশিপ 
কায়ক্রেশে দিন চলে। শিবনাথের তখন চূড়ান্ত দুরবস্থা | 

এই অবস্থায় একদিন সেই বাড়ির সামনে একখানা গাঁড় এসে দাঁড়াল। 
কে এলেন? | 

উপেন্দ্ৰনাথ দাস। সঙ্গে UU আর একটি শিশ;। কাশী থেকে সরাসরি 
এখানে চলে এসেছেন। উপেন্দ্ৰনাথ গুরুতর অসংস্থ। pem 


এদের থাকবার জায়গা কোথায়? 
উপেন্দ্রনাথের চিকিৎসার জন্যে যথাসাধ্য ব্যবস্থা করলেন শিবনাথ। 
হাইকোর্টের উকিল শ্রীনাথ দাসের ছেলে এই উপেন্দ্রনাথ। শোনা যায় 


T co এন in ঘাতিক 

যা হোক, এখন উপেন্দ্রনাথের সাংঘাতিক SUD! ক্রমেই 
হচ্ছে। উপেন্দ্রনাথের আয়; বোধ হয় করিয়ে এসেছে। Vc i ud 
কথা মনে পড়ল। বাবাকে দেখবার সাধ হল একবার। উপেন্দ্ৰনাথ শিবনাধযার 
বললেন আমি বোধ হয় আর বেশি দিন বাঁচব না। যদ একবার বাবার সতে 
দেখা করিয়ে দিতে পারো, বড়ো ভালো হয়। 

শ্রীনাথ দাসের সঙ্গে শিবনাথের আলাপ-পরিচয় নেই। শিবনাথ কেমন 
করে নিজে গিয়ে তাঁকে অনুরোধ করবেন। 

ভেবে চিন্তে শিবনাথের মনে হল বিদ্যাসাগরের কথা। মনে হল, বিদ্যা 
সাগরকে দিয়ে শ্রীনাথ দাসকে ধরে আনতে হবে। 

একদিন সকালবেলা বিদ্যাসাগরের কাছে গেলেন শিবনাথ। কিন্তু উপেন্য- 
নাথের কথা শুনেই রেগে উঠলেন বিদ্যাসাগর | THATS, যাকে দেখলে 
'_ পা থেকে মাথা পর্যন্ত জন্তো মারতে ইচ্ছা করে, তার হয়ে তুই আমাকে 
অনুরোধ করিস? 


কর ণাসাগর বিদ্যাসাগর ৪৭ 


যা ভেবে আসা বিদ্যাসাগরকে দিয়ে তা বুঝি আর শিবনা 
5 E s 1 
বললেন আগনি বাণ-বেট দেখা কৰিয়ে না দিলে আর কাউকে দিয়ে হবে 
| তবে আমি যাই। কি আর করব। উপে í টি 
হল নির শেষ অন ুরোধটা রাখতে 
অগত্যা শিবনাথ বিরস মুখে বিদায় নিতে উঠলেন। বিদ্যাসাগর তখন 
বললেন--যাস নে, রোসু। মরণকালে বাপকে দেখতে চেয়েছে, শুভব্বাদ্ধ হয়েছে 
এটাও ভালো। দেখি কিছু করতে পারি কিনা। ies 
একট:খানি ভেবে বললেন-কাল সকাল সাতটা-আটটার 
র মধ্যে তার বাপকে 

তোর বাড়িতে নিয়ে যাব। তুই ঘরে থাকিস। 
পরদিন সকাল সাতটায় য় বিদ্যাসাগর শ্রীনাথ দাসের বাড়িতে গিয়ে উপস্থিত। 
শ্রীনাথকে বললেন_তোমার গাড়ি যুততে বলো দেখি, তোমাকে এক জায়গায় 
যেতে হবে। চি 
শ্রীনাথ দাস কিছুই জানেন না। জিজ্ঞেস করলেন-_কোন জায়গায় ? 
বিদ্যাসাগর বললেন-আঃ, চলো না! রাস্তায় বলব। 

গাঁড় চলল। গলি পেরিয়ে বড়ো রাস্তায় এসেই বিদ্যাসাগর বললেন-- 
কোথায় নিয়ে যাচ্ছি, জানো? 

শ্রীনাথ দাস ACS লাগলেন- তোমার ছেলে উপেন অসুস্থ হয়ে কাশী 
থেকে এসে এক বন্ধদূর বাসায় উঠেছে। খুব শক্ত অসুখ, বাঁচে কি না সন্দেহ | 
মরণকালে সে তোমাকে দেখতে চেয়েছে। তাই তার বন্ধুর অনুরোধে তোমাকে 


নিতে এসেছি। 
উপেন্দ্রনাথের নাম শুনেই শ্রীনাথ দাস জলে উঠলেন। বললেন-- 
কোচম্যান, গাঁড় ফেরাও। 
rae বিদ্যাসাগর বললেন- কোচম্যান, গাড়ি থামাও। আমি 
l 


গাঁড় থামল। বিদ্যাসাগর নামতে যাচ্ছেন, শ্রীনাথ দাস তাঁর হাত ধরলেন, 
বললেন--এ কিঃ তুমি নামো কেন? 

বিদ্যাসাগর বললেন--ছেড়ে দাও আমাকে। তোমার সঙ্গে আমার এই 
শেষ বন্ধমতা। ছেলের উপর যতই অসন্তুষ্ট হয়ে থাকো, মরণকালে সে 
বাপকে দেখতে চেয়েছে, এখনো তুমি দেখা দিতে চাও নাঃ কেমন বাপ হে 


তুমি? 
বিদ্যাসাগরের কথা শুনে শান্ত হলেন শ্ৰীনাথ দাস। কোচম্যানকে 
বললেন-_গাড়ি চালাও। 


শ্ৰীনাথ দাস এলেন, ছেলেকে দেখলেন, ক্ষমা করলেন, চলে গেলেন, বিদ্যা- 
সাগর গেলেন না। দাঁড়িয়ে-দাঁড়িয়ে বিদ্যাসাগর শিবনাথের কাছে খোঁজ-খবর 
নিতে লাগলেন-উপেনের টাকাকাঁড়র অবস্থা কেমন? 

সেদিকে একেবারে ফাঁকা, একটা কানাকাঁড়রও সম্বল নেই উপেন্দ্রনাথের। 

বিদ্যাসাগর কেদে ফেললেন। আগের দিন যাঁর নাম শুনে জুতো মারতে 

যাবার আগে শিবনাথের হাতে দশটি টাকা দিয়ে বিদ্যাসাগর বলে গেলেন-_ 
দেখিস, ওর স্ত্রী-পূত্র যেন না কষ্ট পায়। টাকার অভাব হলে আমাকে বলিস। 


এত খরচ তুই কোথেকে জোগাবি PU 
যাকে দেখলে পা থেকে মাথা পর্যন্ত জুতো মারতে ইচ্ছা করে বলে 


৪৮ করুণাসাগর বিদ্যাসাগর 


আগের দিন হুঙ্কার দিয়ে উঠেছিলেন, পরের দিন তারই দুঃখে বিদ্যাসাগর 
সাহায্য না করে থাকতে পারলেন না, তারই দুঃখে বিদ্যাসাগরের দুচোখ জলে 
ভরে উঠল ৷ এরই নাম দয়া__বিদ্যাসাগরের দয়া। 

কিন্তু কেবল দয়া কিম্বা বিদ্যা নয়_ রবীন্দ্রনাথের ভাষা কেড়ে এনে বল৷ 
যেতে পারে- বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তাঁর অজেয় পৌরূষ, তাঁর 
অক্ষয় TE! রজনীকান্ত গুপ্ত বলেছেন : “তিনি (বিদ্যাসাগর) প্রকৃত 
মনুষ্যত্বের পূর্ণাবতারস্বরূপ মহাপুরুষ ছিলেন।” : 

শিবনাথ শাস্তী বলেছেন : 

“তাঁহার (বিদ্যাসাগরের) TAI প্রভাব এত অধিক ছিল যে, তান সেই 
প্রভাবে স্বদেশ ও স্বজাতির অনেক উপরে উঠিয়াছিলেন। যেমন ক্ষুদ্রকায় 
বনজ গুল্ম সকলের মধ্যে দীর্ঘদেহ শালবৃক্ষ দণ্ডায়মান থাকে, তেমনই সেই 
পঢরুষ-সিংহ নিজ মহৎ মনুয্যত্বে স্বসমকালীন জনগণকে বহু নিম্নে ফোলয়া 
উধর্বশিরা হইয়া দণ্ডায়মান ছিলেন। তিনি একাঁদন আমাকে বালয়াছিলেন,_ 
“ভারতবর্ষে এমন রাজা নাই, যাহার নাকে এই চাঁটজুতা শুদ্ধ পাখানা তুলিয়া 
টক্‌ করিয়া লাথি মারতে না পাঁর।” ঠিক কথা! এরূপ তেজস্বী পুরুষের 

রাজা রাজড়া কোথায় লাগে 7৮৮ 

কিন্তু এক হিসেবে বিদ্যাসাগরও একজন রাজা, বড়ো রাজা । বিদ্যা- 
সাগরের জীবদ্দশায় শিবনাথ শাস্ত্রী যথার্থ লিখেছেন : “তান (বিদ্যাসাগর) 
^ কখনও আত্মমর্ধযাদা ভূলেন নাই; কখনও সামান্য স্বার্থের অনুরোধে অপমান 
সহ্য করেন নাই। ধনী বা পদস্থ লোকের তোষামোদ করা তাঁহার কুষ্ঠীতে 
লেখে নাই। জগদীশ্বর খাঁটি ইস্পাতে তাঁহাকে নির্মাণ করিয়াছেন, তান 
ভাঁঙ্গবেন তবু নত হইবেন না। ইহাকেই ত বলে মানুষ । নতুবা ধনীর দ্বারে 


তোষামোদ দ্বারা জীবন ধারণ করা ত শৃগাল কুকুরের কাজ। এই গুণে এই 
পুরুষকে আমরা এত ভালবাসি; আমাদের ভারতবর্ষে এমন রাজা নাই 


যাঁহার অপেক্ষা এ দরিদ্রের সন্তান বিদ্যাসাগর বড় লোক নহেন। যে 
স্বকর্তব্য সাধনে সাহসী সেই মানবকুলে রাজা । আমাদের 1বদ্যাসাগর মহাশয় 
এই হিসাবে একজন বড় রাজা e 

একজন বড়ো রাজা হয়েও বিদ্যাসাগর চাঁট ছাড়া আর feu. পায়ে 
তোলেননি। কখনো কখনো সখ করে তালতলার চাঁট বিলাত ৰ 
মতো ঝকঝকে কালো করে বূরুশ কৰিয়ে Tecos! আসলে চাটি তো একটা 
উপলক্ষ্য। এই সম্পর্কে রামেন্দরসুন্দর ত্ৰিবেদী লিখেছেন : “চাঁট জুতার ehe 
তাঁহার (বিদ্যাসাগরের) একটা আত্যন্তিক আসান্ত ছিল বলিয়াই তিনি যে 
টটিজতা ভিন্ন অন্য জুতা পায়ে দিতেন না, এমন নহে। আমরা যে স্বদেশের 
প্রাচীন চটি ত্যাগ করিয়া বুট ধাঁরয়াছি, ঠিক তাহা দোখয়াই যেন বিদ্যাসাগরের 
চটির প্রতি অনুরাগ বাড়িয়া গিয়াছিল। বাস্তাবকই এই চটিজতাকে উপলক্ষ 
মাত্ৰ করিয়া একটা অভিমান, একটা দৰ্প তাঁহার অভ্যন্তর হইতে প্রকাশ 
উপলক্ষ একটা ঘটনা আছে। feme ver এশিয়াটিক 
সোসাইটির সূত্রে বহুবার তান যাদুঘরে গেছেন ৷ যা সব সময় 
সোসাইটির সদস্য E PRONTI GI নিয়ে কোনোবার বাধা-বিপত্তি ঘটোন। 

একবার একটা কাণ্ড হল। দরজা পার হয়ে বিদ্যাসাগরকে ANCA ঢকতে 
দিল না দারোয়ান। ওই চট পায়ে দিয়ে যাদুঘরে ঢুকবার হনকুম নেই। 


` 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৯ 


যাদুঘরে ঢুকতে হলে ওই চাঁট খুলে রেখে ঢুকতে হবে। 

বিদ্যাসাগর চাঁট খুললেন না, যাদুঘরে ঢুকলেন ATI খোঁজ-খবর নিয়ে 
জানলেন, দারোয়ান খাঁটি কথা বলেছে, চাঁট পায়ে দিয়ে যাদুঘরে ঢোকা 
বারণ। 

যাদ ঘরের কউরেটার ছুটে এলেন বিদ্যাসাগরের কাছে। অনেক সাধ্য- 
সাধনা করলেন। কিন্তু বিদ্যাসাগর কিছুতেই যাদুঘরে ঢুকলেন না। 

খবর চাপা রইল না। যাদুঘরের কর্তৃপক্ষ দুঃখ করে বিদ্যাসাগরের কাছে 
ক্ষমা চেয়ে চিঠি লিখলেন; জানালেন, বিদ্যাসাগর যখন যা খুশি পরে যাদুঘরে 
আসতে পারেন। 

তব গেলেন না বিদ্যাসাগর | কর্তৃপক্ষকে জানালেন_ আমার জন্যে আলাদা 
নিয়ম করার দরকার নেই ৷ সকলের জন্যে এক নিয়ম আর আমার জন্যে আরেক 
নিয়ম, এমন ব্যবস্থায় আমি রাজি নই। 

সেসময়ে এই ঘটনা নিয়ে পত্র-পত্রিকায় অনেক আন্দোলন হয়েছে। 
১৮৭৪ সালের ১২-জলাইয়ের “সাধারণ পত্রিকায় স্বনামধন্য অক্ষয়চন্দ্ 
সরকার 'তালতলার চাঁট’ নামে একটি শ্লেষাত্মক রচনা লিখেছেন ৷ রচনা 
থেকে একটুখানি তুলে দিচ্ছি : 

“রে তালতলার চটি! ইংরাজের আমলে কেবল তোরই অদস্ট ঁফাঁরল 
না!.. 

চাঁট তুই আপাঁন আপনার কর্মদোষে মারা গোল!...নীচস্য নীচ বাঙ্গাল 
জাতির মধ্যে যে কুসন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহারই ফাটা পায়ের আশ্রয় 
লইয়া, মহামন্তপৃত ইংরাজের যাদুগৃহে প্রবেশ লাভ কাঁরতে ইচ্ছা কারস্‌ঃ 
তালতলা-সম্ভূতার এত দূর স্পর্ধা!..তোর এ জন্মে, এ চর্মচাঁট-জন্মে, 
Prom বিদ্যাসাগরের বলে তুই এ স্থানে প্রবেশ লাভ কাঁরতে পাঁরাবি না৷... 
কলট্কিণী, তালতলা-সম্ভূতা অপকৃষ্ট জুতা, বিদ্যাসাগর-পদাশ্রিতা! তোর 
কেন এ স্পর্ধা!!! দূরীভব!” 

যা-হোক, আর-সকলকে বাদ দিয়ে নিজের জন্য আলাদা নিয়মের সুবিধা 
বিদ্যাসাগর নিতে পারেনানি। সকলের জন্য এক রকম ব্যবস্থা হল না, অতএব 
বিদ্যাসাগর প্রাতিজ্ঞা করলেন, আর কখনো যাদুঘরে ঢুকবেন AT! আর কখনো 
ঢোকেনান। * 


বর্ধমানের রাজবাঁড়তে গিয়েছেন একবার বিদ্যাসাগর । একজন দারোয়ান 
. শবদ্যাসাগ্ররকে চিনত না, দরবারে ঢোকার আগে সে তাঁকে চাঁট খুলে রেখে 
যেতে বলল। চাঁট খুলে রেখে বিদ্যাসাগর দরবারে UR | 
বর্ধমানের রাজা বিদ্যাসাগরকে সাদর সম্মানে আপ্যায়িত করলেন । 
রাজার কাছে বিদ্যাসাগরের এমন সাদর সম্মান দেখে দারোয়ান আশ্চর্য 
হয়ে গেল। ইনি কে? খোঁজ নিয়ে জানতে পারল, ইনি স্বয়ং বিদ্যাসাগর | 
কাজ শেষ হয়ে গেল। বিদ্যাসাগরকে বিদায় দিতে রাজা দরজা পর্যন্ত 
এলেন। বিদায় দিয়ে রাজা যখন ফিরলেন, তখনই ওই দারোয়ান হাত জোড় 
করে 'বদ্যাসাগরকে বলল-আ'ম চিনতে পারনি, ক্ষমা FRA 
বিদ্যাসাগর বললেন_ তোমার দোষ কি? তোমার মনিবের যেমন হুকুম, 
তেমাঁন করেছ। 
কথাটা রাজা শুনতে পেয়েছেন। বিদ্যাসাগর চলে যাবার পর তিনি ওই 
৪ 


৫০ করুণাসাগর বিদ্যাসাগর 


দারোয়ানকে বরখাস্ত করে দিলেন। 

অন্যের পরামর্শে ওই দারোয়ান বিদ্যাসাগরের শরণাপন্ন হল। সব শুনে 
অত্যন্ত ক্রুদ্ধ হলেন বিদ্যাসাগর । একখানা নরম-গরম চিঠিতে বিদ্যাসাগর 
রাজাকে অনুরোধ করলেন বেন ওই দারোয়ানকে আবার কাজে বহাল করা 
zal 

চিঠিতে কাজ হল। বর্ধমানের রাজা ওই দারোয়ানকে আবার কাজে বহাল 
করলেন।৯ 


উত্তরকালে সত্যেন্দ্রনাথ দত্ত বিদ্যাসাগর বিষয়ে ‘সাগর তর্পণ' নামে একটি 
কারতাতলিখেছেন। সেই কবিতার বিদ্যাসাগরের চটি নিয়ে কয়েকটি sore 
ATE আছে : 


“তেমন মানুষ না পাই যাদি খুজব তবে, হায়, 
ধুলায় ধূসর বাঁকা চাটি ছিল যা’ ওই পায়; 


সেই যে চাট_দেশী চাঁটঁবুটের বাড়া ধন, 
খুজব তারে, আন্‌ব তারে, এই আমাদের পণ; 
আনন্দহীন বঙ্গভূমির বিপুল নন্দিগাঁয়। 


রাখব তারে স্বদেশ-প্রীতির নূতন ভিতের 'পর, 
নজর কারো লাগ্‌বে নাকো, অটুট হ'বে ঘর। 
উচিয়ে মোরা রাখব তারে Gow সবাকার,_ 
বিদ্যাসাগর বিমুখ হ'ত-অমর্যাদায় যার। 


সাগরের এই চি তারা দেখুক নিরন্তর ৷” 


জনসনের চরিত্রের সঙ্গে বিদ্যাসাগরের চরিত্রের তুলনা করেছেন UST 


সরকার। তিনি লিখেছেন : 
বস ; তো mes বিদ্যাসাগরের ঠিক তাহাই। "দুজনেই «d 


প্রগাঢ় পণ্ডিত, এবং সেই প্রাচীন লাটিন 2 
i er প্রাতিভাবলে মাতৃভাষায় চালাইয়া দেন এবং তাহা অনেকদিন 
LS Meu id পৰৰ উনবিংশ শতাব্দীর শেষার্ধে আমাদের পিতা- 


সপ সস ee 


করুণাসাগর বদ্যাসাগর ৫১ 


মহের যুগে ইংরাজীনাবস এবং বাঙ্গলালেখক সমভাবে জনসনী ইংরাজী ও 
বিদ্যাসাগরী বাঙ্গলা স্টাইল অনুকরণ কাঁরতেন। এই. দুজনের চীরত্রের 
দৃষ্টান্ত আমাদের দেশের ভণ্ড স্বার্থপর মিথ্যাবাদী মুর্খ নেতাদের নীরব 
[তিরস্কার কারত, সমাজের সকল লোকের প্রেম ও ভান্তি পাইত। দুজনের 
মধ্যে কেহই বড়লোক ছলেন না, কিন্তু আজ তাহারা দেশের লক্ষ লক্ষ 
আঁধবাসীর নিকট ঠিক যেন নিজের লোক। 

আমাদের দেশে FL নাই, এবং ভগবান FAA যুগে চীনদেশ হইতে 
রেশমা পতাকা ভিন্ন আমদানী বন্ধ থাকায় রাত্রে ভদ্রলোক সকলে একত্র হইয়া 
চা পান কারিবেন এরূপ ব্যবস্থা ধর্ম-সংহিতায় লেখা হয় নাই, এই দুই কারণে 
জন্সন্‌ যেমন সমাজে সাহিত্য-সগ্লাটরূপে বিরাজিত ও স্বীকৃত ছিলেন, 
'বদ্যাসাগর প্রকাশ্যে তাহা হইতে পারেন নাই। কিন্তু কয়েকাঁট কর্মক্ষেত্রে 
বিদ্যাসাগর জন্সন্‌ অপেক্ষা অধিক কৃতিত্ব দেখাইয়াছেন। তিনি সেকেলে 
সংস্কৃত পণ্ডিত এবং পণ্ডিতদের বংশধর হইলেও নব্য ইউরোপীয় প্রণালীতে 
প্রাচীন সংস্কৃত গ্রন্থ সম্পাদন করেন; সেই আবহমান কালের সংস্কৃত শিক্ষার 
পদ্ধাঁত বদলাইয়া ATCT উপযোগী এবং সভ্যদেশের জ্ঞানীদের মতাননযায়ী 
ও স্বাভাবিক কারিয়া দেন। আর, প্রবল বাধার বিরদ্ধে, হন্দুদের যুগ-যুগ 
diam প্রচালত আচারের বিরুদ্ধে, এই ধনহীন, সামাঁজক প্রাতিপাত্তহীন, 
দলবলহঈন, একাকী, “অসভ্য” APTS দাঁড়াইয়া সমাজের সংস্কার করেন। 
তাঁহার দানশশলতাও জনসনের অপেক্ষা অধিকদূর প্রসারিত, অধিক পাঁরমাণে 
দাতার সর্বস্বক্ষয়কর ছিল। 

লন্ডনের সোঁখনদল অনেকাঁদন পর্য্যন্ত জনসনকে চঁড়্য়াখানা হইতে 
পলাতক ভালুক বাঁলয়া মনে কারিতেন, আর আমাদের তৎকালীন ইয়ংবেঙ্াল 
বিদ্যাসাগর মহাশয়কে রাস্তায় দৌখলে উড়ে বেহারা হইতে পৃথক ভাবতেন 
ar re 

ভারতের সেই য:গসান্ধর স্থলে দাঁড়াইয়া লোকশিক্ষা ও স্তীশিক্ষার প্রথম 
রাস্তা কাটিয়া, তাহার অভাবনীয় বাধাবপাত্রগ্দীল কার্যদক্ষতার সাঁহত, 


Rus Teresa সাহিত্যিক ছিলেন, কখনও শিক্ষানেতা বা সমাজ-সংসকারক 
হন নাই। পত্ৰ-কন্যার হাতে দেওয়া যাইতে পারে এরূপ বিশুদ্ধ অথচ হৃদয় 
রঞ্জক সাহিত্য-সৰষ্টা হিসাবে বিদ্যাসাগরের যে কী? ইংলণ্ডে তাহার TUS 


ator, জনসন নহেন।”২ 
ষদ:নাথ সরকারের আগে রবীন্দ্রনাথও কয়েকটি বিষয়ে জনসনের CU 


বিদ্যাসাগরের অত্যন্ত সাদৃশ্য আবিষ্কার করেছেন। রবীন্দ্রনাথ লিখেছেন : 
দেখিতে পাই। সে সাদশ্য বাঁহরের কাজে ততটা নয়--কারণ, কাজে বিদ্যাসাগর 
জন্সন অপেক্ষা অনেক বড়ো ছিলেন; কিন্তু এই সাদৃশ্য অন্তরের সরল, প্রবল 
এবং অকৃত্রিম TAIT! জন্সনও বিদ্যাসাগরের ন্যায় বাহিরে রড ও অন্তরে 


* যদুনাথ সরকারের এই Sis সমীচীন হয়ান। “তৎকালীন ইয়ং বেঙ্গল’ বিদ্যাসাগরের 
ate যথেষ্ট শ্রদ্ধাশীল িলেন। 


৫২ করুণাসাগর বিদ্যাসাগর 


সুকোমল ছিলেন; জন্সনও পাণ্ডিত্যে অসামান্য, বাক্যালাপে AATAS, ক্রোধে 
উদ্দীপ্ত, স্নেহরসে আৰ্দ্ৰ, মতে নিভীকি, হৃদয়ভাবে অকপট এবং পরাহিতৈষায় 


বিদ্যাসাগরের তেজদ্বিতার তুলনা নেই। কাজে ও কথায় অজস্রবার 
উজ্জবল হয়ে উঠেছেন এই তেজস্বী পুরুষ ৷ 

কী একটা মোকদ্দমার সাক্ষী হয়ে একবার আদালতে যেতে হল বিদ্যা- 
সাগরকে । দাঁড়াতে হল কাঠগড়ায় | 
অনেক কথা আদায় করা যাবে। তাই তিনি বিদ্যাসাগরকে জিজ্ঞেস করলেন-- 
আপনাকে চেনে কে? 

বিদ্যাসাগর উত্তর দিলেন-উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে কুমারিকা, পূবে 
ব্ৰহ্মদেশ এবং পশ্চিমে বিন্ধ্যপর্বত- এদের মাঁধাখানের যাবতীয় Ble আমাকে 
চেনে 188 


সাত, কে না চেনে বিদ্যাসাগরকে। সবাঁদকে চোখ রেখেছেন বিদ্যাসাগর ৷ 
যেখানে দেশের কল্যাণের আশা, সেখানেই বিদ্যাসাগর ৷ 

শিবনাথ শাস্ত্রী লিখেছেন : “রামমোহন রায় যেরুপ প্রধানতঃ ধর্মসংস্কার 
কাৰ্য্যে রত থাকিলেও, সমাজসংস্কার, শিক্ষা বস্তার, সাহিত্যের স-ষ্টি 
রাজনীতির আন্দোলন প্ৰভৃতি সকল বিষয়েই মনোনিবেশ কায়াছিলেন’ 
বিদ্যাসাগর মহাশয়ও সেইর,প দেশের হিতকর সকল বিষয়েই মনোনিবেশ 
করিয়াছিলেন। এরুপ সর্বতোমুখ স্বদেশাপ্রয়তা প্রায় দেখা যায় না।...তান 
যে কাযে দেখিতেন দেশের কিছু কল্যাণ হইবার সম্ভাবনা, তাহাতেই সহায়তা 
করিবার জন্য অগ্রসর হইতেন। তাঁহার অর্থ ও সামৰ্থ্য সে কার্যে লাগিত। 
তাঁহার স্বদেশানুরাগ যেমন সর্বতোমুখীন ছিল, তাঁহার বন্ধূতা, আতিথ্য, 
সৌজন্য সমুদায় সেইর-প সর্বতোমুখীন ছিল। তাঁহার প্রণীত ও দয়া জাতি, 
বর্ণ সম্প্রদার়নিবিশেষে সকলের প্রতি ধাবিত হইত pr 


একদিকে বিদ্যাসাগর দরাজ হাতে জলের মতো টাকা খরচ করে যাচ্ছেন, 
আরেকদিকে সামান্য একট; দাঁড় কিম্বা কাগজের একটা টুকরো পর্যন্ত তিনি 
নষ্ট হতে দিচ্ছেন না। একট; কষ্ট করলে যদ সংসারের WoT বাঁচে, 
সেদিকে সজাগ হয়ে আছেন। : 

সাকুলার রোড ধরে হেটে আসছেন বিদ্যাসাগর, তাঁর চাদরটি Bg হয়ে 
আছে। GY কেন, কী আছে চাদরের তলায়? 

ক্ষুদিরাম বসুর সঙ্গে দেখা। 

ed PLE বললেন-_ এই শেয়ালদার ওাঁদকে গিয়েছিলাম, 
তা সেখানে কপি সস্তায় পেলাম, নিয়ে যাচ্ছি-গেরস্থালি তো করতে হয়। 
বাদুড়বাগানে এগুলো একটাকা কি বারো আনা দাম ECT! কতোয় এনোঁছ 


জানো ?-চার আনায়।৯* 
আরেকাঁদন। ক্ষুদিরাম বসকে বিদ্যাসাগর কমলালেবু খেতে দিয়েছেন। 


{ 


করুণাসাগর বদ্যাসাগর ৫৩ 


ক্ষ্মাদৱাম কমলা খাচ্ছেন, ছিবড়েগমলো ফেলে দিচ্ছেন। 1বদ্যাসাগর বললেন-- 
দ্যাখো, ছিবড়েগুলো ফেলে দিও না। ওগুলো খাওয়ানো যাবে। 
ক্ষাদরাম অবাক হয়ে বললেন--কমলার faqs আবার কে খাবে? 
বিদ্যাসাগর বললেন- জানালার বাইরে রাখো ছিবড়েগুলো। দেখবে, যারা 
খায় তারা আসবে | 
ছিবড়েগুলো ক্ষুদিরাম আর ফেলে দিলেন না, বিদ্যাসাগরের কথামতো 
| জানালার বাইরে রেখে দিলেন। কিন্তু কই, কেউ তো ছিবড়ে খেতে এল না। - 
| ক্ষুদিরাম বললেন-_কই, কেউ তো এল AT! 
| বিদ্যাসাগর বললেন--তোমার চোগা-চাপকানের জাঁকজমক দেখে তারা 
আসছে না। তুমি সরো দেখি। 
"i নিজে এসে জানালার কাছে দাঁড়ালেন। আর সেই ম্যহূর্তে উড়ে এল 
| কাকেরা। নিয়ে ছিবড়েগুলো খেতে লাগল ^ 


আগেই বলা হয়েছে, সামান্য একট; দাঁড় কিম্বা কাগজের একটা টুকরো 
পর্যন্ত বিদ্যাসাগর নষ্ট হতে দেনান। হয়তো কোনো fedem কনে এনেছেন, 
তার মোড়কের কাগজ আর দাঁড় যত্ন করে কুঁড়য়ে রেখেছেন। 

বিদ্যাসাগরের বড়ো মেয়ের নাম হেমলতা। তাঁর দুই ছেলে--মনরেশ আর 
ToP দাদামশায়ের দাঁড় আর কাগজের টুকরো কুড়োনো দেখে FOR 
হাসাহাঁস করত। 

একাদন রান্রে বিদ্যাসাগর শুয়ে পড়েছেন। কী একটা কাজে, যতীশের 
এক টুকরো দাঁড়র দরকার হল। এত রান্রে দাদামশায়ের আলমার ছাড়া দাঁড়র 
টুকরো আর কোথায় পাওয়া যাবে! যতীশ চুপে-চুপে দাদামশায়ের ঘরে OST, 
চুপে-চুপে আলমারির উপর হাত 'দিল। হাত দিতে-না-দিতেই বিদ্যাসাগর 
জিজ্ঞেস করে উঠলেন_ওখানে কে রে? 

ভয়ে চুপ করে রইল যতীশ। আবার বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন-_-ওখানে 
কে? 

--আদমি যাঁত। 

--অন্ধকারে কী করছিস? 

একট; দাঁড় নেব। 

ত রাত্রে কেন? 

চি উঠলেন ৷ বললেন--থাম, আমি দিচ্ছি। দাদা !-যখন বড়ো 
দাঁড় কুড়িয়ে রাখে তখন ভাবো, দাদামশাই কী বোকা, কেবল ছে'ড়া দাঁড় আর 
ছেণ্ড়া কাগজ কুড়িয়ে মরে! আর এখন চুপে-চুপে, সেই ছে'ড়া দাঁড় সরাতে 
এসেছ! বুড়ো কুড়িয়ে না রাখলে এখন এত রাত্রে দাঁড় কোথায় পেতে বলো 
তো। 


আরেকদিন বিদ্যাসাগরের চোখে পড়ল, বাঁড়র fa বাটনা বাটতে-বাটতে 
শিলধোয়া হলুদের জলট;কু ফেলে দিচ্ছে। qwe pu e 
বাল, ও কি হল? হলুদের জলটুকু ফেলে ? 

fa অবাক হয়ে GT দাদামশায়ের কতো টাকা যাচ্ছে, সৌদকে নজর নেই, 


আর এই হলুদের জলটুকুতে চোখ পড়েছে। 
বিদ্যাসাগর বললেন দ্যাখো, হলুদের TAS তরকারিতে দিলে কাজে 


OOOO NUMINI 


৫৪ ণ করুণাসাগর বিদ্যাসাগর 


লাগত। আমি তো আর টাকা জলে ফেলে দিই না, লোককে দিই। ওই 


হলুদের GE নষ্ট হবে কেন সৈ, I 
“আসল কথা, কিছুই নষ্ট হতে দিতে চানানি বিদ্যাসাগর | 


একবার চন্দননগর থেকে কলকাতায় আসছেন বিদ্যাসাগর, সঙ্গে "QT. 
রাম বসু আছেন। হাওড়া ষ্টেশনে নেমে দেখা গেল, খুব STG বাদুড়বাগানে 
যেতে হবে। গাড়োয়ান গাঁড়িভাড়া দেড় টাকা চাইল। ভাড়ের' মধ্যেই গাড়ির 
জন্য দর FAS হচ্ছে, এমন সময় বিদ্যাসাগরকে আর দেখা গেল না। ভাড়ের 
মধ্যে কোথায় যে বিদ্যাসাগর হারিয়ে গেলেন, ক্ষুদিরাম তাঁকে খুজে পেলেন 
না। 

অগত্যা ক্ষুদিরাম বাদ-ড়বাগানে চলে এলেন। বিদ্যাসাগর বাদুড়বাগানে 
হাজির। বিদ্যাসাগর ক্ষুদিরামকে বললেন- তুমি যে আসবে তা আমি জানতাম ৷ 
কি জানি যখন দেড়টাকা ভাড়া চাইতে লাগল, তোমাকে কিছু না বলে আমি 
আস্তে আস্তে সরে পড়লুম। পদলটা পার হয়ে এসে ছয় আনা পয়সা দিয়ে 
একখানা গাঁড় ভাড়া করে বাদ:ড়বাগানে চলে এল.ম 1৯১ 

কোথাও যাবেন বলে “বিদ্যাসাগর একবার ATG থেকে বেরিয়েছেন। শেয়ালদ 
স্টেশনে গেলেন, ট্রেন না পেয়ে আবার বাড়িতে ফিরে এলেন। স্টেশনে যেতে- 
আসতে দশ আনা গাঁড় ভাড়া গেল। বাড়তে ফিরে এসে দুঃখ করে বললেন. 
এই দশ আনা 'মাছামাঁছ গেল। 

কাছাকাছি যাঁরা ছিলেন, বিদ্যাসাগরের কথায় তাঁরা হেসে উঠলেন। 

_হাসছ কেন? 3 

কে একজন বললেন_এমন কত দশ আনা যাচ্ছে। 

_এই রকম অপব্যয় ? 

_কেন, কত লোক আপনাকে ঠাঁকয়ে কত টাকা নিয়ে যাচ্ছে। 

সরল ভঙ্গিতে বিদ্যাসাগর উত্তর দিলেন--তাকে বাৰি অপব্যয় বলে? 
সে তো একজনকে হাতে তুলে দিলাম, আর fee, না হোক যে পেল সে 
উপকার বোধ করল তো? আর এ যে ‘ন দেবায় ন ধর্মায়' যে পেল, সে তার 
পাঁরশ্রামক বলে নিল, আর আদি দিলাম বটে, কিন্তু আমার কোনো উপকারে 
এল না।৯০০ 


১৮৫২ সালের ১১-মে রাত্রে বিদ্যাসাগরের বাড়িতে ডাকাতি হল pee 
রাত্রে একসঙ্গে চল্লিশ-পণ্টাশজন ডাকাত সামনের দরজায় এসে উপাস্থিত। 
একলা এদের সামনে দাঁড়ালে বিদ্যাসাগরকে প্রাণাট বিসর্জন দিতে হবে 
ona এবং আর-সকলকে নিয়ে বিদ্যাসাগর পিছনের দরজা দিয়ে পালিয়ে 
গেলেন। নিজে প্রাণে বাঁচলেন। আর-সকলকে প্রাণে বাঁচিলেন। ঘরের 
জিনিসপত্র নিয়ে উধাও হয়ে গেল ডাকাতের Weil 
’ লিখেছে : “আমরা কোন বন্ধ; বিশেষের 


* ১৮৫২ সালের ২০-মে ‘সংবাদ প্রভাকর 4 
সদ্বিদ্বান্‌ বন্ধ সংস্কৃত কালেজের অধ্যক্ষ Ehre ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ds হাশয়ের 
নিজ গ্রাম রাধানগরের সান্নিধ্য দর্শনার বাটীতে একদল VU প্রবেশগলব ক AAT স্ব লইয়া 
প্রস্থান করিয়াছে।” 


| 


করুণাসাগর বিদ্যাসাগর Gé 


_ এ-বিষয়ে teacher চট্টোপাধ্যায় ঈষৎ ভিন্ন ও বিস্তারিত {বিবরণ 
দাখিল করেছেন। Tej4 লিখেছেন : “(একদল ডাকাত) বাড়ীর সদর দরজা 
ভাঙতে সুরু করায় পিছনের খিড়কী দিয়ে বাড়ীর মেয়েরা নিজেদের অলংকার- 
গল THO পলায়ন করেন। AAAS অনেকে dp পথেই চলে AA! Hut 
সাগরের বয়স তখন AIT বংসর ৷ তিনি এইভাবে গৃহত্যাগ করতে WAFS 
হান। এই সময় গদাধর পাল গ্রামের লোকজনকে ডাকবার জন্য বাহির হ'ন। 


যে দুজন পাহারাদার ছিল তাহারাও পলায়ন করে। ডাকাতের দল গ্রাম 
আক্লমণ করার পূর্বে সাধারণতঃ গ্রামের বাহিরে সমবেত হয়ে মদ্যপান করে 
উত্তোজত হয়ে গ্রামে চড়াও BA! ডাকাতদের বাধা দেওয়ার CS সময় 
গ্রামের উপকণ্ঠে যখন তারা সমবেত হয় সেই সময়। আক্রমণ শুরু হলে 
দলবদ্ধভাবে বাধা না দলে শুধু খন হবারই সম্ভাবনা। এ ক্ষেত্রে গ্রামের 
লোক যখন এগিয়ে এল না তখন দনময়ন দেবা তার স্বামীকে গৃহ পাঁরত্যাগ 
করতে জেদ করেন। তখনও ‘তান রাজী হচ্ছেন না দেখে তিন বৎসর বয়সের 
পর নাৱায়ণচন্দ্ৰকে কোলে নিয়ে বললেন তাহলে আমিও থাকব। ফলে ঈশ্বর- 


Wee gle পুর ও অন্য একট গর থাকায় এবং গমের ঘন EAE? 


তখন দরজা ভেঙ্গে ফেলেছে, ও মশাল জেবলে বাড়ীর জিনিসপন্ন [ঠতরাজ 
করছে। সালের আলোতে 'ভগবতা দেবীকে দেখতে পেয়ে একজন ডাকা 


তাকে তাড়া করে। কয়েকটি অলঙ্কার পথে BCG ফেলে তান শেষে এ 
ডাকাতির সময় জলের নালা পার হওয়ার সম্বন্ধ 
বশতঃ ডাকাতাঁট তার পরে আর ভগবতা দেবীর পশ্চাদ্ধাবন করে 


URL ere pei fuma img ৮৮2 
mags যায়। তার অর্থ তদের-_বি*বাসমতে_এ বাড়ী যেন পরায় 


শল্যৰ eret ei খবর 'দলেন। দারোগাসাহেব পরীদন 


M রন এবং যথারীতি ‘বিদ্যাসাগরের বাবার কাছে দাঁক্ষণা 


করলেন। 
j^ গাসাহেবকে বললেন-_ না, দারোগা বলে আপনাকে 


বদ্যাসাগরের বাবা দারো 
ভারে যার st ভল যান ছেল um কিছু জন 


তে ce (পারি গানের বাবা নর্নে বৌরয়ে দেলেন। ডাকাতেরা ঘাঁট-বাঁট 
সব নিয়ে গেছে, সেসব Ten ieu, কিনে আনতে হবে। 


৫৬ করুণাসাগর বিদ্যাসাগর 


দারোগাসাহেব অবাক হয়ে ভাবলেন, এই বামুনের এত তেজ কিসের ৷ 

দারোগাসাহেব_ বিদ্যাসাগরকে চেনেন না। বিদ্যাসাগর তখন বাড়ির 
উঠোনে ছেলেদের সঙ্গে তন্ময় হয়ে কপাটি খেলছেন। 

দারোগাসাহেব বিদ্যাসাগরের দিকে আঙুল তুলে বললেন_-আর ওই 
ছোঁড়াটা! আশ্চর্য কাণ্ড, কাল বাড়িতে ডাকাতি হয়ে গেছে, ছোঁড়াটা কেমন 
নিশ্চিন্ত হয়ে কপাটি খেলছে দ্যাখো I 

একজন সরকারা কর্মচারী ছিলেন দারোগাসাহেবের সঙ্গে৷ তিনি দারোগা- 
সাহেবকে বিদ্যাসাগর সম্পর্কে দূচারটি খবর শোনালেন। বললেন-_আজ্জে, 
উনি সামান্য লোক AT! জাহানাবাদের ডেপহটি-ম্যাজিজ্ট্রেটে এখানে এসে du 
সঞ্গে কথাবার্তা বলে কৃতার্থ হয়ে যান। শোনা যায়, ছোটোলাট-বড়োলাটের 
সঙ্গে ওঁর বন্ধুত্ব আছে। | 

খবর শুনে দারোগাসাহেব ঠান্ডা হয়ে গেলেন। আর কোনো উচ্চবাচ্য 

এ 4 IPRS পরের কথা। কথায়-কথায় হ্যালিডে সাহেব একদিন 
বললেন--আপনি শেষপর্যন্ত পিছনের দরজা দিয়ে পালিয়ে পিয়ে প্রাণ 
বাঁচালেন! এ যে ভয়ানক কাপুরুযতা ! 

বিদ্যাসাগর বললেন--যাঁদ না পালিয়ে চাল্গশজন ডাকাতের সামনে: এপিনে 
প্রাণ দিতাম তো বলতেন, লোকটা আহাম্মক। 'াছামাছি চল্লিশজন ডাকাতের 
সামনে একলা এগিয়ে প্রাণটা দিল। আপনাদের খুশি করা খুব শন্ত। এগিয়ে 
গেলেও দোষ, পিছিয়ে এলেও দোষ ১৪ ` j 


রমেশচন্দ্র দত্ত লিখেছেন : “ঈশ্বরচন্দের ন্যায় বিদ্যা ব্য সকলের 
ঘটে না। ঈশ্বরচন্দ্র ন্যায় eser, মানসিক বল ও দড়প্রতিজ্ঞা বনের 


ive সকলের হইয়া উঠে না। কিন্তু তথাপি ঈশ্বরচন্দ্রের কথা স্মরণ 


খাঁটি কথা । 

সেদিন রবিবার। সকালবেলা। বিদ্যাসাগর বাড়ির বাগানের ঘাস 
নিড়ুচ্ছেন। এমন সময় মেদিনীপুর থেকে চারজন ভদ্রলোক এলেন। বিদ্যা- 
সাগরকে কখনো দেখেননি ওঁরা ৷ 

ওঁরা ভাবলেন, বাগানের ঘাস নিড়,চ্ছে যখন, এ নিশ্চয়ই মালী। fam 
সাগরের মালা ৷ 

Sa জিজ্ঞেস করলেন- ওহে, বিদ্যাসাগর মশায় আছেন? 

আসল কথা ভাঙলেন না বিদ্যাসাগর। যেন তান সাত্য-সত্যি এ-বাঁড়র 
Wat, এমনিভাবে বললেন-_ আপনারা একট বসুন, তিনি একট ব্যস্ত 

| নিয়ে ব্যস্ত আছেন! 

ব্যস্ত আছেন বৈকি। বাগানের ঘাস নিয়ে ব্যস্ত ! 

যা-হোক, এদিকে ঘাস নিড়োনো হচ্ছে, কিছুক্ষণ পর ওঁরা বললেন_- 
ওহে, তামাক খাওয়াতে পারো? 


কর্‌ণাসাগর বিদ্যাসাগর 44 


--আজ্ে হ্যাঁ, পারি। 

চারটি হ:কো সাজিয়ে গুদের তামাক দিলেন। 

কিছুক্ষণ কাটল ৷ Ga আবার ব্যস্ত হয়ে উঠলেন। বললেন--ওহে, 
দ্যাখো না, বড়ো দেরি হচ্ছে TA! 

হাতের কাজ শেষ হয়েছে এতক্ষণে । বিদ্যাসাগর গুদের কাছে এসে 
বললেন_-কি দরকার, বলুন । 

তুমি খবরই দাও না। 

--আজ্ঞে, আমিই বিদ্যাসাগর | 

এককথায় লাফিয়ে উঠলেন গুরা। বিদ্যাসাগরের পায়ের ধুলো নিলেন। 
বললেন-_আজ্ঞে হ্যাঁ, আপনিই যথার্থ বিদ্যাসাগর re 


গায়ের কাপড় কেনার দরকার হলে ব্রজনাথ দে কিনে নিয়ে আসেন। 
বিদ্যাসাগর একাদিন ব্লজনাথকে বললেন-দেখ্‌, যখনই গায়ের কাপড় দরকার 
হয়, তোকেই শালওয়ালার দোকানে পাঠাই, একজন লোক চিরকাল কষ্ট পাবে 
ওটা ভাল নয়। তুই কাল আমাকে নিয়ে গিয়ে একবার দোকানটা দৌঁখষে 
বিড তালার নাজ ESL সামা নিলয় ক 
আসিস। 

প্রাদিন ব্ৰজনাথ এলেন। ব্রজনাথের সঙ্গে বিদ্যাসাগর চললেন। পথে 
যেতে-যেতে কথা হল, গোপনে কাজ সেরে আসতে হবে, কিছ; বলা-কওয়ার 
দরকার নেই, শালওয়ালা যেন বিদ্যাসাগরকে চিনতে না পারে। 

কিন্তু বিদ্যাসাগর দোকানে পা দিতে-নাদতেই শালওয়ালা ছুটে এসে 
বলল-_-আইয়ে পণ্ডিতাঁজ, আজ ত হামারা সমপ্ৰভাত JH! 

বিদ্যাসাগর চুপে-চুপে ব্লজনাথকে বললেন--ওৱরে, এরা যে চিনেছে রে। 

শালওয়ালা বলল- ক্যা পশ্ডিতাঁজ। আগ ক্যা কাঁভ ছিপা WA NERO? 

শালওয়ালা ঠিকই বলেছে, আগুন কখনো গোপন থাকে না। 
কখনো গোপন থাকেনান।৯* 


বদ্যাসাগরের য় সহোদর শম্ভূচন্দ্র বিদ্যারত্ন লিখেছেন c 
re Ceremme] অপরাধে wfexs হইয়া 


নিবাসী বাব; শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় = 
দোষী সাব্য"ত হন। সুপ্রিম কোর্টের বিচারপাঁত সার মর্ভাণ্ট ওৱেন্স 
তাঁহার প্রতি দ্বীপান্তর প্রেরণ দণ্ডাজ্ঞাপ্রদান সময়ে যাবতীয় বঙ্গবাসী- 
ieee Mime SRI ele বির mum) sape 
: অগ্রজ মহাশয় ( গর) কাঁলকাত 
কট; বাক্য প্রয়োগ করেন ত কৃতবিদ্য ভদ্রলোকাদগকে এক যোগ 


ন্যনাধক গণ সহস্র ভ্রান্ত কৃতবিদ্য z 
: ধাকান্তদেবের বাটতে বাঁসয়া স্থিরভাবে কথাবার্তার পর কাৰ্য্য 
৮781৮ Te যোগে দরখাস্ত লিখিয়া স্বাক্ষর কাঁরলেন ও 


রলবে [লিখেন যে, আপনি সার্‌ AST 
অতঃপর যেন এরূপ অন্যায় কাৰ্য্য আর না 


যোগের পথপ্রদর্শক হয়েন 1৮৯০৪ 
উল্লেখযোগ্য, এই বিচারপাঁতর নাম TETË ওরেন্স নয়, TWIG ওয়েল্‌্স। 


করেন। বঙ্গদেশে দাদাই এক 


৫৮ করুণাসাগর বিদ্যাসাগর 


TTS ওয়েলস সমগ্র বাঙালী জাতির নামে অযথা কলঙ্ক লেপন 
করেছেন, এই উপলক্ষ্যে দেশীয় নেতৃবর্গ, ১৮৬১ সালের ২৬-আগস্ট, রাজা 
রাধাকান্ত দেবের নাটমান্দরে এক বিরাট সভার আয়োজন করেন।* ১৮৬১ 
সালের ১৮-সেপ্টেম্বর TTS ওয়েল্সের বিরুদ্ধে একটি আবেদনপত্র ব্রিটিশ 
ইণ্ডিয়ান আ্যসোসিয়েশনের মারফৎ 1বলাতে সেক্রেটারি-অব-স্টেট স্যর DIS 
উডের কাছে প্রোরত হরেছে। উক্ত আবেদনপন্রে স্বাক্ষর করেছেন মহারাজা 
"POTE রায়, রাজা রাধাকাল্ত দেব, রাজা কালীকৃষ্ণ বাহাদুর, রাজা প্রতাপ- 
চন্দ্র সিংহ, রাজা সত্যশরণ ঘোষাল, রমানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং 
আরো ২০৭৮৬ IP ১৮৬২ সালের ১৭-ফেব্রুয়ার ‘হিন্দ; পোট্িয়ট’ 
লিখেছে : 
“Sir Charles has viewed the subject in the light put by 

the aggrieved, and, mild tho’ be his expressions, the censure 
. on Judge which they convey is unmistakable and emphatic.” 


যথাৰ্থ লিখেছেন : 

“They (বিদ্যাসাগর সম্পার্কত কাহিনীমালা) may be perfectly 
true and they may be wholly unfounded. In any case they 
are of great value as throwing a flood of light upon the 
distinguishing traits of a remarkable man’s nature. They 
are characteristic, they are temperamental, they are’ full of 
surprises. In the lifetime of Vidyasagar hundreds of 
such stories were floating in the air. They were liquid 
like little rills trickling through the fingers. Crystallized, 
these can be of immense benefit to later generations 
of boys and men. The mere fact that such stories 
were not told or invented of any other man is signi. 
ficant. He was expected to say and do things that would 
not occur to other men, and only a few of these. fugitive 
sayings have been preserved in the account of his life. But 
these have a freshness, a force, a humour, a pathos that afford 
vivid glimpses of a personality of singular power and irresis. 


tible charm." > 


জীবদ্দশাতে মানুষের অকৃত্রিম শ্রদ্ধাভান্তও পেয়েছেন বিদ্যাসাগর 


আগস্টের ‘হিন্দ্‌ পৌট্রিয়টে' এই সভার বিস্তৃত বিবরণ প্রকাশিত 

হয়েছে el সারের ee বিদ্যাসাগরের নাম উল্লিখিত হয়ানি। ORUM Vus 

fers খ্যাতির অধিকারণ, এই সভার * ss pé : nd িবরণের বাইরে অন্য 

mafoa উল্লিখিত হত। A নাম যায়নি। মনে হয়, এব্যাপারে 
বিদ্যাসাগরের 

€ সূত্রে ভূমিকা ছিল না। সম্ভবত শল্ভ্চন্দ্র বিদ্যার ভুল লিখেছেন। 


SE টি সস ee এ 


করুণাসাগর বিদ্যাসাগর é> 


কালপপ্রসন্ন ঘোষ একখানা চিঠিতে বিদ্যাসাগরকে লিখেছেন : “আপনি 
মনের সাঁহত পুজা কারতে পারেন, এমন কোনও ব্যান্তর সংস্পর্শে কখনও 
আসেন নাই বালয়া, দয়া করা কাহাকে বলে ইহা যেমন বুঝেন, পুজা ও 
ভীন্ত করা কাহাকে বলে, বোধহয় তাহা ঠিক তেমনরুপ বুঝিতে পারেন না। 
কিন্তু আমার এই ধারণা যে, আপনার অলৌকিক mom শান্তর দ্বারা যে একবার 
আকৃষ্ট হইয়াছে, আপনার আমান, 
ন্যায় su হইয়াছেন, সে আপনার জন্য অম্লানবদনে প্রাণও বিসজ'ন করতে 
ৰ বেয়াদীৰ হয় ক্ষমা করিবেন। কিন্তু 
আপনাকে যের-প মনে ভাবি, তাহার শতাংশও কই লিখিতে পার?” 

জাঁবদ্দশাতেই বিপুল খ্যাতি অর্জন করেছেন বিদ্যাসাগর বিদ্যাসাগরের 
বয়স তখন aria চল্লিশ বছরও হয়নি, সেই সময়েই বাঙলাদেশে বিদ্যা- 
সাগরের প্রাতকাতি বিক্রয়ার্থ ergo! ১৭৮১ শকের বৈশাখ মাসের OF- 
বোধিনী eser থেকে একটি বিজ্ঞাপন উদ্ধার কার : “বজ্ঞাপন। চিত্রপট 
fax! মহামান্য, দেশাহতৈষি, শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম 
ধদগৃঁদিগল্তে ব্যাপ্ত হওয়াতে আপামর সাধারণ প্রায় সকলেই ANA 


করিয়াছেন, কিন্তু তাহার মধ্যে 


বিশিষ্ট কার আছে বাহার উল্লেখ কাঁরলে আমাদের বাঙ্গালীর চাঁরতগত 
ES কর কাটিত হইয়া পাঁড়বে। যে সময়ের কথা আমি বালতোহসসে 


সাব্যস্ত করা সঙ্গত? না, 
POR ai দোষ সত্ত্বেও একথা সত্য যে সাহেবদের কাছে KTN- 
বাঙাল চারের সর জনা It বারের দি থানা হয়নি 
একথা নিঃসংশয়ে সত্য যে গরের প্রীত বাঙালীর শ্রদ্ধাভীন্তর একমান্ 
কথ cue চার, ভার অভির জি UE CET RUNE 
| যদ ভিলা দিতি? আভা সয় Hey ভার গে 
তুলনায় তাঁর দোষের পাঁরমাণ নগণ্য! pama শাস্ত্রী লিখেছেন : “আম 


৬০ করদণাসাগর বিদ্যাসাগর 


এ জীবনে যে অল্পসংখ্যক মানুষকে সোজাপথে চলিতে দেখিয়াছি, বিদ্যাসাগর 
মহাশয় তাহার মধ্যে একজন প্রধান।...আমি তাঁহার অত্যুচ্জৰল গুণাবলণর 
পাশের্ব দুই একটা উৎকট দোষও দেখিয়াছি: কিন্তু সেই তেজঃপহুঞ চরিত্রের 
সোজাপথে চলা যখন স্মরণ করি, তখন আর কোনও দোষের কথা মনে থাকে 
না; বলি, হায়! হায়! এমন মানব আবার কতাঁদনে পাইব 2১১০ 

Walter Scott Seton-Karr লিখেছেন : “Vidya Sagar 
was a man of high caste, unquestionable integrity, and 
profound learning.” ১১৪ 

C. E. Buckland লিখেছেন: “The name of Pandit 
Isvar Chandra Vidyasagar, C.I.E. will never 1১6 forgotten in 
Bengal. Few men have left such a mark as he did on his 
generation. . . . , 

He combined a fearless independence of character with 
great gentleness and the simplicity of a child in his dealings 
with people of all classes, A stern disciplinarian, he could 
yet forgive the shortcomings of others less gifted and less 
exact than himself. He was à model of patience and per- 
Severance in literary work," ss 

১৮৯১ সালের ৩-আগস্ট ‘ইণ্ডিয়ান নেশন’ লিখেছে : 

“Vidyasagar was great by a greatness that is rare in 
history. It was not merely the greatness of intellect ; it was 
not at all the greatness which appertains to authority or to 
physical Courage or to any form of what is called worldly 
success. His was not the Brcatness of the mere scholar, not 
of the statesman, the soldier, or the successful trader or 
professional man. He Was great in all that is spiritual in 
man. Altruism, philanthropy, generosity, were to him not 
mere words they are to the philologist, not mere doctrines 
as they are to the philosopher, not mere texts as they are 
to the preacher, but at once the material of his mind and 
the rule of his life. He lived for others and in others. 


বদ্যাসাগরের কথা বারংবার শোনা দরকার, বারংবার বলা দরকার । আরম্ভ 
থেকে দরকার । TES করতে হবে_না, বীরাসিংহ থেকে নয়_বনমালপুর 
থেকে। 


দই 


বনমালিপূরে থাকতেন ভুবনেশ্বর বিদ্যালঙ্কার। তাঁর পাঁচ ছেলে 
নাসংহরাম, গঙ্গাধর, রামজয়, AVAA, রামচরণ। একানবতাঁ পারবার। 

ভূবনেশ্বরের মৃত্যুর পর সংসারে কর্তৃত্ব করতে লাগলেন নৃসংহরাম আর 
গঙ্গাধর। সংসারে ভাঙন ধরল। অবস্থা ক্রমশ এমন হয়ে উঠল যে রামজয় 
সংসার ছেড়ে চলে গেলেন। সংসার ছেড়ে রামজয় নিরুদ্দেশ হয়ে গেলেন, 
সংসারে রেখে গেলেন তাঁর স্ত্রী দুর্গাকে, তাঁর দুটি ছেলেকে, চারটি মেয়েকে। 

কিন্তু we বেশিদিন থাকতে পারলেন না শ্বশুরের ভিটেয়। বাধ্য হয়ে 
তাঁকেও চলে আসতে হল বাপের বাঁড়তে। বাঁরসিংহে ৷ দুর্গা আর তাঁর 
দুটি ছেলেমেয়ে । দুটি ছেলে-ঠাকুরদাস আর কালিদাস। চারটি মেয়ে-- 
মঙ্গলা, কমলা, গোবিন্দমমণি, অল্পপূর্ণা। 

দূর্গা বীরাসংহের উমাপতি তর্কাঁসদ্ধান্তের aa! উমাপাঁত মস্ত 
পণ্ডিত। তখন বৃদ্ধ হয়েছেন। সংসারে কর্তৃত্ব করেন উমাপাঁতর ছেলে আর 
ছেলের বৌ। অর্থাৎ দুর্গার ভাই আর ভাইয়ের বৌ। 

কিছুদিনের মধ্যেই দুর্গা বুঝতে পারলেন, ভাই আর ভাইয়ের বৌ AM 
হনান। কতকাল দুর্গ আর তাঁর ছেলেমেয়েদের খাওয়াতে-পরাতে হবে ঠিক 
feat ভাবনাতেই দুর্গার ভাই আর ভাইয়ের বৌ বিরূপ হয়ে উঠেছেন। 
ভাইয়ের বৌ কথায়-কথায় এমন সব কথা বলেন যাতে WAT মান থাকে 


না। 

উমাপতি একটা ব্যবস্থা করে দিলেন তখন। নিজের বাঁড়র কাছাকাছ 
একখানা Foor বানিয়ে দিলেন। ছেলেমেয়েদের নিয়ে সেই কু'ড়েঘরে 
কায়রেশে দিন কাটাতে লাগলেন AT! সুতো কাটতেন AT! সামান্য 
কিছ আয় হত তাতে। উমাপাঁত মাঝে-মাঝে কিছু-কিছু সাহায্য করতেন। 
তব; সংসার চলে না, চলবার কথা নয়। 

ঠাকুরদাসের বয়স তখন চোদ্দ-পনেরো TRA! ঠাকুরদাস সাব্যস্ত করলেন, 
কলকাতা যাবেন, টাকা রোজগার করবেন, মা-ভাই-বোনের দুঃখ ঘোচাবেন। 

মায়ের অনুমাত নিয়ে ঠাকুরদাস চলে এলেন কলকাতায়। এলেন 
জগন্মোহন ন্যায়লঙ্কারের কাছে। কাঁদতে-কাঁদতে তাঁর কাছে সব কথা বললেন, 
সাহায্য চাইলেন, আশ্রয় চাইলেন। 

জগন্মোহনের T ius er হা l a, 

, fe«g মা-ভাই-বোনের দুঃখ দুর করার উপায় কঃ 
আশ্রয় তো DU er pra! মোটামুটি ইংবোজি শিখলেই সদাগরা 


একমাত্র উপায় হচ্ছে ইংরেজি শেখা। 3 
আঁপসে কাজ পাওয়া যাবে। মা-ভাই-বোনের দুঃখ তাহলে নিশ্চয়ই দুর 


করা যাবে। হ্যাঁ, ইংরেজিই একমাত্র উপায়। 


কিন্তু ইংরেজি শেখাবে কে? সে-ব্যবস্থাও জগল্মোহন করে দিলেন। 


জগল্মোহনের একজন বন্ধ; ইংরোঁজ জানেন। তিনি ঠাকুরদাসকে Seater 


শেখাতে রাজি হলেন। 
সন্ধ্যাবেলা ঠাকুরদাস ইংরেজি শিখতে যেতেন। ফিরতে রাত হয়ে যেত ৷ 


দিনের পর দিন যায়। , 


৬২ করুণাসাগর বিদ্যাসাগর 


একদিন সেই ভদ্রলোক ঠাকুরদাসকে জিজ্ঞেস করলেন--দিনে-দিনে তুম 
এমন রোগা হয়ে বাচ্ছ কেন? 

ঠাকুরদাস চুপ করে রইলেন। তাঁর দু-চোখ জলে ভরে উঠল। 

ভদ্রলোক পাঁড়াপনীড় করতে লাগলেন। 

বে-বাঁড়তে ঠাকুরদাস আশ্রিত সন্ধ্যার পরেই সেখানে উপার লোকের 
খাওয়া-দাওয়ার পালা শেষ হয়ে বায় | ঠাকুরদাস তখন ইংরেজি শিখতে আসেন। 
তাই রাত্রে আর খাওয়া জোটে না। 

যাঁর কাছে ইংরেজি শিখতেন ঠাকুরদাস, তাঁর একজন আত্মীয় তখন ওখানে 
উপাস্থিত। বৃত্তান্ত শুনে তিনি ঠাকুরদাসকে বললেন--যা শুনলাম, তোমার 
আর ও-বাঁড়তে থাকা হবে না। বাদ তুমি রেধে খেতে পারো, তাহলে আমি 
তোমাকে আমার বাসায় রাখতে পারি | 

তাই হল। 

কিন্তু এই আশ্রয়দাতার মনপ্রাণ যেমন ভালো আয়-আদায় তেমন ভালো 
নয়। দালাল করতেন ভদ্রলোক। এই সময়েই আবার ভদ্রলোকের অবস্থা 
খুব খারাপ হয়ে পড়ল। দিন চলে না। বাইরে-বাইরে ঘোরেন ভদ্রলোক, Foe, 
রোজগার হলে দুপুরবেলা বাসায় আসেন। দুজনেরই কোনোদন অর্ধাহার, 
কোনোদিন অনাহার। কোনো কোনো দিন ভদ্রলোক 1দনের বেলা বাসায় 
আসেন না। সে-সময়ে ঠাকুরদাসকে সমস্ত দিন উপোস করে থাকতে হয়। 

ঠাকুরদাসের সম্বলের মধ্যে আছে একখানা 1পতলের থালা, একটা ছোটো 
ঘট । থালাখানা 1বক্ল করে দিলে ক্ষাত কি? না, ক্ষত নেই, বরং থালা fasta 
পয়সায় খাবার কেনা যাবে । আর থালার কাজ চালানো যাবে শালপাতায়। 

থালাখানা নিয়ে নতুন বাজারে কাঁসারদের দোকানে গয়ে উপস্থিত হলেন 
ঠাকুরদাস। কিন্তু সকলেই একবাক্যে ঠাকুরদাসকে Tela দিল। বলল-- 
অচেনা-অজানা লোকের কাছে TUNI বাসন কিনতে পারব না। পুরনো 
বাসন কিনে কখনো-কখনো বড়ো ফ্যাসাদে পড়তে হয় । আমরা তোমার থালা 


নেব না। 
একদিন দুপুর রোদে পথে-পথে ঘুরে বেড়াচ্ছেন ঠাকুরদাস। বড়বাজার 


মধ্যবয়সী বিধবা স্রীলোকের TLV দোকানের সামনে দাঁড়িয়ে 


ঠাকরদাস বললেন--একট; জল খেতে চাই। সাদরে ও সস্নেহে ঠাকুর- 
দাসকে বসতে বললেন স্রীলোকটি। বামূনের ছেলেকে TRG, জল দিলে পাপ 
JAI airi মুড়কি দিলেন, জল 'দিলেন। 228 

নিদারুণ ক্ষুধায় ব্যগ্রভাবে Sh র জা 
একদ:ষ্টিতে দেখলেন। ৷ বললেন--আজ বুঝি তোমার খাওয়া হয়াি বাবাঠাকুর ? 

না, মা, আজ আমি এখন «s কিছুই খাইনি। 

স্রশলোকাটি তখন জল খেতে বারণ করলেন ঠাকুরদাসকে। খানিক অপেক্ষা 
করতে বললেন। কাছাকাছি গয়লার দোকান থেকে দই নিয়ে এলেন ৷ ম.ড়াকর 
সঙ্গে দই দিয়ে পেট ভরে ফলার খেতে দিলেন ঠাকুরদাসকে। 


কর্‌ণাসাগর বিদ্যাসাগর PEU 


ঠাকুরদাসের মুখে তাঁর ইতিবৃত্ত শুনলেন স্রীলোকটি।...জিদ Ri AE 


বললেন--যোঁদনই দরকার হবে, এখানে এসে কলার করে যেও। | 
ঠাকুরদাস যেতেন ওখানে ৷ দিনের বেলা যখন কিছ খাবার SS না, 
ওখানে গিয়ে পেট ভরে কলার করে আসতেন Ut > \ : 
নিজের দিনগঁল তো যা-হোক কেটে যাচ্ছে, কিন্তু ALS? তাদের 


রুষ্ট মুখ অহরহ চোখের উপর ভাসতে থাকে। ঠাকুরদাস একদিন আশুয়দ্মতা ও 


ভদ্রলোকের কাছে কে'দে পড়লেন--কোথাও আমাকে একট: কাজ-কর্মণ জোগ্রাজ্ড ১ 
করে 'দিন। আমি আর পারি না। মা-ভাই-বোনের কথা মনে AWE MITA 
আর একম্হূর্তও বে'চে থাকতে ইচ্ছা করে A! 

এই ভদ্রলোক ঠাকুরদাসকে একটা কাজ জুটিয়ে দিলেন। মাইনে দ:-টাকা। 
খুশি হলেন ঠাকুরদাস। তা বলে নিজের খরচ এক কপর্দকও বাড়তে দিলেন AT! 
মাইনের দু-টাকাই বাড়িতে পাঠান মা-ভাই-বোনের জন্য। এদিকে তাঁর কাজকর্ম 
দেখে মানিঘও খুব খুশি ৷ দু-তিন বছর পরে ঠাকুরদাসের মাইনে পাঁচ টাকা 
হয়ে গেল। 

ওদিকে একটা মস্ত ঘটনা ঘটল এই সময়। সাত-আট বছর পরে ঠাকুর- 
দাসের বাবা রামজয় সংসারে ফিরে এলেন। সংসার ছেড়ে নানা তীর্থে ঘদরেছেন 
এতকাল। দ্বারকায়, জবালামূখীতে, বদারিকাশ্রমে। 

সংসারে ফিরে এসেছেন রামজয়। দেশে এসে প্রথমেই 'গয়োছলেন 
বনমালীপুরে। সেখানে গিয়ে দেখেন, স্তরী-পাত্রকন্যা কেউই নেই। চলে 
এসেছেন তারপর বাঁরাঁসংহে ৷ উত্তরকালে বিদ্যাসাগর লিখেছেন : “*বশুরালয়ে 
বা শ্বশুরালয়ের সন্নিকটে, বাস করা তিনি (রামজয়) অবমাননা জ্ঞান কাঁরতেন, 

z । কিন্তু, দ্গাদেবীর মুখে ভ্রাতাদের আচরণের পারচয় পাইয়া 
সে উদ্যম হইতে বিরত হইলেন, এবং নিতান্ত অনিচ্ছা পূর্বক, TASR 
অবাস্থাঁত বিষয়ে সম্মতিপ্রদান কারলেন। এইরুপে, বীরাসংহগ্রামে আমাদের 
বাস হইয়াঁছল।” 

রামজয় সম্পর্কে এখানে দ:-চার কথা বলে রাখা ভালো। 

রামজয় তকৰ্ভূষণের যেমন অপার সাহস, তেমনি অগাধ SI একখানা 
লোহার ডান্ডা ছিল তাঁর। সেখানা হাতে না নিয়ে তিনি কখনো বাড়ি থেকে 


বেরোতেন না। « 

সে-সময়ে পথে ডাকাতের ভয় ছিল WI অনেক জায়গায় লোকজন বড়ো 
রকম দল না বেধে যেতে সাহস পেত AT! feng রামজয় তকর্ভূষণের প্রাণে 
ভয়ডর নেই। লোহার ডাণ্ডাখানা হাতে নিয়ে তিনি নিৰ্ভায়ে ওসব জায়গায় 


র-প প্রকৃতির লোক ছিলেন না, তাহা বিশেষ না জানিলে i 
[বাস করিবেন না তাহাও জানি, রম নিরাকরণ কর্তব্য বোধে ইহা লিখিলাম।" (শম্ভূচন্দু 


2 


Pes 


+ ৮৬১ 


১৬ 


s করুণাসাগর বিদ্যাসাগর 


ডাকাত দুরের কথা, হিংস্র জন্তু-জানোয়ারকেও রামজয় পরোয়া করতেন 
না তেমন। 

একুশ বছর বয়সে রামজর একবার একা মোঁদনীপুর যাচ্ছিলেন। ওদিকে 
তখন বিস্তর বন-জঙ্গল॥ এবং বন-জঙ্গলে যাদের থাকবার কথা তারাও 
আছে। অর্থাৎ, বাঘ ভালুক ES 

রামজর এক জায়গায় খাল, পার হয়ে পাড়ে উঠেছেন, এমন সময় একটা 
ভালক এসে পড়ল। নখের আঁচড়ে রামজয়ের সারা শরীর ক্ষত-বিক্ষত করে 
দিল। রামজয়ও ছাড়লেন না, সমানে তাঁর লোহার ডাণ্ডাখানা চালিয়ে যেতে 
লাগলেন। ভালবকটা ক্রমশ নিস্তেজ হয়ে পড়ল। রামজয় তারপর লাখথির পর 
লাথিতে ভালুকটাকে মেরে কেললেন। 

রামজয়ের সমস্ত শরীর থেকে তখন অনবরত SW পড়ছে। ওই অবস্থায় 
অবসন্ন শরারে রামজর় প্রায় চার ক্রোশ হেটে মেদিনীপুরে এসে পেশছলেন। 
উঠলেন এক আত্মীয়ের বাসায়। দু-মাস সেখানে শয্যাশায়ী থাকতে হল। 
তারপর বাড়ি ফিরে এলেন ৷ 

কিন্তু ওই ক্ষতচিহ্ন ইহজীবনে তাঁর শরীর থেকে মলিয়ে যায়নি | 

উত্তরকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন: 

“তক'ভূষণ মহাশয় নিরতিশয় অমায়িক ও নিরহত্কার ছিলেন; কি ছোট, 
কি বড়, সর্বাবধ লোকের সাঁহত, সমভাবে সদয় ও সাদর ব্যবহার কাঁরতেন | 
তিনি যাঁহাদিগকে কপটবাচী মনে করিতেন, তাঁহাদের সহিত সাধ্যপক্ষে আলাপ 
করিতেন না। তিনি স্পষ্টবাদা ছিলেন, কেহ as বা অসন্তুষ্ট হইবেন, ইহা 
ভাবিয়া, স্পষ্ট কথা বলিতে ভীত বা সঙ্কুচিত হইতেন না। তানি যেমন 
স্পন্টবাদী, তেমনই যথার্থবাদী ছিলেন। কাহারও ভয়ে, বা অনুরোধে, অথবা 
অন্য কোনও কারণে, তিনি, কখনও কোনও বিষয়ে অযথা নির্দেশ করেন নাই। 
তিনি যাঁহাদিগকে আচরণে ভদ্র দোখতেন, তাঁহাদিগকেই ভদ্রলোক বলিয়া গণ্য 
করিতেন; আর বাঁহাদিগকে আচরণে অভদ্র দেখতেন, বিদ্বান, ধনবান্‌ ও 
ক্ষমতাপন্ন হইলেও, তাহাদিগকে ভদ্রলোক বলিয়া জ্ঞান কাঁরতেন না। 

ক্রোধের কারণ উপস্থিত হইলে, তিনি ক্রুদ্ধ হইতেন, বটে; কিন্তু, ww 
আকারে, আলাপে, বা কার্যপরম্প্রায়, তাঁহার ক্রোধ জন্মিয়াছে বলিয়া, কেহ 
বোধ করিতে পারিতেন না। তিনি, ক্রোধের বশীভূত হইয়া, ক্লোধবিষয়ণভূত 
ব্যক্তির cfs কট;ন্তি প্রয়োগে, অথবা তদীয় অনিষ্ট চিন্তনে কদাচ প্রবৃত্ত 
হইতেন ari নিজে যে কর্ম সম্পন্ন কারতে পারা যায়, তাহাতে তিনি অন্যদীয় 
সাহায্যের অপেক্ষা করিতেন না; এবং কোনও বিষয়ে, সাধ্যপক্ষে পরাধীন বা 
পরপ্রত্যাশী হইতে চাহিতেন না। তিনি একাহারা, নিরামিবাশী, সদাচারপূত, 
ও নিত্যনৈমিত্তিক কর্মে সবিশেষ অবাহিত ছিলেন। এজন্য, সকলেই তাঁহাকে, 


e A rA 7 | ” n 
সাক্ষাৎ খাধি বলিয়া, নিদেশি করিতেন l... i 
একবার ভারি একটা মজার কথা বলেছিলেন রামজয় তক'্ভূষণ বলোছলেন 


বাঁরাসিংহে | | 

ষে-সমরের কথা বলা হচ্ছে, সে-সময়ের বীরাঁসংহ গ্রামের কর্তাব্যন্তিরা 
ছলেন ণনর/তিশয় স্বার্থপর ও পরশ্রীকাতর'। নিজেদের লাভের জন্যে তাঁরা 
না করতে পারতেন এমন কাজ নেই। এছাড়া সময়ে-সময়ে দার নিবো = 
মতো কাজ করে ফেলতেন তাঁরা। রামজয় TF CAT ঘোরতর অপছন্দ করতে 


তাঁদের। স্পষ্ট ভাষায় বলতেন-_এ-গ্রামে একটাও মানুষ নেই, সকলই গোর 


করুণাসাগর বিদ্যাসাগর vé 


. লোকেরা একটা জায়গা নোংরা করে রেখেছে, আর রামজয় সেই জায়গা 
দিয়েই চলে যাচ্ছেন। গ্রামের একজন কর্তীব্যান্ত বললেন_তকভূষণ মশায়, 
ওখান দিয়ে যাবেন ATI 

তকভূষণ জিজ্ঞেস করলেন_দোষ কাঁ? 

--ওখানে বিষ্ঠা আছে। 

খানিকক্ষণ অপলকে সোঁদকে তাঁকয়ে রইলেন রামজয় তক VAT! তারপর 
বললেন- এখানে বিষ্ঠা কোথায়? আম গোবর ছাড়া আর ieu. দেখতে 
পাচ্ছ না। যে-গ্রামে একটাও মানব নেই, সেখানে বিষ্ঠা কোথেকে আসবে? 

রামজয় সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন : “এই হাস্যময় তেজোময় Tels 
খজনস্বভাব পুরুষের মতো আদর্শ বাংলাদেশে অত্যন্ত বিরল না হইলে 
বাঙালীর মধ্যে পৌরুষের অভাব হইত না।...এই দরিদ্র ব্রাহ্মণ তাহার পৌন্রকে 
আর কোন সম্পত্তি দান কাঁরতে পারেন নাই, কেবল যে অক্ষয় সম্পদের 
উত্তরাধিকার বণ্টন একমাত্র ভগবানের হস্তে, সেই চীরব্রমাহাত্ম্য অখণ্ডভাবে 
তাহার জ্যেম্ঠপৌন্রের অংশে রাখিয়া ?িয়াছিলেন।”২ 

আবার আগের কথায় ফিরে আসা যাক। 

কয়েকাঁদন বাঁরাসংহে কাটিয়ে রামজয় গেলেন কলকাতায়। বড়ো ছেলে 
ঠাকুরদাস কলকাতায় থাকে । কাজ করে। 

বড়বাজারের ভাগবতচরণ সিংহের বেশ ভালো অবস্থা ৷ রামজয়ের সঙ্গে 
ঘনিষ্ঠ পাঁরচয় ছিল তাঁর। রামজয়ের সমস্ত ইতিহাস শুনলেন 1তান। 
রামজয়কে বললেন- ঠাকুরদাসকে আমার কাছে রেখে যান। 

তাই হল। ঠাকুরদাস উঠে এলেন ভাগবতচরণের বাঁড়তে। ভাগবতচরণই 
ঠাকুরদাসকে আরেকটা কাজ জনাটয়ে দিলেন। আট টাকা মাইনে। আর T 
বেলা খেতে পাওয়া যায় ভাগবতচরণের বাঁড়তে। 

ঠাকুরদাসের বয়স তেইশ কি চন্বিশ বছর। বিয়ে হল তখন। বিয়ে হল 
ভগবতাঁর সঙ্গে। ভগবতণর বাঁড় গোঘাটে, বাবার নাম রামকান্ত তক'বাগীশ। 
ভগবতাঁর মামাব্যড়ি পাতুলে, মাতামহের নাম পান arame 


একটি সংপান্র আছে, এই সংবাদ পাইয়া, এ গ্রামে উপস্থিত হইলেন। পাত্রের 
নাম রামকান্ত চট্রোপাধ্যায়। ইনি সাঁতশয় বুদ্ধিমান ও নিরতিশয় পরিশ্রমী 
ছিলেন; অবাধে অধ্যয়ন করিয়া, একুশ, বাইশ বৎসরে, ব্যাকরণে ও FONTS 
বলক্ষণ ব্যুৎপন্ন, এবং তর্কবাগীশ এই উপাধি প্রাপ্ত হ্ইয়াছিলেন। তান 
অনেকগযাল ছাত্রকে অন্নদান এবং ব্যাকরণে ও স্মৃতিশাদ্তে শিক্ষাদান শিক্ষাদান করিতেন ! 
বিদ্যাবাগীশ মহাশয়, এই পাত্রের বুদ্ধি, বিদ্যা ও ব্যবসায়ের পাঁরচয় পাইয়া, 
আহনাদতচিত্তে, কন্যাদানে সম্মত হইলেন, এবং AICS E 


we করুণাসাগর বিদ্যাসাগর 


কন্যা গঙ্গার বিবাহ দিলেন। 

কালক্রমে, গঞ্গাদেবীর গর্ভে, তর্কবাগীশ মহাশয়ের দুই কন্যা জল্মিল; 
জ্যেঘ্ঠা লক্ষ্মী, কনিষ্ঠা ভগবতাঁ। কিছু দিন পরে, তকর্বাগীশ মহাশয়, 
সবশেষ যত্ন ও আগ্রহ সহকারে, তন্ত্রশান্ত্রের অনুশীলনে সাঁবশেষ মনোনিবেশ 
কারলেন। অতঃপর, অধ্যাপনাকার্ধে তাঁহার তাদ্‌শ যত্ন রাহল না। তাঁহার 
লাগিলেন। তিনি তাহাতে ক্ষুব্ধ বা দুঃখিত না হইয়া, অব্যাঘ,তে তন্ত্রশাস্্ের 
অনুশীলন FAS পারিব, এই ভাবিয়া, যার পর নাই আহস্রাদিত হইলেন। 

SHUM মহাশয়, অবশেষে, শবসাধনে প্রবৃত্ত হইলেন, এবং অল্প দিনের 
মধ্যেই, শবসাধনের সমুচিত কললাভ করিলেন। শবের উপর উপবিষ্ট হইয়া, 
জপ করিতে কারতে, তিনি, giv দিয়া, “মঞ্জুর” বলিয়া গাত্রোথান কাঁরলেন। 
ফলকথা এই, সেই অবধি, তিনি প্রকৃত প্রস্তাবে, উন্মাদগ্রস্ত হইলেন। অতঃপর, 
কেহ কোনও কথা জিভ্ঞাঁসলে, তিনি তুড়ি দিয়া ও মঞ্জুর বলিয়া, মৌনাবলম্বন 
করিয়া থাকিতেন। সময়ে সময়ে, ইহাও অবলোকিত হইত, যখন তানি 
একাকী উপবিষ্ট আছেন, কেবল তুঁড় দিতেছেন, ও মঞ্জুর মঞ্জুর বালতেছেন। 
তকর্বাগীশ মহাশয়ের সহোদর বা অন্য কোনও অভিভাবক ছিলেন না। 
গঙ্গাদেবী, দুই শিশু কন্যা ও উল্মাদগ্রস্ত স্বামী লইয়া, বড় [বিপদগ্রস্ত 
হইয়া পাঁড়লেন, এবং নিরুপায় ভাবিয়া, স্বীয় পিতা পঞ্চানন বিদ্যাবাগীশের 
নিকট, এই বিপদের সংবাদ পাঠাইলেন। বিদ্যাবাগীশ মহাশয়, কন্যা, জামাতা 
ও দুই দৌহিত্রীকে আপন বাট্রীতে আনিলেন। এক স্বতন্ত্র চণ্ডণমণ্ডপ 
উন্মাদগ্রস্ত জামাতার বাসার্থে' নিয়োজিত হইল; তান তথায় অবাস্থাতি 
করিলেন; কন্যা ও দুই দৌহিত্রী পাঁরবারের মধ্যে বাস কারতে লাগিলেন। 

বিদ্যাবাগীশ মহাশয় জামাতার বিশিষ্টরূপ. চিকিৎসা করাইলেন; 
কিছুতেই কোনও উপকার দার্শল না। অল্পদিনের মধ্যেই অবধারিত হইল, 
জামাতা, এজন্মে আর প্ৰকৃতিস্থ হইতে পারিবেন AT! অতঃপর, কন্যা, জামাতা 
ও দুই দৌহিত্রীর ভরণপোষণ, প্ৰভৃতি সমস্ত বিষয়ের ভার 'বিদ্যাবাগণশ 
মহাশয়ের উপরেই বার্তল। তিনিও যথোচিত যত্ন ও স্নেহ সহকারে, তাঁহাদের 
ভরণপোষণ করিতে লাগিলেন | : 

বিদ্যাবাগীশ মহাশয় আবদ্যমান হইলে, তাঁহার জ্যেষ্ঠ পান্র রাধামোহন 
বিদ্যাভূষণ সংসারের কর্তৃত্বপদে প্রতিষ্ঠিত হইলেন, মধ্যম রামধন ন্যায়রত্ব 
পিতার চতুষ্পাঠীতে অধ্যাপনা করিতে আরম্ভ, কাঁরলেন, তৃতীয় গুরুপ্রসাদ 
ও চতুর্থ বিশ্বেশ্বর মুখোপাধ্যায় কলিকাতায় বিষয়কর্ম কাঁরতে লাগলেন। 
চারি সহোদরে, যাবজ্জীবন, একান্নবতাঁ ছিলেন; যান যে উপাৰ্জন করিতেন, 
জ্যেন্ঠের হস্তে দিতেন। জ্যেষ্ঠ, TA পর নাই, সমদশা ও ন্যায়পরায়ণ 
ছিলেন। স্বীয় পরিবারের উপর, তাঁহার যেরুপ স্নেহ ও যেরূপ যত্ন ছিল, 
ভ্রাতাদের পরিবারের পক্ষে, তিনি বরং তাহা অপেক্ষা অধিক স্নেহ ও আঁধক 
যত্ন করিতেন। ফলকথা এই, অহ বার E কখনও রুষ্ট বা 
অসন্তুষ্ট হইবার রণ দেখিতে , 

Lia 1৮. একান্নবতর্ ভ্রাতাদের, অধিক দিন, পরস্পর 

সচরাচর দেখিতে পাওয়া যায়, 
সন্ভাব থাকে না; যিনি সংসারে কর্তৃত্ব করেন, তাঁহার পাঁরবার যেরুপ সুখে 


ও SPEC থাকেন, অন্য অন্য ভ্রাতাদের পরিবারের পক্ষে, সেরূপ সংখে ও 


সচ্ছন্দে থাকা, কোনও মতে, ঘটিয়া উঠে AT! এজন্য, অল্প দিনেই, ভ্রাতাদের 


করুণাসাগর বদ্যাসাগর ৬৭ 


পরস্পর মনান্তর ঘটে; অবশেষে, মুখদেখাদোখ বন্ধ হইয়া, পৃথক হইতে হয়। 
কিন্তু, সৌজন্য ও মনুষ্যত্ব বিষয়ে চারজনেই সমান ছিলেন; এজন্য, কেহ 
কখনও ই'হাদের চার সহোদরের মধ্যে, মনান্তর বা কথান্তর দৌখতে পান 
নাই। স্বীয় পারবারের কথা দুরে থাকুক, ভাগনী, ভাঁগনেয়ী, ভাগীনেয়দের 
পূত্রকন্যাদের উপরেও, তাঁহাদের অণমমান্র বিভিন্ন ভাব ছিল না ৷ ভাগনেয়ীরা, 
পত্রকন্যা লইয়া মাতুলালয়ে গিয়া, যেরূপ সুখে সমাদরে, কালযাপন কারতেন, 
কন্যারা পাতরকন্যা লইয়া, পিন্রালয়ে গিয়া, সচরাচর সেরুপ সংখ ও সমাদর 
প্রাপ্ত হইতে পারেন না। 

আঁতাঁথর সেবা ও অভ্যাগতের পরিচর্যা, এই পরিবারে, AA যত্ন ও 
are, সহকারে, সম্পাদিত হইত, অন্য প্রায় সেরূপ দেখিতে পাওয়া যায় 
না। বস্তুতঃ, এ অণ্চলের কোনও পাঁরবার, এ বিষয়ে, এই পরিবারের ন্যায়, 


লোক হউক, লোকের সংখ্যা যত হউক, বিদ্যাভূষণ মহাশয়ের আবাসে আসিয়া, 
সকলেই পরম সমাদরে আঁতাথিসেবা ও অভ্যাগতপারচর্যা প্রাপ্ত হইয়াছেন। 

ধবিদ্যাভূষণ মহাশয়ের জীবদ্দশায়, এই মুখোপাধ্যায় পাঁরবারের, স্বগ্রামে 
ও ome SY বহুতর গ্রামে, আধিপত্যের সীমা ছিল না। এই সমস্ত গ্রামের 
লোক 'িদ্যাভূষণ মহাশয়ের আজ্ঞানুবতাঁ ছলেন। অন্গত গ্রামবৃন্দের 


লোকদের বিবাদভঞ্জন, বিপদ্‌মোচন, অসময়ে সাহায্যদান প্রভূত কাৰ্যই বিদ্যা" 
জীবনযাত্রার সর্বপ্রধান উদ্দেশ্য ছিল। অনেক অর্থ তাহার 


অন্নদান ও সাহায্যদানেই সমস্ত বানিয়োজিত ও 
বস্তুতঃ, প্রাতঃস্মরণীয় রাধামোহন শবদ্যাভূষণ মহাশয়ের মত, অমায়িক, 
পরোপকারণ ও ক্ষমতাপন্ন AAA সর্বদা দেখিতে 
রাধামোহন 1বদ্যাভূষণ ও য় পাঁরবার র 
প্রকারে, বে উপকার প্রাপ্ত হইয়া, তাহার পরিশোধ হইতে পারে না DT 
' যখন জ্ঞানোদয় হইয়াছে, ৷ ; 
এবং এক যাত্রায়, ক্রমান্বয়ে, পাঁচ ছয় মাস বাস করিতেন; 1 
জন্যেও, স্নেহ, যত্ন ও সমাদরের ভরাট হইত AT! বস্তুতঃ, ভাগিনেয়ী ও 
ভাঁগনেয়শর পাত্রকন্যাদের উপর এরুপ স্নেহ অদশ্টচর ও TS 
পূর্ব ব্যাপার LL." 
হৃগলণী জেলার বারাঁসংহ 
দাসের প্রথম সন্তানের জন্ম হল। 


গ্রামে* ১৮২০ সালের ২৬-সেপ্টেম্বর ঠাকুর- 


»১৮৭২ সালে কীরাসিংহ গ্রাম মোঁদনীপহুর জেলার অন্তর্গত হয়েছে। তার আগে 
বাঁরাসংহ গ্রম হুগলী জেলার অন্তর্গত ছিল। (Rai Manmohan Chakra- 
batty Bahadur: A summary of the changes in the Jurisdic- 
tion of Districts in Bengal, 1757-1916, pp. 34-35). 

. : স্যর জর্জ ক্যাম্পবেল বাঙলাদেশের লেফটেন্যা" 'গবর্নর ছিলেন ১৮৭১-৭৪ সালে। 
C. E. Buckland: Bengal under the Lieutenant-Governors, 


( 
Vol. I, p. 482) 


৬৮ করুণাসাগর বিদ্যাসাগর 


কিন্তু ঠাকুরদাস তখন কোথায়? 

z আহারান্তে কোমরগঞ্জে গেছেন, মঙ্গলবারের হাটে। সুখবরট। 
তাঁকে অবিলম্বে দিতে হয়। রামজর অবিলম্বে কোমরগঞ্জের দিকে হাঁটাপথ 
ধরলেন। পথেই ঠাকুরদাসের সঙ্গে দেখা হয়ে গেল। 

রামজয় সুখবরটা এককথায় ভাঙলেন না। বললেন--একটা এ'ড়ে বাছুর 
হয়েছে। 

বাড়িতে একটা গোর তখন বাছুর হবার কথা । ঠাকুরদাস ভাবলেন, 
সেই গোরুর Tit একটা ATG বাছুর হয়েছে। 

বাড়ি ফিরেই ঠাকুরদাস এগোলেন গোয়ালঘরের দিকে d রামজয় হাসতে 
হাসতে বললেন--ওদিকে নয়, ওদিকে নয়। এদিকে এস। ate বাছুর 
দেখাচ্ছি। 


রাত দেখালেন। বললেন_একে এণড়ে বাছুর বললাম কেন জানো? 
এ এ'ড়ে বাছুরের মতো একগ:য়ে হবে। যা ধরবে তাই করবে, কাউকে ভয় 
করবে না। 


তারপর বললেন_-ও হবে ক্ষণজন্মা, অপ্রতিদ্বন্দ্বী, প্রাথতযশা, দয়ার 
অবতার। ওর জন্য আমার বংশ ধন্য হবে। ওর নাম রাখলাম ঈশ্বরচন্দ্র ।** 


সধবা পররস্তী মাঙ্গালক উলুউলু ia কারয়াছিলেন...। ওঁ Sora 
চতুৰ্দশ ভুবনে তৎকালে ব্যাপ্ত হইয়াছিল * 


এই ক্যাম্পবেলের আমলেই বাঁরসিংহ গ্রাম মোঁদনীপ্র জেলার অন্তর্গত হয়েছে। 
উত্তরকালে বিদ্যাসাগর একদিন সহাস্যে বলেছেন : “আম পটলডাঙ্গার পথ দিয়া 


' Wien. amen; হরচন্দ্র; হরিশ্চন্দ্র; ঈশানচন্দ্র: ভূতনাথ। তিন কন্যার নাম : মনো: 


লালা স্বরণ কলে। তাহাকে বাটার সকলে ভূতো বয় ডাকত ৷” (POBA RS : 
বিদ্যাসাগর, 355 সংস্করণ, পৃ. ১1) 


— 


= 


[তিন 


পাঁচ বছর বয়স হল ঈশ্বরের । তাকে ভার্ত করে দেওয়া হল কালীকান্ত 
চট্টোপাধ্যায়ের পাঠশালায় । “চট্টোপাধ্যায় মহাশয় সাতিশয় পারশ্রমী এবং 
শিক্ষাদান বিষয়ে লক্ষণ নিপুণ ও সবিশেষ যত্নবান ছিলেন। ই'হার 
পাঠশালায় ছাত্রের, অল্প সময়ে, উত্তমরূপে শিক্ষা কারতে পারত; এজন্য, 
ইনি Gems শিক্ষক বলিয়া, বিলক্ষণ প্রাতপান্তলাভ কারিয়াছিলেন। বস্তুতঃ, 
তি কালণকান্ত চট্টোপাধ্যায় মহাশয় গুরুমহাশয় দলের আদর্শস্বরূপ 
লেন” 

পড়াশোনার দিকে ঈশ্বরের খুব টান আছে, কিন্তু এদিকে দুরন্তপনায়ও 
সে অদ্বিতীয় । লোকে ঈশ্বরের জবালায় অস্থির । পাড়ার লোকের বাগানের 
যতরকম ফল চুপে চুপে খেয়ে আসে। কেউ রোদে কাপড় শুকোতে দিয়েছে, 
ঈশ্বর তাতে ছোটো একখানা লাঠি দিয়ে বিষ্ঠা লাগিয়ে রেখে গেছে।* ধান- 
ক্ষেতের কাছ দিয়ে যেতে-যেতে, কোন খেয়ালে কে জানে, খানিক কাঁচাধানের 
শিষ নিয়ে মুখের মধ্যে ফেলে দিচ্ছে, খানিক ফেলে দিচ্ছে মাটতে। একবার 
তো যবের শিষ খেতে গিয়ে কেলেঙ্কার কাণ্ড। গলায় যবের কাঁটা ফুটে 
গেল। ঠাকুমা অনেক কণ্টে গলায় আঙুল দিয়ে সেই কাঁটা বের করে দিলেন। 
কালীকান্তের পাঠশালায় যাবার পথে ঈশ্বর প্রায় প্রত্যেকাঁদন পাড়ার 
মথুরামোহন মণ্ডলের মা আর বৌকে বিরন্ত করার জন্যে মথ্রামোহনের 
বাড়ির দরজায় মলমূত্র ত্যাগ করে রাখে। মথুরামোহনের মায়ের নাম পার্বতাঁ, 
বৌয়ের নাম সুভদ্রা। পার্বতী আর সভদ্রা নিজেদের হাতে সেই ময়লা পাঁরল্কার 


করত। 


শুনে ৰ » ay 
ঠাকুদর্ণ বারোবছর [qq] হয়ে 
ভি সারে বাষিতুল্য ছিলেন, তাঁর মুখে শুনো, এই বালক আদ্বতীয় 
শক্তিসম্পন্ন হবে। অতএব তুমি বিরক্ত হয়ো না। আমি নিজে এর মলম, 
পরিষ্কার করব। এই বালক যে কে তা ভবিষ্যতে জানতে পারবে; 


ভাবয্যতের কথা ভবিষ্যতে। কিন্তু এখন ঈশ্বর বড়ো দুরন্ত ছেলে! 


ঘটনার কথা শুনিয়াছি।...বিদ্যাসাগর মহাশয়ের লোকান্তর র পরে 

শ্রাবণের সঞ্জব্নণীতে লিখিত হইয়াছে :_“দেখ্‌ ছেলেবেলা আমিও অমাঁন দুষ্ট ছিলাম, 
পাড়ার লোকের বাগানের যত রকম ফল চুপ চুপি খাইতাম। কেহ কাপড় শ্‌কাইতে দিয়াছে 
দেখিল ভা বানের বাহ্য কাঁরয়া আসতাম, লেকে আমার জ্বালায় অস্থির হইত” 
ইহাও বিদ্যাসাগর মহাশয়ের Se বলিয়া সঞ্জীবনী সম্পাদক ব্যক্ত PRACA ৷...” চেন্ডীচরণ 
বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, দ্বিতীয় সংস্করণ, পৃ. ২৯) 


৭০ করুণাসাগর বিদ্যাসাগর 


তা বলে লেখাপড়ার দিকে কোনো ED নেই ৷ হাতের লেখাটি ভারি 
সুন্দর। আশ্চর্য স্মরণশান্ত। 

কালীকান্ত একাঁদন ঠাকুরদাসকে বললেন- এখানকার পাঠশালার পড়া 
শেষ হয়েছে ঈশবরের। ওকে এখন কলকাতায় নিয়ে যান। সেখানে নিয়ে 


শম্ভুচন্দ্র বিদ্যারত্র লিখেছেন : “অগ্রজকে কলিকাতা লইয়া যাইবার নাম 
শুনিয়া, জননীদেবী উচ্চৈঃদ্বরে রোদন করিতে লাগিলেন। তৎকালে এ 
প্রদেশের কাহারও লেখাপড়া শিক্ষার জন্য কলিকাতা যাইবার রীতি ছিল ari 
ব্রাহ্মণতনয়গণ কেহ কেহ বাল্যকালে ঢোলে পড়িত। অধিক বয়স হইলে 
বিদেশের টোলে অধ্যয়নার্থে যাত্রা করিত, কেহ কেহ জমিদারী সেরেস্তায় 
কাগজ লিখিতে শিখিতেন ৷” 

রামজয় তকভূষণের মৃত্যুর পর পিতৃকৃত্য সেরে কলকাতায় যাবার সময় 
ঠাকুরদাস ঈশ্বরকে সঙ্গে নিলেন ৷ আনন্দরাম গুটিও রইল সঙ্গে । পথ চলতে- 
চলতে ঈশ্বর যখন ক্লান্ত হবে তখন এই আনন্দরাম ওকে কোলে বা কাঁধে TAA 
পথ চলবে |? কালীকান্তও সঙ্গে চললেন। 

বাঁরসিংহ থেকে কলকাতা ৷ পথ খুব কম নয়। 'সিয়াখালার কাছে সালখার 
বাঁধা রাস্তায় উঠে ঈশ্বর লক্ষ্য করল-_পাথর। বাটনা-বাটা শলের মতো 
একেকখানা পাথর । পথের পাশে মাঝে-মাঝে এই পাথর কেন? 

e Ses Neen 09 ONT 

PS হাসলেন ৷ বললেন_- ওগুলো Wl ও 

a a গুলোকে বলে 

_মাইলস্টোন কি, বাবা? 

_মাইলস্টোন হল একটা ইংরেজি কথা। এক মাইল হল গিয়ে আমাদের 
আধক্লোশের সমান, আর স্টোন মানে পাথর। কলকাতা থেকে প্রত্যেক এক 
মাইল অল্তর ওরকম একেকখানা পাথর বসানো আছে। প্রত্যেক পাথরে লেখা 
আছে--কলকাতা থেকে ওখান পর্যন্ত কত মাইল পথ। কলকাতা থেকে এক 
মাইল দুরে যে-পাথরখানা বসানো আছে তাতে ইংরেজিতে এক লেখা আছে। 
আর দ্যাখো, এখানায় লেখা আছে উনিশ মানে কলকাতা এখান থেকে উনিশ 
মাইল। সাড়ে ন-ক্রোশ। 

বাঙলা অঙ্কের হিসেব ঈশ্বরের জানা আছে। উনিশ লেখা পাথরখানা 
ভালো করে দেখল ঈশ্বর। একের পিঠে নয় উনিশ। পাথরে হাত দিয়ে ঈশ্বর 
বাবাকে জিজ্ঞেস করল-ইংরোজতে কি এটা এক আর এটা নয়? 

ঠাকুরদাস বললেন_হ্যাঁ। 

ঈশ্বর মনে-মনে সাব্যস্ত করল, পথে যেতে-যেতে ইংরেজি অঙ্ক শিখে 
কেলতে হবে। 

কলকাতা দূর আছে। POA? দশ মাইল। পাঁচ ক্লোশ। 

ঈশ্বর বলল--বাবা, আমি ইংরোঁজ অঙ্ক চিনে নিয়েছি। আমি এক থেকে 
দশ পৰ্যন্ত শিখে ফেলোছ। 

সাঁতা-সাত্য শিখে ফেলেছে? আচ্ছা, পরীক্ষা করে দেখা যাক। 

কলকাতা আর ন-মাইল দুরে! ন-নম্বর লেখা পাথরখানা দেখিয়ে ঠাকুর- 
দাস জিজ্ঞেস করলেন_কত ? 


করুণাসাগর বিদ্যাসাগর ৭১ 


ঈশ্বর বলল-নয়। 

কলকাতা আর আট মাইল TA! আট নম্বর লেখা পাথরখানা দোঁখরে 
ঠাকুরদাস জিজ্ঞেস করলেন_এই ? 

ঈশ্বর বলল-__আট। 

কলকাতা আর সাত মাইল দূরে। সাত নম্বর লেখা পাথরখানা দোখরে 
ঠাকুরদাস জিজ্ঞেস করলেন_এটা ? 

ঈশ্বর বলল-সাত। 

{ঠক আছে। ঠিক আছে। 

ঠিক আছে? ঠাকুরদাসের মনে খট করে একটু সন্দেহ হল। দশের আগে 
নয়, AG আগে আট, আটের আগে সাত। হয়তো আসলে ইংরোজ অঙ্ক 


গেলেন। পাঁচ নম্বর লেখা পাথরখানার সামনে এসে বললেন_-এবার বলো। 
এটা কত? i 

পর বলল--বাবা, এটা ছয় হওয়া উচিত কিন্তু ভুলে পাঁচ লিখে 
রেখেছে। 

ঠাকুরদাস খাঁশ হলেন। বললেন--সাঁত্য-সাঁত্য তুমি ইংরৌজ অংক 
দিনেছ। ওটা ঠিক আছে। ছ-নম্বর লেখা পাথরখানা আমি তোমাকে 


কারয়া » তাহাতে দাদা বাঁললেন, কেন, বাবা ও "5 
MON: লে লিকার ঘাট পর্যন্ত পাথরে আঁঙ্কত মাইল-ষ্টোন 


৭২ করুণাসাগর বিদ্যাসাগর 


জগদ্দুলভের বাড়িতে থেকে ঈশ্বরের একদিনও মনে হয়নি যে সে পরের 
বাড়িতে আছে। এ-বাঁড়র সকলেই Pane খুব ভালোবাসে, কিন্তু 
জগদ্দুলভের ছোটো বোন রাইমাঁণর স্নেহ__-ভালবাসার কোনো তুলনা নেই ৷ 
' কোথায় কলকাতা, কোথায় বাঁরসিংহ। ঠাকুরমার কথা ভেবে কখনো- 
কখনো খুব FU হয়, ঈশ্বরের দু-চোখ জলে ভরে ওঠে। কিন্তু রাইমণির 
স্নেহ-যক্লে ঈশ্বরের সেই SG অনেকখানি দূর হয়ে গেল। রাইমাঁণর একটিমাত 
ছেলে, নাম গোপাল । সে ঈশ্বরের প্রায় সমবয়সী। রাইমণির কাছে গোপালও 
যেমন ঈশবরও তেমনি। 
উত্তরকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন : “স্নেহ, দয়া, সৌজন্য, 
অমারিকতা, সদ্বিবেচনা প্রভাত সদ্‌গুণ বিষয়ে, রাইমণির সমকক্ষ Fy cers 
এপর্যন্ত আমার নয়নগোচর হয় নাই। এই দয়াময়ীর সৌম্যমার্ত, আমার 
হৃদরমন্দিরে, দেবীমুর্তির, ন্যায়, প্রতিষ্ঠিত হইয়া, বিরাজমান রাঁহয়াছে। 
প্রস্গক্রমে, তাঁহার কথা উত্থাপিত হইলে, তদীয় অপ্রতিম গুণের কীর্তন 
করিতে করিতে, TEATS না করিয়া থাকিতে পারি ari আম স্তঁজাতির 
পক্ষপাতী বালিয়া, অনেকে নির্দেশ করিয়া থাকেন। আমার বোধহয়, 
সে নিদেশ অসঙ্গত নহে। বে ব্যক্তি রাইমাণর স্নেহ, দয়া, সৌজন্য প্রভাত 
প্রত্যক্ষ কারয়াছে, এবং d! সমস্ত সদ্‌গুণের ফলভোগণ হইয়াছে, সে খাদ 
"ডলে | 
ই জগম্দজল'ভের বাড়ির কাছেই শিবচরণ মালিকের বাড়ি। সেখানে একটা 
পাঠশালা বসে। পাঠশালার গুরুমশায়ের নাম স্বরৃপচন্দ্র দাস। ঈশ্বরকে 
ভৰ্তি করা হল ওই পাঠশালায়। অগ্রাণ, পৌষ, মাঘ--এই তন মাস ওই 
পাঠশালায় পড়ল ঈশ্বর | 
ফাল্গুনের গোড়ার দিকে পড়ল TATA | কবরোজি চিকিৎসা হল, কিন্তু 
অসুখ সারে না। খবর পেয়ে ঈশ্বরের ঠাকুমা বারাসংহ থেকে কলকাতায় 


চলে গেলেন। কোনো অষুধ-বিষুধ লাগল না, সেখানে সাত-আট দিনেই 
ঈশ্বর সুস্থ হয়ে উঠল। 

জ্যৈষ্ঠ মাসের আরম্ভে আবার কলকাতায় নিয়ে আসা হল ঈশ্বরকে | 

উত্তরকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন : 

“জ্যৈষ্ঠ মাসের প্রারম্ভে, আমি পদনরায় কলকাতায় আনীত হইলাম। 
প্রথমবার কলিকাতায় আসিবার সময়, একজন ভৃত্য সঙ্গে আসিয়াছিল। কয়ং- 
ক্ষণ চলিয়া, আর চলিতে না পারিলে, È ভৃত্য খানিক আমায় কাঁধে করিয়া লইয়া 
আসিত। এবার আসিবার পে, পিতৃদেব আমায় জিজ্ঞাসা করিলেন, কেমন, 
চলিয়া যাইতে পারিবে, না লোক লইতে হইবেক। আমি বাহাদুর করিয়া 
বলিলাম, লোক লইতে হইবেক না, আমি অনায়াসে চলিয়া যাইতে পাঁরব। 
তদনূসারে আর লোক লওয়া আবশ্যক হইল ATI পিতৃদেব আমায় লইয়া 
বাটী হইতে বহির্গত হইলেন। মাতৃদেবার মাতুলালয় পাতুল বীরাঁসংহ হইতে 
ছয় ক্রোশ দূরবতর্শ। এই ছয় ক্লোশ অবলালাক্রমে চলিয়া আসিলাম। সেদিন 
পাতুলে অবস্থিতি করিলাম | 
অন্নপৰ্ণোদেবাঁর *বশুরালয়। ইতিপূর্বে অন্নপৰ্ণোদেবাঁ অসুস্থ হইয়াঁছিলেন; 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৩ 


এজন্য, পতৃদেব, কলিকাতায় আসিবার সময়, তাঁহাকে দৌখয়া যাইবেন স্থির 
কাঁরয়াছিলেন। CHATS, আমরা পরদিন প্রাতঃকালে, রামনগর CHINO 
প্রস্থান কাঁরলাম। রামনগর পাতুল হইতে ছয় ক্লোশ Tater! প্রথম দুই 
তিন ক্লোশ অনায়াসে চালয়া আসিলাম। শেষ তিন ক্লোশে বিষম সংকট 
উপাস্থত হইল। তিন ক্রোশ চলিয়া, আমার পা এত টাটাইল, যে আর ভূমিতে 
পা পাতিতে পারা যায় ATL ফলকথা এই, আর আমার চলিবার ক্ষমতা কিছুমাত্র 
রাঁহল না। অনেক কষ্টে চারি পাঁচ দণ্ডে আধ ক্লোশের অধিক চালতে 
পারিলাম না। বেলা দুই প্রহরের অধিক হইল, এখনও দুই ক্লোশের আঁধক 


পথ বাকী রাহিল। 
আমার এই অবস্থা দেখিয়া, পিতৃদেব বিপদগ্রস্ত হইয়া পাঁড়লেন। আগের 


আং হল না। পতৃদেব অনেক ধমকাইলেন, এবং, তবে 
তুই e মাঠে একলা থাক, এই বলিয়া, ভয় দেখাইবার নিমিত্ত, আমায় CUT 
আম উচ্চৈঃস্বরে রোদন কাঁরতে লাগলাম। 


লব আতিশয় বিরত হইয়া, কেন তুই লোক আনিতে দিল না, এই বিয়া 
কটা থাবড়াও দিলেন। _ 


অধিক দূর যাওয়া তাঁহার ক্ষমতার বাহভূতি। সুতরাং য়া আমায় 
স্কন্ধ হইতে নামাইলেন এবং বলিলেন, বাবা, খানিক চলিয়া আইস, আম বিলায় 
কাঁধে করিব। আমি চাঁলবার চেষ্টা কারলাম, কিন্তু কিছুই ও ৰ 


য়ছে, এখন কোথায় র 
Mu ae uk আসবার পথে মাইলস্টোন দেখে ঈশ্বর কেমন সহজে 


; ইংরেজি অঙ্ক শিখেছেন, ঠাকুরদাসের মে কে রাঁতমতো ইংরেজি পড়ানো 


Biss! ওকে হেয়ার সাহে তে * ভাঙি কলেজে বিনে মাইনেয় পড়তে 
দিতে হয় না। যাঁদ ভালো শিখতে পার E যাবে। ; 

; গলে? oa ইংরেজির চূড়ান্ত হয়ে আর, তেমন 
খাড়া ৱা শিখতে পারলেও, অনেক কাজ হবে। মোটাম:টট 
E es মোটামনটি ST EOS A A LE 
ইংরে লতি শি চন আপিসে চাকরি পেয়ে যাবে। 


৭৪ করুণাসাগর বিদ্যাসাগর 


ঠাকুরদাস নিজে ইচ্ছামতো সংস্কৃত শিখতে পারেনান। সাধ ছিল শেখার, 
সাধ্য ছিল all ইচ্ছামতো সংস্কৃত শিখতে পারেনান বলে ঠাকুরদাসের মনে 
{বপুল দুঃখ । তিনি ঠিক করে রেখেছেন, ঈশ্বরকে রীতিমতো সংস্কৃত 
শেখাবেন ৷ 
অন্য রকম পরামর্শ তাই ঠাকুরদাস মেনে নিতে পারলেন না। বললেন-- 
চাকার করে আমার দুঃখ ঘোচাবে বলে আমি ঈশ্বরকে কলকাতায় আঁনাঁন। 
আমার একান্ত ইচ্ছা, সংস্কৃত শাস্ত্রে পণ্ডিত হয়ে ঈশ্বর দেশে গিয়ে একটা 
টোল খোলে । 
মধুসুদন বাচস্পাতি সেসময়ে সংস্কৃত কলেজের ছাত্র । তান ঠাকুরদাসকে 
দিলেন_আপাঁন বাদ ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়তে দেন তাহলে 
ঈশ্বর আপনার ইচ্ছামতো সংস্কৃত শিখতে পারবে । আর যাঁদ চাকরি করা ইচ্ছা 
হয় তো তারও বিলক্ষণ সুবিধা আছে, সংস্কৃত কলেজে পড়ে যারা ল-কাঁমাটর 
পরাক্ষায় উত্তার্ণ হয় তারা আদালতে জজপাণ্ডতের কাজ পায়। অতএব, 
আমার বিবেচনায়, ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়তে দেওয়াই উচিত ৷* 
অনেক বিবেচনার পর সাব্যস্ত হল, ঈশ্বর সংস্কৃত কলেজে ভার্ত হবে । 


কিছুক্ষণের জন্য আরো অনেক পুরনো কথায় চলে যাওয়া দরকার | 

এদেশে চাকরি করতেন স্যর চাৰ্লস গ্রাণ্ট। চাকরি থেকে অবসর m 
তিনি ১৭৯০ সালে বিলেত চলে যান। সেখানে তান ভারতবর্ষ বিষয়ে দুটি 
প্রস্তাব দাখিল করলেন : ভারতবর্ষে পাদরীদের প্রবেশের আঁধকার অবাধ হোক; 
এবং ভারতীয়দের মধ্যে ‘লাইট আ্যাণ্ড নলেজ (light and knowledge)’ 
[বিতরণের জন্য ইংরেজি ভাষায় শিক্ষাবিস্তারের ব্যবস্থা হোক। স্যর চাল“স 
MÈ ওই মর্মে ১৭৯২ সালে একখানা পুস্তিকা প্রচার করলেন। কর্তৃপক্ষ [qug 
কোনো প্রস্তাবেই রাজি হলেন না। পার্লামেন্টে কেউ-কেউ বললেন যে, 
ভারতবর্ষে ইংরেজি স্কুল-কলেজ খুললে সেখান থেকে একাদন ইংরেজদের 


বিদায় নিতে হবে। 
স্যর চাৰ্লস গ্রাণ্ট কিন্তু আশা ছাড়েনান। ১৭৯৭ সালে তানি আবার 
আপন পাক্তিকার সার কোম্পানির দরবারে দাখিল করেছেন। 


কোম্পানির আমলের প্রথমদিকে কতৃপক্ষ E UNA ১৭৮১ সালে 
খলেছিল কলকাতা মাদ্রাসা, ১৭৯২ সালে বারাণসা সংস্কৃত কলেজ, ১৮০০ 
সালে কলকাতা ফোর্ট উইলিয়ম কলেজ। বলা বাহুল্য, প্রাচ্যবিদ্যার সংরক্ষণ 
কিংবা অনুশণলনের পক্ষে এই ব্যবস্থা পর্যাপ্ত হয়ান। কলকাতায় এীশয়াঁটক 
সোসাইটি যথাসাধ্য কাজ করেছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় নগণ্য। 


- গাণ্ডি বাৰ্ষিক আদায় করিতে ene মহাশয়ের সহিত 1পতৃদেবের আলাপ 
ব্যাকরণের ওয় শ্রেণীর পণ্ডিত গণগাধর তব লেন বে, কলেজে প্রবিষ্ট কৰিয়া দিলে 


ছিল। তাঁহাকে পরাম* ae ততঃ মাসে 'মাসে ৫ টাকা বৃত্তি পাইবে, 
Gly মাস পরে পরাঁক্ষায় উত্তীর্ণ হইলে, আপাততঃ 


১৮৯১, পূ ২১) 


C" 


কর্‌ণাসাগর বিদ্যাসাগর at 


| ১৮১৩ সালে কর্তৃপক্ষ সনদ আইনে একটি নতুন খারা বাড অনল 
ধারা অনুসারে বর্ষে শিক্ষাবাবদে উদ্বৃত্ত রাজস্ব থেকে বছরে অন্যন 
ধারা অন:সারে ভারতব ভবে; এবং এই উদ্দেশ্যে এদেশে যেসব শিক্ষা 
প্রাতষ্ঠানাদি স্থাঁপত হবে তাদের নির্দেশক হবেন বড়লাট ৷ 

১৮১৪ সালের ৩-জুন কর্তৃপক্ষ পত্রযোগে যথাবাহত নিৰ্দেশ দিলেন 
বড়লাট হেস্টিংসকে (লর্ড ময়রা)। 


কিন্তু ওই প্যন্তি। 
কিন্তু ওই er (কেটে গেল, শিক্ষাষয়ে কোথাও কোনো সরকার! 


উদ্যম দেখা গেল না। 
| দেখা er ব্বস্তাৱের জন্য এই সময়ে অন্য বেসৱকার উদ্যম দেখা 
যাচ্ছে। 
হান রাখা দরকার, সমস্ত ভারত্বর্ষে ইংৰেজি ভাষায় METS হল 
মনে কৃত ইংরোজ শিক্ষাবি্তাৱের কেনদ্ৰমলে আছে হিন্দ, 


কলেজ | 
অ fee কলেজের প্রথম পাঁরকল্পনা করেছেন COTES CEA 
প্রসঙ্গত উল্লেখযোগ্য, ১৮৫৩ সালের ৩-জুন আলেকজান্ডার ডাফ 
. “The system of English ‘Education commenced in 
the following very simple way in Bengal. There were two 
persons who had to do with it; one was Mr. David Hare, 
and the other was a Native, Ramohun Roy. In the year 
1815 they were in consultation. one evening with a few 
friends, as to what should be done with a view to the 
elevation of the Native mind and character. Ramohun 
Roy's proposition was that they should establish an. Assem- 
bly or Convocation in which what are called the higher or 
purer dogmas of Vedantism or ancient Hinduism might be 
taught; in short, the Pantheism of the Vedas and their 
Repanishads, but what Ramohun Roy delighted to call by 
the more genial title of Monotheism. Mr. David Hare was 
a watchmaker in Calcutta, an ordinary illiterate man him- 
self; but being a man of great energy and strong practical 
sense, he said the plan should be to institute an English 


school or College for the Native 
youth . . aay ৰ 

রার দেওয়ান বৈদ্যনাথ 

ঈস্টে 


instruction of the 


১৮১৬ সালের ১৪-মে ঈস্ট সাহেব একটি সভা _ডাকলেন। সভার 
ৰ এ হলা রামমোহন যায় কিন্তু সভায় নেই 
উপস্থিত হলেন অনেক মানাগদ আন একাজে বামমোহনকে নিতে আগ ও 


ভল আপত্তির কারণ রামমোহন হিন্দুর 
র সভা হল। সেই সভায় Teen কলেজ 


au করুণাসাগর বিদ্যাসাগর 


নাম সাব্যস্ত হল। হিন্দ; কলেজের জন্য কমিটি হল। কমিটিতে তিরিশজন 
সদস্য। 

দশজন যুরোপীয় : স্যর এডওয়ার্ড হাইড ইস্ট; জন হাৰ্বাৰ্ট" হ্যারিংটন ; 
ay. সি. ব্লাকর়ার; জে. এইচ টেলর; হোরেস হেম্যান উইলসন; এন 
ওয়ালিচ; উইলিয়ম ব্লাইস; ডি. হিমিং; টমস রোবাক; ফ্রান্সিস আন ৷ 

এবং কুড়িজন হিন্দ; : পণ্ডিত চতুৰ্ভুজ ন্যায়; APR শাস্তী; 
মৃত্যুঞ্জর «meten; রঘুমাণ বিদ্যাভুষণ; তারাপ্রসাদ agar; গোপণ- 
মোহন ঠাকুর; হরিমোহন ঠাকুর; গোপামোহন দেব; জয়কৃষ্ণ সিংহ; রামতন; 

; অভয়চরণ বন্দ্যোপাধ্যায়; রামদুলাল দে (সররার); রাজা রামচাঁদ 

রামগোপাল মল্লিক; বৈষ্ণবদাস মল্লিক; চৈতন্যচরণ শেঠ; শিবচন্দ্র মুখোপাধ্যায় ; 
রাধাকান্ত দেব; aay মল্লিক; কালীশঙ্কর ঘোষাল। 

১৮১৬ সালের ১১-জুন : কমিটির অধিবেশনে ALMANA সদস্যেরা 
জানালেন যে হিন্দ; কলেজ প্রতিষ্ঠায় তাঁরা প্রত্যক্ষভাবে সাহায্য করতে 
অসমর্থ; অবশ্য তাঁরা ব্যন্তিগতভাবে যথাসম্ভব সাহায্য করবেন। 


তিনশো টাকা মাইনে। আর হিন্দ: সম্পাদক হলেন দেওয়ানা টাদভান। 
মুখোপাধ্যায়, একশো টাকা মাইনে ৷ 
হিন্দ; কলেজ দ:-ভাগে বিভন্ত : স্কুল বা পাঠশালা; এবং আ্যাকাডোমি 
বা মহাবিদ্যালয়৷ 
হিন্দ কলেজে বাংলা, সংস্কৃত ও ফারসী ভাষা শেখানোরও ব্যবস্থা হল। 
বলা বাহুল্য, ইংরেজি ভাষা শিক্ষাই প্রথম ও প্রধান; পাশ্চান্ত জ্ঞান-বিজ্ঞানের 
চৰ্চা ইংরেজিতেই হবে । প্রধান শিক্ষক, হলেন চন্দননগরের জেমস আইজাক 
ডি’ আনসেলম। হিন্দ; কলেজের গবর্ণর : গোপীমোহন ঠাকুর ও বর্ধমান- 
রাজ তৈজচন্দ্র। 
সকল সম্ভ্রান্ত পরিবারের হিন্দুসন্তান হিন্দ; কলেজে ভার্ত হতে 
পারে। হিন্দ; কলেজের ম্যানেজিং কাঁমটিতে আছেন : গোপীমেহন দেব, 
জয়কৃষ্ণ সিংহ, রাধামাধব বন্দ্যোপাধ্যায়, গজ্গানারায়ণ দাস ও হাঁরমোহন ঠাকুর | 
| ছাত্র নিয়ে হিন্দ; কলেজ খোলা হল ১৮১৭ সালের ২০- 
কুড়িজন ছাত্র য় " 
egeris! গোরাচাঁদ বসাকের বাঁড়তে। ঠিকানা--৩০৪, TSA রোড। 
ih র দিকে যদি শিক্ষাব্যবস্থা উন্নত না হয় তো উপরদিকে সফলের 
করা যায় না। সেদিকেও দৃষ্টি রাখা প্রয়োজন। উত্তম বাংলা ও ইংরেজি 
a চাই। অতএব টিনার = রত দিয়া wT OAT 
3 2 
সমিতি হল-নাম ‘কলকাতা স্কুল বুক সেসাইটি : 
Sea নর ৪ জুলাই কলকাতা TAIR সোসাইটির জন্ম হয়। 


— সোসাইটির নিয়মাবলী আদ্যন্ত উদ্ধার কার : = 
৯৪; পূ iation be formed, to be denominated 


"]. That an associ ] 
“THE CALCUTTA ScHooL-BooK SOCIETY. রা 
2. That the objects of this Society | 


A seful 
publication, and cheap or gratuitous supply of works usefu 


ooo" সরব 


করুণাসাগর 1বিদ্যাসাগর ৭৭ 


in schools and seminaries of learning. 
09. That it form no part of the design of this Institu- 
tion, to furnish religious books—a restriction, however, 
very far from being meant to preclude the supply of moral 
tracts, or books of a moral tendency, which, without inter- 
fering with the religious sentiments of any person, may be 
calculated to enlarge the understanding, and improve the 
character. Ó 

4. That the attention of the Society be directed, in 
the first instance, to the providing of suitable books of 
the use of native schools, in the several 
sh as well as Asiatic,) which are, or may be 
ubject to the presidency of Fort 


instruction. for 
languages, (Engli 
taught, in the provinces s 


William. 
5. That the business of the Institution be conducted 


by a Committee of Managers, to be elected annually, at a 
meeting to be held in the first week of July. 

6. That the Committee consist, inclusive of official 
Members, of 24 persons, of whom 16 to be Europeans, and 


8 Natives, 

7. That all persons, of whatever nation, subscribing 
any sum annually to the funds of the Institution, shall be 
considered Members of the Society, be entitied to vote at 
the annual election of Managers, and be themselves eligible 


to the Committee. . 

8. That a European Recording Secretary, 2 European 
Corresponding Secretary, two Native Secretaries, and a 
Treasurer, be appointed, who shall be ex-officio Members 
of the Committee. 

9. That the names 
a statement of receipts a 
annually, with a Report of the 
mittee. 

10. That the co 
general Meeting of the 
may render it expedient. P 

11. That the Committee be likewise empowered to 
fill up from among the Members of the Society, any vacan- 
cies that may happen in its own number in the period 
between one annual € Managers and another. 

12. That any number of persons in the country 
forming themselves into a School-Book Association, auxiliary 


of subscribers and Benefactors, and 
nd disbursements, be published 
proceedings of the Com- 
mpowered to call a 


mmittee be € 
enever circumstances 


Members. wh 


lection of 


৮: 


৭৮ করৃণাসাগর বিদ্যাসাগর 


to the Society, and corresponding with it, shall be entitled 
to the full amount of their annual subscriptions in the 
school-books at cost price." * 

নিয়মাবলী থেকে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য পাঠ্যপুস্তক রচনা 
সংস্কার ও উন্নাত না হলে সোসাইটির উদ্দেশ্য সিদ্ধ হবার নয়। ! 

১৮১৮ সালের ২৪-জুলাই সোসাইটির সদস্যেরা একি ঘরোয়া বৈঠকে 
face হলেন প্রস্তাব হল, দেশীয় পাঠশালাগ্যীলর সংস্কার ও উন্নাতির জন্য 
কলকাতায় একটি স্কুল সোসাইটি প্রাতিষ্ঠত হোক। 

স্কুল সোসাইটির উন্দেশ্য সম্পর্কে দকুল সোসাইটির নিয়মাবলীর দ্বিতীয় 
ও তৃতীয় ধারায় স্পন্টাক্ষরে লেখা আছে : 

“That its design be to assist and improve existing 
Schools, and to establish and support any further Schools 
and Seminaries which may be requisite; with a view to 
the more general diffusion of useful knowledge amongst the 
inhabitants of India of every description, especially within 
the Provinces subject to the Presidency of Fort William. 

That it be also an object of this Society to select pupils 
of distinguished talents and merit from elementary and 
other Schools, and to provide for their instruction in semi- 
naries of a higher degree ; with the view of forming a body 
of qualified Teachers and Translators, who may be instru- 
mental in enlightening their countrymen, and improving 
the general system of education. When the funds of the 
Institution may admit of it, the maintenance and tuition 
of such pupils, in distinct seminaries, will be an object of 
importance.” ৯ 

১৮১৮ সালের ১-সেপ্টেম্বর কলকাতা টাউন হলে একটা সভা হল। 
সভাপতি জে. এইচ. হ্যারংটন। সাব্যস্ত হল, সোসাইটির ন 
সমিতিতে সাকুল্যে চবিবশজন সদস্য থাকবে--ষোলজন যুরোপাীয়, আটজন 

; কেরি আর ডেভিড হেয়ার গোড়া থেকেই, সাঁমাঁতর সদস্য। 
আটজন ভারতীয় সদস্য থাকার কথা, প্রথমে ছিলেন ছজন : মৌলবী মাজা 
কাসেম আলি খাঁ; মৌলবা ওয়ালেয়াল হোসেন; মৌলবী দরবেশ আলি; 

নূরলেবী; রসময় দত্ত; রাধামাধব বন্দ্যোপাধ্যায় ৷ কিছুকাল বাদে এলেন 
dhea ভারতাঁয় সদস্য : রাধাকান্ত দেব; উমাচরণ বন্দ্যোপাধ্যায় | 

কলকাতা স্কুল সোসাইটি প্রাতঙ্ঠার তিনমাসের মধ্যেই আশাপ্রদ সাড়া 


lon. 4 ias months from the éstablishment of the 
Calcutta School Society, the contributions to it were Sa. 
Rs. 9,899 as donations, and Sa. Rs. 5,069 as annual subs. 
criptions. A considerable proportion of both has been 
contributed by Natives, principally Hindoos. . ..- It is an 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৯ 


interesting and encouraging fact, that besides the Hindoo 
College, almost entirely founded on the contributions of 
that class of the Natives whose appellation it bears, there are 
now no less than four philanthropic Institutions in this 
metropolis or its neighbourhood, whose funds are derived 
partly from European partly from Native liberality. ‘These 
are, the Calcutta School-Book Society, the Calcutta Leper 
Asylum, the Galcutta School Society, and the Institution 
for the encouragement of Native Schools, under the manage- 
ment of the Serampore Missionaries.” >> 

প্রথম থেকেই রাধাকাল্ত দেব সোসাইটির ভারতীয় সেক্রেটার। WU 
সেক্রেটার ই. এস. মন্টেগ;। দেশীয় পাঠশালা বিভাগের সেক্রেটার ডর এইচ. 
পিয়ার্স। গৌরমোহন বিদ্যালঙ্কার সোসাইটির মাইনে-করা পণ্ডিত; তান 


প্রথম বিভাগের এলাকা : দক্ষিণে শার্টস বাগান, উত্তরে মির্জাপুর, পুবে 
সার্কুলার রোড, পশ্চিমে চিৎপঢুর। এই বিভাগে আটাট পল্লীতে উনাতিশাট 
পাঠশালা : কালিঙ্গায় তিনটি; তালতলা বাজারে WIG; জানবাজারে feats ; 
'ডাঙভাঙায় চারটি; চাঁপাতলায় একটি; কপালিতলায় সাতটি; বৈঠকখানায় 
একটি; মির্জাপুরে আটাট। | 

দ্বিতীয় বিভাগের এলাকা : দক্ষিণে পটলডাঙা, উত্তরে শিমলা, পুবে 
সাকু'লার রোড, পশ্চিমে চিৎপনর। এই বিভাগে নয়টি পল্লীতে বিয়ালিশটি 
পাঠশালা : পটলডাঙায় "nU; ARRES চারটি; কেরানবাগানে দ্যাট; 
চোরবাগানে দুটি; কলটোলায় ছাট; স:তারবাগানে চারাট; মেছনয়াবাজারে 
সমলায় নয়টি; জোড়াসাঁকোয় বারোটি। 
তৃতীয় বিভাগের এলাকা : দৃক্ষিণে বড়বাজার, উত্তরে নিমতলা , পাবে 


; সোঁ গার এলাকা : দক্ষিণে বিষেশবাগান ও হাটখোলা, উত্তরে 
= ema x mem রোড, পশ্চিমে গা! এই বিভাগে বলো 
পল্লীতে উনষাটটি পাঠশালা : রাজাবাজারে একা; ণবাগানে একাটি; 
গরানহাটীয় একটি; চড়কডাঙায় একটি; বটতলায় দুটি; সতানাটতে দশটি; 


প্রত্যেক বিভাগের পাঠশালাসমূহের জন্য একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত 
হলেন। প্রথম বিভা গর তত্ত্বাবধায়ক WA TAT দত্ত । দ্বিতীয় য় বিভাগের রামচন্দ্র 
ঘোষ৷ তৃতীয় বিভাগের নন্দলাল ঠাকুর। চতুর্থ বিভাগের স্বয়ং রাধাকান্ত 
দেব। > ৰ 

প্রত্যেক তত্ত্বাবধায়কের একজন AAP! সরকারেরা তত্ত্বাবধায়কের গোচরে 
আনতেন প্রত্যেক পাঠশালার অবস্থা । সরকারেরা পাঠশালায়-পাঠশালায় 


———— ১৯১, 


৮০ করুণাসাগর বিদ্যাসাগর 


পাঠ্যপুস্তক বিতরণ করতেন ৷ 
আর সোসাইটির পশ্ডিতমশাই পাঠশালাগুঁল পাঁরদর্শন করতেন। গুরু 
মশায়দের অধ্যাপনা-রীতি বুঝিয়ে দিতেন। ছার ও গুরুনশায়দের সামনে 
সাধারণভাবে ব্যাখ্যা করে দিতেন পাঠ্যপুস্তকের বিষয়বস্তু প্রত্যেক বিভাগের 
ছাত্রদের tants পরাক্ষা নেওয়াও সোসাইটির পাঁণডতমশায়ের অন্যতম 
কর্তব্য। 
গোড়ার দিকে লোকের মনে ভয় 1ছল- হয়তো সোসাইটির পাঠ্যপুস্তকে 
খুনজ্টতত্তের কথা আছে। কিন্তু স্বয়ং রাধাকান্ত দেব আশ্বাস facea «ox 
পাঠ্যপুস্তকে GIO কথা নেই ৷ 
১৮১৯ সালের ১১-এপ্রিল রাধাকান্ত দেব সোসাইটির পক্ষ থেকে 
সকলকে জানিয়ে দিলেন- প্রত্যেক বাঙলা মাসের ২০ তারিখে ছাত্রেরা যেন 
গুরুমশায়দের সঙ্গে এসে বই নিয়ে যায়। 
এক বছরের মধ্যে ২৬৬১ জন EIS সোসাইটি থেকে বই নিল । এই সময়ে 
দেখা যাচ্ছে পাঠশালার সংখ্যাও বেড়ে গেছে, ছাত্রের সংখ্যাও বেড়ে গেছে। 
১৯৪ পাঠশালা, ৩৭৮৭ জন wm! 
আদর্শ বিদ্যালয় গড়ে তোলাও সোসাইটির আরেক উদ্দেশ্য। ১৮২০ সাল 
থেকে সেদিকেও উদ্যোগী হল সোসাইটি | কালিঙ্গায় শ্রীরামপুর মিশনের একটি 
বিদ্যালয় ছিল। টালায় ব্যাপাটিস্ট মিশনের একটি বিদ্যালয় ছিল। ১৮২০ সালে 
সোসাইটি ওই দুটি বিদ্যালয়ের ভার নিল। তাছাড়া নানা অঞ্চলে চারাট 
নতুন বিদ্যালয়ও স্থাপন করল। নতুন চারটির মধ্যে একাট হল weno 
পাঠশালা | এই পাঠশালার খরচ চালাতেন স্বয়ং ডেভিড হেয়ার। D 
সেসমরে ছাদের উচ্চাশক্ষার একমাত্র জায়গা ছিল হিন্দ কলেজ ৷ ১৮১৮ 
সালের ২৪-নভেম্বর হিন্দু কলেজের কর্তৃপক্ষ ঠিক করল সোসাইটির কুড়িজন 
ছাত্র হিন্দু কলেজে ভর্তি হতে পারবে; প্রত্যেক ছাত্রের জন্য মাইনে লাগবে 
জন ছাত্র_তিরিশজনের বেশি নর_হিন্দ; কলেজে পড়বার সুযোগ পেয়েছে। 
সেসব ছাত্রের তত্ত্বাবধান করতেন কলেজের TAIT সম্পাদক ক্যাপ্টেন 
ক্লান্দিস আর্ভন। MSA সাহেব কলকাতা থেকে বিদায় নেবার পর ১৮১৯ 
সালের মাঝামাঝি থেকে ডেভিড হেয়ার এই কাজের ভার নিলেন। 
সোসাইটির তখন অনেক WS! প্রতি বছর হাজার-হাজার পাঠ্যপনস্তক 
বিদ্যালয়গ:লি চালাতেও, খরচ আছে। বিস্তর খরচ। এত টাকা কোথায়? 
প্রথম "বছরে সোসাইটির আর ছিল দশ হাজার টাকার বেশি। দ্বিতীয় 
বছরে সাড়ে সাত হাজার টকা তৃতাঁর বছরে পাঁচ হাজার টা! চু বহু 
০১১ | 
ভজ" ee ১ ১৮২২ সালের কথা-_ আদর্শ বিদ্যালয়গণল ছেড়ে 


ভার নিলেন; অল্পকাল র 
পাঠশালার ভ মতোই ডেভিড হেয়ারের হাতে থেকে গেল। ১৮২৩ 
d ese m পাঠশালার সঙ্গে একটি ইংরেজি বিভাগ 


a 


করুণাসাগর বিদ্যাসাগর ৮১ 


ay ।দলেন। সেই বছর পটলডাঙায় একট ইংরোজ স্কুলও খোলা হল। 
ওই ইংরোজ স্কুল চালানোর 1কছু; খরচ দিয়েছে সোসাইটি, বাঁক খরচ. 
জনীগয়েছেন স্বয়ং ডোভড হেয়ার। 

সোসাইটির আর্ক অবস্থা ভাল AT! ১৮২৩ সালের din 
গবর্ণমেন্টের কাছে সাহায্য প্রার্থনা করল সোসাইটি। প্রার্থনা মঞ্জুর হল। 
১৮২৩ সালের মে মাস থেকে সোসাহীটকে গবর্ণমেণ্ট মাসে পাঁচশো টাকা 
সাহায্য Tes আরম্ভ করল। : 

আরেকাটি দরকারী খবর আছে। এতাঁদন ই. এস. মন্টেগু সোসাইটির 


রুরোপায় সেক্রেটার ছিলেন, ১৮২১ সালে, তাঁর IRA রুরোপায় সেক্রেটাঁর 
হলেন পিয়ার্স সাহেব। তখন দেশীয় পাঠশালাগালর তত্বাবধানের দায়ত্ব 


FAC ডোঁভড হেয়ার। ১৮২২ সালের ৩১ ডিসেম্বর পিয়াস ইস্তফা দিলেন; 
অতঃপর সোসাইটির যুরোপীয় সেক্রেটারি হলেন ডোঁভড AA! রাধাকান্ত 
দেব বরাবর ভারতীয় সেক্রেটারি । দেশীয় পাঠশালাসমূহের OPA ভার 
প্রকৃতপক্ষে রাধাকান্ত দেবের উপরেই আর্সত। দেশীয় পাখশালাসমহের 
Baio ও সংস্কারের দিকে রাধাকান্ত বিশেষ যত্রশনীল, তাঁকে সাহায্য করছেন 
ডোঁভড হেয়ার। 

দেশীয় পাঠশালার জন্য নতুন নিয়ম করে দিল সোসাহীটি। যখন-তখন 
am ভার্ত হতে পারবে WI! বছরের গোড়ার দিকে fain সময়ের মধ্যে 
এসে ছান্রদের পাঠশালায় Clo হতে হবে। নতুন নিয়মে সোসাইটির প্রত্যেক 
দেশীয় পাঠশালায় চারটি করে শ্রেণী meri কিন্তু নতুন নিয়মে দেশীয় পাঠ- 
শালা থেকে সদ্দরপোড়ো লুপ্ত হল না। আগে যেমন ছিল, তেমাঁন রইল। 
সদ“রপোড়ো বহাল থেকে গেল। উচ্চশ্রেণীর যেসব ছাত্র নিশ্নশ্ৰেণীর ছাত্রদের 
পড়াশোনায় সাহায্য করে তারাই সর্দারপোড়ো। 

সোসাইটির পাঠশালার ছাত্রদের প্রথম বার্ষিক পরীক্ষা হল ১৮২০ সালে। 
ছাত্র তখন ৩৭৮৭ জন, কিন্তু Tas পরীক্ষা দিল ২৫২ জন ছান্র। কারণ, 
উচ্চতম শ্রেণীর উৎকৃষ্ট ছাত্রেরাই কেবল পরীক্ষা দেবার, 
Viene পেয়েছে। i 

চতুর্থ বার্ধক পরীক্ষা হল ১৮২৪ সালে ২৮-এপ্রিল ৷ সেবার পরীক্ষা 
দেবার অনমাতি পেল ১৫৫ জন ছান্র। সেবার থেকে উচ্চতম শ্রেণীর ছাত্রদের 
মধ্যে লটারি করে Ais পরীক্ষার জন্য TAVIS ত দেবার 1নয়ম mou 
আরপুি-পাঠশালার ইংরেজি বিভাগের ছাত্রদের, পটলডাঙা স্কুলের ছাত্রদের 
এবং হিন্দ; কলেজের সোসাইটির ছাত্রদেরও এই TS পরীক্ষায় যোগ দিতে 
হত। 

বাৰ্ষিক পরণক্ষা বরাবর হয়েছে শোভাবাজারে রাধাকান্ত দেবের বাঁড়তে। 
তাছাড়া ব্রিমাঁসিক পরীক্ষারও ব্যবস্থা হয়োছল; ত্রৈমাঁসক পরীক্ষা সাধারণত 
হত বিভাগায় তত্তাবধায়কদের বাঁড়তে। 

১৮২৪ সালের ৮-জুলাই রাধাকান্ত দেব লিখেছেন : 

“T have great satisfaction in saying that our countrymen 
are convinced of the advantage derived by their children 
from our Society, and that the indigenous Schoolmasters 
and the Parents of Boys who were first alarmed and refused 
to receive our School Books, are anxious to come under 


৬ 


৮২ করুণাসাগর বিদ্যাসাগর 


the control of the Society and that at the commencement of 
the Institution I persuaded 16 or 17 Gooroos only to ask 
our reading Books, and to give examination thereon at my 
House on the 2nd June 1819, pledging myself there should 
not be introduced any religious matter therein, and then 
I divided all the Schools amounting to 166 on Calcutta, into 
four Divisions and named 4 Baboos the present Superinten- 
dents to take care of them, of which 65 Schools are at present 
under the patronage of our Society and the remaining 
masters are about to be joined with them, of 30 small Schools 
have been since abolished on account of the number of 
free Schools which have been established in Calcutta.” ১০ 
সোসাইটির তিরিশাটি পাঠশালা বন্ধ হয়ে গেছে। কিন্তু কিছ7াদন বাদেই 
সোসাইটি দশটি নতুন পাঠশালা খুলে ফেলল। 
আগেই বলা হয়েছে, সোসাইটির চতুর্থ বাৰ্ষিক পরীক্ষার তাঁরখ ১৮২৪ 
সালের ২৮-এপ্রিল তারপর দুবছর বার্ষিক পরণক্ষা হয়ান। পণ্ডম বার্ষিক 
PATE হল ১৮২৭ সালের ২০-ফেব্রুআর। সাকুল্যে ২১০ জন ছাত্র সেবার 
পরীক্ষা দিতে এল ৷ দেশীয় পাঠশালাগুলো থেকে ১২০ জন; পটলডাঙা স্কুল 
থেকে ৩০ জন; আরপ্দীল-পাঠশালা থেকে ৩০ জন; হিন্দু কলেজ থেকে 
৩০ জন। 
১৮২৮ সালের ১-জানআরর সোসাইটির রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে 
র সংখ্যা তখন ১৪৮টি এবং ছাত্রের সংখ্যা ৬১২৬ জন। 
SAI পাঠশালা ও পটলডাঙা স্কুল__দুটিই সোসাইটির আদর্শ 
বিদ্যালয় হয়ে উঠেছে। | " 
আরপ্যাল পাঠশালা ছিল ঠনঠনে কালাবাড়ীর কাছে, কর্ণওয়ালিশ 
স্টরটের পূবাঁদকে। এই পাঠশালায় ডোঁভড হেয়ারের সম্পূর্ণ কৰর্তৃত্ব। 
অবৈতনিক পাঠশালা | কেবলমাত্র গরীব ছাত্রদের জন্য। এই পাঠশালায় একট 
ইংরেজি বিভাগ ছিল, কিন্তু সেখানে আট বছরের কমবয়সী কোনো ছাত্রকে 
ভর্তি করা হত না। যাঁদ দেখা, যেত, ইংরোঁজ 1বিভাগের কোনো ছাত্র বাঙলায় 
fafaa আছে তো তাকে প্রতিদিন দ:-ঘণ্টা বাঙলা পড়ানো Tw 
পাঠশালায় ছাত্রেরা যাতে নিয়মিত উপস্থিত থাকে, সোঁদকেও ডোঁভড় 
হেয়ার সতর্ক WIG রেখেছেন। যে-ছান্র মাসে একাঁদনও কামাই করেনি তাকে 
আট আনা পুরস্কার দেওয়া হত। যে-ছাত্র মাসে মাত্র একাঁদন STRANS, 
তার পুরস্কার ছ-আনা ৷ আর মাসে দ:-দিন উপস্থিত হতে পারেনি যে, সে পেত 
চার ভানা। মাসে দুদিনের বেশ অনপাঁ্থিত থাকলে কোনো পররক্কারের 
|| 
ব্যবস্থা নেই প্রথম রিপোর্টে (১৮৩৫) ্যাডাম সাহেব লিখেছেন : 
“In order to afford sufficient time for the boys to 
acquire a considerable রিও of Bengalee before they 
began to learn English, no pupi! was admitted into the 
rs of age. The scholars were promoted 


2 ‘e eight yea $ 
ey cei oral e h School or to the Hindu College as 


to the Society's Englis 


করুণাসাগর ‘বিদ্যাসাগর ৮৩ 


a reward for their proficiency in Bengalee, the study of 
which they were required to continue until they acquired 
a competent knowledge of the language. This attention 
to the cultivation of the language of the country, the chief 
medium through which instruction can be conveyed to the 
people, was a highly gratifying feature in the operations of 
this society ; and an additional advantage of the school at 
Arpuly was the example which it aflorded to the whole of 
the indigenous schools. The best proof of the estimation, 
in which it was held by the Native inhabitants of the 
neighbourhood, was the frequent earnest solicitation receiv- 
ed from the most respectable Natives to have their children 
educated in it.” ৯৪ 

তারপর পটলডাঙা স্কুলের কথায়, আসা AF! এই পটলডাঙা স্কুলই 
কালক্রমে হয়ে ওঠে সোসাইটির আদর্শ ইংরেজি স্কুল র দেশীয় 
পাঠশালাসমূহের ছাত্রেরা উত্তম বাঙলা শেখার পর প্রথম পটলডাঙা স্কুলে এবং 
পরে হিন্দ: কলেজে--অথবা দুজায়গাতেই_ভাঁত” হতে পারত তবে পটল- 
ডাঙা স্কুল" থেকেই সবচেয়ে ভালো ছাত্রদের সোসাইটির খরচে হিন্দ; কলেজে 
ডাঙা স্কুল Deere স্কুলটিকে বলা হত হিন্দ; কলেজের 'প্রগারেটার 
স্কুল ৷ পটলডাঙা স্কুলের ছাত্রেরাই হিন্দ কলেজে গিয়েও LA ভালো ছি 


TS S ` TO 
ave শন একটি কলেজ খুলেছে। দুবছর বাদে কলকাতায় Term 
কলেজ স্থাপিত হল-স্থাপাঁয়তা tao িডলটন। এই দুই কলেজেই 

ংরোঁজতে সর্বাবধ শিক্ষার ব্যবস্থা। পাদরীদের কলেজ_অতএব মলি 


খেলা হবে। এ-বিষয়ে গবর্ণমেন্টকে পরামর্শ দিয়েছেন ডঃ হোরেস হেমান 
rd t meeps কলেজের জনা বছরে rien mm গাতত 


টাকা খরচ করতে গবর্ণমেণ্ট AiG | কলকাতার সংস্কৃত কলেজে আপাতত 
টাকা খরচ করতে বপন ভবিষ্যতে, আশা করা যায়, পাঠাবল্তু প্রসার 
১ আগস্টের একা 


হবে ৷ কলকাতার সংস্কৃত কলেজ সম্পর্কে ১৮২১ সালের ২ 
সরকারী উচ্চারণ : , 


s “The committee will bear in mind that the immediate 


object of the institution is the cultivation of Hindu litera- 


৮৪ করুণাসাগর বিদ্যাসাগর 


ture. Yet it is in the judgment of His Lordship in council, 
a purpose of much deeper interest to seek every practicable 
means of effecting the gradual diffusion of European 
knowledge. It seems indeed no unreasonable anticipation 
to hope that if the higher and the educated classes among 
the Hindus shall, through the medium of their sacred 
language, be imbucd with a taste for the European litera- 
ture and science, general acquaintance with these and with 
the language whence they are drawn, will be as surely and 
as extensively communicated as by any attempt at direct 
instruction by other and humbler seminaries.” » 


সরাসরি ইংরেজ শিক্ষাবিস্তারে Somat হলে যাঁদ ভারতবর্ধ [quu 
হয়ে ওঠে এই আশঙ্কাতেই গবর্ণমেন্ট তখন এ-দেশের ভাষায় পাশ্চান্ত্য বিদ্যা 

স্তারের জন্য ইচ্ছুক হরেছে। 

১৮২৩ সালের প্রথমার্ধে হিন্দ কলেজ গবৰ্ণমেণ্টের কাছে সাহায্য প্রার্থনা 
করল এবং ব্যর্থ হল। = 

সংস্কৃত, শিক্ষাবস্তারের উদ্দেশ্যে গবৰ্ণমেণ্ট কলকাতায় সংস্কৃত কলেজ 
স্থাপনে উদ্যোগী হয়েছে, এ-সংবাদে রামমোহন রায় সন্তুষ্ট হতে পারেনান। 
রামমোহনের বিবেচনার সংস্কৃতের মতো WAR ভাষা সম্পূর্ণরূপে আয়ত্ত 
করতেই প্রায় সমস্ত জীবন কেটে যায় এবং সংস্কত শিক্ষাব্যবস্থার ফলে 
এ-দেশ তিমিরাচ্ছন্ন হরে থাকবে। যে-শিক্ষাব্যবস্থার ফলে MA জাতি- 
নমূহ প্‌খিবর অন্যান্য জাতির তুলনায় ue হয়ে আছে, রামমোহন ইচ্ছা 
করেছেন, ভারতবর্ষেও সেইরকম শিক্ষাব্যবস্থা প্রবা্তত হোক। 

১৮২৩ সালের ১১-ডিসেম্বর স্বদেশবাসীর পক্ষ থেকে রামমোহন রায় 
বড়লাট লর্ড আমহাস্ট'কে একখানা দীর্ঘ চিঠি লিখেছেন। চিঠিখানা বড়- 
লাটের হাতে পেশছে দিয়েছেন কলকাতার লর্ড বিশপ হেবার। হেবার সাহেবের 
মতে এই চিঠিখানা ‘for its good English, good sense, and 
forcible arguments, is a real curiosity, as coming from an 
Asiatic.’ 


রামমোহ্‌নের এই চিঠির বন্তব্যকে বড়লাট কিছুমাত্র মর্যাদা দিলেন না। 

এ. SUITE নামে একজন সাহেব তখন গবর্ণমেন্টের আযাষ্টিং ডেপুটি 
পাৰ্শিয়ান সেরেটারি। কর্তৃপক্ষের নির্দেশে স্টার্লং, ১৮২৪ সালের ২- 
জান্‌আরি, বথাবিহিত মন্তব্যসহ রামমোহনের চিঠিখানার একাট প্রাতীলপি 
পাঠিয়ে দিলেন জেনারেল কমিটি অফ পাবালক ইনস্ট্রাকশনের কাছে। 

স্টল সাহেবের মন্তব্য তুলে দিচ্ছি : 

“I am directed to transmit to you, for information, the 
accompanying copy of a representation addressed by 
Rammohun Roy, to the Right Hon'ble the Governor 
General in council, expressing disappointment on the part 
of himself and his countrymen, at the resolution of Govern- 


ment to establish a new Sanskrit College in Calcutta, 


— b. 


— ] 


করুণাসাগর বিদ্যাসাগর - ৮৫ 


instead of a seminary designed to impart instruction, exclu- 
sively in the arts, sciences and philosophy of Europe. 

2. In furnishing your commitiee with a copy of the 
paper, His Lordship in council cannot abstain from remark- 
ing, that it is obviously written under an: imperfect and 
erroneous conception of the pjan of education, and course 
of study, which it is proposed to introduce into the new 
College, that the defects and demerits of Sanskrit literature, 
and Philosophy, are therein represented in an exaggerated 
lisht, and that the arguments in favour of encouraging 
native learning, as well as the positive obligation to promote 
its revival and improvement, imposed on the Government 
by the terms of the Act of Parliament, directing the appro- 
priation of certain funds to the object of Public Education, 
‘have been wholly overlooked by the writer. 

3. 'The letter of Rammohun Roy is not considered to 
call for any answer on the part of Government, but it will 
of course be at the discretion of your committee to address 
any observations, which you may deem the occasion to 
require, either to Rammohun Roy himself or to Govern- 
ment." > 


রামমোহনের বন্তব্য জেনারেল কাঁমাটর কাছেও উপেক্ষিত হল। কাঁমাটর 
বিবেচনায় রামমোহনের TET তাঁর ব্যাত্তগত, এই বন্তব্যের সঙ্গে জনসাধারণের 
কোনো সম্পর্ক নেই। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন মন্তব্য 


করেছে: à 
"Under the discretion vested in the committee with 
respect to addressing any observations on the letter of 
Rammohun Roy either to himself or to Government the 
committee resolve that it is unnecessary to offer any remarks. 
The erroneous impressions, entertained by the author of 
the letter are sufficiently adverted to in the letter from the 
secretary to the Government, but had the views takén in 
the letter been even less inaccurate the committee would 
still conceive it entitled to no reply, as it has disingenuously 
assumed a character to which it has no pretensions. The 
application to Government against the cultivation of Hindu 
literature, and in favour of the substitution of European 
tuition, is made professedly on the part, and in the name 
of the natives of India. But it bears the signature of one 
individual alone, whose opinions are well known to be 
hostile to those entertained by almost all his countrymen. 


৮৬ করুণাসাগর বিদ্যাসাগর 


‘Fhe letter of Rammohun Roy does not therefore express 
the opinion of any portion of the natives of India, and it is 
assertion to that effect, is a dereliction of truth, which 
cancels the claim of its author to respectful consideration." ১৭ 

১৮২৪ সালের ১-জানূআরি বৌবাজারের একটা ভাড়াটে বড়তে সংস্কৃত 
‘কলেজ খোলা হল। সংস্কৃত কলেজে ব্ৰাহ্মণ ও বৈদ্য ছাড়া অন্য কেউ wie’ 
হতে পারত না। 

সংস্কৃত কলেজের বাড়ির জন্য গোলদশীঘর উত্তরাঁদকে পাঁচ বিঘা সাত 
কাঠা জাম কেনা হল। তার মধ্যে দ:-বিঘা কেনা হয়েছে ডোভড হেয়ারের 
কাছ থেকে, দর পড়েছে প্রতি কাঠা পাঁচশো টাকা। 

১৮২৪ সালে হিন্দ; কলেজও চলে এল বৌবাজারে, সংস্কৃত কলেজের 

একটা ভাড়াটে বাঁড়িতে। গবর্ণমেন্ট তখন হিন্দ কলেজকে মাসে- 

মাসে দশো আশি টাকা দিতে রাজি হয়েছে। আর্থিক অস্বীবধায় আছে তখন 
হিন্দ; কলেজ। সাব্যস্ত হল, সংস্কৃত কলেজের জন্য ফেবাঁড় উঠবে ‘সেই 
বাড়তেই হিন্দ; কলেজ ও স্কুলের জন্য ব্যবস্থা রাখতে হবে। বাড়ির জন্য 
গবর্ণমেণ্ট প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা মঞ্জুর করল। 


এবং বিনা ভ ড়ায় ন্দেন্‌ কলেজের জন্য মেকানক্স, টিক 
অ , ইলেকাঁট্টাসাঁট, এবং কোঁমাস্ট্র শেখানোর নানারকম 
জিনিসপত্র আনিয়ে দিলেন। সমস্ত সাজসরঞ্জাম কলকাতায় এল ১৮২৩ সালের 


কোথায় রাথা হবে এসব জানস? সাব্যস্ত হল, iw 
এসব জিনিস আলাদা করে রাখা হবে। শে: নসর উই বিছা ঘরে 
না, Ore শিক্ষক কই? ১৮২৪ সাল থেকে কলকাতা টাঁকশালের ফোরম্যান 

১৮২৪ সাল থেকে গবৰ্ণমেণ্ট হিন্দ; কলেজকে অৰ্থসাহায্য কর 
সরকারা পক্ষ থেকে ডঃ উইলসন হিন্দ; কলেজের elus dus ১৪০৭ 
পক্ষ থেকে তিনি হিন্দ, কলেজ পাঁরচালনার অন্যতম সহারক। "হন্দু কলে 
অধ্যক্ষ-সভা তাঁকে সহকারী সভাপতি’ নির্বাচিত করে tre | i 

১৮২৫ সালে, হিন্দ, কলেজের অধ্যক্ষ-সভার সদস্য হয়ে এলেন ডোঁভড় 
হেয়ার। ইতিপূর্বে আর কোনো অহিন্দন হিন্দ; কলেজের অধ্যক্ষ-সভার সদস্য 
হননি। 

১৮২৫ সালে হিন্দ: কলেজের কোষাধ্যক্ষ জোসেফ ব্যারেটো কোম্পানি 
ফেল পড়ল। সরকারা সাহায্যের উপর আরো বেশি নির্ভর করতে বাধ্য হল 
হিন্দ; কলেজ ৷ এই বছরেই হিন্দু কলেজকে রাজা বৈদানাথ রায় দান করলেন 
পণ্টাশ হাজার টাকা, রাজা কালীশঙ্কর ঘোষাল কুড়ি হাজার টাকা, রাজা 
হরিনাথ রায় কুঁড়ি হজার টাকা। 

১৮২৪ সালের ২৫-ফেব্রুআরি সংস্কৃত কলেজগ্‌হের 'ভাত্তিপ্রস্তর স্থাঁপত 
হয়েছে। দু-বছরের বেশি সময় লাগল ATG উঠতে। ১৮২৬ সালের ১-মে 
সংস্কৃত কলেজ (হিন্দ; কলেজ ও স্কুল সহ) নতুন বাড়িতে এল। একই বাড়িতে 
দুই কলেজের ছাৰ হয়ে এল নানা সম্ভ্ৰান্ত পরিবারের 1হিন্দ,সন্তান এবং 
কেবলমান্র ব্রাহ্মণ ও বৈদ্যসন্তান। 


করুণাসাগর বিদ্যাসাগর ৮৭ 
J. Ker — লিখেছেন : ` 

“When the new building was completed, the students 
of both the Sanscrit and Hindu Colleges were removed to 
it; the former occupying the central building and the latter 
the adjoining wings. 

It is curious to observe the precautions that were used 
at this early period, to prevent all communication between 
the two classes of students. The two contiguous buildings 
were separated by a wall surmounted by iron rails. It was 
thought that there would be no objection to “a common 
entrance.” The two classes of students, the once born and 
the twice born, could not be prevented from breathing the 
same air and walking under the same sky. Similarly, they 
might be permitted to enter by a common gate, provided it 
were sufficiently wide for them. to pass through it without 
coming into actual contact. But no further concession 
could be allowed. The central building must be fenced 
off and separated from the wings by a distinct euclosure, so 
as effectually to debar the students of the one Institution 
from entering within the precincts of the other. More 
especially was it considered desirable that the “out-offices 
should be perfectly distinct, in compliance with what was 
considered as “the most inveterate of Native prejudices. 

It was however, expected by the European gentlemen 
interested in the progress of the College, that the necessity 
for these precautions would only be temporary.” > 


bis 


১৮২৯ সালের ১-জুন ঈশ্বর ভার্ত হল সংস্কৃত কলেজে । তখন ঈশ্বরের 
বয়স ন-বছর। 
দিনের পর দিন বেলা নটার সময় ঈশ্বর বড়বাজারের বাসা থেকে বাবার 
সঙ্গে পটলডাঙার কলেজে গেছে। ছটির পর বেলা চারটের সময় আবার বাবা 
ঈশবরকে কলেজ থেকে বাসায় নিয়ে এসেছেন। 
হখাদন পর বাবা বঝলেন, এখন ঈশ্বর একা-একা বাসা থেকে কলেজে 
ষাওয়া-আসা করতে পারবে। তাই হল। একা-একা ঈশ্বর কলেজে Ud ছাতা 
মাথায় দিয়ে একা-একা একটি ছোটোখোটো মানব কলেজে যায়। দূর থেকে 


দেখলে মনে হত, যেন একটি ছাতাই আপনা-আপাঁন হেটে যাচ্ছে, যেন ছাতার 


প্রত্যেকাদন রাত্রে বাবার কাছে পড়া THCS হয়। কণামান্ত এাঁদক-ওাদিক- 
হলে আর রক্ষা নেই। 


ঈশ্বরেরা বড়ো গরাব্‌। রোজ YOU ভাত an N 
যদি বা জোটে, সবসময় পেট ভরে খাবার মতো জোটে না। অনেক সময় মেলা 
লবণ দিয়ে ভাত খেতে EN! যখন মাছন্তৱকারি জোটে wwe. cer ae 
মাছ-তরকার খাবার উপায় নেই। মাছ-তরকারির ঝোল হল। একবেলা ভাত 
আর WM, ঝোল চুলল। আরেকবেলা ভাত আর তরকাঁর। মাছটুকু রইল 
পরদিনের জন্য। সেদিন ওই মাছ দিয়ে অম্বল রাধা হল। আর ভাত। 

রান্নাঘরটা অন্ধকার। একফোটা রোদ পড়ে না সেখানে। তার উপর a. 
ঘরের পাশে একটা নরককৃণ্ড। মলমূত্র আর কৃমিকীটে ww 

দগন্ধ তো আছেই, তার চেয়েও বিশ্রী ব্যাপার আছে একটা । খাবর 
সময় ঈশ্বরকে এক ঘটি জল নিয়ে বসতে হয়। তা না হলে ভাত খবার উপায় 
নেই। দলেদলে কৃমি ঈশ্বরের থালার দিকে এগিয়ে আসে। ঘাঁট থেকে জল 


রান্নাঘরে আরশোলার ভারি উৎপাত। 
একদিন খেতে বসে ঈশ্বর দেখল. তরকারির মধ্যে «কটা আরশোলা। না, 


ঈশ্বর সেকথা তখন কাউকে বলেনি। যদি বলত, নিশ্চয়ই আর-সকলের খাওয়া 


করূণাসাগর বিদ্যাসাগর ৮৯. 


Oya হয়ে বেত। কিম্বা, যাঁদ আরশোলাটাকে পাতের পাশে কেলে দিত, 
UTS কারো চোখে পড়ত। ফল একই হত, আর-সকনোর খাওয়া পণ্ড Fo! 
আর কারো যাতে অসুবিধা না হয়, আর-কেউ যাতে কছুই টের না পায়, 
এমানভাবে ঈশ্বর Cas fet সঙ্গে আরশোলাটাকেও খেয়ে ফেলল ৷ 

ঈশ্বর ভার একগ:য়ে। যা বলা হবে, ঠিক তায় Bevis করে বসে 
থাকবে। ঠাকুরদাসও ছেলেকে চেনেন। কাজ হাসিল করার জন্য 1তানও 
যেমনটি করাতে চাইতেন ঠিক তার উল্টোটি করতে বলতেন ঈশ্বরকে | 

ঠাকুরদাস বললেন--ঈশ্বর, আজ একখানা খুব পরিষ্কার কাপড় পরে 
যাও। 

অর্থাৎ, ঠাকুরদাসের ইচ্ছা, ঈশ্বর আজ ময়লা FING পরে AE! 

সেই রকমই হত। ঈশ্বর ময়লা কাপড় পরে যেত। মনে-মনে ঠাকুরদাস বা 
চেয়েছেন, অনেক সময় তাই হয়েছে। 

কিন্তু সবসময় হয়ান। একেকাঁদন ঈশ্বর ধরে ফেলেছে হয়তো একটা 
কাজ আধাআধি করে ঈশ্বর বুঝতে পেরেছে যে কাজটা নিজের ইচ্ছায় হচ্ছে 
না, বাবার ইচ্ছায়ই হচ্ছে। হয়তো বাবা বলেছেন, ঈশ্বর, আজ তোমার স্নান 
করা হবে না।' ঈশ্বর তাড়াতাঁড় গায়ে তেল মেখে ফেলেছে। তারপর বুঝতে 
পেরেছে, বাবার ইচ্ছা আজ সে স্নান করে। সঙ্গে-সঙ্গে বে'কে বসেছে। না, 
আজ আর কিছুতেই স্নান নয়। ঠাকুরদাস তখন ঈশ্বরকে গণ্গার ঘাটে নামিয়ে 
দিয়েছেন, কিছতেই ঈশ্বর তব ডুব দিচ্ছে না; ঠাকুরদাস জোর করে, ঈশ্বরকে 
স্নান কাঁরয়েছেন, বিরন্ত হয়ে বলেছেন_-এখড়ে বাছদ্রই বটে। বাবা ঠাট্টা করে 
বলছিলেন; কিনতু 1তান সাক্ষাৎ খাঁৰ ছিলেন, তাঁর Sue মিথ্যে হব নন 


গুরুতর লোক উপদেশ দিলেও ঈশ্বর ঘাড় gia স্থিরভাবে Tiga থাকে। 


ঠাকুণদাস প্রহার করেও ফল পান না, ঈশ্বর নিজের জিদ বজার বালে 
সেজন্য ঠাকুরদাস ঈশ্বরের নাম ‘দয়েছেন_ঘাড়কে‘দো ৷ অর্থাৎ, ঘাড় ব'কালে 


জ্লছে, তাহলে আর নিস্তার রধোর কর 
ঈশ্বরের কান্না শুনে ও-বাঁড়র মেয়েরা ছুটে আসতেন, বলতেন_এত মার 


দরের ALI "আপনি ব্ৰাহ্মণ, আমাদের বাড়তে TARE করে আমাহডে 


পাতকগ্রস্ত করবেন না। এরকম মারধোর করতে হলে আপাঁন এ-বাসা ছেড়ে 


মারের ভয়ে ঈশ্বর জেগে থাকত। অনেক সময় ঘ: : 
দূ-চোগে ew"r তেল লাগাত। ee ছটফট করত, VG থাকত নাকে 
রাত জেগে পড়ত। আবার শেষরান্রে বাবা Hass 
মুখে-মুখে শ্লোক শেখাতেন। : 

গঙ্গাস্নান সেরে এসে নিয়মিত প্রাতঃসন্ধ্যা করে ঈশ্বর 


একবাব সন্ধ্যা ভুলে গেল৷ কিন্তু সেকথা 
করার সময় এমনভাবে হাত-টাত নাড়ূত যেন সবাবছ ঠিকই মনে আছে 


ঈশ্বরের কাকা, নাম কালিদাস বন্দ্যোপাধ্যায়, কে জানে কেন, এ 


SO, s করুণাসাগর বিদ্যাসাগর 

সহা কুরলেন। heu chr কিছু বললেন: না। Gee বললেন_ 
বে সাধ্য হুল গৈছি। বিশেষত আমরা বিষয়] লোক, তুমি সংস্কৃত পড়েছ, 
তোমার শুদ্ধ হবে, অতএব একবার সম্ধ্যাটি তুমি আবৃত্তি কর, আমি শুনতে 
চাই। 


সব তো ভুলে গেছে, কিছুই বলতে পারল না ঈশ্বর। 
কালিদাস 


eis ঈশ্বর সন্ধ্যা সমস্ত ভুলে গেছে। 
মাছিমিছি কেবল ZTS- ত নেড়ে কাজ সারে। 
z বিলক্ষণ প্রহার করলেন ঈম্বরকে॥ IERT শেখা না 
হলে কিছু খেতে দেব না। 
পথি দেখে আবার সন্ধ্যা মুখস্থ করল ঈশ্বর।* টু 
হাতে DITS মার খেয়ে ঈশ্বর একাঁদন পালিয়ে গিয়েছে 


কার পেরেছে, বহু পাচি মাস es ভান 
পদ্রস্কার পেয়েছে, বৃত্তি পেয়েছে। 
বত টার ছাদের rea নিশাই খাইযেছে Seen দারোয়ান 
Sree ur খোর করে SH ছারদের নতুন কাপড় কিনে frome S 
জে রক AEG কেটে মা কাপড় তোর করে Vig আয় 
কলকাতার পাঠিয়ে দিতেন। সেই কাপড় পরত | 

পুজোর ছুটিতে ঈশ্বর যখন দেশের বাড়িতে যেত, গরীব-দ:ঃখাদের 
লাগতো TR করত। অনোর কাপড় নেই, গামছা পরে = 


হইতেন, এর০প কাষে কিছুমান per ছিল না। নিঃসম্প্ী় অর্থাৎ কোন- 
রূপ RET না থাকিলেও পাঁড়িত লোকের FELT স্বহস্তে পৰিচ্কায় 
কারিতেন। পাঁড়িত লোকের pe কারে ব্যাপত থাকিয়া রাজাকার 


তিনি নির্ভয়ে ও অসক্কুচিত চিত্তে সেইরপ রোগণর “ratty 
vci সি oor Ieee হয শত 
ন। তাহার এবন্বিধ গণে থাকায় তৎকালে কলেজের সকল শিক্ষক ও 

ছা বন্দের z z পা ছিলেন 14 
i s> ৮ Tate গিয়েও ঈশ্বর তেমনি অন্যের দুঃখে 
কাতর ও সক্রিয়। শব্ভুচন্দ্ৰ বিদ্যাৱত্ত লিখেছেন : “পূজার অবকাশে দেশে আগমন 


করুণাসাগর বিদ্যাসাগর ৯১ 


কাঁরলে যে যে গ্রাতবাসগণ পীড়িত হইয়াছেন শুনতেন, (ঈশ্বরচন্দ্র) তাহাদের 
বাটতে HAUT যাইতেন এবং তাহাদের শহশ্রুষাঁদ কার্ষেয স্বতঃ T হইতেন। 
অপর লোকে রোগীর শশ্ৰযাদি কাৰ্য্যে নিষ্ত থাকতে ঘণা প্রকাশ বা ক্লেশ 
বোধ কাঁরত, কিন্তু অগ্ৰজ যে কোন জাতীয় লোকের পাড়া হইলে G 
চিন্তে তাহাদের সেবা কাঁরতে অত্যন্ত সন্তোষ প্রকাশ কাঁরতেন, একারণ 
তৎকালে দেশস্থ লোক দাদাকে দয়াময় বালত। অনেকেই দৌখয়াছেন বে, 
সামান্য বিড়াল বা কুকুর মারলেও দৌখয়া তাঁহার চক্ষে জল আসিত/, কোন 
লোক রোদন কাঁরলে তিনিও তাহাদের HIS রোদনে প্রবৃত্ত ACCA” 

বাল্যকাল থেকেই যার হৃদয়ে এত দয়া, কোনোকালেই কি তার জীবনে 
সখশান্তির আশা আছে? 

সংস্কৃত কলেজে অনেক শ্রেণী। 

ঈশ্বর প্রথম ভার্ত হয়েছে ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে। ১৮২৯ সালের 
জুন থেকে ১৮৩৩ সালের জানন 4 পর্যন্ত পড়েছে সেই শ্রেণীতে 

প্রথম তিন বংসরে মন্ধবোধপাঠ সমাপ্ত করিয়া, শেষ ছয় মাসে 


বস্তুতঃ পজ্যপাদ তক্কবাগীশ মহাশয় 
: ছিলেন বলিয়া অসাধারণ প্রাতম্ঠালাভ 


বারই পুরস্কার পেয়ে 
_ আউট-স্ট€ডেন্ট রূপে ব্যাকরণ ও নগদ র 
উত্তররামচাঁরত ও TARA! ১৮৩২-৩৩ 


£ পে-স্টডেণ্ট রূপে নগদ দু-টাকা | 


Powers এবং তকবাগাঁশ ও মধুসনদন বাচস্পতির অনুরোধের 
কলেজ পাঁরত্যাগ করতে পারলেন ar? 

আনতে লেখাপড়া শেখার জন্য ঈশ্বরের TRA wes নেই পরা 
ঠাকুরদাসকে TAS ATS দশটার সময় খেয়ে উঠে শায়ে পড়ব রাত রা 
বাজলে আপনি আমায় তুলে দেবেন, নয়তো আমার পড়া হবে না! 


balan 31057152511 ১04৮ bia | MOVES heb llb? Bisdak lije Sus 
Lala bik 185৯ bba 14105 lell lele npaiya Sale Myje 
১1595050410 EDDA BIS 2 16 ৬৯০ ৮৬৯৯১ ERE la 
BAGG (lle Bl 4৮48 Mb? | DBZ IES Meals [los Shells Pile 
Lab) তা : PARo, KEMP) 258৬ 
eq “ALOISTFY JO Www Bledlcob|S ৪8215 
Go Boe) 1০৯৭০ iem BE Bldpbi) ABIA cerpuj 
qsniag, jo KSH arth Bla 1২481৮1 "bjeMiaz]lie + 23854 
চ| ৮৭৮ 3282৯ Whi ৯১৯৬ 4৮৬ She 8৪ 20-8048 
"pel M 
৮1০১৯ ১১৬ ১2:52 0805 1292 ও és ES Jed AM 
। ১০০৯ lib 0৮০০১১০১১০৬ WELD) | MEM Bidb) ৯০৯১৯ Isale 
bibak তাবে ০১৬ 15294 


bibla Bika? 11 11০2725212৮ kabe Be bul eed} 
৷ 89৮৯৫ bad) 12 1৯৯৮ ilu ৮5:8১ GAZ 141918011ধ 
। ১291৩ QB 101৯114 ae, EGER 
maoa 10০১ 00৫ BàgbeeQ Bia be lbe? Mela k? 4০৫ ১০১ 
EUM) । DIGS 05০৮৮ Bled 08 bls Als, 192.৮) 220 sled 2৮82 
pbi) BI 12102 JOH) Ibid) bha gela উট? 11120 1582152৮ }*) [9টা 
made 1 201 2295৫ zn] 1528 bee 110 Be slelite 
geal ৯০৮1৬ D DE] ABI bel 
‘abla BESA Li || " n" p" | 2 $ 1৯১411১১2 "us, e € 6০৫, 
BAe Bee ALLRA 1 287৩2 2৮ 14015 ২৮5 12216 1৩115 
৪2৩ BH ae 15213৯১৮১০১ 12141152821 22215 
১56 ৩১৯৩ Elie" 21521 DOAS 92৯2 plateh? 12215 ০০4 
seal BREE 21211151155 1৯82 
19.১02 ৮75৯ BH klia | উ!৮ OB fle GOL] [bie Jallslfb 6" 
hia 21৫1৯ bla JED Bed? tla) Ilie Ex RMD 6221৩], 1১ 
১715৮01119 Sp bie deb ১৯৩ aslda ARS blob ZD 1৭০ 
MIS SIIAT Akade biceps © 11151৯1৮) 1181895 Blato ba 
৬2১৮ Gla GIR BIZA 1551৮8৪৩৯৮০ এ৪হ ৯1২১০৩1০১০৪ 
। 91৮1৯:০১ akle ib» আত fem lidl ১12১৯ ED b 
Bee BIDLA clk Sl BB Sola Lbb? Ibia BIST blot 11815 
Bidslol SO [bbls Dis plab kbe ৫৯ ১১০৭৩ 11৯7০ 
5৫১৮ Ibale 29819 1011৯ Leeda BIAbLS Ladin 25111058111 


v 


{৮৪ ৯১০৬ 14085 19015 ১৪০৪৮১14৮৯৪, lols 


os 151108৯1 ১০1০/০৮৬ 


= 


নি । 222 ই DA 8৩22 129৮5 
Wi» pen lla bibe] ENOL ১১৪ 41৮৮1 Bedouin’ Robb] 14.213 + 


1১2৯1৮10১19 1৮1 ZEI belke 141০2; BIA 15৮1০ 
PERO ৮৮4৪ । ইউ ৬3৮০ ২৮৮৯০ 18452 2150৮ © ত সহ 
৮1১৩৯ D hal" flde BIZA 100 121৮০) D Lui) ible D 2০৬ ৫2২ 
14152 “Alle ৩০৯৮2 | উই এ উই kb LIED 1094 4445 24৮ 
টা 15281 bilak idole dh LIB WA 81851191৮৬০ 5১15 
Bile esd ৮৯2৩৯ 15৫২ 1285 bl bilb poelo Enlai 1207০, 
I Ble bz le alls Ole LA GOLD) ble SIb Bidal 
Eisele ba Bub] 11521 lb Bible) 14455820৮৮৫ 
Bille Biola ba 0514502) Bèl Belt (Lhllsals)., 
i Badla, ৯৮1৮৮] pèle 


X acl 1912 


(২৪8582215৯8 20h) wide ০৩০১০ beads bile DOAS Ad} 


6 ‘ON pey ysysuq Ella e ‘on Jope2y [vonoog : AWN 
Bibbie Jeon Lia ES Hits pot ees 
219 PLY Ells 399919 Jo Aro SIFY Ble 1-৮, 1১৮৬ 1595 
Sede ee AEDA 18৮৮০ $ klb Blade ৪০-০০৪৭ 11054 521 
রি ; D Aynan ৮১৮ 22515792515 3175527991৮ 
৫ MAk BIA bye এই DL)» Bs) leb WIL) pee blz Gode 
GLEN BRIG ble 12১28 11৯ bole pied pole ballon ed 
TOS 82014 ৮৯৪৭ (us 510 BIEDE BDZ tose adadle 


Bisle, Bil XA DRE elie ৰ 3 

1521৯ 1115 AIS) ॥৮০৪,৭১৮%৷- 
1৮191159১2১ ৮211591৯ 1515 È? ৮11 15৯1৮ rs Ehe Blob elt. 
ERA Iloh} 1288 Ol 18819 1০8 thle 121525১1216 ৮৮০ 11181 
৫12 1219৮ fet Bidet Bl, Toho [blo Iib 1219, Lalle? isl 
Leik D Leh? able BOA Boeke 1181৮ b) D 12022 © te) liste 110 


Eb 1515 151521%8 lb Blhiollj. 22উই lolli) bel Bb» i BOL dole 
GEIS এ 118১ 10581 Mino 1 8118515৮৯1৮ 158, 11102 1 2228৯ 
WA 1558) WRU 5৭151514515 81৯58118515 Eiba ৯৮ 
1 1৯218, 2৩৮ 4১2) Bie bbl Lely ea Lhe D Mlle 
141৯) BUEZ? Si bos 01 HIE) Bllbb-O. 12৯৯৮ BIZA 
Sb Mkea Libh! Bn ple j£52 QS bolle pole 11528111512 
228৬ Bile Biblio 1011৬ Oe থা Bebb La) ৮2৮ 
Q'a BO Bbes 155081৯৯22৯ 1৮1৮ 10১1162থ Gelblls adie 
1153519187৯ ১১1৮০: ৮2৯৩] ৯1৮114৮1৮৯৮ 151৮৪ 

| 22) 2১1/1112 ১৮৮ 

। 15201 His bbele 
bs 1৫4 1,516} 1২৮18 | bal ৪2৯10558185 OA 122৮2 


191218৮) 15141 হত 


৯৪ করুণাসাগর বিদ্যাসাগর 


কারিতেন, ভোজনের পর উচ্ছিষ্ট মুন্ত ও বাসন ধোঁত কারতে হইত। হাড় 
মাজর।, বাসন ধোত করিয়া, ও স্থান মস্ত করায় অঙ্গুলির অগ্রভাগ ও নখ- 
গুল ক্ষয় হইয়া বাইত। হারদ্রা বাটার জন্য হস্তে হারদ্রার চিহ্ন থাঁকত।”১৭ 

৯৮৩৫ সালের কেন্র“আরতে ঈশ্বর এসেছে অলঙ্কার-শ্রেণীতে, একবছর 
পড়েছে সেই শ্ৰেণীতে | জলঙ্কারের অধ্যাপক তখন প্রেমচন্দ্র তর্কবাগীশ pr 

দুবেলা রান্না করতে হয় ঈশ্বরকে; TAT করতে-করতে পাঠ্যপুস্তক 
নিয়ে পড়ে। কলেজে যাওয়ার সময় পথে বই দেখতে-দেখতে যায়। 

শম্ভুচন্দ্র বিদ্যারত্ন লিখেছেন: “(ঈশ্বরচন্দ্র এক দিন মধ্যম সহোদর 
দীনবন্ধ্‌কে সন্ধ্যার সময় বাজার কারতে পাঠাইয়াছিলেন। রাত্রি একাদশ TIES 
অতাঁত হইতে aa তথাপি দীনবন্ধু বাসায় উপস্থিত না হওয়াতে, SZA 
অত্যন্ত HORT হইল। STM জন্য উচ্চৈঃস্বরে রোদন কাঁরতে লাগিলেন, 
অবশেষে অন্যান্য লোকের উপদেশাননসারে প্রথমতঃ বড়বাজারে কাশীনাথবাবূর 
বাজারে IRALA কাঁরলেন। তথায় অনুসন্ধান Im ATA যোড়া- 
স.কো নূতন বাজারে অনুসন্ধান করেন; তথায় দেখলেন, নং A 
দেওয়াল ঠেস দিয়া নিদ্রা যাইতেছেন। নিদ্রা ভাঙ্গাইয়া FAR 
যান। অগ্রজ মহাশয় ছোট ছোট ভাই ও ভাঁগনণীদগকে আন্তারক স্নেহ 
কারতেন। এরূপ ভ্রতৃস্নেহ অপর কাহারও দৃচ্টিগোচর হয় ae > 

অলঙ্কার-শ্রেণীতে ঈশ্বরকে পড়তে হয়েছে সাহত্যদর্পণ, কাব্যপ্ৰকাশ ও 
রসগঙ্গাধর। ১৮৩৫-৩৬ সালের বাৰ্ষিক পরাক্ষায় প্রথম হয়ে ঈশ্বর পুরস্কার 
পেয়েছে AMAT, স.হিত্যদৰ্পণ্‌, কাব্যপ্ৰকাশ, রক্মাবলশ, মালতামাধব, Coram 
চরিত, পল 3 

অলণকার-শ্রেণ তে পড়বার সময় ঈশ্বর প্রত্যহ কলেজ ছুটির পর বিকেল 
ev চম্পতি ও RGA বাচস্পতির বাসায় যেত। তাঁরা ঈশ্বরকে spa স্নেহ 
করতেন। সেই বাসায় ঈশ্বর সন্ধ্যা পর্যন্ত সাহিত্যদর্পণ দেখত। *" 

একদিন সেই বাসায় প্রখ্যাত পণ্ডিত জয়নারায়ণ তকপণ্টানন এসেছেন। 
ঈশ্বরকে সাহিত্যদর্পণ পড়তে দেখে তিনি বাচস্পতিকে জিজ্ঞেস করলেন 
এই অল্পবয়স্ক বালক কি সাহিত্যদর্পণ বুঝতে পারে? 

বচস্পাঁত বললেন_কারকম শিখেছে জিজ্ঞেস করে দেখুন। 

সাহিত্যদপ্পণের রসের বিচারস্থল জিজ্ঞেস করা হল। ঈশ্বরের ব্যাখ্যা 
শুনে জয়ন রায়ণ আশ্চর্য হয়ে বললেন_এই বালক বড়ো হলে বাঙ 
মধ্যে অদ্বিতাঁয় লোক হবে ৷ এত অল্পবরসে সংস্কৃতভাষায় এমন পণ্ডিত আম 
কখনো দেখিনি | 

তারানাথ তকর্বাচস্পাত বললেন--আমরা এই বালককে কলেজের মহামূল) 
অলঙ্কারস্বরূপ জ্ঞান করে থাকি।১১ 

প্রেচন্দ্র যোগস ধন করতেন। যোগবলে প্ৰেমচন্দ্ৰ নাকি আসন থেকে একট 
উপরে উঠতে পারতেন | যোগ-টোগের দিকে নজর গেল ঈশ্বরের । আর দু-জন 
বন্ধূর সঙ্গে ঈশ্বর নিশ্বাস বন্ধ করে ঠনঠনে কালীবাঁড় থেকে সংস্কৃত কলেজ 
অবধি যেতে আরম্ভ করল।২২ এ অবশ্যি খুব আশ্চর্য কোনো ঘটনা নয়। 

আশ্চর্য একটা ঘটনা হল একদিন প্রেমচন্দ্রের একখানা পথ নিয়ে। 

প্রেমচন্দ্রের একখানা হাতে-লেখা পথ ছিল। 'সাহতাদর্পণে'র একখানা 
টীকা। ছাত্রদের কাজে লাগে বলে গ:থিখনা তিনি কলেজেই রেখে যেতেন। 


করুণাসাগর বিদ্যাসাগর fo SRM ad 4, 


\ 


f 


ছাত্রেরা পাথর এখান-ওখান থেকে পাতা খুলে নিয়ে যে COTA সময় 
কখনো-কখনো দরকার হলে প:খথির অনেক পাতা মিলত ৰবা! | fe 

এ তো ভালো কথা নয়। প্রেমচন্দ্র ছাত্রদের বারণ MAy ARTAR., 
পাতা যেন আর কেউ বাড়িতে নিয়ে না যায়। ভা: 

দিনকয়েক পরের কথা । বিকেলবেলা ৷ কী একটা কুট: আগ্রেই- ২.১ 
কলেজ থেকে বোরয়ে পড়েছেন প্রেমচন্দ্র। খানিকক্ষণ আগে Ch ওক PAPAS 
IIV হয়ে গেছে। মম o 

এদিকে ঈশ্বর একটা কাণ্ড করে বসেছে। পুঁথর পাতা বাড়িতে নিয়ে 
যেতে. বারণ করে দিয়েছেন প্রেমচন্দ্র, বারণ না শুনে ঈশ্বর সেই পাথর কয়েক- 
খানা পাতা খুলে নিয়ে বাসায় যাচ্ছে। 

কিন্তু বৃষ্টি হয়ে গিয়েই সর্বনাশ হল। পা পিছলে পড়ে গেল ঈশ্বর, 
জলে নিজের কাপড় ভিজে গেল, বইপত্র ভিজে গেল, TUA পাতাগুলে ও 
{ভজে গেল। তাড়াতাঁড় এক ভুনোওয়ালার দোকানে ঢুকে পড়ল ঈশ্বর, 
জলন্ত উনুনের একপাশে নিজের ভিজে চাদরের খানিকটা বিছিয়ে দিল, 
আর তারই উপরে শুকোতে দিল পরীথর প।তাগুলো। 

ওই অবস্থায় প্রেমচন্দ্রের চোখে পড়ে গেল। প্রেমচন্দ্র কাছে এসে জিজ্ঞেস 
করলেন_এ কি ঈশ্বর? 

ঈশ্বর একেবারে তটস্থ। 

সব কথা খুলে বলল। কিছুই রাখল না, কিছুই ঢাকল না। তারপর 
GRA করে বলল-_গুরূর আজ্ঞা লঙ্ঘনের ফল হাতে-হ'তে পেলাম। 

সে-বিষয়ে একটি কথাও প্রেমচন্দ্র বললেন না। [তান বললেন--তুমি ভিজে 
কাপড়ে অনেকক্ষণ আছ। অসুখ করবে। এখানা পরে ATG! 

বলে নিজের চাদরখানা ঈশ্বরের গায়ে ফেলে দিলেন। 

ঈশ্বর কিছুতেই সেই চাদর পরতে রাজি হল না। শেষপর্যন্ত প্রেমচন্দর 
একখানা গাঁড় যোগ ড় করলেন, ঈশ্বরকে সঙ্গে করে নিজের বাসায় নিয়ে 
গেলেন। সেখানে গিয়ে ঈশবর ভিজে কাপড় ছাড়ল। 
- পরাদিন কলেজে ঈশ্বর প্রতিজ্ঞা করল--আর কখনো WAT আজ্ঞা লংঘন 


করব DU? 
১৮৩৬ স:লের মে থেকে ১৮৩৮ সালের প্রথম ভাগ পর্যন্ত ঈশ্বর পড়েছে 
বেদান্ত-শ্রেণীতে। 


এতাদন মাসিক পাঁচটাকা বৃত্তি পাচ্ছিল ঈশ্বর, ১৮৩৭ সালের 
মে মাস থেকে টাকার অঙ্ক বেড়ে গেল, মাসিক আটটাকা বৃত্তি হল। ১৮৩৭-৩৮ 
সালের বাঁক পরণক্ষায় প্রথম হয়ে ঈশ্বর পুরস্কার পেয়েছে : মন) 
প্রবোধচন্দরোদয়; অন্টবিংশাঁতি তত্ব; এবং দত্তবচীন্দ্রকা ও দত্তকমীমাংসা। 

শম্ভূচন্দ্র বিদ্যারত্ব লিখেছেন : “এ সময় জগণ্দুললভ সিংহের বাটীর সম্মুখে 
তিলকচন্দ্র ঘোষের সোণা রূপার খোদাইখানার গৃহ ছিল, তিলকচন্দ্র ঘোষ: 
ও উহার পূত্র রামকুমার ঘোষ অতি ভদ্রলোক ছিলেন। তাঁহারা তাঁহাকে অত্যন্ত 
ভালবাঁসতেন। & asia উপরের গৃহে িতৃব্য কালীদাস বন্দ্যেপাধ্যায় 
মহাশয় রারিতে শয়ন করিতেন: উহার নিশ্নদ্থ গহে অগ্রজ মহাশয় (PARDA) 
Tae পাঠ্যপুস্তক পাঠ করিয়া অধিক রাত্রিতে শয়ন কারতেন। সন্ধ্যর 
Gecko তাহার অব্যয় আমিও dur করি উক eee 

রাময় হওয়ায় সন্ধ্যার সময় অসাবধানপ্রয্যস্ত IST মলত্যাগ কাঁরয়াছিলাম, 


৯৬ করুণাসাগর বিদ্যাসাগর 


তল্জন্য বাদ ভোজন কাঁরতে না দেন, এই আশঙ্কায় উহা প্রকাশ কার নাই। 
অধিক রাত্রিতে অগ্রজ মহাশয় শয়ন কাঁরয়া, তৎক্ষণাৎ 'িদ্রাভভূত হইলেন। 
প্রাতে TARO হইলে দৌখলেন যে, ত।হার পাঠ, বুক হন্ত প্রভাততে বিষ্ঠা 
লাগিয়া রাঁহয়াছে। আমায় কেন কথা না বাঁলয়া গাত্র ধৌত কারয়া সমস্ত 
শয্যা স্বহস্তে কৃপোদক দ্বারা প্রক্ষালিত করিলেন। তিনি বাল্যকাল হইতে . 
পিতামাতার প্রতি Sis এবং ভ্রাতা ও ভাগননাদগের যথেষ্ট স্নেহ কারয়া 
আসতেছেন। এরূপ িতুমাতৃভন্তি ও ভ্রাতৃদ্নেহ অন্য কেহ কারতে পারেন 
না। জননীরও সকল পন্ৰ অপেক্ষা অগ্রজ মহাশয়ের ate আন্তারক স্নেহ 
{ছল pns 

বেদাল্ত-শ্রেণীর অধ্যাপকের নাম শল্ভুচন্দ্র বাচস্পাতি। শম্ভুচন্দ্রের অনেক 
বয়স হয়েছে ৷ শরীরের এমন দশা যে একা-একা সংসারের জরুরন কাজকমও 
করে উঠতে পারেন না। সব কাজেই তাঁকে অন্যের মুখের দিকে তাঁকরে 
থকতে হয়। অনেক সময় ঈশ্বর শম্ভুচন্দ্রের সেব:-শশ্ৰমযা করেছে। 

ঈশ্বরকে ভালোবাসেন বললে কিছ.ই বলা হয় না, ঈশ্বরের উপর jaws 
করেন শম্ভুচন্দ্র। ঈশ্বরের সঙ্গে পরামর্শ না করে সংসারের কোনো কাজই 
তিনি করেন না। ) 

কারা যেন শম্ভুচন্দ্রকে বুদ্ধি দিয়েছেন_আপনার এত কষ্ট, এত সব 
wala, WAT কেউ নেই আপনার, আপাঁন আরেকটা 1বয়ে FLA 
তাহলেই AAR হর, বৌ এসে আপনার দেখাশোনা করতে পারে। * 

গরীব বামুনের একটি সুন্দরী মেয়ে পাওয়া গেল। একাট অল্পবয়সণী 
মেয়ে। A 

শন্ভুচন্দ্র একদিন ঈশ্বরকে বললেন-দ্যাখো, সংসারে আমার কেউ নেই। 
বড়ো কণ্ট MG লোকে বলে, আবার বিয়ে করলেই তো অনেক দ:ঃখ-কল্ট 
ঘুচে যায়। একটি মেয়েও পাওয়া গিয়েছে। এখন তোমার মত হলেই, বাবা, 
আমি একাজে এগোতে পারি। 

মন দিয়ে শল্ভূচন্দ্রের সব কথা শুনল ঈশ্বর । কিন্তু শন্ভুচন্দ্রের কথায় 
সায় দিতে পারল না। PEE তো বড়ো হয়েছেন, দ্বাদন বদেই মরে 
যাবেন, কিন্তু, হায়, সেই অল্পবয়সী মেয়েটির কী দশা হবে। বিধবা হয়ে 
চিরকাল দ:ঃখ-কণ্টে কাটাতে হবে তাঁকে। অচেনা-অজানা একটি মেয়ের 

যতের দুঃখে ঈশ্বরের মন অপার করায় ভরে উঠল। 

ঈশ্বর শল্ভুচন্দ্রকে বলল-এই বনড়োবয়সে নতুন করে সংসার করা 
আপনার কিছুতেই উচিত না। আপনার আর বোশদিন ব'চার আশা নেই। 
বিয়ে করা তো দূরের কথা বিয়ে করার কথা ভাবলেও আপনার পাপ হ্বে। 

ঈ*বরের মত আদায় করার জন্য অনেক চেষ্টা করেছেন শ্ভুচন্দ্র। ঈশ্বরের 
দুহাত ধরে অনেক কাকুতি-মিনাত করেছেন পর্যন্ত । কিন্তু কিছ,তেই ঈশ্বর 


মত দিতে পারেনি। {বয়ে করেছেন ৷ বুড়ো বয়সে একটি নিতান্ত 
| ঈশ্বর তো আর তখন 1বয়ে বন্ধ করতে 
ই ঘটনায় নিদারুণ দুঃখ পেয়েছে 


কিছুদিন পরের কথা । 


করুণাসাগর বিদ্যাসাগর ৯৭ 


TART জননী । অতএব শম্ভুচন্দ্রের নতুন বৌ ঈশ্বরের মা বৌক। 
কিন্তু FEU কথার কোনো জবাব দল না ঈশ্বর। তার দুচোখ জলে 
ভরে উঠল । - 

তারপর একাদন ঈশ্বরকে জোর করে নিজের বাড়তে ধরে নিয়ে গেলেন 
শম্ভুচন্দ্ৰ । যাবার সময় সংস্কৃত কলেজের দারোয়ানের কাছ থেকে দুটি টাকা 
নিয়ে গিয়েছে ঈশ্বর । 

মুখ দেখল না একটিবার, উদ্দেশে প্রণাম করে শম্ভুচন্দ্রের বৌয়ের পায়ের 
কাছে টাকা দুটি রাখল ঈশবর। তাড়াতাড়ি চলে আসছে সেখান থেকে, এমন 
সময় শম্ভূচন্দ্র ঈশ্বরের হাত ধরে বললেন-_তোমার মাকে দেখে যাও। 

বাঁড়র Tacs শম্ভুচন্দ্র নতুন বৌয়ের ঘোমটা খুলে দিতে বললেন। নতুন 
বৌ দেখে ঈশ্বর আর নিজেকে সামলে রাখতে পারল না। শস্ভুচন্দ্র তো বুড়ো 
হয়েছেন, WaltA বাদেই মরে যাবেন, কিন্তু, হায়, এই অল্পবয়সী বৌটির কী 
দশা হবে। বিধবা হয়ে সারাজীবন দুঃখ-কন্টে কাটাতে হবে। সেই পরম 
দুঃখের ভবিষ্যতের কথা ভেবে ঈশ্বর কাঁদতে লাগল। 

শম্ভূচন্দ্র বললেন-অকল্যাণ কারস না রে। 

বলে তিনি ঈশ্বরকে সারিয়ে নিয়ে এলেন আরেকাঁদকে। নানা কথায় 
ঈশ্বরকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন শম্ভুচন্দ্র। শেষে একট? জল-টল 
খেতে বললেন ঈশ্বরকে। 

কিন্তু ছুই খেল না ঈশ্বর। বলল-এ-ভিটেয় আর কখনো জলস্পর্শ 
করব না ৷ 


১৮৩৮ সালের প্রথম ভাগে ঈশ্বরকে দেখা যাচ্ছে স্মাতি-শ্রেণীতে। 
একবছর পড়েছে এই শ্রেণীতে এবং আগের মতো মাসিক আট টাকা বৃত্তি 
পেরেছে। এখানে ঈশ্বর পড়েছে মনুসংহিতা, মিতাক্ষরা, দায়ভাগ, দত্তক- 
মীমাংসা ও দত্তকচান্দ্রকা, দায়তত্ব, দায়ক্রমসংগ্রহ ও ব্যবহারতত্ব। হরনাথ 
CP way তখন স্মৃতিশাস্ত্ের অধ্যাপক। 

শম্ভুচন্দ্ৰ বিদ্যারত্ব লিখেছেন ; “(হরনাথ) OF GIT মহাশয়, দর্শনশাস্েই 
পারদশগ* ছিলেন কিন্তু প্রাচীন স্মৃতিশাস্তে তাঁহার were বিশেষ দুষ্ট: 
{ছল না; সুতরাং স্মৃতির ব্যবহারাধ্যায়ে ভালরুপ, ব্যবস্থা স্থির কাঁরতে অক্ষম 
{ছলেন। যদিও অগ্রজ স্মৃতির শ্রেণীতে প্রবিষ্ট হইয়াছলেন, তথাপি এ 
পণ্ডিতের “নিকট অধ্যয়ন কাঁরয়া মনের তৃপ্তি জন্মাইত না, একারণ, আঁদ্বতীয় 
ধাশান্তসম্পন্ন হরচন্দ্র ভট্টাচার্যের নিকট যাইয়া স্মাতি অধ্যয়ন করিতেন t 
১৮৩৮-৩৯ সালের বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় হয়ে ঈশ্বর নগদ আঁশ টাকা 
APPT পেয়েছে। 

BE শ্রেণীর ছাত্রদের মধ্যে-মধ্যে সংস্কৃতে গদ্য-পদ্য রচনা লিখতে হত। 
সংস্কৃত রচনা লিখতে সাহস হত না ঈশ্বরের। সংস্কৃত রচনার সময় এলেই 
ঈশ্বর পালিয়ে যেত। 

১৮৩৮ সালে সংস্কৃত কলেজে নিয়ম হয়ে গেল স্মৃতি, ন্যায় আর 
বৈদান্ত-শ্রেণীর ছাত্রদের TS পরীক্ষার সময় গদ্যে-পদ্যে সংস্কৃত রচনা 
লিখতে হবে। গদ্য যার সবচেয়ে ভালো হবে, সে একশো টাকা পুরস্কার পাবে। 
পদ্য যার সবচেয়ে ভালো হবে, সে-ও একশো টাকা পুরস্কার পাবে। 

গদ্য-পদ্যের পরীক্ষা একই দিনে হবে। দশটা থেকে একটা পর্যন্ত গদ্য" 

q 


৯৮ করুণাসাগর বিদ্যাসাগর 


সময় লিখতে আরম্ভ করেছে। সকলেই তো এসেছে, কিন্তু ঈশ্বর কই? ঈশ্বর 
গদ্য-পদ্য পরীক্ষা দিতে বসোন কেন? 

অলংকার শাদ্রের অধ্যাপক প্রেমচন্দ্র SETI খুব ভালোবাসেন 
ঈশ্বরকে তিনি জোর করে ঈশ্বরকে ধরে নিয়ে গেলেন। পরাক্ষার জায়গায় 
বাঁয়ে দিলেন। 
| ঈশ্বর বলল--আপনি জানেন, সংস্কৃত রচনা লিখতে আমার কোনোমতে 
সাহস হয় না। কেন আপনি আমাকে এখানে এনে বসালেন? 

zr SE বললেন-যা পারো, কিছ; লেখ। নইলে সাহেব, খুব অসন্তুষ্ট 


সাহেব মানে WT সাহেব। তিনিই তখন সংস্কৃত কলেজের সেব্েটারি। 


একটার সময় নাম সই করে কাগজ দাখিল করে feat e 2৮5 
ঈশ্বরের সেই রচনাটি তুলে দিচ্ছি : 


লোঁকিককাৰ্ষেযে সত্যক: থনস্যোপকারাঃ ৷৷ 


“সত্যং হি নাম মানবস্য সাধারণজনবিশ্বসনীয়তাপ্রাতপাদকং বিশ্বসনীয়- 
তায়াশ্চ ফলমিহ বহণতরমনপলভ্যতে তথাহি যাঁদ কস্যচিত্‌ কথণ্ডন সত্যকথন- 
দশনেন সাধারণসমীপে বিশ্বসনীয়তা ত ভবাঁত হি তস্য ক্ৰমশো নরপাতি- 
বিশবাসভাজনতা সমহুদ্ভূতায়া তস্যাং কিং নাম নরস্য দঃরবাপমবাতষ্ঠতে 
অিপ্রত্যর্থিনোশ্চ বিবদমানয়োঃ সন্দিগ্ধবিষয়ে 
নিমগ্নস্য নরপতের্ন তন্নিস্তরণবিষয়ে সাক্ষিণাং সত্যবচনতরাণিরপাবলম্বন- 


ং t ভবতি তে খল wales চিরমেব সাক্ষিধর্্স- 
চপ ee দণ্ডনীয়াশ্চ অপিচ কিমন্র বহ;তরং 
TK শিশবোহপি বাললীলাবিষয়ে যদি কণ্চিন্মিথ্যাবাদতয়া নিশ্চিতো 
ভবতি শূপ্দত ভোঃ সখায়ো নানেনাধমেনাস্মাভিঃ পঢ়নর্বযবহত্তব্যময়ং খল; 


করুণাসাগর বিদ্যাসাগর ৯৯ 


মৃষাভাষীত্যেবমাঁদ িরমুদ্গিরন্তীতি লৌকিককার্ষে বহুধা সত্যকথনস্যোপকার 
Sure কিং বিস্তেরেণোত ৷ ধর্মমশাস্ত্রাধ্যাঁয় শ্রীঈশ্বরচন্দ্র শম্মণঃ 0৮ 

পুরস্কার তো দুরের কথা, ঈশ্বর, মনে মনে ভাবল, রচনার নমননা দেখে, 
পরাক্ষকেরা নিৰ্ঘাত হাঁস-াট্রা করবেন। 

কিন্তু ঈশ্বরের ধারণা সত্য হল না। গদ্যরচনার জন্য সেবার ঈ*বরই 
পুরস্কার পেল। 

প্রেমচন্দ্র ঈশ্বরকে বললেন- দ্যাখো, তুমি কিছুতেই রচনার পরাঁক্ষা দিতে 
রাজ হওান। পাঁড়াপীড়ি করে আমি তোমাকে পরাঁক্ষা দিতে বাঁসয়োছলাম, 
তাতেই তুমি একশো টাকা পুরস্কার পেলে। তোমার রচনা দেখে সকলে সন্তুষ্ট 
হয়েছেন। সংস্কৃত রচনায় আর তুমি বিমুখ হয়ো AT! 

শম্ভুচন্দ্র Tame লিখেছেন : “ইহার অব্যবাহত পরে 1পতৃদেব মধ্যমা- 
গ্রজের বিবাহবাধি সমাধা করেন; এতদুপলক্ষে পিতৃদেবের বিলক্ষণ খণ 
হইয়াছল। বারসিংহস্থ ভবনের কিছুমাত্র ব্যয়ের লাঘব করিতে পারলেন 
না, [তাং অগত্যা কাঁলকাতাস্থ বাসার ব্যয়ের হাস করেন। Wn মৎস্যাদি 
fem. কালের জন্য রাহত হয়। বৈকালে জল খাবার জন্য আধ পয়সার ছোলা 
আনিয়া ভিজান হইত, আধ পয়সা বাতাসা আসত, ইহাই বৈকালে সকলের 
জলখাবার ব্যবস্থা "ছিল À আর্দ্র ছোলার কিয়দংশ রাত্রে কুমড়ার ব্যঞ্জনের সাঁহত 
পাক হইত। এ সময় কষ্টের পাঁরসীমা ছিল ATI’ 

এদিকে জগদ্দুললভ সিংহ পীলশের হাঙ্গামায় পড়ে গেলেন ৷ জগদ্দন্ল'ভের 
বাড়িতে তেতলার ঘরে থাকত ঈশ্বরেরা । ভাড়া দিতে হত AT! সে-বাসা 
কছুকালের জন্য ছেড়ে দিতে হল | কিছ-কাল ঈশ্বরেরা কাটাল গন্রদগ্রসাদ TEAN- 
পাধ্যায়ের পিসেমশায়ের বাসায়। তারপর আবার এল জগদ্দ:্ল'ভের বাঁড়তে। 
TITAS আর্থিক অসুবিধায় আছেন তখন, তেতলার র ওই ঘর ভাড়া দিয়ে 
দিয়েছেন তনসূকদাস নামে একজন হিন্দ:স্থানীকে। অগত্যা ঈশ্বরেরা বাসা 
করল জগদ্দুরলভের বাঁড়র নিচতলার ঘরে। SCA স্যাঁতসে'তে ঘর। যা হোক, গদ্য 
লিখে পুরস্কার পেয়ে সংস্কৃত রচনায় সাহস আর উৎসাহ পেল ঈশ্বর । পরের 
দুবার সংস্কৃতে পদ্য লিখে সংস্কৃত কলেজ থেকে পুরস্কার পেল। 

সাহত্যশাস্রের অধ্যাপক জয়গোপাল তর্কালঙ্কার মাঝে-মাঝে V'g শ্রেণীর 
ছাত্রদের পদ্য লিখতে বলতেন | অনেকেই লেখে, কিন্তু ঈশ্বর কখনো লেখে না। 

সংস্কতে রচনা লিখে ঈশ্বর পুরস্কার পাবার পর জয়গোপাল একাঁদন 
তাকে বললেন--আর আম তোমার ওজর শুনব না। আজ তোমাকে পদ্য লিখতে 
হবে। 

পণড়াপশীড় করতে লাগলেন জয়গোপাল। নিতান্ত আনিচ্ছায় ঈশ্বরকে পদ্য" 
রচনায় হাত দিতে হল। 

জয়গোপাল কয়েকজন ছাত্রকে পদ্য "লিখতে বললেন। একঘণ্টার মধ্যে পাদ) 
লিখতে হবে। পদ্যের চতুর্থ চরণে 'গোপালায় নমোহস্তু মে’ থাকা চাই৷ 

গোপালায় নমোহস্তু মে? একট; রঙ্গ করার ইচ্ছা হল ঈশ্বরের। সে 


* সংস্কৃত কলেজের পুরনো দপ্তর থেকে রজেন্দরনাথ বন্দ্যোপাধ্যায় এই রচনা প্রথম 

র করেছেন। ব্রজেন্দ্নাথ মন্তব্য করেছেন : “পুরস্কারপ্রাপ্ত গদ্য রচনাট ঈশ্বর- 
॥ চন্দ্রের ‘সংস্কৃত রচনা’ প:স্তকে মুদ্রিত হইয়াছে, কিন্তু সোটির সাঁহত আসল রচনাটির বিশেষ 
মল নাই” ব্রেজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহিত্য-সাধক-চারিতমালা- 
১৮, AGT সংস্করণ, পৃ. ১৫), 


k] 
fn “এনে জয়গোপাল না হেসে পারলেন না। বললেন_ বৃন্দাবনের 
গোপালের বর্ণনা 


ধৃতপাঁতদুক্লাঃ বনমালাবিলাসিনে? 
গোপস্ত্ীত প্রমলোলায় গোপালায় নমোহস্তু মে ॥৩ 1 
তেনংশাবতংসার কংসধ্বংসাবি I 
কায গোপাল নে) 
ACT | 


EFI 
| 
i 


বর্ণনা লিখতে রাজি হত 
; ড | ESTE! ভাঁৱ-পাঁড় ত 
নামে টির মাহ একবার একটি মেলাকে গোপাল করেছে, সরস্বতীর 
নামে একটি সরস শ্লোক লিখেছে। দেখে ছে, সর x 
মেসিকে জে p ৷ হে : 
শদনিয়েছেন। 


ৰ পড়ে 
ভারি মজার শ্লোকটি : 


“লগা কচুরী মাঁতচুর শোভিতং 
জিলোপ সন্দেশ গজা বিরাজিতম:। 
যস্যাঃ প্রসাদেন ফলারমাঞ্নমঃ 


সরস্বতা সা জয়তান্নিরন্তরম্‌_ ০ 


Gi টাকা পর র দেবেন। রস্কারের 
i দা ছান um আলাপ-আলোচনা করে সাব্যস্ত করল, প্ঢরস্কারের 


করুণাসাগর বিদ্যাসাগর ১০১ 


টাকা পাওয়া যাবে কিনা সে-বিষয়ে সন্দেহ আছে, অতএব পাঁরশ্রম করে শ্লোক 
লেখার দরকার নেই। 

কিন্তু দিগম্বর চট্টোপাধ্যায় নামে একটি ছাত্র বলল-টাকা পাই আর না 
পাই আম ওই একশোটি শ্লোক লিখব ৷ 

িখল। এবং নগদ টাকা পুরস্কার পেল। 

পরে আবার আরেক খবর এল। মিয়র সাহেব আবার পুরস্কার 

দেবেন, নগদ টাকাই পুরস্কার দেবেন ৷ তবে এবার আর পরমে*বরের মহিমা 
নিয়ে নয়, পদাৰ্থবিদ্যা নিয়ে ৷ পদাৰ্থবিদ্যা বিষয়ে যার একশো শ্লোক সবচেয়ে 
ভালো হবে, সেই ছাত্র পুরস্কার পাবে । 

এবার অনেক ছাত্ৰই সাব্যস্ত করল, লিখবে ৷ সাত্য-সাত্য পুরস্কারের টাকা 
পাওয়া যাচ্ছে। 

পাঁচসাত দিন পরের কথা। একই শ্রেণীর একটি. ছেলে এসে ঈশ্বরকে 
পাতি S300 নিন লা 

খবে ? 
ঈশ্বর বলল-_ আমার ইচ্ছা নেই ৷ কিন্তু অধ্যাপক মশায়েরা বড়ো পাড়া- 
পড় করছেন, যদি তাঁদের এড়াতে না পাঁর, অগত্যা লিখতে BAI 

_ দ্যাখো, এবার অনেকেই শ্লোক লিখবে | কিন্তু, যাঁদ আমরা দু-জনে মলে 
লাখ, তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কার পাব। এস, আমরা দুজনে ভাগাভাগি 
করে শ্লোক লাখ, তুমি পণ্টাশাটি লেখ, আমি পণ্টাশটি লাখ। তারপর, হয় 
তোমার নামে, না হয় আমার নামে, একশো শ্লোক কর্তৃপক্ষের হাতে দেব। 
পুরস্কার পেলে দুইজনে সমান ভাগ করে নেব। 

গোড়ায় ঈশ্বর এ-কথায় রাঁজ হয়ান। ছেলেটির অত্যন্ত পাঁড়াপীড়তে 
শেষপর্যন্ত নিতান্ত অনিচ্ছায় রাঁজ হয়েছে। 

কর্তৃপক্ষের হাতে সব শ্লোক যোদন দেবার কথা তার দশ-বারো দিন আগে 
ওই ছেলেটি ঈশ্বরকে বলল-_দ্যাখো, নানা কারণে আমার ভাগের পণ্টাশটি 
শ্লোক লেখা হল AT তুমিই পুরোপদ্ার একশোটি শ্লোক লিখে দাও। 

ঈশ্বর বলল- দ্যাখো, আমার কিছুমাত্র ইচ্ছা ছিল AT! কেবল তোমার 
পাঁড়াপশীড়তেই এ-কাজ করোছ। তুমি যখন করলে না, আমিও করব না। 
ELSE S Se aly ae Me জার অমন দে! 
এই অবস্থায় এ-বিষয়ে ক্ষান্ত হওয়াই ভালো ৷ 

বলে ওই ছেলেটির সামনেই নিজের লেখা শ্লোকগুলো ঈশ্বর ছিড়ে 
ফেলে দল ৷ 

কর্তৃপক্ষের হাতে সব শ্লোক যেদিন দেবার কথা, আশ্চর্য কাণ্ড, ওই 
ছেলেটিও সোঁদন নিজের লেখা একশো শ্লোক দাখিল করল। দেখে অবাক 
হয়ে গেল ঈশ্বর। এই ঘটনার আগে ঈশ্বর কখনো ধারণা করতে পারোন যে 
কেউ কারো সঙ্গে এতদূর পর্যন্ত চাতুরী করতে পারে। 

কিছুদিন পরে আবার আরেক পুরস্কারের পালা। ওই মিয়র সাহেবই 
পুরস্কার দেবেন, নগদ টাকাই পুরস্কার দেবেন। এবার শ্লোক লিখতে হবে 
ভুগোল-খগোল বিষয়ে ৷ 

সেবার পুরস্কার পেল ঈশ্বর । ওই চতুর ছেলেটির পক্ষে দুঃসংবাদ 


নিশ্চয়ই 1৩১ 


এই পুরস্কার পেল যখন, ঈশ্বর তখন ন্যায়-শ্রেণণর Bla! 


১০২ করুণাসাগর বিদ্যাসাগর 


অন্যরকম একটি ঘটনার বিবরণ এখানে উদ্ধার করা যেতে পারে। উত্তরকালে 
লালমোহন বিদ্যানাধ লিখেছেন: : 

ঈশ্বরচন্দ্র প্রভাত তিন সহোদর ও তাহাঁদগের জনক ঠাকুরদাস যে 
বাড়ীতে থাকতেন সেই বাটার eA TET পল্লীতে বিসৃচিকা (কলেরা) রোগ 
আঁত প্রবলভাবে উদ্দীপ্ত হইল ৷ প্রত্যহ অনেক Tle বমসদনের আতিথ্য গ্রহণ 
কাঁরতে লাগল | তৎকালে dp পাঁড়াকে আত মারাত্মক এখনকার প্লেগ রোগের 
ন্যায় ?িশেষ সংসপর্শীক্রান্ত রোগ মনে কাঁরত। এখনও যে মনে করে না তাহা 
নহে। 

ঠাকুরদাসের আশ্রয়দাতা জগদ্দুল'ভ সিংহের কোন পাঁরচিত ব্যান্ত আসিয়া 
কাহল আপনার পাঁরাচত অমুক সপাঁরবারে ওলাউঠা রোগে আক্রান্ত 
হইয়াছে। সে একান্ত দরিদ্র। কেহ তাহাকে চিকিৎসা কাঁরয়া বাঁচাইবে এমন 
উপায় দৌখ না। ঈশ্বরচন্দ্র তথায় উপবিষ্ট facia, তিনি শুনিয়া কাহাকেও 
fam, কহিলেন না। আন্তারক বড়ই ব্যথা পাইলেন। সন্ধ্যার পরেই পাক সমাধা 
করিয়া দীনবন্ধদ ও শন্ভুকে আহার করাইয়া পিতার ভোজনের আয়োজন করিয়া 
সেই পাড়িত ব্যান্তবর্গের নিকট উপস্থিত হইলেন। তান দেখলেন তাঁহারা 
পাঁচ জনেই শব্যাশায়ী হইয়াছে জল ?পপাসায় অত্যন্ত কাতর ৷ মধ্যে মধ্যে তাহারা 
বমি ও মলত্যাগ করিতেছে। ঈশ্বরচন্দ্র তৎক্ষণাৎ এক গৃহস্থের বাটী হইতে 
এক কলসী জল আনিলেন এবং চক্কমী fem প্রদীপ জবাললেন। তান 
সকলকে জল পান করাইয়া ডান্তার ডাকিতে গেলেন। 

ঈশ্বরচন্দ্রের ভ্রাতা হরচন্দ্রু ওলাউঠা রোগে অকালে কালগ্রাসে পাতত 
হয়েন। তদবধি তাহার মনে এই সংস্কার বদ্ধমূল হয় যে যাঁদ কেহ ওলাউঠা 
রোগীর পিপাসা দূর করিতে পারে তাহা হইলে শতকরা বার আনা লোকের 
জীবন রক্ষা হইতে পারে। একাঁদন একটা নিমন্ত্ৰণ সভায় ডান্তার রুপচাঁদবাবূর 
প্রমুখাৎ শ্ুনিয়াছলেন যে ওলাউঠা রোগে রোগীকে যত জল খাওয়াইতে 
পারিবে ততই তাহার উপকার হইবে ৷... 


ন্ত এখন তাহাদিগের TATA পাঁরজ্কারের জন্য একটা লোক 
চলিব। কিন্তু দয়ালু ও উচ্চ বংশের লোক ছিলেন। ভিনি একটা 
মেথরানীকে সরকার হইতে AE কাঁরয়া দলেন। এবং পথ্যের খরচ যাহা 
লাগবে তাহার জন্য APTA বিল করিতে বাঁললেন। রুপচাঁদ কাঁহলেন কে 
আগ্নে খরচ দিবে যে পরে বিলের টাকা আদায় হইলে সে উহা পরিশোধ করিয়া 
লইবে। সাহেব কহিলেন আমি নিজ হইতে দুইটি টাকা দিলাম। ইহা আমার 
নিজের দান জানিবেন। এখন র-পচাঁদ ঈশ্বরকে সঙ্গে লইয়া CATT নিকট 
আসিলেন। রোগশীদিগকে দেখিয়াই কহিলেন বড় মন্দ অবস্থা। পণ র পাল 


করুণাসাগর বিদ্যাসাগর , ১০৩ 


খাওয়াইয়া উহাদিগকে অনৰ্থ কৃষ্ট দিও না কেবল জল খাওয়াও। যাঁদ উপকার 
ae হতেই হুইবে।-মেথরানী দ্বারা মল ও বাম পারিচ্কার করাইয়া mu 
যাম বাটী হইতে পুরাতন ধৌত কাপড় পাঠাইয়া দিতোঁছ। তাহা SOS 
আমি বাট নগর গা PAT করিবে। র-পচাঁদ ডানার বাটী বাইয়া TRT 
rea Ug. ছার ও এক কলসা উত্তম পানীয় জল ও ধৌত TANS 


বর ফোগাইতেছেন। জমে শিশুর কথা কহিল। এখন ঈশ্বরচন্দ্র মনে ভন 
জল বোধ হইতে লাগিল। এই সময় তাহার মনে মানবাঁয় ধম্মশাস্তের বচন 
Sins হইল । 

জলেন পাচয়েদন্নং জলে জীব দশ্যতে। A 

এবং অগ্নি পুরাণের চিকিৎসা প্রকরণের যথা শ্রুত বচনও তাহার চিত্ত 


ক্ষেত্রে উদিত হইল! 
তজীর্ণে ভেষজং বার জীর্ণে Tis বল প্রদং। 
এইরূপে রাত্রি অবসান কালে ò বাবা তুম সমস্ত ws 


পক তাহা গার ঘাটে স্নান সমাধা করিয়া না গেলে বাসার লোক C 
গৃহস্থ GIP GMA, - যদি শুনেন যে emm রোগীর সেবায় us ছিল 
সংস্পর্শীব্রান্ত রোগ--অনায়াসে বাসায় প্রাবষ্ট হইবে বিশেষতঃ Alia জাগরণের 


ঈশ্বরচন্দ্র স্নানান্তে বাসায় আসিলে দীনবন্ধু কাঁহলেন দাদা কাল 
আপ তত নি হেন এখন কত বেলা হইয়াছে দেখল THT আমাদের 


এমন সময় টাবু লস নাই। আম বেলা হইল দেখিয়া মহলের TE 
কাহাক হিস কহিল কালি ভুমি তাহার সঙ্গ দেখাও করাই 
সে আরও বাঁলল এ অঞ্চলে ও পাড়া 

সে আরও WW পাড়ার সংবাদ পাইয়াছে তাহার সেবা CRM তে 
হয়ত কোন সত ধের (তত করণ।অঁতান্ত৷ মায়ায় STOR পরোপকার কারিতে 
তার MEI আহরেদের সামা থাকে না। এই কথা MIT বাসায় প্রত্যাগমন 
কারলাম। ব্যাপারখানা "কি বল দেখ শান । 


১০৪ করুণাসাগর বিদ্যাসাগর 


ঈশ্বরচন্দ্র rie করিলেন না। ঠাকুরদাসও ব্যস্ততাপ্রযুস্ত আর কিছ; 
কাহলেন LI পত্ববং সকলের আহারাদি সমাধা হইয়া গেল ৷ ঠাকুরদাস আফিস 
শ্রেণীর অধ্যপককে কহব দাদা আজি এক স্থানে পাঁড়ার সংবাদ পাইয়াছেন 
তাহাদিগের সেবা MELA জন্য তিনি তথায় উপস্থিত থাকিবেন। তাহারা 


পাইলে আমার জলাচাকিংসার অব্যৰ্থ ফল দেখাই গো কান à 
হইতে তোমার নিকট চির কৃতজ্ঞতাপাশে বদ্ধ afzet os তামা না। আজি 


১৮৩৯ সালের গোড়ার দিকে ঈশ্বর ন্যায় শ্ৰেণীতে র 
অধ্যাপক তখন নিমাইচন্দ্র শিরোমাঁণ। "PEDE foc মতে বএই, হের 


এ পুরস্কার পেয়েছে। বিদ্যার প্রশংসা 
লিখে ঈশ্বর একশোটাকা পুরস্কার পেয়েছে বটে। চিতি n 
তিন ঘণ্টায় ঈশ্বর বিদ্যার প্রশংসা বিষয়ে আটটি শ্লোক লিখেছে : 
“বিদ্যা দদাতি বিনয়ং বিপুলণ বিত্তং 


ipw প্রসাদয়তি জাড্যমপাকরোতি। 
সত্যামৃতং বচাঁস সিণ্টাত faq বিদ্যা 
বিদ্যা নূণাং সুরতরুর্ধরণীতলস্থঃ NS 
বিদ্যা বিকাশয়াত বুদ্ধিবিবেকবাঁ্যং 


অন্যানি যানি বিদিতানি ধনান লোকে 

দানেন যান্তি নিধনং নিয়তং নু তানি। 
বিদ্যাধনস্য পুনরস্য মহান্‌ গ্রণোইসৌ 

দানেন বৃদ্ধিমধিগচ্ছাত যং সদেদম্‌॥ 8 U 
নৈশ্বযোণ ন রুপেণ ন বলেনাপি তাদৃশী 
যাদ্‌শী হি ভবেং খ্যাতিৰ্বিদ্যয়া নিরবদ্যয়া dd 
দূর্বলোহপি দরিদ্রোহপি নাঁচুবংশভবোহাঁপ সন্‌। 
ভাজনং রাজপূজায়া নরো ভবতি বিদ্যয়া॥ ৬ d 
বিদ্বৎসভাসু wee পারহাণবিদ্যো 

নৈবাদরং কচিদ্‌পৈতি ন চাপি শোভাম্‌ | 


Yy 


করুণাসাগর বিদ্যাসাগর ১০৬৫ 


হাসায় কেবলনসো নিয়তং জনানাং 
তজ্জীবিতং বিকলমেব তথাবিধস্য ॥৭॥ 
অজ্ঞানখণ্ডনকরী ধনমানহেতুঃ 
সৌখ্যাপবর্গফলমার্গীনদোশিনী চ। 

সা নঃ সমস্তজগতামাভলাষভাম- 

বিদ্যা নিরস্য জড়তাং ধিয়মাদধাতু ॥ ৮0৮০০ 


সেসময়ে বীরাঁসংহে গেলে ঈশ্বরের সঙ্গে অনেকের শাস্ত্রবচার হয়েছে। 
বিচারে সন্তুষ্ট হয়ে সকলেই ঈশ্বরকে আশীর্বাদ করেছেন। 

বীরাঁসংহের কৃষ্ণচন্দ্র বিশ্বাস মহাসমারোহে মাতৃশ্ৰাদ্থ করেছেন। সেই 
শ্রাদ্ধের “নিমন্দ্ৰণপত্ৰে সংস্কৃত কবিতা লিখে দিয়েছে ঈশ্বর । শ্রাদ্ধের দিন নানা 
জায়গা থেকে পণ্ডিতেরা এসেছেন। জানতে চেয়েছেন : ওই সংস্কৃত কবিতা 
কার লেখা? 

ঈশ্বরের লেখা ৷ তারপর সকল পাঁণ্ডত শাস্ত্রাবচার করেছেন ঈশ্বরের সঙ্গে 
এবং পরাস্ত হয়েছেন। কুরাণগ্রামের বিখ্যাত পাঁণ্ডত রামমোহন তকাসদ্ধাল্ত 
করলেন, রামমোহনের পায়ের ধুলো নিয়ে ঈশ্বরের মাথায় দিলেন। রামমোহন 
ঠাকুরদাসকে বললেন--তোমার পত্র ঈশ্বর যেমন কাব্য অলঙ্কার aio ও 
ন্যায়শাস্ত্র শিখেছে বাঙলাদেশে তেমন আর কেউ পারে AT | ভাবষ্যতেও যে পারবে, 
এমন আশা করা যায় না। ঈশ্বরের প্রাতি সরস্বতীর কৃপাদ্যান্ট হয়েছে, না হলে 
এই অল্পবয়সে এত শাস্ত্র কেমন করে শিখল Ie? 

শম্ভুচন্দ্ৰ বিদ্যারত্ব লিখেছেন : “যৎকালে অগ্রজ (ঈশ্বরচন্দ্র) ন্যায়শাস্ত্ের 
শ্রেণীতে অধ্যয়ন করেন, তৎকালে ব্যাকরণের দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক হাঁর- 
প্রসাদ তকপণ্টানন পীড়িত হইয়াছলেন। কলেজের অধ্যক্ষ মহাশয় দাদাকে 
Bare পণ্ডিত লক্ষণ রূপে অবগত হইয়া, ২ মাসের জন্য অগ্রজকে 
প্রাতানাঁধ পদে free করেন। তিনি প্রাতানাধ পদে নিযনুন্ত থাকিয়া SO টাকা 
প্রাপ্ত হন, সেই টাকা পিতৃদেবের হস্তে অর্পণ করিয়া বলেন, এই টাকায় 
পিতৃকৃত্য সম্পাদনার্থে গয়াধাম প্ৰভৃতি তীর্ঘপর্যটনে যাত্রা করুন। ছেলেমান'ষ 
পিতাকে তীর্ক্ষেত্রে যাইতে উপদেশ দিতেছেন, এই কথায় আত্মীয় বন্ধুবান্ধব 
সকলেই পরম Meine হইলেন 1৮০ 

সেকালে যাঁরা আদালতে জজ-পাণ্ডিত হতেন, তাঁদের হিন্দমল কাঁমাঁটর 
পরাক্ষায় পাশ করতে হত। ১৮৩৯ সালের ২২-এাঁপ্রল ঈশ্বর Teen 
কমাটর পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার BAP আগের Fall শম্ভুচন্দ্ 
‘বিদ্যারর্ব লিখেছেন : “সাধারণ পাঁণ্ডিতগণ ২।৩ বৎসরে যে সমস্ত 
সংস্কতশাস্ব শিক্ষা করিয়া পরীক্ষা দিতেন; তান (ঈশ্বরচন্দ্র) Wie সেই 
সকল গ্রন্থ ছয় মাসে মুখস্থ করিয়া পরীক্ষায় উত্তীৰ্ণ হইবার মানসে পিতৃ- 
দেবকে বাঁললেন, আমি ছয় মাস পাকাদিকার্য্য সম্পাদন করিতে পারব না। 
সুতরাং তাঁহার ' অনুজ WAS দৃইবেলা পাকাঁদকার্যা সমাধা কারিতে 
ত। তখন মধ্যমাগ্রজ দীনবন্ধৃর APT দশ বৎসর SUE | জ্যেষ্ঠাগ্ৰজ প্রাতঃকাল 
হইতে সমগ্র মন:সংহিতা, মিতাক্ষরা প্ৰভৃতি সংস্কৃতগ্রন্থ বেলা নয় ঘাটকা পর্যন্ত 
অনন্যকম্মণ ও অনন্যমনা হইয়া আবৃত্তি কারতেন এবং ভোজনান্তে বড়বাজার 
হইতে পটলডাঙ্গাস্থ বিদ্যালয় যাইবার সময় পথে আবৃত্তি করিতে কাঁরতে গমন 


১০৬ করুণাসাগর বিদ্যাসাগর 


করিতেন। কলেজে উপস্থিত হইয়া পড়া বন্ধ কারতেন। পুনরায় ৪টার পর 
বাসা আসবার সময় পথে আবৃত্তি কারতে করিতে বাসায় আসিতেন। alia 
দশটার সময় ভোজন করিয়া দুই ঘণ্টা নিদ্রা তন। নিকটস্থ আরমাণ 
গিরজার ঘাঁড়তে রাত্রি বারটা বাজিলে পননৰ্ব্বার নিদ্ৰাভঙ্গ কারয়া সমস্ত aia 
স্মৃতি আবাত্ত Facer i" 

ছ-মাস অনবরত এইরকম পরিশ্রম করেছে ঈশ্বর । কৃতিত্বের সঙ্গে ল- 
কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবং হিন্দু-ল কাঁমাট থেকে একখানা 
AD FFO পেয়েছে : 


“HINDOO LAW COMMITTEE OF EXAMINATION 


We hereby certify that at an Examination held at the 
Presidency of Fort William on the 22nd twenty-second April 
1839 by the Committee appointed under the provisions of 
Regulation XI 1826 Issur Chunder Vidyasagur was found 
and declared to be qualified by his eminent knowledge of 
the Hindoo Law to hold the office of Hindoo Law officer 
in any of the Established courts of Judicature. 


H. T. PRINSEP President 
J. W. J. OuseLy Member of the Committee of Examination 


This certificate has been granted to the said Issur 
Chunder Vidyasagur under the Seal of the committee this 
16th Sixteenth day of May in the year 1839 corresponding 
with the 3rd Third Joistha 1761 Shukavda. 


J. €. C. Sutherland 
Secy. to the Committee"* 


এই সার্টিফিকেট পাওয়ার কিছুকাল পরে ত্রিপুরায় জজ-পণ্ডিতের একটা 
চাকরি খালি হওয়ার খবর পাওয়া গেল। সেই চাকরির জন্য ঈশ্বর দরখাস্ত 
করল। চাকরিটা পাওয়া গেল, কিন্তু ঠাকুরদাস অমত করলেন বলে ঈশ্বরের 
আর ওই চাকরি করা হল না। 

বিশেষ কোনো সখ নেই ঈশ্বরের? আছে। কাবগানের খুব সখ আছে। 


* এই প্রশং প্রসঙ্গে রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন : “১৮৩৯ খুশ্টাব্দের 
মে Mie তাত দু mene ঈশ্বরচন্দ্রের নামের শেষে “বিদ্যাসাগর” উপাঁধাট লক্ষণীয়। 
অনেকে লিখিয়াছেন, ১৮৪১ খণীষ্টাব্দে কলেজে পাঠ সমাপন করিলে সংস্কৃত কলেজের 
অধ্য৷পকবৰ্গ মিলিত হইয়া তাঁহাকে “বিদ্যাসাগর” উপাধি দিয়াছিলেন। এরুপ ভীন্তি যে 
ভিত্তিহীন, তাহা জানা যাইতেছে।” (ANA বন্দ্যোপাধ্যায় : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 
সাহিত্য-সাধক-চারতমালা-১৮, AGT সংস্করণ, পৃ. ১৬) 


t 


করুণাসাগর বিদ্যাসাগর ১০৭ 


কোথাও কবিগান হলে ঈশ্বর শুনতে যায়। বীরসিংহে গেলে সমবয়সী ভাই- 
বন্ধ; নিয়ে কাবগান করে। 

ঈশ্বরের খেলাধূলো নিয়েও দু-কথা বলা দরকার। ছুটিতে বারাঁসংহে 
গেলে গ্রামের গদাধর পাল, ব্রজমোহন চক্রবতর্ঁ ও ছোটোভাইদের নিয়ে ঈশ্বর 
কপাটি খেলে । কখনো-কখনো মদনমোহন. মণ্ডলের সঙ্গে লাঠি খেলে ৷ কাস্তে 
নিয়ে মাঠে ধান কাটে, মাঠ থেকে মজুরদের সঙ্গে ধান বয়ে আনে। শম্ভুচন্দ্ 
Came লিখেছেন : “ঈশ্বরচন্দ্র) বাল্যকালে দেশে ,যাইয়া কৃষকগণের AIS 
মাঠে কাস্তিয়া লইয়া ধান্য কাটিতেন। ভ্রাতৃগণকে বলতেন, সকলে মাঠে চল, 
মাঠ হইতে ধান বহিয়া আনতে হইবে। মজন্রদের সাহত ধান বাইয়া পরম 
আহনাদত হইতেন।”** 

আগেই বলা হয়েছে, ১৮৩৫ সালের নভেম্বরে সংস্কৃত কলেজের ইংরেজী- | 
শ্ৰেণী বন্ধ হয়ে গিয়েছে । সংস্কৃত কলেজের সকল বিভাগের বহু ছাত্র আবার 
ইংরেজী-শ্রেণী খোলার জন্য ১৮৩৯ সালের ২১-মে সেক্রেটার জি. টি. 
ÉCA কাছে একখানা আবেদনপত্র দাখিল করল। ঈশ্বরের স্বাক্ষর আছে 
সেই আবেদনপন্রে। 

আবেদনপত্র থেকে তুলে 'দাচ্ছি : 

«..আমারাদগের দর্ভাগ্যবশতঃ কেবল সংস্কৃত পাঠশালাতেই ইংরাঁজি- 
ভাষাধ্য়নের রীতি উঠিয়া গিয়াছে কিন্তু মাদর্শাতে উত্তভাষাধ্যয়ন ক্রমে বাঁদ্ধ 
হইতেছে ইহাতে কেবল আমারাঁদগেরই দরর্ভাগ্য বাঁলতে হইবেক নতুবা A 
রাজা এতদ্দেশে ইংরাজি বিদ্যাবন্ধ্যর্থে ALAS বহ তর ধন ব্যয় কাঁরয়া 
বিদ্যালয় সংস্থাপন কাঁরতেছেন তাঁহার যে কেবল এতম্মহানগরস্থ প্রধান 
বিদ্যালয়ের ছান্রাদগের উত্তভাষাভ্যাস বিষয়ে অমনোযোগ হইয়াছে ইহা কোন- 
ALAS সম্ভব নহে অতএব এইক্ষণে প্রার্থনা যে অনগগ্রহপূব্বক AMPA 
কও পি rocas FO Mg 

রয়ং জ্যৈষ্ঠ স্যাত্টাদবসীয়া_»* 

১৮৪০ সালের ১২-ফেব্রুআরি নিমাইচন্দ্র শিরোমণির মৃত্যু হল। তখন 
িছ্যাদন ন্যায়শাস্্ পড়ালেন সর্বানন্দ ন্যায়বাগীশ। তারপর ১৮৪০ সালে 
১১-আগস্ট জয়নারায়ণ তক্পপ্টানন ন্যায়শাস্ত্রের অধ্যাপক হয়ে এলেন। ন্যায়" 


দেবনাগর হস্তাক্ষরের জন্য আট টাকা; বাঙলায় কোম্পানির রেগুলেশ্যন বিষয়ে 
পরীক্ষায় পশটশ টাকা । তাছাড়া সংস্কৃতে পদ্য লিখে একশো টাকা। ‘অগ্নীধ 


১০৮ করুণাসাগর বিদ্যাসাগর 


afale শ্লোক। এই শ্লোকচতুষ্ট় রসময় বাবুর সাতিশ প্রীতি 
হইয়াছিল ৷ 1 € ঢ় 
অগ্নীধ্রোনাম ভূমীন্দ্রঃ প্রজারঞ্জনাবিশ্রুতিঃ ৷ 
আরাধরৎ সতাকাত্কী গিরিপ্রস্থে প্রজাপাতমৃ॥ ১॥ 
ভগবান: সোহথ ত্জ্‌জ্ঞাত্বা প্রেষয়ামাস সত্বরম্‌ | 
eyes পৰ্ব্বচিত্তিং নাম কাম [কামিল দি হয় 
নৃপাঁতিস্তাং সমালোক্য কাল্ত্যা l 


বালে বশকরণবাসনমা নি 


তুঃ কটাক্ষপাততায় হতাশ্রয়ায় 

কস্মৈ প্ৰযোক্ত;:মভিবাঞ্ছস তন্ন Tu wy 
যদ্দংশ্যতে সুমুখ বিশ্বফলং মনোজ্ঞং 

মধ্যে স্বৰ্ণ পারিকল্পিতবাগনুরায়াঃ | 

জানীমহে ন হি করিষ্যাতি কস্য TA- 
শ্চেতোবিহঙ্গমশিশোৰিপলাং বিপাত্তম্‌॥৭॥৷ 
অস্মিন্‌ নিরাকৃতকলঙ্কশশাঙকাবিম্বে , 
নীলাম্বূজন্মযূগলং বদিদং বিভাতি। 

মন্যে সধাংশুমুখি সংবননং বিধান্রা 

লোকত্রয়স্য বিহিতং মহতাদরেণ | ৮ 
যুল্মচ্ছিখাবিগলিতা ললিতা নিতান্তং 

শষ্য ইমে মুনিবরানুগতা ভবন্তম্‌ | i 
প্রীতা ভজন্তি বিমলাং কিল ore? eis e 
ধন্মরতা মেস তা ইব বেদশাখামৃ॥ ৯ 
তস্মাদ্বয়ং ভয়পারিপ্লবব্দ্ধয়স্ত্বাম্‌ 

অভ্যর্থয়ামহ ইদং চট্ুলায়তাক্ষি। 

উদ্যন্‌ বিজেতুমবনীং তব বিক্রমোহয়ম 
অস্মাকমস্তু কুশলায় নিরাশ্রয়াণামৃ॥ ১০॥৮৯ 


জয়নারায়ণ তক‘পণ্ডানন মাঝে-মাঝে বলতেন- ঈশ্বরের মতো ব্যাদ্ধিমান ছাত্র 
আমার চোখে পড়েনি। পড়ানোর সময় মনে হত যেন কতকাল আগে থেকে 
ঈশ্বর ওসব শাদ্ ভালো করে জেনে রেখেছে। 

ঈশ্বর আট টাকা করে মাসিক বৃত্তি পাচ্ছিল, ১৮৪১ সালের TANA তা 


বন্ধ হয়ে বায়। 


করুণাসাগর বিদ্যাসাগর ১০৯ 


ক্রমশ সংস্কৃত রচনা বিষয়ে ঈশ্বরের feiss সাহস ও উৎসাহ জন্মেছে | 
িখেছে। একবার ঈশ্বর মেঘাবিষয়ে দশটি শ্লোক লিখেছে : 


“প্রায়ঃ সহায়যোগাৎ সম্পদমাধকর্তমীশতে সৰ্ব্বে | 
জলা পরাবড়পায়ে tere য়া নিভরাম্‌॥ ১॥ 

কিং Farrar জলদম' 

তান দলমত wm 

ন স্যাদজস্রগলিতং যাদি পাল্থযূনাং 

সাহায়কায় কিল নিশ্মলিমশ্ৰ:বৰ্ষম্‌ ৷৷ ২ ৷ 

কান্তাভিসাররসলোল;পমানসানাম্‌ 

আতঙ্ককম্পিত শাম ণাম্‌। 

যদ্‌ a  দরিমাজতবানজং 

কেনাধূনা ঘন তরিষ্যসি তন্ন বিঘ্যুঃ॥ ৩॥ 

ক্ষীণং প্রয়াবরহকাতরমানসং মাং 

নো নিদ্দয়ং ব্যথয় বারিদ নাত্মবেদিন্‌। 

ক্ষীণো ভাবষ্যাস হি কালবশং গতঃ সন্‌ 

আস্তে ata নিয়তস্তাঁড়তা [qoo Su 

FA সন্লমৃতদস্তটিনীশরীর-_ 

ARTY FROST শাঁমতোপতাপঃ। 

THOTT, করণাবিমখোহাস নিত্যং 

নায়ং মতো জলদ কিং বত পক্ষপাতঃ NEN 

লোকোত্তরা যদিচ তোয়দ তে প্রবৃত্তি- 

রেষা যদব্জিসারতোরশি সঙ্গহেতুঃ। 

GTS সঙ্জনসভাসু তথাপি ঘোরং 

ত্বংকল্মষং কৃপণ্পান্থবধবধোখম্‌ ৷ ৬ ৷৷ 

ত্বং হি স্বভাবমলিনস্তব নাশ্যমব্জ: 

ত্বদ্গচ্জিতিং বিরহিবর্গানস্গবোর। 

FUR স্তুবীত বদ তোয়দ লোকাসদ্ধাং- 

প্রেক্ষামহে ন যদ জীবনদায়িতাং তে ॥৭॥ 


কিং স ভ্ৰমো ন বদ তৎ স্বয়মেব বৃদ্ধা ৷ ৮॥ 
গজ্জন্‌ PR তত ইতঃ সততং বৃথা কিং 
নো লঙ্জসে জলদ পান্থানতান্তশন্রো। 
আস্তে হি নান্যগতিচাতকপোতচণ2 
| সম্পৃরণোহাপি বত যস্য ন শাক্তিযোগঃ ॥৯॥ 
| SS চাতকগণং নন; বঞ্টায়ত্বা 
| মা মুগ বারি সরসাঁসরিদৰ্ণ বেষ; | 
কং বা গ্ণং শিরসি সংস্তুততৈললেপে 
তৈলপ্রদানাবাধনা লভতেহত্র লোকঃ ॥ ১০1০০ 


১১০ করুণাসাগর বিদ্যাসাগর 


সংস্কৃত কলেজে প্রায় তিনবছর ন্যায়শাস্ত্র পড়েছে ঈশবর। আর এরই মধ্যে 
sorspes med Teagan a S a ee 

ঈশ্বর ন্যায়-শ্রেণীর ছাত্র, সেই সময়েই জগদ্দুর্লভ সিংহের আর্থক 
অবস্থা AA খারাপ হয়ে পড়ল। জগন্দুর্ল'ভ বাঁড়র সদরের সমস্ত ঘর ভাড়া 
মহলে, নিচতলার ঘরে। 

ঈশ্বর অসুখে পড়ল ৷ 

1চাকৎসকেরা ঠাকুরদাসকে বললেন_-িনচের ঘরে থেকে ঈশ্বরের একবার 
কঠিন অসুখ হয়েছিল, অনেক কষ্টে সেরে উঠেছে। ওরকম ঘরে থাকলে মৃত্যু 
Sir! বত তাড়াতাড়ি s নাল us 

এসব কারণে বড়বাজারের বাসা ছেড়ে দিতে হল। ঠাকুরদাস {লেন 
বৰ তলায়, নাচ | AWE | crap amr Tenden 
কেটেছে। তারপর ভাড়া নেওয়া হয়েছে হৃদয়রাম বন্দ্যোপাধ্যায়ের বৈঠকখানার 
Uu gie পরে সমস্ত বৈঠকখানা, ভাড়া লাগত মাসে আট 

সংস্কৃত কলেজের ছাত্র যখন, তখনই ঈশ্বরের বিয়ে হয়ে 
B uh লা পরী 
শ্বশুরের নাম YEA] ভট্টাচার্য | P 

wm] ভট্টাচার্য ঠাকুরদাসকে বলোছিলেন- বন্দ্যোপাধ্যায়! তোমার টাকা- 
কাঁড় নেই, তোমার ছেলে বিদ্বান হয়েছে, WA সেইজন্যই আমার আদরের 
মেরে দিনময়ীকে তোমার ছেলের হাতে দিলাম U^ 

উত্তরকালে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় িখেছেন : “..বিদ্যাসাগর মহাশয় 
বলিলেন ₹-“আজকাল বিবাহে আর তেমন আমোদ নাই। বরকেও তেমন 
সঙ্কট পরীক্ষায় আজকাল আর পাঁড়তে হয় না।” ঈশ্বরচন্দ্র বন্ধাদগের 
মধ্যে কেহ কেহ সে কালের গল্প এক আধটা বাঁলবার জন্য অনুরোধ কাঁরলে 
বিদ্যাসাগর মহাশয় বাঁললেন : “এখন আর কি আছে? সে কালে বর বাসর ঘরে 
প্রবেশ করিতে না করিতে তাকে তার ক'নে AM লইতে হইত। ছাদ্‌না 
তনয় দষ্টির সময়ে একটা বার চারিচচ্ষে দেখা হুয় কিনা সন্দেহ, সেই দেখায় 
বাসর ঘরে আসিয়া ক'নে sen বাহির করা কির:প কঠিন কাজ! আমার 
বিবাহের সময়ে বাসর ঘরে পা দিতে না দিতে আমাকে বাঁলল, ‘তোমার কানে 
ater বাহির কর। কানে emm বাহির কাঁরতে হইবে AGIA মহা 
নকলে পড়িলাম। গৃহে প্রবেশ করতে না কাঁরতে আমার Umm কানে 
জয়া লইবার হুম হইল; আদমি দেখিলাম সেই মেয়ের দঞ্গালের Tee 
খেকে আমার সেই অপরিচিতা অর্ধার্গনীকে খুজিয়া বাহির করা আমার কৰ্ম 
থেকে ভাবিয়া চিন্তিয়া শেষে আমারই বয়সের বেশ একটা টকটকে 
না muc ধৰিয়া বলিলাম, ‘এই আমার কানে ৷ যেমন ধরা অমনি এক মহা 
গাল TT গেল। কে কার ঘাড়ে পড়ে কে কোথা দিয়া পলাইবে, তার 


শর্ট 


৮... 


> /% ত ২৬, _ এ. 


করুণাসাগর বিদ্যাসাগর ১১১ 


আসিয়া বলিল, ‘ও তোমার ক'নে নয়, ওকে ছেড়ে me! আমি বাঁললাম, 
‘ছাড়ব কেন? খুজে নিতে বলেছ, আমি xia এইটীকেই বাহির করিয়াছি 
এইটা হ'লেই আমার বেশ মনের মত হবে। তার পর সেই মেয়েটী হাতে 
পায়ে ধারয়া বাঁলল, আচ্ছা আমাকে ছাঁড়য়া দাও, আম তোমার ক'নে বা'র 
ক'রে দিচ্ছি। তখন আপনারাই কনে আনিয়া হাজির কারল।” ববাহ্‌-বাসর 
সঙ্কটে বিদ্যাসাগর মহাশয় পারহাসীপ্রয় আত্মীয় স্বজনের হাতে এইরুপে 
শনস্তার পাইলেন। আর কেহ বড় তাঁহাকে নাড়া চাড়া দিল না SS+ 

বিয়ের পর ঈশ্বর একাঁদন ঠাকুমাকে বলল-এখন নাতির বিয়ে দিলে, 
চ্যাটাই বিছানায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো ATI 

ঠাকুমা বললেন-_দোঁখস, আজ থেকে যে স্বপ্ন দেখব তা সত্য হবে। কত 
লাখ টাকা তুই পাব, এ ছেড়া চ্যাটাই আর থাকবে ATI 

১৮৪১ সালের ৪-ডসেম্বর ঈশ্বর কলকাতা গবর্ণমেণ্ট সংস্কৃত কলেজের 

পেল। 

তাছাড়া সংস্কৃত কলেজের অধ্যাপকেরা ঈশ্বরকে দেবনাগর অক্ষরে লেখা 
আলাদা একখানা প্রশংসাপত্র দিয়েছেন ৷ সেখানা বাঙলা অক্ষরে তুলে Trike : 

“অস্মাভঃ শ্রীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরায় প্রশংসাপত্রং দীয়তে। অসৌ 
কাঁলকাতায়াং শ্রীযুক্ত কোম্পাঁনসংস্থাঁপতাবদ্যামান্দরে ১২ দ্বাদশ ITA 
৫ পণ্ড মাসাংশ্চোপস্থায়াধোলাখিতশাস্ত্াণ্যধীতবান্‌ 


ব্যাকরণম্‌ ... শ্ৰীগঙ্গাধর শন্মীভঃ 
কাব্যশাস্ত্রমূ .. গ্রীজ়গোপাল শৰ্ম্মভিঃ 
বেদান্তশাস্ত্রম্‌ ... Seed শৰ্ম্মভিঃ 
ন্যায়শাস্ত্রম্‌ ... শ্রীজয়নারায়ণ শৰ্ম্মভিঃ 
তঃশাস্ত্রম ... শ্রীযোগধ্যান «ates 
ধম্মশাস্নঞ্জ ... জ্রীশন্ভূচন্দ্র শৰ্ম্মভঃ 


সুশীলতয়োপাঁসথতস্যেতস্যৈতেষ; STOUR, সমীচীনা ব্যৎপা্তরজানষ্ট। 
১৭৬৩ এতচ্ছকাব্দীয় সৌরমার্গশীর্ধস্য বংশাতীদবসীয়মূ। 


Rassomoy Dutt, Secretary. 
\ 10 Decr. 1841. 


যাকে লকাইয়া রাখিয়া বরকে কন্যা AAAS বলে। বর যত এঘর ওঘর SIUS থাকে, 


রীতিবাহভূতি হয় নাই।...এখনকার ছেলেদের অপেক্ষা পণ্ডাশ বৎসর ALA ছেলেদের 
জতা অনেক বোশ ছিল। সূতরাং বিদ্যাসাগর মহাশয় তখনকার, হেলে হইয়া এরুপ. 


Er ৮০১৪ 


১১২ করুণাসাগর বিদ্যাসাগর 


বিশেষভাবে মনে রাখা দরকার, সংস্কৃত কলেজে লেখাপড়া সাঙ্গ করে 
সংস্কৃত কলেজে পড়তে-পড়তেই ঈশবরচন্দ্রে নামের শেষে একটি উপাধি দেখা 
গেছে। সেই উপাধি বিদ্যাসাগর ৷* 


কেরানী, বিদ্যাসাগরকে দেখে রামধন সসম্দ্রমে উঠে দাঁড়াতেন বিদ্যাসাগর 
, ASA | 
একদিন রামধনকে বললেন: ন-আমি আপনার সেই স্নেহপা্র আছ, আপনি 
অমন করে আমাকে লজ্জা দেবেন না Enc 
এখানে একটা দুঃখের কথা আছে। অনেকাঁদন পরের একটা কথা। 
বিদ্যাসাগর তখন বুদ্ধ । একদিন মহেন্দ্ৰনাথ গুপ্তের কাছে কাঁদতে কাঁদতে 
বললেন--আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা কারি, কিন্তু কই তা হাত 
সংসারে পড়ে কিছুই সময় পেলাম ATI | 
পড়াশোনা করা হল না বলে TNC বিদ্যাসাগরের এই wring 
আক্ষেপের কোনো তুলনা নেই। + 


* ‘বিদ্যাসাগর’ উপাধি সম্পকে উত্তরকালে রামগতি ন্যায়রর লিখেছেন : “এই উপাধি 
সংস্কৃত ব্যবসায়ীমাব্রেরই হইতে পারে সত্য, কিন্তু আজি কালি শ্ধ “বদ্যাসাগর” বাঁললে-- 
“হরিযর্থেকঃ পুরুষোত্তমঃ স্মৃতো মহেশ্বর স্ত্যম্বক এব নাপরঃ” ইত্যাদবৎ জনসাধারণে 
কেবল উহাঁকেই (PAA) প্রায় লক্ষ্য করিয়া থাকে।” রোমগাঁত ATER: বাঙ্গালাভাষা 


ও বা ত্য বিষয়ক প্রস্তাব, দ্বিতীয় সংস্করণ, প্‌ ১৮৬)। : 


s 


পাচ 


সংস্কৃত কলেজ থেকে লেখাপড়া সাঙ্গ করে বেরোনোর অল্পাদন পরেই 
কোর্ট উইলিয়ম কলেজে সেরেস্তাদার পদপ্রার্থী হলেন বিদ্যাসাগর। মার্শাল 
সাহেব তখন ফোর্ট উইলিয়ম কলেজের সেক্রেটার। ১৮৪১ সালের RA- 
ডিসেম্বর মার্শাল সাহেব বাঙলা গবন'মেণ্টের সেক্রেটারিকে একখানা চিঠি 
লিখেছেন, চিঠিখানা থেকে অংশাবশেষ তুলে দিচ্ছি: 

“I beg to recommend, for the situation of Bengali 
Sheristadar, Ishwarchandra Vidyasagar whose acquirements 
are similar to those of the late Sherishtadar as appears by 
the undermentioned certificates which he holds, viz.:— 

150 A certificate from the Government Sanskrit College 
of very good proficiency in every branch of literature taught 
at that institution. [Dated 4th December, 1841]. 

2nd one from the Hindu Law Committee of eminent 
knowledge of Hindu law and qualification to hold the 
situation of Law Pandit in any of the court of Judicature, 
and ` 
3rd one from the Examiners of the College of Fort 
William of qualification to instruct the students in the 
Sanskrit and Bengali. 

Iswarchandra possesses also a moderate knowledge of 
English of which he acquired the rudiments in the English 
' Class of the Sanskrit College but he was unable conveniently 
to improve his knowledge after the abolition of that class. 
He bears a high character for respectability of conduct and 
for industrious habits.” 

বিদ্যাসাগর চাকরি পেলেন ফোর্ট উইলিয়ম কলেজে | ১৮৪১ সালের ২৯- 
ডিসেম্বর থেকে বিদ্যাসাগর হলেন কোর্ট উইীলিয়ম কলেজের বাঙলা বিভাগের 
সেরেস্তাদার, কিম্বা বলি, প্রথম পণ্ডিত। AGM টাকা মাইনে। 

ফোর্ট উইলিয়ম কলেজে পড়তেন সাহেবেরা। বিলেত থেকে তাঁরা এদেশে 
বড়ো-বড়ো চাকার করতে আসতেন। চাকাঁরতে বহাল হতে হলে তাঁদের ফোর্ট 

কলেজে শিখতে হত এদেশ ভাষা যেমন বাঙলা, হিন্দী ইত্যাঁদ। 

পরীক্ষা দিতে হত তাঁদের এদেশী ভাষায়। পরীক্ষায় পাশ না করতে পারলে 

তর ছেলেকে আবার বিলেতে কিরে যেতে হত। 

Ce সিরা ভালা রা হার আভা UR 
পরামর্শ দিলেন। 

ভালো পরামর্শ | 

ফোর্ট উইলিয়ম কলেজে চাকার করতে-করতে বিদ্যাসাগর ভালোরকম 
ইংরেজ শিখেছেন, হিন্দী শিখেছেন। হিন্দী শিখিয়েছেন একজন 


p 


gies AREA চর্চা তো আছেই। দিনের পর দিন বিদ্যাসাগর 
| Some শিক্ষকের কাছে ইংরোজি শিখেছেন। প্রথমে “কিছুদিন "বিদ্যাসাগর 
ইংরেজ শিখিয়েছেন দুগনচরণ বন্দ্যেপাধ্যায়। তারপর ইংরেজি শিখিয়েছেন 
নীলমাধব মুখোপাধ্যায়, রাজনারারণ গুপ্ত। 
পরবতাঁকালে বিদ্যাসাগর আরো কারো-কারো কাছে ইংরেজ শিখেছেন। 
১৮৪৭ সালে বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজের চাকরিতে ইস্তফা 
দিয়েছেন তখনও দেখা গেছে বিদ্যাসাগর ভালোভাবে ইংরেজি শেখায় আগ্রহণ। 
শম্ভুচন্দ্র বিদ্যারত্ন লিখেছেন: *( গর) ভালরুপ ইংরাজী ভাষা শিক্ষার 


জাসাতা ন দেবের বাজাতে রাজার জামাতা বাম; অমৃতলাল মত ও woe 
জামাতা Sa জীনাথচন্দ্ৰ বসুর নিকট যাইতেন। একার হইয়া অ অপর 
সহকারে ইংরাজী ভাষার স্পিন SRL Star po 

হারা সরকার খছেন : পবদ্যাসাগর মৃহাশয়...আনন্দকৃষ্ণ 
ভি সের দিক? গর গঢ়িতেন। জরি siggy sey eon 
তিনি শোভাবাজার রাজবাটীতে ত যাতায়াত করিতেন jos 


কলেজের বালকাঁদগকে ইংরাজী ' শিখাইতাম এমত নহে। অনেক সংস্কৃতজ্ঞ 
পণ্ডিত আমার নিকট অল্প-বিস্তর ইংরাজণ ড় ৷ মহামান্য ঈম্বরচলর 
বিদ্যাসাগর, প্রোসিডেন্সী কলেজের WT সংস্কৃত অধ্যাপক z 
বন্দ্যোপাধ্যায় এবং সোমপ্রকাশ সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ তাহাদিগের 
মধ্যে ছিলেন ৷৮* 


বিদ্যাসাগরের কাজকর্ম দেখে মাৰ্শাল সাহেব খুব খশি। 

কিন্তু এক ব্যাপারে বিদ্যাসাগর বড়ো নিৰ্দয়। পরার ব্যাপারে । ফোট 
উইলিয়ম কলেজের প্রা যারা পাশ করতে না পারেন, তাঁদের সাত সম 
তেরো নদাঁর পারে বিলেতে ফিরে যেতে হয়। তাই মাশধল সাহেব এবার 
বিদ্যাসাগরকে পরাক্ষার আটাআঁটি ভাবটা একট; কম করতে বললেন। 

অথাৎ যাদের পাশ করার যোগ্যতা নেই তাঁদেরও পাশ কাঁরয়ে দিতে হবে। 
কিন্তু বিদ্যাসাগরকে দিয়ে তা হবার নয়। বিদ্যাসাগর মার্শাল সাহে 
বললেন-ওটি আমাকে দিয়ে হবে না। বরং চাকার ছেড়ে দেব, তব; অন্যায়ের 
প্রশ্রয় দেব না। 

উত্তরকালে FEFA ভট্টাচার্য বলেছেন : “বিদ্যাসাগর যখন ফোট" 
উইলিয়ম কলেজে পিবিলিয়নদিগকে বাঙ্গালা পড়াইতেন, তখন তাঁহাকে 
‘বিদ্যাস্নন্দর' পড়াইতে হইতে। ‘বিদ্যাসনন্দরের’ খেউড় অংশ পড়াইবার 
এক এক জন য়রোপাঁয় তাঁহাকে এই বলিয়া প্রবোধ দিতেন, 
‘কেন তুমি  কাতুমাতু করিতেছঃ আমাদের ভাষাতে কি সেজপাঁয়রের 
Venus and Adonis, Rape of Lucrece, এবং পোপের January 
and May, এই সকল বহি নাই? আর আমরা কি এ সকল বহি আদবে গাঁড় 
না; শিকায় তুলিয়া রাখিয়া দিয়াছি? অতএব ইহাতে আর লজ্জার বিষয় 


কি 2559 


কর«ণাসাগর বিদ্যাসাগর ১১৫ 


১৮৪২ সালে রবর্ট কষ্ট নামে একজন 'সাঁভািয়ান ফোর্ট উইলিয়ম কলেজে 
পড়তেন ৷ বিদ্যাসাগরের সঙ্গে তিনি মাঝে-মাঝে নানা বিষয়ে কথাবার্তা বলতেন। 
রবর্ট কষ্ট চমৎকার মানুষ; তাঁর সঙ্গে আলাপ করে খুব খুশি হতেন 
বিদ্যাসাগর ৷ 

একদিন তানি বিদ্যাসাগরকে অনুরোধ করলেন--আমার বিষয়ে সংস্কৃত- 
ভাষায় শ্লোক রচনা করে দিলে আমি খুব খুশি হই। 

রবর্ট কষ্টকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন বিদ্যাসাগর । তারপর তাঁকে 
দুটি শ্লোক লিখে দিলেন : 


“শ্রীমান্‌ রব কম্টোইদ্য বিদ্যালয়মুপাগতঃ। 
সৌজন্যপূর্ণেরালাপৈণিতরাং মামতোষয়ৎ॥ SN 
স হি সদ্‌গুণসম্পন্নঃ সদাচাররতঃ সদা। 
প্রসন্নবদনো নিত্যং জীবতব্দমশতং সখী৷ ২॥৮৭ 


শ্লোক নিয়ে খুশি হয়ে চলে গেলেন রবর্ট কম্ট। 

শম্ভুচন্দর বিদ্যারত্ব লিখেছেন : “কন্ট সাহেব সন্তুষ্ট হইয়া অগ্রজ মহাশয়কে 
২০০, শত টাকা দিতে মানস করিয়াছিলেন। feng তান তাহা না লইয়া 
সাহেবকে উপদেশ দেন যে, এই টাকা কলেজে জমা করিয়া দেন, সংস্কৃত 
কলেজের যে ছাত্র সংস্কৃত রচনায় ভাল পরীক্ষা দিবেন তিনি ৫০, টাকা 
পারিতোষক পাইবেন। এইরূপ ব্যবস্থা হইলে বংসর বৎসর পরীক্ষায় একজন 
করিয়া ছান্র কবিতা রচনার পুরস্কার ৫০, টাকা পাইবেন। কষ্ট সাহেবের পুরস্কার 
সংস্কৃত কলেজের ছাত্রেরা DIS বৎসর পাইয়াছলেন, তৎকালে এই পুরস্কারকে 
কষ্ট সাহেবের পুরস্কার বলিত। কষ্ট সাহেব অগ্রজকে নিলোভ ও উদ্বারহুদয় 
কচি প্রথম বৎসর ee m বিদ্যা, বৃদ্ধি, সমশীলতা এই 
তনের গুণবর্ণনা সংস্কৃত গদ্যে লিখ ও এই গৃণত্রয়ের মধ্যে কে প্রধান তাহাও 
সংদ্কত গদ্যে লিখ। ততকালে এ পরীক্ষা ফোর্ট উইলিয়ম কলেজে সমাধা 
হইত ৷ সংস্কৃত কলেজে সিনিয়র ছান্রবর্গের মধ্যে নীলমাধব ভট্টাচার্য্য সর্বাপেক্ষা 
উত্তম রচনা করিয়াছিলেন সুতরাং তিনিই এ কষ্ট সাহেবের ৫০, টাকা পুরস্কার 
প্রাপ্ত হন। দ্বিতীয় বংসরে সংস্কৃত পদ্য লিখিবার প্রশ্ন হয়, তাহাতে WAR, 
ন্যায়রত্ব ও Shou বিদ্যারত্ব এই দুইজন সর্বাপেক্ষা উৎকৃষ্ট হন। শ্রীশের ব্যাকরণ 
ভুল হইয়াছিল, কিন্তু দীনবন্ধূর ব্যাকরণ ভুল হয় নাই। দীনবন্ধু সহোদর, 
এজন্য লোকে যাঁদ দুর্নাম করে, এই আশঙ্কায় শ্রীশকেই এ পাঁরতোষিক প্রদান 
করিতে বাধ্য হন” 

পরাক্ষায় পাশ করে রবর্ট কষ্ট পঞ্জাব অণ্ডলে FAVS হয়েছেন। 42.323 
কাজ করেছেন, তারপর স্বদেশে ফিরে যাবার পালা । যাবার আগে একাঁদন 

গরের সঙ্গে দেখা করতে এলেন। বললেন-আ'ম স্বদেশে যাচ্ছি, আর 
এ দেশে আসব না; সুতরাং তোমার সঙ্গে এই আমার শেষ দেখা ৷ 

কিছুক্ষণ কথাবার্তার পর রবর্ট কষ্ট বিদ্যাসাগরকে বললেন-_যাঁদ তোমার, 
শ্লোক পাঠালে, আমি খুব খুশি হব। 


১১৬ করুণাসাগর বিদ্যাসাগর 
বিদ্যাসাগর পাঁচটি শ্লোক লিখে রবর্ট কম্টকে পাঠিয়ে দিয়েছেন : 


“দোবোর্বনাকৃতঃ AAS সৰ্ব্ব রাসোবতো গণৈঃ ৷ 
কৃতী RATA বিদ্যাসু জীয়াৎ কষ্টো মহামাতিঃ৷৷ ১॥ 
দরাদাক্ষিণ্যমাধদর্ব;গাম্ভীর্ধ্প্রমুখা গুণাঃ। 

FATT ACS নুনং রমন্তেইস্মিন্‌ নিরন্তরম্‌॥ ২॥ 
সদা সদালাপরতোনত্যং সংপথবার্তনঃ। 
সৰ্ব্ব'লোকপ্ৰিয়স্যাস্য সম্পদস্তু সদা স্থিরা॥ ৩ ॥ 
অস্য প্রশান্তচিত্তস্য HAE সমদার্শনঃ। 
সব্বধ্ধম্মপ্রিবীণস্য Mig aT FLT UU 
বিদ্যাববেকবিনয়াদগুণৈরুদারৈ- 
নিঃশেবলোকপাঁরিতোষকরশ্চিরায়। 

দুরং নিরস্তখলদুব্বচনাবকাশঃ 

শ্ৰীমান, সদা বিজয়তাং নু রবর্টা কম্টঃ॥ ৫ ॥* 


ঠাকুরদাস বিদ্যাসাগরের কথায় চাকার ছেড়ে দিলেন। প্রথমে চাকার ছাড়তে 
রাজি হননি ঠাকুরদাস, কিন্তু বিদ্যাসাগর বারংবার এমনভাবে বলতে লাগলেন 
যে শেষপর্যন্ত আর রাজি না হয়ে উপায় রইল না। 

মনিব ঠাকুরদাসকে বললেন-_ ছেলেমানষের কথায় চাকার ছেড়ে দেওয়া 
উচিত নয়। ওই ছেলে যাঁদ উচ্ছৃঙ্খল হয়ে তোমাকে সাহায্য না করে তখন দক 
আবার চাকার করতে আসবে? 

ঠাকুরদাস মনিবকে বললেন--আমার প্র সাক্ষাৎ য্যাধান্ঠরের মতো ধর্ম- 
শীল, আমাকে দেবতার মতো ভান্তিশ্রদ্ধা করে, তার কথা অবহেলা করতে পারব 
না। যাঁদ তাকে অধাৰ্মিক ও wot জানতাম, তাহলে কখনই চাকার 
ছাড়তাম না। 
তারপর বাকি টাকায় কলকাতার বাসা-খরচ চালাতেন। কলকাতার বাসায় 
লোকসংখ্যা তখন নিতান্ত অল্প নয়, অন্ততপক্ষে ন-জনের অধিক আর- 
সকলের সঙ্গে বিদ্যাসাগরকেও বাসায় পালা করে রান্নাবান্নার কাজ করতে হত। 


[চণ্ডচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন : “যে সময়ে ফোর্ট উইিয়ম কলেজে 
বিদ্যাসাগর মহাশয়ের মান সম্ভ্রম ও প্রতিপত্তি মধ্যাহ্ন সূর্যের ন্যায় প্রতীয়মান 
হইতেছিল, সেই সময়ে তাঁহার তৃতীয় সহোদর EEE বিদ্যারত্নের বিবাহ 
উপলক্ষে তাঁহার জননী তাঁহাকে যাইতে আদেশ কাঁরয়া পাঠান। 
বিদ্যাসাগর মহাশয় কলেজের অধ্যক্ষ মার্শেল সাহেবের নিকট ছুটি চাহিলেন। 
কিন্তু সে সময়ে এত বেশী কাজ যে, বিশঙ্খলাভয়ে সাহেব বিদ্যাসাগর মহাশয়কে 
বিদায় দিতে সম্মত হইলেন না। স্মতরাং তাঁহার আর বাট" যাওয়া হইল না। 
কিকাতার বাসার সকলেই চলিয়া গিয়াছেন, কেবল তিনিই আছেন ৷ সহোদরের 
বিবাহ, জননী গৃহে যাইতে বলিয়াছেন, তিনি BET পাইলেন না, জননীর 
ইচ্ছা পূর্ণ কাঁরতে না পারিয়া মনে দারুণ ক্লেশের সপ্টার হইল। বর্ষার 

মেঘাচ্ছন্ন রজনীর অন্ধকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁহার হদয়াকাশও গভীর 
Parr CHC আবৃত হইল। err ও উৎকণ্ঠা তাঁহাকে বড়ই অধর করিয়া 


Tm Ac 


"mc > 


ME 


এর-প কারতে পারে, তাহা সহজে বিশ্বাস হয় না, কিন্তু বিদ্যাসাগর মহা 
আবদারে মায়ের আদেশ পালনের জন্য বর্ষার ভরা দামোদরের জলোচ্ছর্ে 
অঙ্গ ঢলিয়া দিলেন I যাহারা পারে যাইবে বলিয়া বাঁসয়াছিল, তাহারা আনেন 


(চণ্ডণঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, প্রথম সংস্করণ, N ৮৬-৮৮।) 


১১৮ করুণাসাগর বিদ্যাসাগর 


বিদ্যাসাগরের বর্ষার ভরা দামোদর সাঁতার কেটে পার হওয়ার কথা 
চণ্ডীচরণের আগে আর-কেউ লেখেননি। চণ্ডীচরণের পরে অবশ্য অনেকেই 
লিখেছেন ৷ 

১৮৪১ সালের ২৯-ডিসেম্বর থেকে ১৮৪৬ সালের ৩-এপ্রিল পৰ্যন্ত 
বিদ্যাসাগর ফোর্ট উইলিয়ম কলেজের সেরেস্তাদার ছিলেন; চণ্ডচরণের 
কথামতো এই সময়ের মধ্যেই বিদ্যাসাগর একদিন (সেজোভাই শল্ভুচন্দ্ 
বিদ্যারয্লের বিবাহের দিন) বর্ষার ভাষণ দামোদর সাঁতার কেটে পার হয়েছিলো 

অথচ স্বয়ং শচ্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন প্রতিবাদ করে লিখেছেন : 

“চণ্ডাবাব যাহা লিখিয়াছেন তাহা সম্পূর্ণ মিথ্যা। কারণ তারকেশ্বরের 
নিকট দিয়া আমাদের বাটী যাইবার পথ নহে, বিদ্যাসাগর মহাশয় কেবল 
একবার অতি শৈশবকালে [পিতার সত কলিকাতায় আসিবার সময় 
তারকেন্বরের নিকট রামনগর গ্রামে পিসীবাটী বলিয়া এ দিক ion 
অ সয়াছিলেন। 

UM, কিছুই না জানিয়া লিখিয়াছেন। ৫৭ বা ৫৮ বৎসর পুরে 
যখন আমরা কলিকাতায় অধ্যয়নার্থ গতিবিধি করিতাম, তখন এখনকার মত 


মত-নৌকায় গাভাবাধিও ছিল না। তংকালো আমরা কলিকাতা হইতে দার 
বাটী বাইতাম। হাটখোলার ঘাটে পার হইয়া শালিখার বাধারাস্তার মোসাট' 
নাক গ্রাম PU NL এ বাঁধা রাস্তা ত্যাগ করিয়া মাঠের পথে বানা 
APO SQ রাজবলহাট নামক গ্রামে উপস্থিত হইতাম। পারে Me D 


তথা হইতে বাঁরসিংহা ৬ বা ৭ ক্রোশ পশ্চিম। 

কয়েক AM অতাঁত হইল, চণ্ডাঁবাব; বিদ্যাসাগর মহাশয়ের প্র Bury 
নারায়ণবাবুর সহিত স্টামারে রাণীচক নামক স্থানে যান, তথা হইতে নো 
রঃ ঘাঁটাল গমন করেন এবং তথা হইতে ৩ ক্লোশ অন্তর alata 
পেণঁহুছেন। চণ্ডাঁবাব; শালিখার পথে কখনও এঁ দেশ পদরজে গমন কারিলে 
ওরুপ লিখিতেন না। 

দ্বিতীয়তঃ এক অসম্ভব কথা এই লিখিয়াছেন যে, “তখন বিদ্যাসাগর 
মহাশয় হস্টচিত্তে বাসার আসিয়া আহারাদির আয়োজন কাঁরলেন। আহারের 
পর ভৃত্য শ্ৰীৱামকে সঙ্গে লইয়া যাত্রা কারলেন ৷” 

কলিকাতা ALATA হইতে প্রায় ১৭। ১৮ ক্রোশ পথ অন্তরে তারকেন্বর। 
বর্ষাকালে আফিসের ফেরত অপরাহ্থে সতের-আঠার ক্লোশ পথ কেহ যাইতে 


TUNTT কথা এই যে সাহেবের নিকট বিদায় লইয়া ৪টার পর কালিকাতা 


হইতে জনাই গ্রামের নিকট চণ্ডীতলা নামক গ্রামে সরাইতে রাত্রিযাপন 


করিয়াছিলেন ৷... 


 চণ্ডাবাবু বর্ষাকালে ভরা দামোদর সাঁতরাইয়া পার হওয়ার কথা যে 
লিখির়াছেন, তাহা নিতান্ত অসঙ্গত। বোধ করি, চণ্ডাীবাবু বর্ষাকালে রাজবল- 
হাট গ্রামের সন্নিকটে দামোদর নদের অতি ভীবণম্যার্ত কখনও স্বচক্ষে দেখেন 
নাই; THUS এরুপ অসম্ভব কথা লিখিয়াছেন। এরুপ PAO sere 
Ar fr cereum n wr বজাৱ mem "কা SUR জুয়ার 
দামোদরের এত জল বৃদ্ধি হয় যে, এ নদের পশ্চিম প্রায় চারি CETT তি 


pe _... e emo m 


করুণাসাগর বিদ্যাসাগর ১১৯ 


মাঠ জলমগ্ন থাকে৷... 

...শ্রীরামের বাটী সেখান হইতে নিকট নহে, তাহার বাটী পাতুল গ্ৰাম, 
পাতুল দামোদর পার হইয়া প্রায় ৫ ক্রোশ যাইতে হইবে। প্রকৃত কথা, শ্রীরাম 
পাতুল পর্যন্ত একত্র গিয়াছল, সেদিন নিজ বাটী পাতুল গ্রামে রাহল। 
{বিদ্যাসাগর তথা হইতে একা বাট গেলেন।” (শল্ভুচন্দ্র বিদ্যারত্ব : ভ্রমানরাস, 
পৃ. ১৬-১৯) 

এই প্রাতিবাদের উত্তরে চণ্ডীচরণ লিখেছেন : “সেকালের দামোদরে আর 
একালের দামোদরে অনেক প্রভেদ। ১৮৫৬ খত ইষ্ট ইণ্ডিয়া রেলওয়ে খোলা 
হইলে পর, সহসা দামোদরের অত্যাধক জল বৃদ্ধির আশঙ্কাজনিত বিপদ 
নিবারণের জন্য পূৰ্ব্ব পারে বাঁধ দেওয়া হইয়াছে। সেইজন্য পশ্চিম পারে 
91৫ TPT ভাসিয়া যায়। ১৮৫৬ NOCHA পূর্বে বন্যার জল দৈবাৎ নদের 
কূল অতিক্ৰম কারিত। আমার বার্ণত ঘটনা রেলওয়ে হইবার অনেক পূর্বে 
ঘটিয়াছিল।” চেণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, দ্বিতীয় সংস্করণ, 
9r. ৯১) 

‘১৮৫৬ খজ্টাব্দের LC বন্যার জল দৈবাৎ নদের কূল আঁতক্রম কারত' 
-চণ্ডীচরণের এন্টীন্তি সম্পূর্ণ অসত্য। ১৮৫৬ সালের আগেও বন্যার জল 
দামোদরের কলে আতক্রম করত, এবং সে-ঘটনা নিতান্ত দৈবাৎ নয়। ১৮৫৬ 
সালের আগে থেকেই দামোদরের দক্ষিণ পাড়ে বাঁধ ছিল। ১৮৫১ সাল থেকে 
দামোদরের বাঁ-পাড়ে বাঁধ দেবার কাজ আরম্ভ হয়। Teng বাঁধের সঙ্গে 
রেলওয়ের কোনো সম্পর্ক নেই। ১৮৫২ সাল থেকে আরম্ভ হয়েছে দামোদরের 
বন্যা ও বাঁধ সম্পর্কে রীতিমতো সরকারী অনুসন্ধান। প্রমাণের জন্য দ্রষ্টব্য : 
Selections from the records of the Bengal Govt. containing 
papers from 23rd January 1852 to 18th May, 1863 relating 
to the Damodar floods and embankments, Vol. I, Calcutta, 
1916. 

১৮৪০ সালে দামোদরের যে বন্যা হয় তাতে হুগলী জেলায় 
‘a discharge of about 6 lakhs cubic feet per second was 
recorded.’ 

১৮৫৬ সালে প্রকাশিত Beadle সাহেবের মানচিত্র থেকে দেখা যাচ্ছে 
দামোদর গড়ে আধমাইল চওড়া, তাঁরভূমি গড়ে দশ ফুট g, ‘the floods 
rise from 14 to 16 feet above the level of dry weather stream.” 

১৮৬৫ সালে দামোদরের বদলে মুণ্ডেশ্বরী নদী ROATA হওয়ার 
ফলে দামোদরের চাঁরত্র অনেক শান্ত হয়ে যায়। তার আগে অন্ততপক্ষে 
শ-খানেক বছরের মধ্যে দামোদরের চাঁরন্রে বিশেষ কোনো পাঁরবর্তন ঘটেনি। 


এবং সেই চরিত্রের পারচয় আছে Beadle সাহেবের ম্যাপে। 


চণ্ডীচরণের উত্তর একেবারেই সন্তোষজনক নয়। এখানে স্বাঁকার করা 
উচিত, শল্ভূচন্দ্রের কোনো-কোনো প্রাতিবাদের চণ্ডাঁচরণ সদুত্তর দয়েছেন। 
কিন্তু আলোচ্য প্রাতবাদের উত্তর দেখে হতাশ হতে m 

চণ্ডঁচরণ প্রত্যক্ষদরশণ্ নন; বিদ্যাসাগর বর্ষার ভরা দামোদর সাঁতার কেটে 
পার হয়েছেন একথা চণ্ডাঁচরণ নিশ্চয় কারো কাছে শু নেছেন। কিন্তু কার 
কাছে শুনেছেন? যাঁর কাছে শুনেছেন চণ্ডীঁচরণ তাঁর নামোল্লেখ করলে বিচার 
করে দেখা যেত সেকথা বিশ্বাসযোগ্য fear শম্ভুচন্দ্রের একাধিক প্রতিবাদের 


১২০ করুণাসাগর বিদ্যাসাগর 


উত্তরে চণ্ডীচরণ Gre ব্যন্তির নামোল্লেখ করে সংশয় দূর করেছেন, কিন্তু 


c 


নারা়ণচন্দ্রের জন্ম হয়েছে বাঙলা ১২৫৬ সনের ৩০-কাতিক। অর্থাৎ 
OCHA বিবাহের অনেক পরে। শম্ভুচন্দ্ৰ লিখেছেন : “অগ্ৰজ mens 


এই অবস্থায়, অন্য সাক্ষী-প্রমাণের অভাবে, নারায়ণচন্দ্র বললেও শম্ভ- 


পরামশ দ্বারা এবং বিশেষভাবে পারিবারিক জীবনীবিষয়ক উপকরণাদির 
দ্বারা বিবিধ প্রকারে সহায়তা করিয়া আমাকে অনুগৃহত রয়াছেন ৷: 
(চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, প্‌. ৬০) 

তাহলে চণ্ডীচরণ কি সুরেশচন্দ্রের কাছেই শনেছেন? 

না। না। 


শন্ভুচন্দ্রের ‘ভ্ৰমনিরাস’ প্রকাশিত হবার পর ক্ষীরোদচন্দ্ রায় “বদ্যাসাগর' 


নামক প্রবন্ধে লিখেছেন : “বাব; চণ্ডীঁচরণ বন্দ্যোপাধ্যায় ও বিহারীলাল 
|| 


সরকার উভয়েই বিদ্যাসাগরের জাঁবনবৃত্তের অনেক ঘটনা সংগ্রহ কারিঃ 

পণ্ডিত শম্ভুচন্দ, বাব; নারায়ণচন্্র ও বাব; সুরেশচন্দ্রের নিকট ইহারা 
সকলেই যথেষ্ট উপকার লাভ কারিয়াছেন। দণঃখের বিষয়, পণ্ডিত শচ্ভূচন্দু 
ভ্রমনিরাস নামক গ্রন্থে যে মৎসরতার পরিচয় দিয়াছেন, তাহাতে 
ভবিষ্যদ্বংশীয়েরা তাঁহাকে বিদ্যাসাগরের ভ্রাতা বলিয়া স্বীকার কারতে 
কুণ্ঠিত হইতে পারেন। বিদ্যাসাগর জাঁবিত থাকিলে অন্যান্য ব্যবহারের ন্যায় 
ভ্রাতার ভ্রমনিরাস ব্যবহারে সন্তাপিত হইতেন। এরূপ বহংগ্রন্থ লিখিতে 
চণ্ডাবাব কয়েকটি সামান্য ভ্ৰমে পতিত হইয়াছেন দেখিয়া আমরা দুঃখিত 


& 


— 


করুণাসাগর বিদ্যাসাগর ১২১ 


হই নাই; সুখী হইয়াছি যে, ইহা অপেক্ষা অনেক অধিক ভ্রম তাঁহার ঘটে 
নাই।” (নব্যভারত' মাঘ, ১৩০২, পৃ. ৫৩১-৩২)। 
রায়ের “বদ্যাসাগর'। Ce প্রবন্ধের এক স্থলে লেখক বাঁলতেছেন,_“পণ্ডিত 
শম্ভুচ্ন্দ্ৰ, বাব, নারায়ণচন্দ্র ও বাব; সুরেশচন্দ্ের নিকট ইহারা সকলেই 
যথেষ্ট উপকার লাভ কারয়াছেন।” আমি বিদ্যাসাগরের জীবনীলেখকদের 
বিশেষ কোনও উপকার করিতে পারি নাই। বিদ্যাসাগরের একজন জীবনচারিত- 
লেখক AS চণ্ডীচরণ _বন্দ্যোপাধ্যায়ের প্রণীত জীবনচিতের ভূমিকায় 
আমার নাম দেখিয়া আমি বিস্মিত হই, এবং চণ্ডীবাবুকে আমার নাম তুলিয়া 
দিতে বলি। DOK, আমার সাক্ষাতে এ বিষয়ে সম্মত হইয়াছিলেন, 
কিন্তু দেখিতোছি, এ পর্য্যন্ত তিনি আমার অন্মরোধ পালন করেন নাই। 
প্রকাশ্যভাবে ইহার প্রতিবাদ করিতে হইল। ক্ষীরোদবাব ইহার পরেই 
তছেন,_“দ:ঃখের বিষয়, পণ্ডিত শলম্ভুচন্দ্র ভ্রমনিরাস নামক গ্রন্থে যে 
মৎসরতার পাঁরচয় দিয়াছেন, তাহাতে ভাবষ্যদ্বংশীয়েরা তাহাকে বিদ্যা- 
সাগরের ভ্রাতা বাঁলয়া স্বীকার কাঁরতে কুণ্ঠিত হইতে পারেন।” কথাটা বড় 
কঠিন, “ভ্রমনিরাস” লিখিয়াই কি «eed পাঁতত হইলেন? ভ্রমানরাসের 
স্বপক্ষে বা.বিপক্ষে আমার এক বর্ণও বন্তব্য নাইপ্রাতবাদ সত্য হউক, 
মিথ্যা হউক,_ প্রমাণ দেখিয়া সাধারণে তাহার বিচার কারবেন ৷-কন্তু প্রতিবাদ 
করিয়া তিনি “মৎসরতার” পরিচয় 'দিয়াছেন,_এবং এই পাপে সরাসার [বিচারে 
বিদ্যাসাগরের সহিত সম্বন্ধসূত্র হইতে বিচ্ছিন্ন ও বাঁণত হইবেন, ইহা কাঁজর 
বিচারের অপেক্ষাও অদ্ভুত বালয়া বোধ হয়। মৎসরতা শব্দের অর্থ 
'অন্যশ্ভদ্বেষ'। ক্ষীরোদবাব্‌ যাঁদ এই অর্থে মৎসরতা শব্দের ব্যবহার করিয়া 
থাকেন, তাহা হইলে তিনি তাঁহার বন্ধন চণ্ডীবাবুর উপকারার্থ শম্ভুচন্দ্রের 
প্রীত অত্যন্ত অন্যায় ও অবিচার করিয়াছেন। চণ্ডীবাব পণ্ডিত শম্ভুচন্দ্রে 
গ্ৰন্থ হইতে অনেক উপকরণ আহরণ করিয়াছেন; “EU তাহার নিবারণ 
কাঁরতে পারতেন, কিন্তু তিনি চণ্ডীবাবুর শনভকামনায় তাঁহার উপকরণ- 
রক্ষায় প্রবৃত্ত হন নাই, ইহাতে বরং তাঁহার অন্যশন্ভাকাজ্কার প্রমাণ ও 
পরিচয় পাওয়া যায়। ভ্রান্ত হউক বা ভন্রান্ত 'হুউক, একজন যাহা সত্য 
বালয়া জানেন, তাহা প্রাঁতপন্ন করিতে অগ্রসর হইয়া যাঁদ মংসরতা-পরবশ 
বলিয়া পরিচিত হন, তাহা অপেক্ষা দুঃখের বিষয় আর কি হইতে পারে?” 
‘সাহিত্য’, চৈত্র, ১৩০২, পৃ. ৮৩৩-৩৪)। 
‘ স্পষ্ট জানা যাচ্ছে, সরেশচন্দ্রের মুখে চণ্ডীচরণ ওকথা শোনেনান। সমস্ত 
সাক্ষ্য-প্রমাণ, অন্তত আলোচ্য বিষয়ে, চণ্ডীচরণের বিরুদ্ধে যাচ্ছে। এ-অবস্থায় 
শম্ভূচন্দ্রে Biss অবশ্যমান্য। শম্ভুচন্দ্রের বিবাহের দিন বিদ্যাসাগর বর্ষার 
ভরা দামোদর সাঁতার কেটে পার হননি। ওকথা চণ্ডীচরণের AAT 
কিন্তু সমস্ত রটনার মূলেই কিছুনা-কিছা7 ঘটনা থাকে। হয়তো চণ্ডী- 
চরণের এই রটনার মূলেও আছে। তা এরকম একটা গল্প আছে বটে। 
দেবপ্রসাদ সর্বাধিকারণ লিখেছেন : “জেঠা মহাশয় (প্রসন্নকুমার সর্বাধকারা) 
ও বিদ্যাসাগর মহাশয় হাঁটিয়া এই পথে কখনও কখনও কাঁলকাতা হইতে 
রাধানগরে যাইতেন; ACA বামুনপাড়ায় থাঁকিতেন। গল্প শনিয়াছি একবার 
ঘাটে নৌকা না পাওয়ায় তাঁহারা সাঁতরাইয়া দামোদর পার হইয়াছলেন। 


১২২ করুণাসাগর বিদ্যাসাগর 


(দেবপ্রসাদ সর্বাধিকারী : স্মাত-রেখা, পৃ. ৫৩) 
দেবপ্রসাদ সর্বাধকারীর শোনা গল্প সত্য হলেও হতে পারে। কিন্তু 


তাহলেও চণ্ডাঁচরণের বিবরণ সত্য হয়ে ওঠে না। সত্য না হলেও চণ্ডী- 
চরণের এই বিবরণ বাঙলাদেশে বহুল প্রচারিত। এবং সেই প্রচারের সমস্ত 
Pios অথবা অকৃতিত্ব চণ্ডীচরণের | 

শল্ভুচন্দ্রের ভাষা কেড়ে এনে বলতে ইচ্ছা করে : ধন্য রে দেশ! ধন্য রে 
মিথ্যার প্রভাব! ধন্য চণ্ডীবাবু!] 


৯৮৪১ সালের ২৯-ডিসেম্বর থেকে ১৮৪৬ সালের ৩-এাপ্রল পর্যন্ত 
ফোর্ট উইলিয়ম কলেজে সেরেস্তাদারের রের কাজ করেছেন বিদ্যাসাগর | যতদুর 
জানা যার, এই সময়ের মধ্যেই তিনি ‘বাসুদেব চাঁরত' নামে একখানা নই 


তুমি নিশ্চিন্ত রহিয়াছ, কোনও বিষয়ের অনুসন্ধান কর না; এই যাবৎ গোপণ 


^ 


ও যাদব INCOR, ইহারা দেবতা, দৈত্যবধের নিমিত্ত ভূমণ্ডলে জন্ম লইয়াছে 


কাঁরবেনু এবং তোমার পিতা উগ্ৰসেন এবং অন্যান্য জ্ঞাতবান্ধবেরা তোমার 
পক্ষ ও হ্তাকাশ্ষী নহেন; অতএব, মহারাজ! অতঃপর সাবধান হও, অদ্যাপি 
সময় GSTS হয় নাই, প্রতিকার চিন্তা কর। এই বালয়া wate প্রস্থান 
করিলেন। কংস শুনিয়া আঁতশয় কুপিত হইল এবং তৎক্ষণাৎ Wa বসুদেব- 
দেবকীকে আনাইয়া তাঁহাদিগের সমক্ষে পঢত্রের প্রাণনাশ কাঁৱল এবং ডাহা, 
দিগকে কারাগারে নিগড় বন্ধনে রাখিল। অনন্তর “নিজ পতা উগ্রসেনকে 
TAPE করিয়া স্বয়ং রাজ্যশাসন ও প্রজা পালন কাঁরতে লাগল এবং প্রলম্ব, 
বক, চাম'র, SIME প্ৰভৃতি দত সৈন্যগণের সহিত পরামর্শ করিয়া যদু 
ংশাঁয়দের উপরি নানাপ্রকার অত্যাচার করিতে লাগল। তাহারা প্রাণভয়ে 
পলাইয়া কুরু, কেকয়, শাল্ব, পাণ্টাল, বিদৰ্ভ, নিষধ আদি নানাদেশে প্রচ্ছ্নবেশে 
বাস করিতে লাগিলেন। কেহ কেহ কংসের শরণাপন্ন ও মতানুযারী হইয়া 
TMCS অবস্থান করিলেন।”” 


“অনন্তর অষ্টম মাস পূর্ণ হইলে ভাদ্র মাসের কৃষপক্ষে অষ্টমশর অদ্ধ'রান্র 
সময়ে ভগবান্‌ ভ্রিলোকনাথ দেবকীর গর্ভ হইতে আবিভূতি হইলেন ৷ তৎকালে 
দিক্‌ সকল প্রসন্ন হইল, গগনমণ্ডলে নির্মল নক্ষত্রমণ্ডল উদিত হইল, গ্রামে 
নগরে নানা মঙ্গল-বাদ্য হইতে লাগিল। নদীতে নিৰ্ম্ম'ল জল ও সরোবরে 
কমল, প্রফুল্ল হইল। বন উপবন প্রভাতি মধুর মধ্ুকরগীতে ও কোঁকিলকলকলে 
জামোদিত হইল; এবং শীতল wate মন্দ মন্দ গন্ধবহ বাহতে লাগল। 
সাধূগণের আশয় ও জলাশয় সুপ্রসন্ন হইল। দেবলোকে দল্দঃভিধবাঁন হইতে 
লাগিল। সিদ্ধ চারণ কিন্নৱ গন্ধব্বৰ্গণ গণীতিস্তুতি করিতে লাগল । বিদ্যাধরশগণ 
অপ্সরাদিগের সহিত নত্য করিতে লাগিল। দেব ও দ্বর্ষিগণ হ'ৰ্ষতমনে 
পজ্গবর্ষণ করিতে লাগিল। মেঘসকল মন্দ মন্দ গজ্জন করিতে লাঁগল। 


«এক দিবস কৃষ্ণ বলরাম ও অন্য অন্য গোপবালকেরা একত্র মিলিয়া খেলা 


পিসি aan. 


এ 


কর্‌ণাসাগর বিদ্যাসাগর ১২৩ 


করিতেছিলেন ইতিমধ্যে বলরাম প্রভৃতি গোপনন্দনেরা নন্দমাহষীর নিকটে 
গিয়া কহিল ওগো কৃষ্ণ মাটী খাইয়াছে আমরা বারণ কাঁরলাম শুনিল ATI 
তখন AMAA যশোদা অস্তব্যস্তে আসিয়া কৃষ্ণের গণ্ড ধরিলেন এবং A 
কাঁরয়া কহিলেন, রে দুষ্ট, তুই মাটী খাইয়াছিস রহ আজ আমি তোকে মাটী 
খাওয়া ভাল করিয়া শিখাইতেছি।”১ 


“এইরপে কৃষ্ণের পরামর্শানুসারে দেবরাজের পূজা পৰিত্যাগ PRN 
বূন্দাবনবাসীরা গোবদ্্ধন পর্বতের অচ্চ'নার বিধি সংস্থাপন কাঁরলেন এবং 
মূর্তিমান দেব দর্শন করিয়া পরস্পর কহিতে লাগলেন দেখ ভাই আমরা 
এতাবৎকাল পৰ্য্যন্ত ইন্দ্রের পুজা করিয়াছিলাম কখন দর্শন পাই নাই কিন্তু 
অদ্য একবার মাত্র Sa করিয়া গিরিদেবের দর্শন পাইলাম অতএব এতাঁদন 
আমরা এমন প্রত্যক্ষ দেবতার উপেক্ষা কাঁরয়া বৃথা কালক্ষেপ করিয়াঁছ আজ 
কৃষ্ণ হইতে আমাদের ভ্রম নিবারণ হইল। que দেখিতে বালক বটে কিন্তু 
বাধতে আমাদের "পিতামহ ৷ এইরূপ নানাবিধ কথোপকথন করিয়া কৃষ্ণ গুণগান 
করিতে লাগলেন এবং নৃত্যগতাবসানে পুনরায় পৰ্ব্বত প্রদাঁক্ষণ কৰিয়া কৃষ্ণের 
সহিত বৃন্দাবন প্রবেশ কাঁরলেন।” 


“ত্যাঁজয়া ইন্দ্রের পূজা পৰ্ব্বতে "Lie! 
শুনিয়া ইন্দ্রের মনে কোধ উপাঁজল॥৮১২ 


'বাস্‌দেব চাঁরত' সম্পর্কে একটা বলবার মতো খবর আছে। 'বাসদেব 
চঁরিত' কোনোদিন ছাপার অক্ষরে বই হয়ে বেরোয়ান। 

ডঃ সুকুমার সেন লিখেছেন : “বিদ্যাসাগর প্রথমে বাসুদেব চাঁরত' বলিয়া 
একটি বই 'লিখিয়াঁছলেন, একথা তাঁহার চাঁরতকারেরা বালয়াছেন। তাঁহাদের 
সোসাইটির গ্রন্থাগারে ফোর্ট উইলিয়ম 


বিদ্যাসাগরের ‘বাসদের চাঁরত'কে কিংবদন্তী বলে নস্যাৎ করার মূলে 
কোনো xS নেই। চন রণ বন্দ্যোপাধ্যায় ও 'বহারীলাল সরকার বিদ্যা" 
সাগরের বাসুদেব চারতে'র পাণ্ডুলিপি দেখোঁছলেন, এ-সত্য উপেক্ষা করা 
অসম্ভব। : | 

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের 'বাস্‌দেব চারতে'র হস্তাঁলখিত 
পথ দেখোছলেন, সে-বিষয়ে সুস্পষ্ট প্রমাণ আছে।* 

বিহারীলাল সরকার লিখেছেন : “বিদ্যাসাগর মহাশয় জীবিতাবস্থায় এ 
পঢস্তক বোসাদেব-চাঁরত) মণিত করিবার ইচ্ছা করিয়াছিলেন। কিনতু সে সা 
তান প.স্তকের পাণ্ডুলিপি «remm পান নাই। তাঁহার পদত্র নারায় ন 
ওঁ পুস্তকের পাশ্ডুলাপি অনেক কষ্টে খুঁজিয়া বাহির করিয়াছেন।...আমর 


নারায়ণবাবূর নিকট প্‌স্তকের জীর্ণ পাণ্ডুলিপি miana 


কোন সম্পৰ্কই নেই ৷ আমরা এিয়াটিক সোসাইটিতে গিনে হেন ন্যাণ্টে 
ন CT TT সারজ্যাণ্টের 
= ee, agia োঁসয়াটিক সোসাইটির +. 4] নং পথ) 
দেখেছি... ৷” 


বিদ্যাসাগরের কাছে সংস্কৃত পড়তেন মার্শাল 

1 v লি সাহেব। বেশ বাঙলাভাদা 

শিখে নিয়েছিলেন তিনি ৷ বিদ্যাসাগরের সঙ্গে [তানি বাঙলার কথাবার্তা কইতে 

ভালোবাসতেন ৷ দরকার হলে বিদ্যাসাগর মার্শাল [ওলায় 
এপ সাহেবকে বাঙলায় চিঠিপত্র 
বিশে কারণে কলেজে যাওয়া সম্ভব হল না সাহেবকে 

z একদিন। 
বাঙলার চিঠি লিখে সেকথা জানালেন ৷ চিঠিখানা তুলে ihe s — 


6 QAT 
শারণং। 


সাঁবনয় নিবেদনং-- 
অদ্য আমার 1পতৃব্যপৃত্রের প্রাতঃকালাবাধ চার বার ভেদ হইয়াছে 
লভেনম্‌ দেওয়াতে আপাততঃ প্রায় এক ঘণ্টা ভেদ বন্ধ রহিয়াছে কিন্তু একে 
F হইয়াছে এমত বোধ হয় না অতএব তাঁহার নিকটে থাকা অত্যাবশ্যক 
সুতরাং অদ্য যাইতে পারিলাম না ন্ৰুটিমাৰ্্জ'নে আজ্ঞা হয়। কমাধকামাত ২৮ 


নবেম্বর ১৮৪৩ 
আজ্ঞাবাৰ্্তনঃ 
শ্রীঈম্বরচন্দ্র শম্মণঃ pss 


শম্ভূচন্দ্র বিদ্যারত্ব লিখেছেন : 

“অনুমান হয় ইং ১৮৪৩ সালে জ্যৈষ্ঠ মাসের শেষে গঞ্গাধর তর্কবাগীশ 
মহাশয় বিষম বিসচিকারোগাক্রান্ত হইলেন এবং অবিলম্বে তাঁহার শোঁচ-৪ 
বন্ধ হইয়া অত্যন্ত যাতনা হইতে লাগল। অগত্যা তাঁহার fer ছাত্র aw. 
সাগর মহাশরকে আহ্বান করেন। ইহা শ্রবণমান্রই তিনি অত্যন্ত [qug বদনে 
দ্রতবেগে তৎকালের বিখ্যাত ডান্তারবাব; নবীনচন্দ্র মিত্র ও তালতলা নিবাসী 
ডান্তার বাব; দূ্গাচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয়দের বাটী যাইয়া তাঁহাঁদগকে 
দিবস অনন্যকম্মা ও অনন্যমনা হইয়া পাঁড়িত CE পণ্ডিতের 'চাকিংসা 
করাইলেন। তাহাতে তকর্বাগীশ প্রথমতঃ আরোগ্যলাভ করেন, পরে হঠাৎ এক 


* এই পান্ডুলিপিটিতে একটি «mem ও ৬৫টি পৃষ্ঠা আছে; পক্ঠাগযীলর আয়তন 
Nes নামপন্রটি নীচে উদ্ধত হল। 
“শ্রীমদ্ভাগবত ৷ 
শ্ৰীশ্ৰীকৃষ্ণ তাঁহার জন্ম ও বালালীলা 
এবং কংস বধের উপাখ্যান I— 
ভাষা সংগ্ৰহঃ।-- 
হেনেরি সারজ্যাণ্ট্‌ শাহেবেন ক্রিয়তে I” 


ba 4h. 


D 
ৰ 


i 


করুণাসাগর বিদ্যাসাগর ১২৫ 


দিবস প্ৰাণত্যাগ হয়। কয়েক দিবস অগ্রজ মহাশয় স্বহস্তে তাঁহার মলমূত্রাদ 
ATA করেন। তাঁহার অনুরোধপরতন্ত হইয়া চিকিংসকগণ কয়েক দিবসের 
ভিজাটের টাকা গ্রহণ করেন নাই। Ge কয়েক দিবসের ওষধের মূল্য অগ্রজ 
মহাশয় স্বয়ং প্রদান করেন। বাল্যকালের শিক্ষকের প্রতি তাহার এরুপ শ্রদ্ধা 
ও ভান্ত দেখিয়া সংস্কৃত কলেজের অধ্যাপক ও RINT তাহার যথেষ্ট প্রশংসা 
কারতে লাগিলেন। এবং সকলে একবাক্যে বলেন যে, তর্কবাগ্ীশের পুত্র ও 
কন্যা এ সময়ে নিকটে উপস্থিত নাই; অনেক ছাত্র বিদ্যমান রাইয়াছেন, কিন্তু 
কেহই ঈশ্বরের মত ভান্তিপৃত্বক স্বহস্তে বিষ্ঠা XS করিতে পারে নাই। 
অতঃপর অপর যে কোন আত্মীয় বন্ধুর পাড়া হইত, তিনি বিনা ভিজীটে 
UR পাইবার জন্য অগ্রজকে জানাইতেন। তিনিও কি আত্মীয় কি অনাত্মীয় 
কাহারও পাড়ার সম্বাদ পাইলে ভান্ডার দুর্গাচরণবাবূকে লইয়া সেই রোগীর 
ভবনে যাইতেন। যে রোগীর কোন অভিভাবক নাই জানিতে পাঁরিতেন, তাহার 
বাটা যাইয়া সকল অভাব পূরণ কাঁরতেন। তান তৎকালে বাসাস্থিত ভ্রাতা ও 
অন্যান্য আত্মীয়দিগকে সকল রোগীর শহশ্রুষার জন্য পাঠাইতেন; একারণ 
অনেকেই বালিত, ঈশ্বরের মত দয়াল; ও ধৰ্ম্মশীল লোক সচরাচর দৃম্টগোচর 
হয় না। 

ইহার feel পরে দর্শনশাস্তাধ্যাপক জয়নারায়ণ তর্কপণ্চাননের 
নারিকেলডাঙ্গাস্থ ভবনে, তাঁহার ভাগিনেয় ঈশানচন্দ্র ভট্রাচার্য্যের ওলাউঠা হয়। 
IPAYA মহাশয় ভাঁগনেয়কে ভয়ে বাটীর বাঁহরে সামান্য একস্থানে 
রাখিয়াছেন, চিকিৎসা করান হয় নাই, মৃত্যুর আশঙ্কায় শয্যা দেন নাই, দরমার 
উপর রোগীকে শয়ান রাখা হইয়াছে। অগ্রজ মহাশয় এই সম্বাদ পাইয়া VISA 
বাব; দুর্গচরণ বন্দ্যোপাধ্যায়কে সমাভব্যাহারে করিয়া নারীকেলডাঙ্গায় 
ভট্টাচার্যের ভবনে উপাস্থত হইয়া চিকিৎসা করাইতে প্রবৃত্ত হন। d রাত্রিতে 
দীনবন্ধ ন্যায়রত্ব মধ্যম সহোদরকে বহুবাজারে পাঠাইয়া বালীশ তোষক মাদর 
প্রভাত আনাইয়াছিলেন। নিশীথসময়ে মূটে না পাওয়ায় মধ্যমাগ্রজ দীনবন্ধু 
ন্যায়রত্ব স্বয়ং প্রায় দেড়ক্রোশ পথ Ge শয্যাদি মাথায় করিয়া লইয়া যান। 
রোগীকে ভাল শয্যায় শয়ন করান হয়, এবং রোগণীর গান্ৰের STAG বিদ্যাসাগর 
মহাশয় স্বহস্তে পরিষ্কার করিয়া দেন। রোগা জম্পূর্ণরূপ আরোগ্য লাভ 
কাঁরলে, বাসায় গমন করেন। তৰ্পণ্টাননের, ভাগিনেয় বিষম বসাক 
রোগাক্রান্ত হইলেন, কিন্তু তকৰপণ্ডানন বা তাঁহার 1শশ-সন্তানাদগকে ভয়ে 
রোগণীর ত্রিসীমায় আগমন কারতে দেন না। বিদ্যাসাগর মহাশয় বহ;বাজার 
হইতে ডাক্তার, ওষধ ও শয্যা সাহত তথায় যাইয়া চিকিৎসা করাইলেন। তদ্দর্শনে 
অনেকে আশ্চ্য্ান্বিত হইয়াছিলেন। ইহার Hem পরে সংস্কৃত কলেজের 
তৎকালীন sre oreet ছান প্রিয়নাথ ভট্টাচার্যের মধ্যম সহোদর ও কনিষ্ঠ সহোদর 
বিসূচিকারোগগ্রস্ত হয়েন, এই সংবাদ প্রাপ্তিমান্র অগ্রজ মহাশয়, TA DAA, 
প্রভৃতি ডান্তারগণকে লইয়া চিকিৎসা করান। স্বাঁচাকৎসায় প্রিয়নাথের মধ্যম 
সহোদর দীনবন্ধ্য আরোগ্যলাভ করেন, দর্ভাগ্যপ্রযন্ত তাঁহার AAAS 


কালনামক ভ্রাতা মৃত্যুমুখে নিপতিত হয়। 
| = erem বাসাবাটীর এক পার্শ্বে মোস্তার বৈদ্যনাথ মুখো-, 


এঁ সময় বহুবাজারস্থ 
পাধ্যায়ের এক ভূত্যের ওলাউঠা হয়। মোন্তারবাব; চাকরের হাত ধাঁরয়া উপর 
হইতে নামাইয়া পথে শোয়াইয়া রাখেন | অগ্রজ তাহাকে ভূমিতে পাঁতত দেখিয়া 
অনেক wey প্রকাশপর্বেক নিজ বাসায় লইয়া গিয়া, আপন শয্যায় শয়ন 


s 


১২৬ করুণাসাগর বিদ্যাসাগর 


করাইলেন, এবং অবিলম্বে ডান্তার আনাইয়া চিকিৎসা করাইতে লাগলেন। 
পাঁচ সাত দিন চিকিৎসা ও শশ্রুষায় রোগী সম্পূর্ণরূপ আরোগ্য লাভ করে। 

d সময় বিদ্যাসাগর মহাশয় অনেক অনাথ পীঁড়ত লোকের ?চাকিৎসাঁদ- 
কাৰ্য্যে বিস্তর ,অর্থব্যয় কাঁরয়াছলেন। সকলেই বিদ্যাসাগরের এরুপ দয়া 
দোঁখয়া বলিত, ইনি মানুষ নন, সাক্ষাৎ অবতার বিশেষ ৷ এইরূপ কত রোগীর 
aie যে অগ্রজ দয়া প্রকাশ করিয়াছেন, তাহা 'বস্তৃতিভর়ে এক্ষণে 1লাখিতে 
ক্ষান্ত রহিলাম 1৮৯৮ 

১৮৪৫ সালের ২৬ জুন রামমাণিক্য 'বদ্যালগকার সংস্কৃত কলেজের 
আ্যাসস্টাণ্ট সেক্রেটারি নিষ্ন্ত হয়েছেন। ১৮৪৬ সালের ২৬ মাৰ্চ রামমাণিক্ের 
মৃত্যু হল। সংস্কৃত কলেজে আ্যাঁসস্টাণ্ট সেক্রেটারির আসন শূন্য হয়ে গেল। 

বিদ্যাসাগর সেই “LAPT পূর্ণ করতে চেয়েছেন, ১৮৪৬ সালের ২৮ 
মাৰ্চ দরখাস্ত করেছেন ৷ দরখাস্তখানা তুলে দিচ্ছিঃ 


“To 
Baboo Russomoy Dutt, 
Secretary to the Government 
Sanscrit College, Calcutta. 
Sir, 


Understanding that the situation of Assistant Secretary 
to the Government Sanscrit College has been left vacant by 
the death of the late incumbent Rammanikya Bidyalankar, 
I beg to present myself as a candidate for the same. 

As regards my qualifications, I beg to observe that I 
had the honor to be educated in the above institution where 
I was fortunate enough to obtain many honours and dis. 
tinctions. Besides I have the honor to bold the office of 
Sheristadar of the Bengalee Department of the College of 
Fort William, to which I was appointed in 1841 since which 
time from the nature of my duties and the institution 
being a seat of learning I have improved my knowledge to 
a considerable degree and in addition I have given much 
attention to acquire proficiency in the system of Sankhyha 
Philosophy and the Puranahs, branches which do not fall 
within the regular course of education afforded by your 
ua 2 the examinations for scholarships which Capt. 
Marshall, the Secretary to the College of Fort William, 
undertook for the Sanscrit College for the last four years I 
was kindly allowed the honor of, taking an active part in 
preparing questions and examining the answers thereunto, 
And I believe I have discharged my share of this duty in a 


করণাসাগর বিদ্যাসাগর ১২৭ 


manner which afforded perfect satisfaction to the parties 
concerned, viz., the worthy examiner and the Professors and 
students of the institution. This, together with my long 
connection with the college as a student has given me an 
intimate knowledge of the system of education pursued 
there, and inspires me with confidence that in case my 
services are accepted I shall prove useful to the institution. 
But I confess that in offering my services it is in the hope 
that the emoluments attached to the situation may be 
increased to a higher degree, for it would not be prudent 
that I should quit my present office for one so troublesome 
without an adequate remuneration, and I respectfully sub- 
mit that the present salary is very small for a duly qualified 
person who is expected to give his whole time to the duties. 

The copies of testimonials are herewith annexed for 
your inspection. 

I have the honor to be, 
Sir, 

Your most obedient Servant, 
ISHWAR CHUNDER SHURMA.” 


Calcutta, 
28th March 1846. 


মার্শাল সাহেব বিদ্যাসাগরকে একখানা সার্টিফিকেট 'দিয়েছিলেন। সার্টি- 
[িকেটের তারিখ : ২৮-মার্চ, ১৮৪৬ সাল। বিশেষ উপকার হয়েছিল সেই 


"Certified that Ishwar Chunder Vidyasagar has been 
Serishtadar of the Bengallee Department of the College of 
Fort William for nearly five years. He was educated in the 
Government Sanscrit College and studied all the branches 
of Literature and Science taught there with the greatest 
success, and he has since, by private study, acquired a very 
considerable degree of knowledge of the English language. 
I have derived most satisfactory aid from his learning and 
intelligence in matters connected with his office—and I have 
also received much willing assistance in others of an extra 
nature, especially in the annual examination of candidates 
for scholarships in the Sanscrit College for the last four 
years, in which I have been strongly impressed with his tact 
and intelligence and freedom from all bias or unworthy 
motives. On the whole, I consider, that he unites in an 
unusual degree, extensive acquirements, intelligence, in- 


€ 


১২৮ করুণাসাগর বিদ্যাসাগর 


dustry, good disposition, and high respectability of 


character.” > 


সংস্কৃত কলেজে গিয়ে বিদ্যাসাগরকে যাঁদ কোনো কারণে চাকারতে ইস্তফা 
দিতে হয় তো সংসার অর্থাভাবে বিপন্ন হরে যাবে। ফোর্ট উইলিয়াম কলেজে 
বিদ্যাসাগরের জায়গায় যাঁদ বিদ্যাসাগরের ভাই দাীনবন্ধ, ন্যায়রত্ন TIS হতে 
পারেন তো সংসারের জন্য আর কোনো দুশ্চিন্তা থাকে ATI 

বিদ্যাসাগর সেইরকম অনুরোধ করলেন মার্শাল সাহেবকে | 

fag, প্রশ্ন, দীনবন্ধু aR ক পারবেন? 

বিদ্যাসাগর মার্শাল সাহেবকে বললেন-_আঁধক আর কা বলব, দীনবন্ধু 
কোনো বিবয়ে আমার চেয়ে কম নয়, বরং অঙ্কশাস্তে বিশেষ TJS R | 

মার্শাল সাহেব আর কোনো আপত্তি করলেন না। ফোর্ট উহীলয়ম 
কলেজে বিদ্যাসাগরের জায়গায় দীনবন্ধু ন্যায়রত্ন নিষুন্ড হলেন। 

আর বিদ্যাসাগর চলে গেলেন সংস্কৃত কলেজে। ১৮৪৬ সালের ৬ 
এপ্রিল বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অ্যাঁসস্টাণ্ট সেক্রেটারি হলেন। মাইনে 
পঞ্চাশ টাকা | 

শন্ভুচন্দ্র বিদ্যারত্ন লিখেছেন : “বিদ্যালয়ের কোন কোন শিক্ষক চেয়ারে 
উপবিষ্ট হইয়া নিদ্রা যাইতেন, ছান্রগণের মধ্যে কেহ পাখা লইয়া অধ্যাপককে 
বাতাস করিত, এই কুপ্রথা উঠাইয়া দিলেন ৷ সাড়ে দশটার মধ্যেই অধ্যাপক ও 
ছাত্রগণকে বিদ্যালয়ে উপস্থিত হইতে হইবে, এইরূপ নিয়ম কাঁরয়া দিলেন। 
অতঃপর সেক্রেটারর বিনা অনুমাততে ক শিক্ষক কি ছাত্র কেহই ইচ্ছামত 
বিদ্যালয় হইতে বাটী যাইতে পারিবেন না। ছাত্রগণ ইচ্ছাননসারে একবারেই 
সকলে ক্লাস হইতে বাহিরে মালীর গৃহে যাইতে পারিবে না, এক এক জন 
করিয়া যাইবে, কিন্তু তাহাও কান্ঠের পাশ গ্রহণ কাঁরয়া যাইতে হইবে pre 
সেসময়ে কার সাহেব হিন্দ: কলেজের 'প্রন্সিপাল। কী একটা কাজে 
বিদ্যাসাগর একদিন কার সাহেবের সঙ্গে দেখা করতে গেছেন। কার সাহেব 
বিদ্যাসাগরকে আমল দিলেন না। একবার বসতে পর্যন্ত বললেন ATI চেয়ারে 
হেলান দিয়ে টেবিলের উপর পা তুলে বসে রইলেন। 

কাজের কথা শেষ করে বিদ্যাসাগর কার সাহেবের ঘর থেকে চুপচাপ চলে 
এলেন ৷ কার সাহেব যে অভদ্র ব্যবহার করেছেন, Orin একাঁট কথাও 
বললেন না। কিন্তু অপমানট;কু ঠিক মনে রইল। 

দন কয়েক পরের কথা। কার সাহেব কী একটা কাজে বিদ্যাসাগরের 
কাছে এসে উপস্থিত। এই সুযোগ । কার সাহেব যেমন করোছিলেন, বিদ্যা” 
সাগরও ঠিক তেমনি চেয়ারে হেলান দিয়ে টোবলের উপর চাটসং্ধ পা তুলে 
বসে রইলেন । কার সাহেব বিদ্যাসাগরকে বসতে বলেনানি, বিদ্যাসাগরও কার 
সাহেবকে বসতে বললেন না। 

বকে ae কাজ সেরে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলেন। বিদ্যা- 
সাগরের নামে নালিশ করলেন শিক্ষা-পারষদের সম্পাদক ময়েট সাহেবের 
কাছে। ময়েট সাহেব বিদ্যাসাগরের কৈফিয়ং তলব করলেন। 

সাহেবদের কাছেই আমাদের সভ্যতা শেখা IDS! কার, সাহেবের 
স্মি যেমন অভ্যর্থনা পেরেছিলাম, আমি ভেবোছলাম, অভ্যর্থনা করার সেটাই 


J ছু odio s 
Me ett yy pe চে পু 


08০৮2827062 p em 


x VEZ 


I € 
oo Watered. 


n. ce 


ae = 
P4 কৰ্মত রি ? a 
2 R Poulin fu 
vv. Kore চিতা কি দি 
ga ৮ ২৮৮7 ৮777 রে 
migr AK ed বব 
ere রিল Rn ern Roa min 
AUN VIA e rr 
Was Dre ৮৫22 14757779514: 
| 1৮211 quét fram Pied 
pah abl f raa বা s 
gap wi tm e. e 
M RU এ এ ls na 
pra erra em 
নি apr- Pan nagro- 
WUT AMT - ve শপ is 
Snel i HM 


ism em Rab, 


টান চু 


i 


করুণাসাগর বিদ্যাসাগর ১২৯ 


সভ্য রীতি, আমি তাই সেইভাবেই কার সাহেবকে অভ্যর্থনা করোঁছ। এতে 
যাঁদ আমার কোনো অপরাধ হয়ে থাকে তো সে-অপরাধের জন্যে স্বয়ং কার 
সাহেবই দায়ী। 

বিদ্যাসাগরের স্পষ্ট কথায় ময়েট সাহেব AMT হয়েছেন। ময়েট সাহেবের 
কথার তারপর কার সাহেব নিজেই বিদ্যাসাগরের সঙ্গে দেখা করে ব্যাপারটার 
একটা আপোষ-নিষ্পান্ত করেছেন | 

কলেজের নানা কাজে ব্যস্ত থাকতে হয় বিদ্যাসাগরকে। কলেজের T- 


১৮৪৭ সালের ১৬ ফেব্রআরি কলেজের মালির ঘরে চুরি হল। ঘরের 
চাবি ভেঙে চোর ঢুকেছে । দুটো fene বের করে নিয়ে গেছে। e 
ভেঙে সব মালপত্র নিয়ে চোর উধাও। সকালে দেখা গেল, কলেজের দক্ষিণ 
Face দুটো সিন্দুক আর একটা বাক্স পড়ে আছে। 

রামজশ মালর কাছে এসব খবর পেলেন বিদ্যাসাগর | 

রামজশ মালি এসে বিদ্যাসাগরকে বলল-কলেজের [তিনটে ঘটি gia 
গেছে | আর ওই ঘাঁটর সঙ্গে আমার নিজের নগদ চাল্পশ টাকা গেছে ৷ আমার 
নিজের নগদ ছাঁত্রশাট টাকা আর যোলোটি Tris ছিল TS | 

যেমন 1নয়ম, খবর পেয়ে প্ীলশ এসে তদারক করে গেল। 

১৮৪৭ সালের ১৭ 'ফেব্রুআঁর বিদ্যাসাগর আদ্যন্ত ঘটনা একখানা চা 
{লখে কলেজের সেক্লেটারকে জানালেন। 


একাঁটি শোকসংবাদ আছে। বিদ্যাসাগরের চতুর্থ সহোদর হরচন্দ্র বারো 
বছর বয়সে কলেরায় মারা গেছে। শল্ভূচন্দ্র TTR {লিখেছেনঃ “SALAS, 
অসাধারণ ব্যাদ্ধশান্তিসম্পন্ন, ভ্রাতার মত্যুসম্বাদে অগ্রজ মহাশয় (বিদ্যাসাগর) 
অত্যন্ত শোকাতুর হইরাছিলেন। লেখাপড়ার pw একবারে পারিত্যাগ কবিয়া 
বারা কয়েক মাস রোদনেই সময়াতপাত কাঁরতেন। ৫1৬ মাস রীতিমত 
আহার না করায়, আঁতশয় TAT হইয়াছিলেন। ভ্রাত্বর্গের মধ্যে হরচন্দ্র অত্য"্ত 
বুদ্ধিমান ছিল তাহার উপর জ্যেষ্ঠের এরুপ আশা ছিল বে, নিজে পরিবার 
প্রঁতপালনের জন্য চাকার কাঁরতে প্রবৃত্ত হইয়া, ইচ্ছামত ভালর-প লেখাপড়া 
শিখতে পারিলাম না; যাহা জানি, তাহাতে দেশের কোন উপকার হইবে না। 
হৱচন্দ্ৰকে মনের মত লেখাপড়া শিখাইব, তাহার দ্বারা দেশস্থ লোকের উপকার 
হইবে | জনন দেবী, পূত্রশোকে আহার নিদ্রা পারত্যাগ AAS নিরন্তর রোদন 
কাঁরয়া থাকেন, এ কারণ তাঁহার সান্ত্বনার জন্য অন্যান্য ভ্রাত্বর্গকে কলিকাতা 
হইতে দেশে পাঠাইয়া দেন। মধ্যম সহোদর দানবন্ধু ন্যায়রত্ন ফোর্ট : 
কলেজের প্রধান পন্ডিতের কার্ষে ৬ মাস প্রাতানাধ রাখিয়া অন্যান্য ্রাত্বর্গ 
সমাভব্যাহারে দেশে অবস্থাত করেন। কিয়াদ্দবস পরে জননী দেবীর শোকের 
কিছ লাঘব হইলে পর অগ্রজ মহাশয় আমাদিগকে MATA কলকাতা যাইবার 
আদেশ করেন।”২২ 

সংস্কৃত কলেজ সম্পর্কে পাঁরকজ্পনা রচনা করলেন বিদ্যাসাগর | এই 
পাঁরকল্পনাট সম্পর্কে মার্শাল সাহেব মন্তব্য করেছেন : 

“The Assistant Secretary consulted me some time ago 
on a plan of study which he had prepared at a great sacrifice 


১৩০ করুণাসাগর বিদ্যাসাগর 


i labour. The suggestions therein contained ্‌ 
পে: পল মি highly নি the scheme orm | 
seemed well adopted to produce order, to save time, and to 
secure to each subject of study the degree of attention 
which it deserves: as such I would beg strongly to recom- 
mend the Council to give it a trial. If I am not much mis- 
taken, the result would prove highly satisfactory." ২০ 

১৮৪৬ সালের ১৯ সেপ্টেম্বর বিদ্যাসাগর পরিকজ্পনাটি সেক্রেটারি রসময় 

ES কাছে দাখিল করলেন। 
i পরিকল্পনাটি এখনও সংস্কৃত কলেজের দপ্তরে রক্ষিত আছে। 
পরিকল্পনাটির মাৰ্জিনে বিস্তর মল্তব্য। সমস্ত মন্তব্যের পাঠোদ্ধার দুঃসাধ্য 
এবং হতো অনাবশ্যক। কয়েকটি মন্তব্য ও মন্তব্যাংশ নমূনাস্বরূপ উদ্ধৃত কাঁর : 

“This defect was found by the Secy. before this informa- l 
tion reached him. It has now been remedied.” 

“Considered by the Secy. unnecessary”, 

“The Secy. objected to the com 
Books lst because he did not consider th 

“This is merely a refl 
of duty which he does not deserve, , .” 

“This is also an echo of Secretary’s sentiments. , .” 

“Altogether a wrong Opinion, , ,” ২৪ 


রসময় দত্ত "rote. পরিকল্পনাটি বিদ্যাসাগরের অনুরোধ সত্বেও কাউন্সিল 
অফ এডুকেশনে পাঠালেন না, কেবলমাত্র সামান্য একট; অংশ খাঁণ্ডত আরে 


১৮৪৭ সালের ৭ এপ্রিল বিদ্যাসাগর ইস্তফাপন্র দাখিল করলেন সরাসাঁর 
কাউন্সিল অফ এডুকেশনের সেক্রেটারির কাছে। কিন্তু সে-ইস্তফাপন্র গৃহীত 
না। 
yä ১৮৪৭ সালের ১০ এপ্ৰিল সংস্কৃত কলেজের তেরোজন অধ্যাপক বিদ্যা 
সাগরের ইস্তফা সম্পর্কে একটি আবেদনপত্র দাখিল করেছেন : 


“To 
Baboo Rossomoy Dutt, 


Secretary to the Sanscrit College. 
+ &c, &c. 
The Memorial of the Pundits and teachers of 
the Sanscrit College. ^ 
m clin beg to express their sincere 
egret at tue that Essur Chunder Biddasagore assistant 
rn Cc 


করুণাসাগর বিদ্যাসাগর ১৩১ 


Secretary to the Sanscrit College has, for reasons unknown 
to them, resigned his situation as they are really afraid that 
his resignation at a time when the college is, as it were being 
altogether remodelled, will prove very much prejudicial to 
its true interests. 

‘The assistant Secretary by his personal abilities, indus- 
trious habits, and zeal in the welfare of the College, has as 
is already known to you, introduced several beneficial 
changes and proposed such salutary innovations in the 
system of Education hitherto pursued, there, as your 
memorialists expect, will soon place that Institution on a 
very solid efficient footing. Your memorialists are of 
opinion that the appointment of the said Bidya Sagore does 

reat credit to your judgement, who determined on the last 
occasion of filling up the vacant chair of your assistant upon 
nominating one, intimately acquainted with the Sanscrit 
and tolerably versed in the English Language as they believe 
that the assistant Secretary has been in a great measure 
enabled by the above qualifications to plan the revised 
system already noticed. Under these circumstances your 
memorialists cannot but be sorry that he has tendered his 
resignation and they sincerely trust as his loss cannot easily 
be supplied that you will be pleased to adopt such measures 
as will induce Essur Chunder to continue his services at 
the college which will no doubt be greatly conducive to 
the prosperity of our institution. 

In conclusion your memorialists beg to state for your 
information that the resignation, referred to, being tendered 
to the Secretary to the Council of Education, your memorial- 
ists have with a view to prevent delay, presented a similar 
memorial to Dr. Mouat in the hope that he may not take 
hasty steps to accept of the resignation of an officer, who 
might otherwise be induced to continue his services to the 
college if not for his own, atleast for the interest of the 
institution which he was appointed to look over. 

And your memorialists as in duty bound shall ever 


pray: 


Sanscrit College, শ্রীকাশীনাথ তর্কপণ্টাননস্য 
10th April 1845. »জয়নারায়ণ শম্মণাং 
ভরতচন্দ্র শম্মণাম্‌ 


দবারকানাথ C 


১৩২ কর:ণাসাগর বিদ্যাসাগর 


প্ৰাণকৃষ্ণ i 
তারানাথ " 
প্রেমচন্দ্র 
Tempe ” 
ara we” 
Russick Lull Sen. 
Shama Churun Sircar." ২৫ 


৯৮৪৭ সালের ১৪ এপ্রিলের “Extracts from the Pro- 
ceedings of the Council of Education” থেকে অংশাবশেষ তুলে 
দিচ্ছি: 


“No VII Read letter from Pundit Ishwar Chunder 

Surma dated 7th April tendering resignation of his appoint- 
. ment of Assistant Secretary to the Sanscrit College. 

Ordered: that the assistant Secretary to the Sanscrit 
College be directed to forward his application through the 
regular channel when it will be duly taken into considera- 
tion. à 

No. XXXIII Read memorial from the Pundits of the 
Sanscrit College, respecting the resignation of the assistant 
Secretary. 

. Read also demi official note from the Secretary to the 
Sanscrit College, pointing out the irregularity of the 
proceedings, and requesting that the letter and petition 
may be returned to the writers to be forwarded through 
the regular channel ... . 

Ordered: as in para VIT" ২১ 


আবার বিদ্যাসাগর যথারীতি ইস্তফাপন্র দাখিল করলেন ১৮৪৭ সালের 


২০ এপ্রিল : 


eTo Baboo Russomoy Dutt 
Secretary, Sanscrit College. 

Sir, " . 

I have the honour to request that you wil] be so good 

tender to the Council of education my resignation of 
= f Assistant Secretary to the Sanscrit College. My 
"- puerum is, that I do not find those opportunities 
reason 


[ 
- 


J Aaly পর্ণ 


১৮৪৭ সালের সংস্কৃত কলেজের বেতনবাহিতে বিদ্যাসাগরের স্বাক্ষর 


hho ৫৮০৫ (2০০ hig regret 
7 fA- ৫৮৮০৮ * 


Ufa te toe —Ü pe = 


Hr fe ৫০৮৮ À HR. 


A 
ote ong ra বৰলে laden blond 
tet Uu lawn asd VE 


বিদ্যাসাগরের ইস্তফাপত্লের প্রাতাঁলাঁপ 


করুণাসাগর “বিদ্যাসাগর . $09 


of being useful in anticipation of which I applied for the 
appointment. 


I have the honour to be 
Sanscrit College Sir, 
90th April/47 Your most obedient servant 
Ishwar Chandra Sharma" ** 


{বিদ্যাসাগরের ইস্তফাপন্র গৃহীত হল ১৮৪৭ সালের ১৬ জুলাই। 
সংস্কৃত কলেজের ১৮৪৭ সালের ১৬ জুলাইয়ের আপস মেমোরাণ্ডাম- 
খানা প্রায় সম্পূর্ণ উদ্ধার কার : 

“The Secretary begs to inform Pundit Ishwar Chunder 
Vidya bagesha that his resignation of the post of Assistant 
Secretary to the Sanscrit College has been accepted, and to 
request that Pundit Ishwar Chundra will have the goodness 
to give over charge of his office to Pundit Taranauth 
Tarkabachaspute the Professor of Grammar First class. 

9 Pundit Ishwar Chundra's salary as assistant secre- 


tary will cease from this day. .. " ২৪ 


সে-আমলে এককথায় পঞ্চাশ টাকা মাইনের চাকার ছেড়ে দেওয়া সামান্য 
কথা নয়। সময় দত্ত নাকি তখন বলোছিলেন_বিদ্যাসাগর চাকার তো ছেড়ে 


লাগলেন। 
এই সময়েই কাগ্তেন ব্যাঙ্ক নামে একজন সাহেবকে মাসকয়েক সংস্কৃত, 
বাঙলা আর হিন্দ) পড়ালেন বিদ্যাসাগর কাপ্তেন ব্যাঙ্ক ময়েট সাহেবের 
FRI ময়েউ সাহেব বিদ্যাসাগরকে অনুরোধ করেছেন, তাই বিদ্যাসাগর 
|| 
মাসকয়েক পড়বার পর কাপ্তেন ব্যাঙ্ক একাদিন টাকা বের করলেন! 
sory টাকা মাইনে হিসেবে টাকা দিলেন 'বদ্যাসাগরকে। 
^ 'ঁবদ্যাসাগর কাপ্তেন ব্যাঙ্ককে বললেন- ময়েট সাহেব আমার পরমাত্মায় ৷ 


১৩৪ করুণাসাগর বিদ্যাসাগর 


{তন আপনারও পরম বন্ধু! তাঁর অনুরোধে আপনাকে পাঁড়য়েছি। আপনার 
কাছ থেকে কেমন করে টাকা নেব? 
টাকা নিলেন না ৷ 


সংস্কৃত কলেজের ওই চাকার ছেড়ে দেবার কিছুকাল আগে বিদ্যাসাগর 
'সংস্কৃতযন্ত্ নামে একটি ছাপাখানা খুলেছেন। বিদ্যাসাগর আর মদনমোহন 
তর্কালঙ্কার_দুজনে মিলে 'সংস্কৃতযন্ত্র' খুলেছেন। মদনমোহন বিদ্যাসাগরের 
বন্ধু। দুজনে ছাপাখানার সমান অংশীদার | 

'সংস্কৃতযন্্রের জন্য WI করতে হয়েছে। ছশো টাকা খণ। 

কথায়-কথায় একদিন বিদ্যাসাগর মার্শাল সাহেবকে বললেন_ আমরা একট 

ছাপাখানা খুলেছি। যাঁদ Tee, ছাপাবার দরকার হয়, বলবেন। 
‘অন্নদামঙ্গল’ পড়াতে হয়। যে-বই পড়ানো হয় তার কাগজ যেমন ছাপাও 
তেমান জঘন্য। তাছাড়া ‘বিস্তর ভুল। তুমি যাঁদ কৃষ্ণনগরের রাজবাঁড় থেকে 
আসল ‘অন্নদামঙ্গল’ ATA এনে শ্ধ করে তাড়াতাঁড় বই ছেপে দিতে পারো, 
তাহলে ফোর্ট উহীলিয়ম কলেজের জন্য আমি একশোখানা বই নেব, ছশো 
টাকা দাম দেব। 

শিশু 

গরের প্রথম ত বইয়ের নাম ‘বেতাল পণ্টাবংশাঁত' ৷ fe 
‘বৈতাল পৰ্ণচ্চসাঁ’ বইয়ের অনুবাদ ৷ নকন্তু বিদ্যাসাগরের ‘বেতাল দিনা 
ওই হিন্দী বইয়ের হুবহু অনুবাদ নয়। উত্তরকালে কৃষ্ণকমূল ভট্টাচার্য 
বলেছেন : “বেতাল পণ্ডাবংশাত নামে যে হিন্দি বাহ আছে, বিদ্যাসাগরের 
গ্র্থখানি উহার নামমাত্র অনুবাদ । হিন্দিতে Tota কেবল কঙ্কালখান পাইয়া- 
ছিলেন: রন্ত মাংস ইত্যাদ সকলই তান আপনা হইতে যোজনা কাঁরয়া 
দিয়াছেন [id 

মার্শাল সাহেব ফোর্ট উইলিয়ম কলেজের জন্য তিনশো টাকায় একশো- 
খানা 'বেতালপণ্চবিংশতি' কিনে নিলেন। 

এক কৃষ্ণা চতুর্দশশর রাত্রে এক শবাবিষ্ট বেতাল মহারাজ 'বিরুমাদত্যকে 
পণচশাঁটি উপাখ্যান শ্যানয়েছে। প্রধানত সেই পৰ্শচশাটি উপাখ্যান নিয়েই 
'বেতালপণ্াবংশাতি' | 

একাট উপাখ্যান উদ্ধৃত কার : 

“ধর্ম্মপূুরে গোবিন্দ নামে ব্ৰাহ্মণ ছিলেন ৷ তাঁহার দুই L8 | তন্মধ্যে এক- 
জন ভোজনাবলাসী; অর্থাৎ, অন্নে ও ব্যঞ্জনে যাঁদ কোনও দোষ থাকত, তাহা 
দূর্জের হইলেও, এ অন্নের ও এ ব্যঞ্জনের ভক্ষণে তাহার প্রবত্ত হইত নাঃ 
দ্বিতীয় শব্যাবিলাসী; অর্থাৎ, শয্যায় কোনও দুলক্ষ্য বিঘা ঘাঁটলেও, সে 
তাহাতে শয়ন করিতে পারত AT! ফলতঃ, এই এক এক বিষয়ে তাহাদের 
অসাধারণ ক্ষমতা ছিল। ঈদ্‌শ বিস্ময়জনক ক্ষমতার বিষয় তন্রত্য নরপাঁতর 
কর্ণগোচর হইলে, তিন তাহাদের এ ক্ষমতার পরাক্ষার্থে, সাতশয় 
হইলেন, এবং উভয়কে রাজধানীতে আনাইয়া জিজ্ঞাঁসলেন, 

| 


এ“ তাহারা স্ব স্ব পরিচয় দিলে, রাজা, প্রথমতঃ ভোজনাঁবলাসীর 


পরাক্ষার্থে পাচক sms ডাকাইয়া, নানাবিধ সরস অন্ন ব্যঞ্জন প্রভাত 


বীর, যার রা 
DICKE -- নো, 


eee SN 


ব্যাপার গোপনে র i 
অনুসন্ধান করিতে আদেশ দিলেন। MAANA, ভাণ্ডারী, 
Seren করিয়া, নরগাঁতগোচৱে ণনবেদন কাঁরল, 
মহারাজ! অমুক গ্রামের ত aS ধান্যে এ SYA প্রস্তুত 


কয়ংক্ষণ শয়ন কারয়া, নূপ্পাতসমীপে আসিয়া, গনবেদন কাঁরল, মহারাজ! 

tere রন কারে পতিত আহে; তাহা আমার নর 

পার সত একর করতে পোলা দে 
কাঁরয়া 


পাইলেন, শয্যার সপ্তম তলে যথার্থই বেশ ক্র কেশ পাঁতত রাহিয়াছে। তা 

তান, যংপরোনাস্তি সন্তোষ , বারং ং 

7৮ 
প্রদান AS কাঁরয়া 


যথোচিত পাঁরতোষিক ব্বক, পাঁরতুষ্ট কার য় 
দশম সংস্করণের 'বেতালপণ্বিংশাতি' থেকে উপরের অংশটুকু উদ্ধৃত 
হল। দশম সংস্করণ 'পনে বিদ্যাসাগর “বেতালপণ্টাবংশাঁত 
দশম বার as হুইল । এই. HOT এতাঁদন, বাঙ্গালা ভাষার প্রণালী 
অনুসারে, মদত হইয়াছিল; সুতরাং, ইঙ্গরেজী পুস্তকে যে সকল বিরাম 

ত হই পূৰ্ব্ব সংস্করণে সে am পারগহীত হয় 


সক রা আছে বে OEE বা 7 
eene ব্যবহার করেন তা সত্য TU ১৮৫০ পৰ্যন্ত বিদ্যাসাগর কোনো 


ইংরোঁজ যাঁতাঁচহ গ্লহণই করেনান ৷” 
| sede ব্যবহার করেছেন । কিন্তু 


‘বিদ্যাসাগর বাঙলা গদ্যে guae 1% র 

তার আগেও বাঙলা গদ্যে ইংরে ব্যবহৃত হয়েছে। 
ধবদ্যাসাগর যে সময়ে সংস্কৃত Lu eie হয়েছেন, সেই সমনোর 
বাঙলাভাষায় ইংরেজি বির র 4 "বিষয়ে ছাপার s 
দেখা পাওয়া যাচ্ছে। ১৮২৯ সালের ১৮-জুলাইয়ের সমাচার দর্পণে প্রকাশিত 
একাঁট প্রোরতপন্ থেকে একাংশ উদ্ধৃত কার : “অস্মান্দেশীয় ভাষা ও 


১৩৬ করুণাসাগর বিদ্যাসাগর 


আধুনিক নহে ইহার মূল সংস্কৃত তাহার র লিখন পঠনের যে ধারা ও ছেদ 
ভেদের যে চিহ এক দাঁড় আছে তাহাই তাবদ্দেশ অর্থাৎ সংস্কৃত শাস্র 
তন্মহলক ভাষা ব্যবসায়াদগের চলিত আছে এক্ষণে নৃতন কোন বিষয় 


চিহ্ন বাঙ্গলা অক্ষরে ব্যবহার করা যায় তবে wee চিহ্নানাভজ্ঞ ব্যান্তরা A 


দুজন পণ্ডিত বন্ধূকে। একজন-মদনমোহন তর্কালঙ্কার; আরেকজন 

গিরিশচন্দ্র বিদ্যারর্ন। 

তাঁদের কথায় কোথাও-কোথাও TOFS শব্দ অদল-বদল করেছেন বিদ্যাসাগর | 
শদনমোহনের মৃত্যুর বহুকাল পরে যোগেন্দ্ুনাথ বিদ্যাভুষণ মদনমোহনের 


ও পরিমাৰ্জিত হইয়াছিল যে বোমাণ্ট ও ফ্রেচরের লিখিত গ্রন্থগুলির ন্যাম 


কিন্তু সাত্যই ক এমন কথা বলা যেতে পারে? না, পারে না। 

মদনমোহন তর্কালঙ্কার অবাশ্য মারা গেছেন, কিন গিরিশচন্দ্র বিদ্যারত্ন 
তো বোচে আছেন। এ-বিষয়ে গিরিশচন্দকে বুশ 
“অশেষগৃণাশ্রয় 
শ্রীকত গিরিশচন্দ্র বিদ্যারত্ন ভ্ৰাতৃ প্রেমাস্পদেষু 
সাদরসম্ভাষণমাবেদনম্‌ 

তুমি জান কি না বলিতে পারি না, feu হইল, সংস্কৃত কালেজের 
Port ছাত্র ALS বাব; যোগেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় এম. এ. মদনমোহন 
তক্ণলঙ্কারের জাবনচরিত প্রচারিত করিয়াছেন। এ পুদ্তকের ৪২ পষ্টোয় 
লিখিত হইয়াছে, “বদ্যাসাগরপ্রণীত বেতালপণ্বিংশতিতে অনেক নূতন ভাব 
ও অনেক সুমধ্বর বাক্য তক্কালওকার দ্বারা অন্তার্নবোঁশত হইয়াছে। ইহা 
তর্কালঙ্কার দ্বারা এতদূর সংশোধিত ও পাঁরমাঁজত হইয়াছিল যে বোমাণ্ট 
ও ফ্লেচরের লিখিত গ্রল্থগদলির ন্যায় ইহা উভয় বন্ধুর রচিত বললেও বলা 
যাইতে পারে”। বেতালপণ্চাবংশাঁতি সম্প্ৰতি পঢ়নরায় মুদ্রিত হইতেছে। 
যোগেন্দ্ৰনাথ বাবুর Sle বিষয়ে ive, বলা আবশ্যক বোধ হওয়াতে, এই 
সংস্করণের বিজ্ঞাপনে ORI TE করিব, স্থির করিয়াছি। বেতালপণ্াবংশাতর 
সংশোধন বিষয়ে তর্কালঙ্কারের কত দূর সংস্রব ও সাহায্য ছিল, তাহা তুম 
সবিশেষ জান। যাহা জান, লিপি দ্বারা আমায় জানাইলে অতিশয় উপকৃত 
হইব। তোমার পন্রখানি আমার বন্তব্যের সাহত প্রচারিত কারবার আঁভল্রায় 


আছে, জানিবে ইতি। 


কলিকাতা। রী কী gd 
১০ই বৈশাখ, ১২৮৩ সাল। ৰ * 


RICCA যাক ৮৫ 


| 


করুণাসাগর বিদ্যাসাগর ; ১৩৭ 
দুদিনেই সরাসাঁর জবাব এল : 


“পরমশ্রদ্ধাস্পদ 
জ্যেম্চভ্রাতৃপ্রাতমেষ 


গুলির ন্যায় ইহা উভয় বন্ধুর রচিত বুলিলেও বলা যাইতে পারে” এই কথা 
নিতান্ত অলীক ও অসঙ্গত; আমার বিবেচনায়, এরূপ অলীক ও GATS 
কথা লিখিয়া প্রচার করা যোগেন্দ্ৰনাথ বাবুর নিতান্ত অন্যায় কাৰ্য্য হইয়াছে। 

এতদ্বিষয়ের প্রকৃত বৃত্তান্ত এই--আপান, বেতালপণ্টাবংশাঁত রচনা কাঁরয়া, 
আমাকে ও মদনমোহন তর্কালঙ্কারকে শুনাইয়াছিলেন। শ্রবণকালে আমরা 
মধ্যে মধ্যে স্ব স্ব অভিপ্রায় BS কাঁরতাম। তদন্‌সারে স্থানে স্থানে দুই 
একটি শব্দ পাঁরবার্তত হইত। বেতালপণবিংশাতি বিষয়ে, আমার অথবা 


- তৰ্কালঙকারের, এতদাঁতারন্ত কোন RAI বা সাহায্য ছিল না। 


আমার এই পন্রখাঁন মুদ্রিত করা যদ আবশ্যক বোধ হয়, কারবেন, তাঁদ্বিষয়ে 
আমার সম্পূর্ণ সম্মাতি হীত। 


কাঁলকাতা। সোদরাভিমানিনঃ 
১২ই বৈশাখ, ১২৮৩ স্মূল। শ্রীগাঁরশচন্দ্রশম্মণিঃ” 


এই চিঠি দুখানা বিদ্যাসাগর, আপন মন্তব্য সমেত, 'বেতালপণ্টাবংশতি'র 
দশম সংস্করণের বিজ্ঞাপনে ছেপে 'দিয়েছেন। 


~ii 


আবার চাকার নিলেন বিদ্যাসাগর। পাঁচ হাজার টাকা জামিন দিয়ে ১৮৪৯ 
সালের ১-মার্চ বিদ্যাসাগর ফোর্ট উইলিয়ম কলেজের হেড রাইটার ও কোষাধ্যক্ষ 
হলেন। আশি টাকা মাইনে। 

এখানে আরেকটি শোকসংবাদ আছে। বিদ্যাসাগরের পণ্চম সহোদর 
হরিশ্চন্দ্র লেখাপড়া শেখার জন্য কলকাতায় এসোঁছল, আট, বছর বয়সে সে 
মারা গেল। শম্ভুচন্দ্র বিদ্যারত্র লিখেছেন: “হোরিশন্দ্র) বিষম বিসূচিকা 


দেশের অনেক উপকার করিতে রব। তিনি মনে মনে সংকল্প কারিয়াছলেন, 
নিজে উপাৰ্জ্জন কাঁরয়া সংসার নির্বাহ করিব, অন্যান্য ভ্রাতৃবর্গকে দেশে রাখি 
বিদ্যালয় স্থাপন কাঁরয়া দেশের দরিদ্র লোকের জন্তানগণকে লেখাপড়া 
শিখাইব। কিন্তু উপর্ধযপার দুই বৎসরে দুইটি ভ্ৰাতার মৃত্যুতে হতাশ হইয়া- 
ছিলেন। হরিশ্চন্দ্র ienga বালয়াছিল যে, দাদা! আমার বিবাহে হায় 
কৰিতে হুইবে, এজন্য অদ্যাপি অগ্রজ অপর লোকের বিবাহে বাদ্যেন po 


কাৰ্য্য 
স্বয়ং নিৰ্বাহ করিয়া অপরাপর আগন্তুক ব্যন্তিগণকে বা দারদ্র নিরুপায় 
রাখিবার জন্য তিনি সৰ্ব্বদা আত্মীয় ও বন্ধূগণকে নিমল্রণ কাঁরয়া আনিতেন। 
জননী স্বয়ং পাকাদি কাৰ্য্য নিৰ্ব্বাহ করিয়া উপস্থিত নিৰ্মান্ততাদিগকে 
খাওয়াইতেন। রন্ধন পরিবেশনাদি কার্যে ব্যাপৃত থাকায় তাঁহার শোকের 
অনেক লাঘব হইতে লাগিল। জননণকে সন্তুষ্ট কারবার জন্য পাঁচ মাস কাল 
অকাতরে যথেষ্ট টাকা ব্যয় করিয়াছিলেন। 'কিয়ৎপাঁরমাণে শোকের হাস হইলে 
পর বৈশাখ মাসে অন্যান্য ল্রাতৃবর্গ সহিত জননীকে দেশে পাঠাইয়া দেন। 
এ মাসে অগ্রজের পনর নারায়ণের ALI ছয় মাস; তাহার অন্নপ্রাশন উপলক্ষে 
িতৃদেব সমারোহ করিয়া আত্মীয়গণকে নিমন্ত্ৰণ কিয়া আনাইয়াছিলেন। 
অগ্রজ ততকাল পর্যন্ত মৃত হরিশ্চন্দ্র ভ্রাতার শোক সম্বরণ করিতে. পারেন না; 
কেবল পিতার অনুরোধে দেশে গমন PAA 


এই সময়ে একবার সংস্কৃত কলেজে 'সনিয়ার ও জ্‌নিয়র স্কলারশিপের 
প্ৰশ্ন করেছেন ও পরাঁক্ষা নিয়েছেন একা বিদ্যাসাগর | পরীক্ষার পর যথারীতি 
রিপোর্ট দাখিল করেছেন। রপোর্টাট থেকে অংশাবশেষ তুলে frig : 


“The examination occupied nine days, between 15th 
September and 4th October, five days being taken up in 


করুণাসাগর বিদ্যাসাগর ১৩৯, 


examining the senior department and four days the junior. 
In consequence of the smallness of the room allotted for the 
purpose, I thought it advisable to examine the two depart- 
ments separately. The questions were prepared with great 
secrecy and were printed in my presence, and in fact, every 
precaution possible was taken to prevent unfair proceed- 
ings.... 

The general impression from this examination is one 
of much satisfaction. Due attention appears to have been 
paid to each branch of study, and the result is very creditable 
to both professors and students.” 


মদনমোহন তকণলঙ্কার সংস্কৃত কলেজে সাহিত্য-শ্রেণীর অধ্যাপক নিষ্য্ত 
হয়েছেন ১৮৪৬ সালের ২৭-জনন। ১৯৮৫০ সালের নভেম্বরে মদনমোহন 
জজ-পশ্ডিত হয়ে মুর্শিদাবাদে চলে গেলেন ৷ অতঃপর সংস্কৃত কলেজে সাহত্য- 
শ্রেণীর অধ্যাপক কে হবেন? বিদ্যাসাগর । অন্তত ময়েট সাহেবের সেই রকম 
ইচ্ছা। ময়েট সাহেব কাউন্সিল অক এডুকেশনের সেক্রেটার। 

বিদ্যাসাগর তখন ফোর্টউইলিয়ম কলেজের ROAR ও কোষাধ্যক্ষ ৷ 
নানা কারণে তিনি তখন সাহিত্য-শ্রেণীর অধ্যাপক হয়ে সংস্কৃত কলেজে 
আসতে Vw | : 

কিন্তু ময়েট সাহেবের একান্ত ইচ্ছা যে বিদ্যাসাগর সাহিত্য-শ্রেণীর 
অধ্যাপক হয়ে সংস্কৃত কলেজে আসেন। 

বিদ্যাসাগর জানিয়ে দিলেন যে কাউন্সিল অক এডুকেশন তাঁকে 
প্রান্সপালের ক্ষমতা দিলে তিনি সংস্কৃত কলেজে আসতে রাজি আছেন। 
ময়েট সাহেবের কথায় বিদ্যাসাগর এই মর্মে একখানা চিঠিও লিখে দিয়েছেন ৷ 

১৮৫০ সালের ৫-ডিসেম্বর বিদ্যাসাগর সংস্কৃত কলেজে সাহত্য-শ্রেণীর 


অধ্যাপক FS হলেন। নব্রুই টাকা মাইনে। 
সাব্যস্ত হল, সংস্কৃত কলেজ সম্পর্কে বিদ্যাসাগর একটি বিস্তারিত 
z করবেন। 
NEP ie রত রিপোর্ট রচনা করেছেন বিদ্যাসাগর। ১৮৫০ সালের 
১৬-ডিসেম্বর সেই রিপোর্ট দাখিল করেছেন। রিপোর্টে বিদ্যাসাগর সংস্কৃত 
কলেজে বাধি-ব্যবস্থার নানা পাঁরবর্তন প্রস্তাব করেছেন : 
proposed by me in the system of 


“the changes now j 
ng and anxious considera- 


the college are the results of a long 81 
tion of the subject. They are extensive, but I have ende- 


voured to select only those which are absolutely necessary 
for the efficiency of the institution, and which are quite 


practicable." 
এই প্রস্তাব aceite হলে, বিদ্যাসাগরের নিশ্চিত pe ES কালেন 
প্রকৃত সংস্কতশিক্ষার পীঠস্থান হবে, সংস্কৃত কলেজ উন্নত ধারায় T 
সাহিত্যের উৎসস্থল হবে এবং এই কলেজের ছান্রেরাই উপযুন্ত হয়ে উত্তরকালে 
^ 


১৪০ করুণাসাগর বিদ্যাসাগর 


স্বদেশবাসীদের মধ্যে সেই সাহিত্যের সম্পদ ব্যাপ্ত করে দেবে। 

১৮৫০ সালের ডিসেম্বরে সংস্কৃত কলেজের সেক্রেটার রসময় দত্ত 
ইস্তফাপত্র দাখিল করলেন। ফলে বিদ্যাসাগর, সাহিত্যের অধ্যাপক তো 
রইলেনই, উপরন্তু, ১৮৫১ সালের €&-জানুআর থেকে হলেন সংস্কৃত কলেজের 

১৮৫১ সালের ৪-জানূআর ময়েট সাহেব (কোউীন্সল-অফ-এডুকেশনের 
সেক্রেটারি) বাঙলা গবনমেন্টকে একখানা চিঠি লিখেছেন, চিঠিখানা থেকে 
অংশবিশেষ তুলে দিচ্ছি : 


“The office of Secretary has been held for the last ten 
years by Babu Rassomoy Dutt, who has discharged its duties 
as efficiently as could be expected from an officer unacquaint- 
ed with, or at all events possessing only a limited knowledge 
of Sanskrit ; whose whole day was occupied in the perform- 
ance of arduous and responsible duties in another office, and 
who could seldom or never have been present in the institu- 
tion during its working hours, or been able to rectify the 
abuses likely in such circumstances to occur. 

The consequence of this has been that the discipline of 
the college has become relaxed, little or no reliance can be 
placed in its registers of attendance; there is some reason 
to believe that a fictitious system of admitting pupils to 
swell the apparent number on the rolls has obtained, and 
the institution generally is not in the sound, healthy, ef- 
cient state which the Council desire. 

It is already one of the most costly colleges in Bengal, 
as the students contribute no schooling fees towards its 
expenses. 

Under a more vigorous and efficient rule it might be 
rendered of much service in the great movement now taking 
place to create a vernacular literature for Bengal, and to 
enrich the language of the Presidency. 

The only obstacle to the re-organization of the college 
having been removed by the resignation of Babu Rassomoy 
Dutt, the Council beg to recommend the following changes 
for the sanction of Government. 

Had there been an European officer available as well 
acquainted with Sanskrit, as Dr. Sprenger is with Arabic, 
the Council would have preferred his appointment as Head 
of the Sanskrit College, but as this is out of the question the 
Council are compelled to adopt such means as are available. 

They, therefore, suggest that the Sanskrit College be 


করদুণাসাগর বিদ্যাসাগর ১৪১ 


placed on exactly the same footing as the Madrasa, by the 
creation of the office of Principal and the abolition of the 
ollices of Secretary and Assistant Secretary. 

For the office of Principal by far the fittest person 
known to the council, or to those well acquainted with the 
subject whom they have consulted, is Pandit Ishwarchandra 
Sharma who has been recently appointed to the Professor- 
ship of Sahitya. He is not only a first rate Sanskrit Scholar, 
bui is well acquainted with English, and is considered the 
most elegant Bengali scholar in the Presidency. ৰ 

His translation of Chamber's Biography and the Betal 
Panchabingshati are used in all the Government Colleges 
and Schools in Bengali as text-books, and he has, for several 
years past, conducted the Sanskrit College Scholarship 
Examinations to the entire satisfaction of the Council. 

He is, in addition, a man of an amount of decision and 
energy of character rarely met with in a native of Bengal— 
qualities essential to the proper discharge of the functions 


of a» Principal. . .." ৩ 


কাউন্সিল-অফ-এডুকেশনের প্রস্তাব মঞ্জবর করল ATT! ১৮৫১ 
সালের ২২-জানূআর বিদ্যাসাগর সংস্কৃত কলেজের প্রান্সিপাল হলেন। 


দেড়শো টাকা I 
আগে বিদ্যাসাগর একদিনে পায়ে হেটে কলকাতা থেকে TIAA যেতেন, 
একদিনে TAPAS থেকে কলকাতায় আসতেন। পথের মধ্যে কেবল মসাট নামে 
এক জায়গায় একবার দাঁড়াতেন, একটা ডাব খেতেন। 
ফোর্ট উইলিয়ম কলেজে চাকরি করার সময় প্রায়ই বাঁরসিংহে যাওয়া-আসা 
করতেন। কিন্তু সংস্কৃত কলেজে চাকার করার সময় তত ঘন ঘন বারাসংহে 


যাওয়া হয়ে উঠত না। 
সংস্কৃত কলেজের যখন প্রিন্সিপাল, তখনো তিনি প্রায়ই হে'টে বীরাসিংহে 
যেতেন।* সঙ্গীদের কারো কাছে ভারী মালপত্র থাকলে বিদ্যাসাগর খানিক 
মালপত্র নিজে নিতেন, মাথায় নিয়ে হাঁটতেন। সংস্কৃত কলেজের প্ৰিন্সিপাল 
বিদ্যাসাগর মাথায় মালপত্র চাপিয়ে পায়ে হেটে পথ পাড়ি দিচ্ছেন! 
: “এই হাঁটাপথে যাইবার সময়ে এক দিনের 


oe উত্তরকালে queue ভটচার্য বলেছেন 
একটি cores dr আত করণেভাবে তান (বিদ্যাসাগর) বাঁলতেন। তিনি বলতেন 
< Ors Hu 

‘আমি একাদন বাড়ি যাবার সময় wee রোদে fees বিশ্রামের জন্যে একটি খোড়ো 
বাড়ীর বাহিরের রোয়াকে বোসে আছি, এমন সময়ে বাড়ীর ভেতরে থেকে গ:টি দুই-তিন 
ছেলে নাচত নাচতে আর গানের সুরে চে'চাতে চে'চাতে নানি আটা আছে রও 
বল_-আজ আমাদের ডাল হয়েছে, আজ আমাদের ডাল হয়েছে! ত দেখে শুনে 
অবাক্‌। ভাবলূম যে, এদের এত দুরবস্থা যে বছরের মধ্যে APSR মতা দর একাদন 
ডাল রান্না খেতে পায়! আর বোধ হয় এমন অনেকেই আছে।' এই গল্প কাঁরতে কাঁরতে 
কখনও কখনও তাঁহার চক্ষ্মতে জল আসিত।” (বাপনবিহারী গুপ্ত : প্রাতন প্রসঙ্গ, 
প্রথম পর্যায়, কলকাতা, ১৩২০, প্‌ $63)! 


১৪২ করুণাসাগর বিদ্যাসাগর 


একবার একটা কাণ্ড হয়ে গেল। 

মাথায় মালপত্র নিয়ে বিদ্যাসাগর তো চলেছেন। কলেজের দুজন 
দারোয়ানের সঙ্গে দেখা হয়ে গেল পথে ৷ কলেজের 'প্রান্সপালকে সেই অবস্থায় 
দেখে ওরা তাঁর কাছ থেকে মালপত্র নেবার 1বস্তর চেস্টা করল। কিন্তু 
বিদ্যাসাগর কিছুতেই রাজ হলেন না। মাষ্ট কথায় ওদের বিদায় দিয়ে 
বিদ্যাসাগর মাথার মালপত্র TAT যাচ্ছিলেন_হেটে চললেন ৷৷ 
_ আরেকবার। সেবার বিদ্যাসাগর বাঁরাসংহ থেকে কলকাতায় আসছেন। 
হ্যাঁ, CR COE আসছেন | পথে দেখলেন, একটা মাঠের মধ্যে একজন বুড়ো চাষা 
মাথায় মালপন্র নিয়ে দাঁড়িয়ে আছে। হয়েছে কি? 

এ একজন জোয়ান ছেলের কাণ্ড । ওই বুড়োর গুণধর ছেলে । জোয়ান 
ছেলে বুড়ো বাপের মাথায় মালপত্র চাপিয়ে বাড়ি পাঁঠয়ে দিয়েছে। কিন্তু 
চলবার শান্ত নেই বুড়োর, তাই সে অমন চুপচাপ দাঁড়িয়ে আছে। 

জোয়ান ছেলের কথা শুনে আর বুড়ো বাপের অবস্থা দেখে বদ্যাসাগরের 
দুচোখ জলে ভরে উঠল। বুড়োর মাথা থেকে মালপন্র নিয়ে বিদ্যাসাগর 
FAA মাথায় তুললেন। বুড়োর বাড়ি সেখান থেকে দু-তিন ক্রোশ দূরে। 
নিজের মাথায় মালপন্ত নিয়ে বুড়োকে সেই বাড়িতে পেশছে দিয়ে গেলেন 
শবদ্যাসাগর। তারপর আবার হাটিতে-হাঁটিতে কলকাতায় চলে এলেন I 

হেটে বিদ্যাসাগর কখনো ক্লান্ত হনান। জীবনের শেষ অবস্থায় যখন 
fogs খেয়ে হজম করতে পারতেন না, বিদ্যাসাগর ডান্তারদের জিজ্ঞেস করলেন 
_কী করলে খেয়ে হজম করা যায়? 

ডান্তারেরা বললেন_খুব হাঁটতে আরম্ভ করুন। 

ববদ্যাসাগর জিজ্ঞেস করলেন_কতক্ষণ করে হাটব ? 

_ঘতক্ষণ না ক্লান্ত বোধ করেন। 

_তাহলে তো দিনরাত হাঁটতে হয়, কারণ হেটে আমি কখনো ক্লান্তি 
বোধ করি WU , 


প্ৰিন্সিপাল হয়ে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের 1বাধ-ব্যবস্থার আমূল 
অদল-বদল করেছেন। i 

সংস্কৃত কলেজে নিয়ম-কানুনের কড়াকাঁড় ছিল না। ছান্রেরা তো দূরের 
কথা, অধ্যাপকেরা পর্যন্ত যখন খুশি কলেজে আসেন, বড়ো দোর করে আসেন। 

বিদ্যাসাগরের একান্ত ইচ্ছা, অধ্যাপকেরা ঠিক সময়ে কলেজে আসেন। 
কিন্তু সেকথা অধ্যাপকদের মুখ ফুটে বলবার উপায় নেই ৷ এণদের প্রায় সকলের 
কাছেই বিদ্যাসাগর এককালে পড়েছেন। এককালে যাঁদের ছাত্র ছিলেন, আজ 
প্রান্পাল হয়ে কেমন করে তাঁদের মুখ ফুটে ঠিক সময়ে কলেজে আসতে 
বলবেন! 

ভেবেচিন্তে একটা উপায় বের করলেন বিদ্যাসাগর | যখনই, দেখেন একজন 
অধ্যাপক দেরি. করে কলেজে আসেন, বিদ্যাসাগর তাড়াতাঁড় তাঁর সামনে গিয়ে 
দাঁড়ান, বলেন--এই এলেন নাকি? ৰ 
* কোনো রাগ নয়, কোনো হুকুম নয়, সামান্য একটি জিজ্ঞাসা। কিন্তু 


তাতেই আশ্চর্য সুফল হল। দিনকয়েকের মধ্যেই দেখা গেল অধ্যাপকেরা 


সময়মতো কলেজে আসছেন। 
তবে একজন অধ্যাপক-নাম জয়নারায়ণ তক্পণ্সানন_ঁকছ্তেই সময়- 


করুণাসাগর বিদ্যাসাগর ১৪৩ 


মতো আসেন না। সব চেয়ে দেরি করে আসেন তিনি। তাঁকে কিছুই বলতে 
পারেন না বিদ্যাসাগর। ‘এই এলেন নাকি?- এটুকুও নয়। 

তাঁর জন্য অতএব আরেক ব্যবস্থা । জয়নারায়ণের অপেক্ষায় বিদ্যাসাগর 
চুপচাপ কলেজের সামনে দাঁড়িয়ে থাকেন। জয়নারায়ণ দেরি করে আসেন, 


বিদ্যাসাগরের সামনে দিয়ে চলে যান, 


একজন অধ্যাপক এ 

তার সঙ্গে কথাবার্তা কইতে আমার ভয় হয়।" 
সংস্কৃত কলেজে Te AAA চতুর্থ শ্রেণী স্থাপিত হয়েছে ১৮৪৬ সালের 
২০-মে এই শ্রেণীর অধ্যাপক নিযুক্ত হলেন প্ৰাণকৃষ্ণ 


মে মাসে। ১৮৪৬ সালের 
বিদ্যাসাগর | তার আগে প্রায় {তন বছর (১৮৪৩-৪৫) প্ৰাণকৃষ্ণ প্রথম ও 
দ্বিতীয় শ্রেণীর অধ্যাপকের sein ধ হয়ে অধ্যাপনা করেছেন। 


একটা কারণে বিদ্যাসাগর প্রাণকৃষ্ণের উপরে বিরন্ত হয়েছেন। 
কাপল একটা আচচর্য কাণ্ড করে ফেললেন। MAS cene লিখে 


ফেললেন : 

জবলদনলক্ত্বং তৃণ ইব মন্যে। 

কত ইহ শত শত যতনত এষা 
ভবাঁতি wate লিপিরথ সাঁবশেষা ৷ 
অহং তবৈবাস্মি নিদেশকারী 
তথা তবৈবাস্মি মতানুসারী। 
অন্রানৃতে কিন্তু fave ভার 
যথা তথাস্তাং ভরসা তোমার u" 


স্বীকার প্রাণকৃকের একজন ছাত্র। রাজকুমারের হাত দিয়ে 


রাজকুমার 

পরার শ্লোক দুটি পাঠিয়ে Nom বিদ্যাসাগরের কলো! 

লোক পড়ে বিদ্যাসাগর হেসে আকুল? 

চালাক পারে sunu আম বন AQ চাৰে নে চনৰ আন 
ধ্বিদ্যাসাগর বন্ধ করে দিলেন। 

UN বা বাল কাছের ees বেলেৰ ছার না তিনি 
লিখেছেনঃ হইয়া দৌখলাম, sow হইতে ৪টা পর্যন্ত 


sats করিয়া SAA যে, SONI হইতে 


Sib তৎপরে ২টা হইতে SUI পর্যন্ত সংস্কৃত পাঠনা 

অন:সারে প্রধান সংস্কৃতাধ্যাপক মহাশয়াদগকে (ন্যায়, "ie ও a 
আৰে তা sn enr নকলে ভা যাত মত নিয়ম 
অনেকাঁদন র ছুটি আধঘণ্টা হওয়াতে ৪টার পর 


৮ 


১৪৪ করুণাসাগর বিদ্যাসাগর 


কলেজ বন্ধ হইতে লাগল । 

আমরা দোঁখয়াছি-_বিদ্যাসাগর মহাশয় ১০॥টার ঘণ্টা বাঁজলে একবার 
প্রত্যেক গৃহে শিক্ষক আসয়াছেন কি না দোখয়া যাইতেন; খোঁলবার ছুটির 
পর আর-একবার প্রত্যেক গৃহে আসিয়া দৌখয়া বাইতেন। ফলতঃ কলেজটি 
যেন তাঁহার নিজের সংসার Teer? 

যতক্ষণ কলেজে ততক্ষণ বিদ্যাসাগরের গম্ভীর, কঠিন মর্ত। তাঁর সামনে 
মাথা তুলে GE গলায় কথা বলবে, এমন সাহস কারো নেই। 

কলেজে যখন গোলমাল হত, দোতলার বারান্দায় দাঁড়িয়ে বিদ্যাসাগর এমন 
চেহারা । যেন তিনি ছাত্রদের কলেজের 'প্রান্সপাল নন, যেন তান নিজেও 
কলেজের একজন ছাত্র। 

কী একটা জরুরি কাজে কোথায় একদিন দেরি হয়ে গেল। সেখান থেকে 
বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে যেতে হলে কিছুতেই ঠিক সময়ে কলেজে 
পেপছনো যাবে না। 

বিদ্যাসাগর তাই আর বাড়ি গেলেন WD! 

পথে ছাত্রদের বোর্ডং। সেখানেই ঢুকে পড়লেন। একখানা ভিজে কাপড় 
পরে কুয়ো থেকে কয়েক ঘাট জল তুলে মাথায় ঢাললেন। ছাত্রেরা খেতে বসেছে, 
তাদেরই সঙ্গে বসে গেলেন। মাত্র কয়েক মুহূর্তের ব্যাপার। সেই অল্প সময়ের 
মধ্যেই কত গল্প করলেন, কত A-S করলেন ৷ ছাত্রদের মহা আনন্দ। 

সকলের পাত থেকে একেক থাবা ভাত TAG খাওয়া শেষ করলেন 
বিদ্যাসাগর | সকলের আগে উঠে পড়লেন, সকলের আগে গয়ে কলেজে হা'জর 
ঠলেন।৯১ 

এই ঘটনার সঙ্গে ছন্দ মিলিয়ে এখানে আরেকটি ঘটনা বর্ণনা করা যেতে 
পারে। 

হরপ্রসাদ শাল্লা তখন ছেলেমানষ। হরপ্রসাদের বাড়ি নৈহাটীতে। সকাল- 
বেলা বাড়ির মেয়েমহলে একদিন মস্ত সোরগোল উঠল-ওমা, এমন তো 
কখনো শ্যানানি, ALA ছেলে অমৃতলাল িত্তিরের পাত থেকে রদ্ইমাছের 
মুড়োটা কেড়ে খেয়েছে! 

পাঁচজনে পাঁচরকম কথা কইতে লাগলেন : ঘোর কলি! সব একাকার হয়ে 
যাবে! জাতজন্ম আর থাকবে না! 

একজন 'মাত্তরের পাত থেকে রুইমাছের মুড়ো কেড়ে খেয়েছে_কে সেই 
বামূনের ছেলে? হরপ্রসাদের জানতে ইচ্ছা হল। 

_কে কেড়ে খেয়েছে? 

হরপ্রসাদের মা বললেন_জানিস নি? বিদ্যাসাগর 

তিনি ক এখানে এসেছেন? 

হরপ্রসাদের মা বললেন- হ্যাঁ, হ্যাঁকাল থেকে এসেছেন।৯২ 

আবার সংস্কৃত কলেজের কথায় ফিরে আসা যাক। 

বিদ্যাসাগর একদিন দেখলেন, একজন অধ্যাপক ক্লাশের ছেলেদের দাঁড় 
করিয়ে রেখেছেন। অধ্যাপককে আড়ালে ডেকে নিয়ে গেলেন বিদ্যাসাগর | 
বললেন_ি হে! তুমি যাত্রার দল খুলেছ নাকি? তাই ছোকরাদের তালিম 
দিচ্ছ? তুমি বুঝি দূতী সাজবে ? 


করুণাসাগর বিদ্যাসাগর ১৪৫ 


আরেকাঁদন দেখলেন একজন অধ্যাপকের টোঁবলে একখানা বেত পড়ে 
আছে। 

{বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন_বেত কেন হে? 

অধ্যাপক বললেন- মানাচত্র দেখানোর সুবিধা EX 

'বদ্যাসাগর বললেন-_রথ দেখা আর কলা বেচা দুই-ই হয়। ম্যাপ দেখানোও 
হয়, ছেলেদের পঠেও পড়ে P? 

বিদ্যাসাগরের ইচ্ছা নয় যে অধ্যাপকেরা ছাত্রদের মারপিট করেন। কিন্তু 
ছাত্রেরা Ale নিজেদের মধ্যে মারামারি করে? 

হিন্দ; কলেজের ছাত্রদের সঙ্গে সংস্কৃত কলেজের ছাত্রদের প্রায়ই ঝগড়া- 
বিবাদ হত, মারামারি হত। নেহাত খালি হাতে মারামারি নয়, মারামারর সময় 
ইট-পাটকেলও ছোঁড়া হত। 

সংস্কৃত কলেজের ছাত্রের তেতলার ছাদে ইট-পাটকেল যোগাড়, করে 
রাখত, মারামারির সময় উপর থেকে ছংড়ে মারত সেসব ৷ বিদ্যাসাগর দাঁড়য়ে- 

কখনো-কখনো এমন সাংঘাতিক wig wv যে ALM এসে যেত 
অকুদ্থলে। মারামারর দাপটে শান্তাশিষ্ট ছাত্রেরা ছাট হয়ে গেলেও ইট 
ছোঁড়াছ:ঁড়র মধ্যে সাহস করে বাড়ি যেতে পারত না, জড়োসড়ো হয়ে বসে 
থাকত ক্লাশের মধ্যে। পালিশ এলে তবে পিয়ে তারা ক্লাশ থেকে বেরত, বাড়ি 
যেত ।১৪ 

সংস্কৃত কলেজে ব্রাহ্মণ ও বৈদ্য ছাড়া আর-কেউ wie’ হতে পারত না। 
১৮৫১ সালের ৯-জুলাই থেকে বিদ্যাসাগর নিয়ম করলেন, কায়স্থেরাও 
সংস্কৃত কলেজে SIS হতে AAA! অষ্টমী ও প্রাতপদ তিথিতে সংস্কৃত 
কলেজ বন্ধ থাকত। ১৮৫১ সালের ২৬-জুলাই থেকে শবদ্যাসাগর নিয়ম 
করলেন, অষ্টমী ও প্রাতপদে নয়, কেবলমাত্র রাঁববার সংস্কৃত কলেজ বন্ধ 
থাকবে। ১৮৫১ সালের ডিসেম্বরে নিয়ম হল, যে-কোনো সম্ভ্রান্ত হিন্দ 
সন্তান সংস্কৃত কলেজে ভার্ত হতে AAA! 
সংস্কৃত কলেজের ছাত্রদের সেই সুযোগ দেওয়া হয় না! 

১৮৫২ সালের ১৩-জান আর বিদ্যাসাগর কাউীন্সিল-অফ-এডুকেশনের 
সেরেটারকে লিখেছেন 


Lt. 35 well-known that several distinguished pupils of 
the Hindu College, and some of the Madrasa have been 
honoured by Government with appointments as Deputy 
Magistrates, but such favour has in no instance been extend- 
ed towards the pupil of the Sanskrit College. Though, the 
majority of these pupils, it must be admitted, are not in 
affluent circumstances, still it must be borne in mind that 
they are all drafted from the most intelligent and respected 
classes of the Hindu Community and that not a few among 
them enjoy an indisputably high and respectable position in 
Native society. There is, however, no doubt that the educa- 
tion received at the Hindu College is superior and it is to 

১০ 


১৪৬ করুণাসাগর বিদ্যাসাগর 


be expected that the students of that institution should 
receive greater consideration. But I would beg leave to 
submit, that the qualifications of the students of the Sanskrit 
College are at least equal to those of the students of the 
Madrasa. In both cases the study of a classical oriental 
language forms the basis of the educational course, and a 
fair proficiency in English is encouraged as an adjunct, 
which is attained by a few in each of these institutions. The 
Sanskrit College has, however, one important advantage over 
every other collegiate establishment. The course of study 
here adopted enables its students to acquire a thorough 
knowledge and a complete mastery of the Bengali lan uage 
in which the business of the mofussil is transacted å | 

_ Under these circumstances I trust I may be excused for 
bringing thus Prominently the claims of the institution 
under my charge to the notice of the Co 


educated past students of the Sanskrit College who would be 
found in every way qualified to enter the service as Deput 
Magistrates.” ১৫ puy 


বিদ্যাসাগরের অনুরোধ ব্যর্থ হয়নি। সংস্কৃত কলেজে ছাত্রদের পরে 
ডেপ্টিগিরি দেওয়া হত। : 

১৮৫২ সালের ১২-এাপ্রল বিদ্যাসাগর সংস্কৃত কলেজ সম্পকে ‘Notes 
on the Sanscrit College’ শীর্ষক আরেকটি পাঁরকল্পনা দাখিল করেছেন। 

এই পরিকল্পনা প্রসঙ্গে হ্যালিডে, ১৮৫২ সালের ৩০-জ,ন, লিখেছেন : 

""The accompanying paper has been drawn up by the 
Principal of the Sanscrit College at my request. 

It is the result of several consultations I have held with 
the Principal and I lay it before the Council as deserving, in 
my humble judgement, of very careful consideration." 


সংস্কৃত কলেজের জন্ম ১৮২৪ সালে। সেই সময় থেকে দীর্ঘকাল opes 
areal এই কলেজে বিনা মাইনেয় পড়েছে, ভর্তি হতেও পয়সা লাগোনি। 
কিন্তু তার ফল সবসময় ভালো হয়নি। হয়তো কেউ ভাৰ্ত হয়ে চলে গেছে, 
দিনের পর দিন যাচ্ছে, সেই ছাত্রের আর দেখা নেই ৷ অনেকাদিন পর হাঁজরাখাতা 


করুণাসাগর বিদ্যাসাগর ১৪৭ 


থেকে নাম কাটা গেল, তখন হয়তো ছান্রটি এসে Boras | আবার SIS’ হতে 
এসেছে। পয়সা-কাঁড় যখন লাগে না, তখন আর বাধা কোথায়। 

তা এভাবে চললে কলেজে শৃঙ্খলা থাকে না। 

১৮৫২ সালের আগস্ট মাস থেকে বিদ্যাসাগরের চেষ্টায় নিয়ম হল, 
HAPS কলেজে ভার্ত হতে THT লাগবে। হ্াঁজিরাখাতা থেকে একবার নাম 
কাটা গেলে আবার SIS হতে আবার ওই দু-টাকা দিতে হবে। 

যাতে অজ্পসময়ে ছাত্রেরা মোটামুটি সংস্কৃত শিখতে পারে, সেজন্য বিদ্যা- 
সাগর সংস্কৃত কলেজে পড়াশোনার রীতনীতি নতুন রকম করে দিলেন। 
প্র বোপদেবের 'ম.গ্ধবোধ' ছিল ব্যাকরণের একমাত্র পাঠ্য TOS | সং ত 
‘শর গোড়াতেই সং্কৃতে লেখা এই TAR ব্যাকরণখানি ছেলেদের পড়িতে 
হইত। এখানি আয়ত্ত করিতে লাগত চার-পাঁচ বৎসর; তাও ছেলেরা অর্থ 
না বৃঝিয়াই মুখস্থ কারিত। কাজেই সং ত-সাহত্য পাঁড়বার সময় এই APA 
বিদ্যা" বিশেষ কাজে লাগত না; দেখা যাইত, ভাষায় তাহারা AMA 
আঁকার লাভ করে নাই) “বিদ্যাসাগর ছেলেদের বাধাটকু ব্যাঝতে পাঁরলেন। 
{তান দোখলেন, বাঙালী ছাত্রকে সংস্কৃত শশখাইতে হইলে বাংলায় ব্যাকরণ 
পড়াইতে হইবে তিনি 'মন্ধেবোধ' পড়ান বন্ধ কারলেন এবং তাহার UNUS 
বাংলায় লেখা স্বরচিত ‘সংস্কৃত ব্যাকরণের উপরুমাঁণকা, ও ব্যাকরণ Celui 
ধরাইলেন। এই সঙ্গে 'ধজ.পাঠ'ও পড়ান হইতে লাগিল। সংস্কৃত গদ্য < 
এরাইলেল scende নিৰ্বাচিত অংশ ATA সমিবেশিত হইয়াছে এই 
নব ব্যবস্থার ফল ভালই হইল। সাধারণ ছাত্রদের পক্ষে এই ব্যবস্থায় CRUS 
মোটামূটিরপে agente eme করিতে [তিন বৎসরের বেশী সময় লাগে না 

আগেই' বলা হয়েছে, ১৮২৭ সালের মে-মাসে সংস্কৃত কলেজে এ 


ইংরোঁজ শ্রেণী খোলা । আট বছর বাদে সেটি বন্ধ হয়ে গিয়োঁছল। 
Rea WP খোলা হয় ১৮৪২ সালের অক্টোবরে কিন্তু সেবারেও তেমন 


৮৫৩ সালের ১৬-জুলাই, কাউন্সিল-অফ-এডুকেশনকে 


একখানা চিঠি লিখেছেন | 
কলকাতার সংস্কৃত কলেজকে নতুন করে গড়ে তোলার র জন্য আপ্রাণ করে 
গর, এই সময়ে কাীন্সল-অফ-এডুকেশনের আমন্ত্রণে কলকাতার 
মাঝামাঝ, কাশীর 


১৪৮ করুণাসাগর বিদ্যাসাগর 


আপন বন্তব্য কাউন্সিল-অফ-এডুকেশনকে জানিয়ে দিলেন। এই চিঠিখানা 
বাঙলাদেশে শিক্ষার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই চিঠিতেই বিদ্যাসাগর 
ব্য করেছেন বে বেদান্ত ও সাংখ্য ভ্রান্ত দর্শন। (“That the Vedanta 
and Sankhya are false systems of philosophy is no more a 
matter of dispute.") 

উত্তরকালে শ্রীপ্রমথনাথ fort লিখেছেন: “এখন বিদ্যাসাগরের এই 
উ্ভিটির মূল্য, গুরুত্ব ও সম্ভাবনা অসাঁম। অক্ষয় দত্তর প্ররোচনায় দেবেন্দুনাথ 
ঠাকুর বেদ পোরুষের বালিয়া স্বাঁকার করিয়া লইয়া মানসিক জগতে বিপ্লব 
ও অরাজকতার যে-সম্ভাবনা উন্মুন্ত করিয়া দিয়াছিলেন, ১৮৭২ সালের তিন 


যায় যখন স্মরণ করি যে, বিদ্যাসাগর ছিলেন দেশের সংস্কৃতচর্চার শ্রেষ্ঠ 
প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ পুরুষ (অধ্যক্ষ) নিজে ব্রাহ্মণপাণ্ডত বংশের সন্তান, 
সংস্কৃত সাহিত্য দশন প্ৰভাততে পবদ্যাসাগর'। আকার দিনে sent সাভান, 
সম্পন্ন যতি ্রকাশ্যভাবে, লিখিত আকারে মন্তব্য কারতে পারেন তে যদ 
TA BPO? বোধ কারি কৈহই emp না. ats aera aioe ok 


ভ্রান্ত দৰ্শন’ মনে করিয়া থাকেন। এই উীন্তাটির সমাজের গোঁডা 
অংশ এখনো বিদ্যাসাগরকে ক্ষমা কীরতে পারেন সাই সমাজের গোড়া 
m ET APE আল দশ নি ঘোষলা করাই: বা নিল 
দঃসাহসিকতম কার্য, তুলনায় বিধবাবিবাহ-সমর্থন বা বহদাববাহ-প্রাতকৃলতা 
নিতান্ত ছেলেখেলা; এ এক উত্তির দ্বারা ভারতের বহুযুগসণ্চিত সক p 
অহম্মন্তার মূলে আঘাত কারিয়াছেন ৷”১৭ ৷ 
৯৮৫৩ সালের ১৪-সেপ্টেম্বর কাউন্সিল-অফ-এডুকেশন মন্তব্য করেছে : 
“That the Council are gratified to find that Dr. 
Ballantyne reports generally so favourably on the present 
course of instruction and state of progress in the Sanskrit 
College, and that the Principal of the College be informed 
that he will be expected by the Council to continue that 
course, the success of which must however obviously depend 
on the competency of the teachers employed to give instruc- 
tion in the most advanced works of Mental Pnilosophy by 
English as well as by Sanskrit authors ; that for the attain- 
ment of such success the Council relies mainly on the great 
zeal and ability of the Principal himself and that they 
would, at the same time, desire the Principal freely to avail 
himself of the Abstracts and Treatises compiled by Dr. 
Ballantyne, the use of which must be in the highest. degree 
valuable in explanation and illustration of the subjects of 
his own lectures and of those of the instructors under him. 


করুণাসাগর বিদ্যাসাগর ১৪৯ 


All students of these subjects would indeed in the opinion 
of the Council derive essential aid from a familiarity with 
Dr. Ballantyne’s works. The Principal will, also, be in 
frequent communication with Dr. Ballantyne on the progress 
of his classes, and the council would wish to see a free inter- 
change of suggestions between the heads of the two import- 
ant institutions at Benares and in Calcutta with a view to 
the continuing improvement of their several courses of 
instruction and to the establishment as far as possible of 
a common terminology in the rendering from English into 
Sanskrit or vice versa of the original expressions, in use in 
each language respectively, in the exposition or discussion 

of philosophical subjects.” > 
কিন্তু কাউন্সিল-অফ-এডুকেশনের এই নির্দেশ মেনে নিতে পারলেন না 
বিদ্যাসাগর ৷ ১৮৫৩ সালের ৫-অক্টোবর বিদ্যাসাগর কাউীন্সিল-অক-এডুকেশনের 
সেক্লেটারিকে একখানা আধা-সরকারী চিঠি লিখেছেন | ঈষদংশ উদ্ধার কৰি ; 
“Leave me to teach Sanskrit for the leading purpose of 
thoroughly mastering the vernacular and let me superadd to 
it the acquisition of sound knowledge through the medium of 
the English and you may rest assured that before a few years 
arc over I shall be enabled, if supported and encouraged by 
the Council, to furnish you with a body of young men who 
will be better qualified by their writings and teaching to 
disseminate widely among the people sound information 
than it has hitherto been possible to accomplish through the 
instrumentality of the educated classes of any of your ‘colleges 
whether English or Oriental. To enable me to carry out 
this ereat—this darling object of my wishes I must (excuse 
the strong word) to a considerable extent be left unfettered. 
So far as I can approve of Dr. Ballantyne's abstracts and 
treatises—such for instance as his excellent edition of the 
Novum Organum in English, I will avail myself of them 
heerfully. But if compelled to adopt all 


most readily and ০ 
: t any reference to my own humble 


his compilations withou í ] 
judgment as to their utility and value or to their adoptation 


to the peculiar wants of the institution over which I have the 
honour to preside ‘my occupation 18 gone . Such a system 
would break in upon and interrupt my own plan of instruc- 
tion and in spite of my sense of duty as a servant of the 
Council the responsibility which I now keenly feel will be 


assuredly weakened if not destroyed.” 
এই চিঠিতে সুফল পাওয়া গেল। কলকাতার সংস্কৃত কলেজকে নিজের 


‘ 


১৫০ করুণাসাগর বিদ্যাসাগর 


ইচ্ছামতো গড়ে তুলতে লাগলেন বিদ্যাসাগর ৷ ১৮৫৩ সালের নভেম্বরে কলকাতা 
সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণীর জন্য নতুন, বিস্তৃত ও নিপুণ নিয়মাবলী 
রচিত হল। ইংরেজি হয়ে উঠল অবশ্যশিক্ষণীয় িবয়। আগে অঙ্ক শেখানে। 
হত সংস্কৃতে, পড়ানো হত ভাস্করাচার্ধের 'লীলাবতী' ও 'বীজগাঁণত'। 
বিদ্যাসাগর সে-ব্যবস্থা লুপ্ত করে দিলেন, অতঃপর ইংরেজিতেই অঙ্ক শেখানো। 
হতে লাগল। 
নতুন ব্যবস্থা বিফল হয়নি। সংস্কৃত কলেজের ছান্রসংখ্যা বেড়ে গেল | 
কাডীন্সল-অফ-এডুকেশন তুষ্ট হল। ১৮৫৪ সালের জানুআর মাস থেকে 
বিদ্যাসাগরের মাইনে বেড়ে গেল। তিনশো টাকা মাইনে হল। 
১৮৫৪ সালের ৪-জানুআরি ‘সংবাদ প্রভাকর' লিখেছে : "গবর্ণমেন্টের 
" সংস্কৃত কালেজের সেক্রেটার নানা শাল্বাধ্যাপক পরম পাণ্ডিতবর ARS 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ACH ও কাৰ্য্যদক্ষতা এবং এই দেশ মধ্যে 
বিদ্যা প্রভা সন্দীপন বিষয়ে অবিচলিত অনুরাগ দৃষ্টি করিয়া গবর্ণমেন্ট 
তাঁহার মাসিক বেতন তিনশত টাকা নিরুপণ করিয়াছেন, পৰ্ব তান ১৫০ 
টাকা প্রাপ্ত হইতেন। শিক্ষা কৌন্সেলের মেন্বর মহাশয়াদগের এই faa 
আঁত সহবিবেচনার কাৰ্য্য ইয় ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের তুল্য সৰ্ব 


১৮৫৪ সালের জুন মাস থেকে নিয়ম হল, সং তি কলেজে 
মাইনেয় পড়া যাবে না, এক টাকা মাইনে ‘দিয়ে পড়তে ইউ ঘপ 

১৮৫৪ সালের ১৭-জুন ‘সংবাদ প্রভাকর’ লিখেছে: «<... - 
বিশারদ পণ্ডিতবর ae ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় Run 
প্রিন্সিপেলের পদে অভিবিস্ত হওনাবাঁধ ক্রমে তথাকার ছান্রাদগের শিক্ষার 
আতিশয্য ও নিয়মাদ উৎকৃষ্ট হইতেছে, একারণ শক্ষা সমাজের মেন্বরগণ এবং 
গবরনর জেনরল সাহেব তাঁহার নিকটে Hers বাধ্যতা স্বীকার কারয়াছেন।” 

সিপাহী বিদ্রোহের সময় মিলিটারি বিভাগ ১৮৫৭ সালের সেপ্টেম্বর মাসে 
সংস্কৃত কলেজের বাড়ি দখল করে। এই বাড়িতে আহত সৈন্যদের জন্য 
হাসপাতাল খোলা হয়। ১১০, বৌবাজার স্টটে একটি বাড়ি পণ্চান্তর টাকায় 
ভাড়া নেওয়া হয়; ৯২, বৌবাজার স্ট্রীটে আর একটি বাড়ি তারশ টাকায় 
ভাড়া নেওয়া হয়। আটটা ক্লাশ হত সেখানে ৷ 

১৩১, বৌবাজার GW আরেকটি বাড়ি একশো চল্লিশ টাকায় ভাড়া নেওয়া 
হয়। বাকি ক্লাগগমলো সেই বাড়িতে হত৷” 

রবীন্দ্রনাথ বলেছেন : “তান (বিদ্যাসাগর) -পাশ্চাত্ত্য ও প্রাচ্য বিদ্যার মধ্যে 
সন্মিলনের সেতুস্বরপ হয়েছিলেন... ৷ তিনি যা-কিছ; পাশ্চাত্য তাকে ects 
বলে অপমান করেননি। তিনি জানতেন, বিদ্যার মধ্যে পূর্ব-পশ্চিমের 
দিগবিরোধ নেই৷ তিনি নিজে সংস্কৃতশাচ্তে বিশেষ পারদ” ছিলেন অথচ 


dh <i এ 


করুণাসাগর 1বদ্যাসাগর ১৫১৯ 


fefa£ বর্তমান xeu বিদ্যার অভিমুখে ছাত্রদের অগ্রসর করবার প্রধান 


উদ্যোগী হয়েছিলেন... 1২9 


কাজকর্মে“ তাঁরা বিদ্যাসাগরের পরামর্শ নিতেন। 

চল তা, বোম্বাই ও Tae ale খোলার জন্য একটা কাঁমাঁট 
হয়েছে ৷ বিদ্যাসাগর সেই কমিটির একজন সদস্য নিৰ্বাচিত হয়েছেন। কলকাতা 
mers হওয়ার পর বিদ্যাসাগর এই য়ননিভার্সি টির একজন 'ফেলো' 
মনোনীত হয়েছেন। এখানে বলে রাখা ভালো, ১৮৮৩ সালে ধবদ্যাসাগর 
পঞ্জাব-য়ননৈভার্সটির 'কেলো' মনোনীত হয়েছেন। 

আরেকটা আশ্চর্য খবর, সংস্কৃত কলেজে একটা কুস্তির URSI করেছিলেন 


ব্যায়াম করিতেন। আমি “পাণ্ডতগণ” বলিলাম, তাহার কারণ, উধৰ্বতন 
অধ্যাপক-মহাশয়-চতুষ্টয় অর্থাৎ 
প্রেমচাঁদ তক'বাগাঁশ ও তারানাথ তর্কবাচস্পাত মহাশয় এ কুস্তির আড্ডায় 
যোগ দিতেন না। অপেক্ষাকৃত বয়ঃকনিষ্ঠ পাঁণ্ডিতগণ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যা- 
সাগর, দ্বারকানাথ বিদ্যাভূষণ, শ্রীশচন্দ্র বিদ্যার, গাঁরশচন্দ্র (বদ্যারত্র, মদনমোহন 


.। এই ব্ায়াম-কার্য্য বিদ্যাসাগর-মহাশয় স্থাপিত করেন এবং এ কাৰ্য্যে 
খুব উৎসাহ ছিল। এই ব্যায়াম করাতেও পাণ্ডিতমহাশয়গণ 
খুব সূস্থশরণীর ছিলেন এবং প্রায় রোগে 


র র জন্য সংস্কৃত কলেজের কোনো একটা 
দিলেন কালীচরণ ঘোষকে । কালীচরণের গুণ-যোগ্যতা 


দিতেন.. 


আছে। 
কালণচরণের বয়স অল্প। সেই ক্লাশের ছাত্রদের তাই কালীচরণকে 


পছন্দ হয়াঁন। এমন অল্পবয়সী মাস্টারের কাছে আবার পড়া কিসের? কয়েকজন 
4 চেষ্টা করতে লাগল কালীচরণকে। কলেজ থেকে 


বিদ্যাসাগর বিরন্ত হলেন খোঁজ-খবর নিতে লাগলেন, কোন-কোন ছাত্র 
কালশচরণের বিরদ্ধে লেগেছে। 
ছাত্র দোষ কবল করছে না। m 


C Me 
EE fat কর্তৃপক্ষ এবিষয়ে বিদ্যাসাগরের 399 


১৫২ করুণাসাগর বিদ্যাসাগর 


সেই ক্লাশের ছাত্রদের মহাফুরর্তি। এবার নির্ঘাত 'বদ্যাসাগরের চাকরি 
যাবে ৷ আনন্দে দশেহারা হয়ে ছুটোছনটি করতে লাগল তারা, বলাবলি করতে 
লাগল- এবার চাকরি তো যায়, উপায় কি হবে? দাঁড়পাল্লা' ধরতে হবে যে! 

অর্থাৎ, চাকার যাবার পর অবশ্যই বিদ্যাসাগরকে steam খুলে পেট 
চালাতে হবে! 

এাঁদকে বিদ্যাসাগর কর্তৃপক্ষকে জানিয়ে দিলেন_কলেজের ভিতরে ছোটো- 
খাটো বিষয় সম্পৰ্কে প্রান্সিপালের সম্পূর্ণ ক্ষমতা থাকা দরকার। এসব ব্যাপারে 
কর্তৃপক্ষ যদি ছাত্রদের নালিশ করার সুযোগ দেয় তো ছাত্র প্রশ্রয় পেয়ে 
যাবে, ওদের আর শাসনে রাখা যাবে না। 

খাঁটি কথা। বিদ্যাসাগরের কথা মেনে নিল কর্তৃপক্ষ ছাত্রদের দরখাস্ত- 
টরখাস্ত পাঠিয়ে দিল বিদ্যাসাগরের কাছে। du bai কৰ্তৃপক্ষ জানিয়ে 
দিল-এ-বিবয়ে বিদ্যাসাগর যা করবেন, তাই হবে। 

সর্বনাশ হল তাহলে ৷ বিদ্যাসাগর দাঁড়পাল্লা ধরবেন কি না, সে তো 
বহ; দুরের কথা, এখন এদের ক উপায় হবে। 
নেই না" বিদ্যাসাগরের গায়ের উপর উপুড় হয়ে পড়া ছাড়া অন্য কোনো উপায় 

| 


কিন্তু কোন ছাত্র প্রথম এখিয়ে যাবে? প্রথম গিয়ে বিদ্যাসাগরের পায়ে 
পড়বে? কারো সাহস হয় না। 


ক্ৰমশ ছাত্রদের আভিভাবকেরাও জানতে পারলেন ঘটনা। সমস্ত সমস্যার 
যাতে একটা CU. সমাধান হয়, সেজন্য কয়েকজন আঁভভাবক এলেন Mum 
সাগরের কাছে। বিদ্যাসাগর বলে দিলেন ছাত্রদের রণের কাছে পাঠান। 

কালা উরণের কাছে গেল ছাত্রের দল। দোষ স্বীকার করল, ক্ষমা oer 
ছাত্রদের নিয়ে বিদ্যাসাগরের কাছে চলে এলেন কালীচরণ। 

দলের দন একজন পাণ্ডাকে বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন-_ি রে, দাঁড়- 
পাল্লা কে ধরবে? তোরা, না আমি? : 

গাণ্ডারা চুপ। 
বিদ্যাসাগর কালচরণকে বললেন--কেমন, এরা তোমার কাছে ক্ষমা চেয়েছে 
তো? 

কালীচরণ বললেন_ আমি আসতে রাজি হইনি। এরা অনেক অনুনয়- 
বিনয় করেছে, নিজেদের দোষ কবল করেছে। তাই সঙ্গে এসোঁছ। এখন 
আপনার যা ইচ্ছে হয় করুন। 

বিদ্যাসাগর কালচরণকে বললেন--তুমি মাপ করতে বললে এদের মাপ 
করব, নয়তো করব না। 

ভেবেচিন্তে কালীচরণ বললেন-_এরা আমার কাছে যতখাঁন অপরাধ করেছে 
তার চেয়ে ঢের বেশি অপরাধ করেছে আপনার কাছে। আপনি যা ইচ্ছে করুন। 


; T. 
ক্ষমা চাইলে বিদ্যাসাগর বিমুখ হতে পারেন না। বললেন-_যা, পা ছেড়ে 
দে৷ কলেজে TA IS 
আরেকটা খবর বলা যেতে পারে এখানে । ফোর্ট উইিয়ম কলেজ ভেঙে 
গেল৷ তার বদলে ১৮৫৪ সালের জান আরিতে হল বোর্ডভঅফ-একজামিনার্স। 


করুণাসাগর বিদ্যাসাগর ১৫৩ 


ওই বোর্ডের একজন সদস্য করে নেওয়া হল বিদ্যাসাগরকে। ১৮৬০ সালের 
মে-মাসে বিদ্যাসাগর সেখানে ইস্তফা দিয়েছেন ৷ বিদ্যাসাগর, ১৮৬০ সালের 
২৫-মে, বেঙ্গল গবনমেন্টের সেক্রেটারকে একখানা চিঠিতে লিখেছেন: 

“I have the honor to request the favor of your moving 
His Honor the Lieutenant-Governor of Bengal to permit me 
to resign the office of member of the Board of Examiners. 
The reasons which have induced me to adopt this course 
His Honor in a personal interview 


ভাবে খাণী হইয়াছে। বিদ্যাসাগরের অধ্যক্ষতা ভারগ্রহণের পর অবাধই ইহার 
ইদানীন্তন Gated সোপান সংঘটিত হর। ১৮৫১-৫২ অন্দে তিনি নূতন 
প্লণালা প্রবার্তত করেন ৷ তাহার মনোহর ফল আজ আমাদগের দৃষ্টিগোচর 


হইতেছে। এ বর্ষে এই কালেজের ৯ জন ছাত্র প্রবেশিকা পরাক্ষায় এবং ৩ জন 
এল এ. পরীক্ষা উত্তীর্ণ হইয়াছেন। বিদ্যাসাগর STO প্রণালী অনুসৃত না 
হইলে আজি আমরা কোনরূপেই ঈদ্‌শ কল দর্শনে সমৰ্থ, হইতাম না, একথা 
বাঁললে বোধ হয় কেহ আমাদিগকে অত্যুন্ত বাদী বলয়া দণঁষতে পারেন ATT 

লে কামো বিবেচনায় SINR কলকাতায় লোকজনের TAM ছি 
থাকা উচিত, কেননা ‘এ সময়ে অল্প পারিশ্রমেই শরীর নিতান্ত ক্লান্ত 
wm হইয়া পড়ে? কলকাতার সপ্ত কাকমা দন্দ বাধ TEST D 
ভাত। Taj- ‘যতদুর বন্ধ করা সাধ্যায় য়, COUT কর 
অতএব কারো-কারো প্রস্তাব, ঘতদন্র one ecd 


সাত 


১৮১৫ সালের ২-আক্টোবর লর্ড ময়রা মন্তব্য করেছেন : 


"o These men (the humble but valuable class of 
village schoolmasters) teach the first rudiments of reading, 


and to the diffusion of it to places and persons DOW out of 
its reach. Improvement and diffusion may go hand in 
hand ; yet the latter is to be considered Matter of calcula. 
tion, while the former should be deemed positively 
incumbent. |... "us 


কিন্তু বহুকাল এ-বিষয়ে সরকার কিছুই করেনি। সেই সময়ে অবশ্য 
কলকাতা ও কাছাকাছি অণ্চলে জনশিক্ষা নানারকম বেসৱকার eres 
দেখা গেছে। পাদরীসাহেবেরা এগিয়ে এসেছেন। 

১৮১৩ সালের সনন্দ সারে পাদরীসাহেবেরা ভারতবর্ষের 
সর্বত্র অবাধ গতায়াতের অধিকার পেলেন। নানা অঞ্চলে তাঁদের উদ্যোগে 
প্রাথমিক বিদ্যালয় cs UTI বলে রাখা ভালো, সেসব বিদ্যালয়ে ভে 
দিকে sts সম্পর্কে কোনো বই পড়ানো হতাম i 


অবৈন্নিক পাঠশালা খুললেন। পাঠশালার ছান্রসংখ্যা দ্রুত বেড়ে গেল। 
সন SU জায়গা বদল করতে হল। মেন্সাহেবের pea, গৈল৷ 


করুণাসাগর বিদ্যাসাগর see 


পাঠশালা চলে গেল HLT মধ্যে একটা বড়ো ঘরে। এ-বিষয়ে সাহায্য করেছেন 
স্থানীয় ব্রিটিশ কমিশনার গৰ্ডন ফোর্বস। 

ছান্রসংখ্যা বাড়তির দিকে। অক্টোবরের মধ্যে বিরানব্বকুইজন ছাত্র হল। 

১৮১৫ সালের GAS মাসে রবার্ট মে কাছাকাছি গ্রামে আরেকটি 
পাঠশালা খুললেন। একবছরের মধ্যে মে-সাহেব ষোলোটি পাঠশালা খুললেন, 
৯৫১জন ছাত্র । মে-সাহেবের সমস্ত পাঠশালায় পড়ানো হত ‘বেল’ পদ্ধাততে-- 
শিক্ষকেরা ওদের সাহায্য নিতেন। শিক্ষক মাইনে পেতেন হিসেব মতো- প্রাত 
চল্লিশজন ছাত্রের জন্য পাঁচটাকা, তারপর প্রতি কুঁড়িজন ছাত্রের জন্য একটাকা। 
পরে প্রতি দশজনেই শিক্ষক একটাকা হিসেবে মাইনে পেতেন। ছাত্রের সংখ্যা 
যদি পাঠশালায় একশোজন হরে যায় তাহলে শিক্ষকের মাইনে দশটাকা। ফলে, 
শিক্ষকেরাও ছাত্র যোগাড় করতে উৎসাহী হতেন। 

১৮১৫ সালে ফোর্বস সাহেব উদ্যোগী হলেন, মে-সাহেবের পাঠশালা- 
গুলোর জন্য মাসিক ছশো টাকা সরকারী সাহায্য GU হল। সরকারী তরফ 
থেকে ওই পাঠশালাগুলোর তত্াবধানের ভার পেলেন ফোর্বস সাহেব। 

আগেই বলা হয়েছে, মূল পাঠশালাট ছিল HLT মধ্যে। আবার জায়গা 
বদল হল। মে-সাহেব সেটিকে নিয়ে গেলেন চু'চুড়ার অল্প কিছ দুরে। 
১৮১৬ সালে মে-সাহেবের পাঠশালা ও ছাত্রের সংখ্যা বেড়ে গেল। তখন 
২১৩৬ জন ছাত্র। Brae শিক্ষক গড়ে তোলার জন্য মে-সাহেব এই সময়ে 
একটি নর্মাল স্কুলও স্থাপন করোছিলেন, কিন্তু সেটি দীর্ঘায়; হল না, বছর- 
খানেক বাদে উঠে গেল। ওদিকে সরকারা সাহায্য বেড়ে গিয়ে মাঁসক আটশো 


টাকা হল। 

১৮১৮ সালের আগস্ট মাসে মে-সাহেব মারা গেলেন। রেখে গেলেন 
ছত্রিশটি পাঠশালা, প্রায় তিন হাজার ছাত্র। 

Charles Lushington লিখেছেন : “In August 1818, Mr. 
May’s course of usefulness was arrested by death: but this 
excellent man was not removed from the scene of his labors, 
until he had witnessed how complete was their present 
beneficial operation, to which satisfaction he might have 
added, had his modest and unassuming nature admitted of 
it, the anticipation that future generations would be 
indebted to his care, for their redemption from ignorance 
and degradation. At the time of his decease, the existence 
of 36 schools attended by above 3,000 Natives, both Hindoos 
and Mohomedans, attested his zeal, his prudence and 
benevolent perseverance ; and surely if the consciousness of 
having done good can furnish consolation, at the dying 
hour, his reflections must have cheered him in his awful 
extremity, and soothed the pangs of dissolution.” ২ 

মে-সাহেবের মৃত্যুর পর তাঁর পাঠশালাগুলোর ভার নিলেন eA আর 
*২২ ২২ সালে মে-সাহেবের কয়েকটি পাঠশালা উঠে গেল। 


e 
হা সাহেব! ১৮২১-২২ 
১৮২৪ সালে মে-সাহেবের সমস্ত পাঠশালার ভার নিল জেনারেল কমিটি 


নন করুণাসাগর বিদ্যাসাগর 


অফ পাবালক ইনস্ট্রাকশন। sais এই পাঠশালাগুলোর বশেষ পক্ষপাতী 
"Wa কামাটর Tacapar এই পাঠশালাগুলোর জন্য দেশশর পাঠশালাগুলোর 
ETEA আশঙ্কা ৷ 


(০২) সালে Fine মে-সাহেবের পাঠশালাগুলোর ভার তুলে den 
একটি «cg প্রচার সামাতির হাতে নাম, Incorporated Society for 
propagation of the Gospel in Foreign Parts’, 

কিছুকাল পরে এই সমিতির হাত থেকে আবার পাঠশালার ভার নিয়ে 
নতে হল জেনারেল, কাঁমাটকে। ওই কমিটি একটি সেন্ট্রাল বাঙলা পাঠশালা 
খুলল। সেটিও উঠে গেল। ১৮৩৬ সালে মহম্মদ মহসীনের টাকায় হুগলণী 
কলেজ ও MG স্কুল হল, জেনারেল কমিটি তখন অন্যান্য পাঠশালা বন্ধ" করে 
দিল ৷ i 

বর্ধমানে পাঠশালা খুলেছিলেন ক্যাপ্টেন জেমস স্টুয়ার্ট | চমৎকার বাঙলা 
জানতেন স্টার্ট সাহেব, বাঙলাভাষায় বই িখেছেন__বর্ণমালা", ‘উপদেশ 
কথা,’ 'তমোনাশক'। খনীষ্টধর্মে অগাধ বিশ্বাস তাঁর, কিন্তু আপন পাঠশালায় 
সে-বিবয়ে কিছ; শেখানো হত না। এক বছরের মধ্যে ১৮১৮ সালে স্টুয়ার্ট 
দশটি পাঠশালা খনলোছলেন। TERM এক হাজারের কম নম | এই পাঠশালা” 
গুলৈ পারচালনার ভার নিয়োছল চার্ট মিশনারি Sa কলকাতা শাখা d 

৯৮৯৯ EO CGU পাঠশালা-এএসক পাঠশাজার তত্বাবধায়ক 
হলেন দুজন পাদরীসাহেব। একজনের নাম জেটার, আরেকজনের নাম CINA | 
এই সময়ে উপযডুন্ত ছাত্রদের ইংরেজি শেখানোর 
স্কুলও খোলা হল। ছাত্রদের প্রথমে ভালো করে বাঙলা শিখতে : 
GAAS ছাত্েরা ইংরেজি শেখার সংযোগ পেত। সমস্ত পাঠশালার প্রথম শ্রেণীর 
ছাত্ররা ইংরেজি শেখার জন্য একত্র হত ইংরেজি স্কুলে। a 
GE ভার নিয়েছেন ভাঁরার সাহের। বয়জ বকুলের ভার [| 
জেটার সাহেব । স্কুল বুক সোসাইটির বই পড়ানো হত এখানে | 

১৮৩৪ সালে চার্চ মিশনার সোসাইটির হাতে বর্ধমানে ছিল সাকুল্যে 
নট পাঠশালা ৷ 


পাঁটস্ট সোসাইটিকে। সেই পরিকল্পনা অনুসারে চার : ন 
mc হাজার ছাত্রের জন্য 

পরিকল্পনা রচনা করেই NT মাশ‘ম্যান ক্ষান্ত হনান। তাঁরই উদ্যোগে 
রায়ে একা নয় জা পৰল ts হান টি সানির 

নর্মাল স্কুল দরকার CATS | 
লি মি পা প্রথম পাঠশালা হল নবাব- 
গঞ্জে। স্থানীয় অধিবাসীরা মিশনারিদের বিপুলভাবে সাহায্য করেছেন। কারো 
কাছ থেকে পাওয়া গেল ঘর, কারো কাছ থেকে চণ্ডীমণ্ডপ-_বিনা BIB | 
নতুন পদ্ধতিতে লেখাপড়া শেখানো হচ্ছে, ছাত্রেরা অল্প সময়ের মধ্যেই বেশ 
রপ্ত হয়ে উঠত। যাবতীয় বস্তু শেখানো হত মাতৃভাষায়। আপন-আপন 


[িশনারদের কাছে৷ 

১৮১৬ সালে Sa মাশম্যান শিক্ষা বিষয়ে একাট ojos বের 
করলেন। পৰ্ন্দতকার নাম: Hints relative to Native Schools to- 
gether with the outline of an Institution for their extension 
aid management. 

শ্রীরামপূরের মিশনারি এ-বিষয়ে নিশ্চিত যে মাতৃভাষা ছাড়া আর কোনো 
ভাষা জনশিক্ষার বাহন হতে পারে না। i 

J. €. Marshman লিখেছেন : 

“The Serampore missionaries stood almost alone in advo- 
cating a*vernacular education as the only means by which, 
the great body of the people, who had no leisure for the 
acquisition of a foreign language, could be rescued from the 
evils of ignorance and superstition.” ৩ 

Hints বেরোনোর বছরখানেকের মধ্যেই শ্রীরামপুরের চতুর্দিকে কুঁড় 
মাইলের মধ্যে কমপক্ষে পয্মতাল্লশাট পাঠশালা স্থাপিত হল। TRE 
gig! এই ছান্রেরাই পরে ইংরেজি শেখার জন্য আগ্রহী হয়ে ওঠে। 

১৮৩১ সালে শ্রীরামপুর মিশনের তত্বাবধানে ছিল 'একুশাট বিদ্যালয়, 
১১১৫ জন ছান্র। সেসব বিদ্যালয়ে শেখানো হত ইংরোঁজ, বাঙলা ও ফারসী ৷ 

'মিশনারিরা পাশ্চাত্য রীতিতে জনাশক্ষা (বিস্তারে উদ্যোগী হয়োছিলেন। 


| 
| তাঁদের কৃতিত্ব অনস্বাকার্য। তাঁদের পাঠশালা ছিল অবৈতাঁনক। সেই কারণেও 


করদণাসাগর বিদ্যাসাগর ১৫৭: 
এলাকায় পাঠশালা স্থাপনের অনুরোধ নিয়ে WE থেকে লোকজন আসত 


তাঁদের পাঠশালায় ছাত্রের অভাব হত না। 
কিন্তু তার ফলেই ওই অঞ্চলের বিস্তর দেশীয় পাঠশালা বন্ধ হয়ে যায়। 


জনশিক্ষা বিস্তারে কলকাতা স্কুল সোসাইটির একটি বিশিষ্ট 
ren কলকাতা স্কুল সোসাইটি সম্পর্কে অনেক আগেই দ:-চার' 
কথা বলা হয়েছে। কোনো সন্দেহ নেই, সোসাইটির স্ব্যবস্থার ফলে দেশীয় 
পাঠশালাসমহ প্রভূত উন্নতি করেছিল। 
১৮২৯ সালের ২৫-জানুআরি, 


রাধাকান্ত দেব 


সোসাইটিকে প্রদত্ত রিপোর্টের উপসংহারে, 


n e 11 humble opinion, the Society has afforded 
considerable benefit to the natives of tbis country, by patro- 
nizing the indigenous schools in the e সপ The chil- 
dren of all the respectable natives are taught therein, as the 
schools are situated either in 
them, and the exertions of the 
eir progres 


their own houses, or very near 
society have occasioned a great 
ও is increasing daily, for which 


improvement, and th eo à Nis 
the continuance of the society 5 kind attention to the indige- 


nous department is 


s 8 
very desirable. 


——————<———— 


seu করুণাসাগর বিদ্যাসাগর 


সেখানে সোসাইটির ৩৯৩৭ টাকা গচ্ছিত ছিল। তারপর সোসাইটির কোষাধ্যক্ষ 
হল ম্যাকণ্টস কোম্পানি । ম্যাকণ্টস কোম্পানি দেউলে x 
সালে; সেখানে সোসাইটির বা-কিছ; সামান্য টাকা-পয়সা গাচ্ছত ছিল 


; ; টাকা, বড়লাট 
লর্ড উইীলিয়ম বেশ্টিঙ্ক আর দু-একজনের চাঁদা। সোসাইটির মাঁসক খরচ 
কিন্তু তখন, খুব কম করে ধরলেও, ১০৯০, টাকা ৷: 


তখন অগত্যা দেশীয় "QUERCUS সোসাইটি সমস্ত সাহায্য বন্ধ - 
দৈল ৷ আরপদাল-পাঠশালা উঠে গেল। অবশ্যি আরপনীল-পাঠশালার টি 
বি ep করা হল NST রা পার 
সোসাইটি বাঁচিয়ে রাখল। কলেজের কয়েকটি ছাৱ়ের মাইনে টিকে 
থেকে যেমন দেওয়া হাচ্ছিল তেমনি দেওয়া হতে থাকল। সোসাই 

aa Kai E. Sor 

স্কুল সোসাইটির কাজকর্ম UM করে প্রথম শিক্ষা তি আ্যাডাম 


মন্তব্য SCR (১৮৩৫) 
আযাডাম মন্তব্য করেছেন: 

“Unequivocal testimony is borne to the Break, improve. 
ment effected by the exertions of the Sch 


ool Society bou. 
the methods of instruction employed in th ly, both in 


e indigenous school 
of Calcutta, and in the nature and amount of knowledy à 
communicated; and I have thus fully explaine 


model, under the fostering 
paratively little expense, a more extended ০ "es টি 
framed for improving the entire System of indigenous elemen 
tary schools throughout ‘the country.” ৬ 
সেসময়ে কলকাতায় ও মফস্বলে বৈতানক-অবৈতানক 7 
নিতান্ত নগণ্য নয়। ৰ বিদ্যালয়ের 
“ৰামমোহন রামের আব্বার নাম করা বেতে পারে 
য়ন স্কুল; Y হয়া ৰ্‌ ত প গা x * বসুর 
স্কুল); চিংপুরে গোঁরমোহন আচ্যের ওরিয়েন্টাল is foe হেয়ার 
বিদ্যালয়। 


প্যারাচাঁদ মি লিখেছেন: 
“One of the effects of the English 
awakening of a desire on the part of the 3 


> and at com- 


সংখ্যা 


করুণাসাগর বিদ্যাসাগর ১৫৯ 


free schools for poor students. Saradapersad Bose, Master 
of Koonjlall Banerjee, Judge of the Small Cause Court and I 
had morning schools at our houses. My school had the bene- 
fit of instruction from Ship Chunder Deb, Radhanath Sikdar, 
Gobind Chunder Bysak, Kala Chand Sett, and Rajkrishna 
Mittra. . . . There were several other schools. Madhub 
Chunder Mullick and two other gentlemen conducted a 
school called the Hindu Free School. The Enquirer conduct- 
ed by Rey. K. M. Banerjee took the following notice of these 
schools in August 1831. 

"Since the notice we took of a school of Andul, we have 
heard of several establishments in different parts of Calcutta 
are conducted by Hindoos, and all expressly for the instruc- 
tion of Hindus. We understood from good authority that 
there are at present existing in this town, six morning schools 
in six different quarters, where upwards of three hundred 
and seventy boys receive instruction. It is a pleasing inci- 
dent, that all these institutions have been projected and are 
materially assisted by the extertions of young men, whose 
youth would never create in the philosopher any expectation 
of what they are realizing. These considerations must be 
extremely gratifying to the feelings of a philanthropist, and 
should produce happy conceptions in the mind of a Hindu. 
The growing spirit of emulation in furthering the interests of 
India, observable in these admirable young men, will gain 
new strength from every encouragement that may be afforded 
to their pursuits. The zeal they evince in achieving all that 
is good and great will continue permanently warm. The 
spirit of liberalism has been widely diffused, and that the 
march of intellect will now be retarded is far from probable. 
When upwards of 8,000 boys are receiving systematic instruc- 
tion, in the refined language of England we have nothing but 
hope upon our side. The rays that have emanated from the 
Hindu College, and that are now diverging to other places, 
must eventually dissipate the mists of ignorance and super- 
Stition,” 4 


কাছাকাছি সময়ে হরচন্দ্র ঘোষ প্রতিষ্ঠিত বেহালার একটি বিদ্যালয়ের 
সংবাদ আছে : 


“We had the satisfaction yesterday to visit a native school 
at the village of Behalah. . . . It affords us real pleasure to say 
that the gentleman who has established the school at Behalah 


১৬০ করুণাসাগর বিদ্যাসাগর 


is Baboo Harachandra Ghose, late a student of the Hindoo 
College. . . .”¥ = 

১৮৩১ সালের ১৫-মাচ শ্যামপদ্কুরের শারদাপ্রসাদ বস; fem বেনে- 
ভোলেন্ট ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠা করেছেন। এই বিদ্যালয়ের একাঁট ena. 
“যে বালকগণ পাঠাঁবষয়ে TAME হইবেন তাঁহারাদগের স্ব স্ব পতা বা GET 
বধারক অথবা নৈকট্যকুটদ্বদ্বারা বিশেষ নিদর্শন লিপি প্রধান সম্পাদকসমীপে 
আনয়ন করিলে তাহারা এই পাঠশালায় বিনা বেতন গ্রহণে গ্রহণীয় হইবেন।” 


১৮৩১ সালের ১০-ডিসেন্বর একটি সামায়ক' পত্ৰ এই বিদ্যালয় সম্পকে মন্তব্য 
করেছে : “SE বিদ্যালয়ের বালকেরা সংপথাবলম্বী এবং শারদা বাবুর স্কুলেতে 


বিশেষ মনোযোগ আছে সুতরাং ভালই হইবে এবং ক্রমে ক্রমে বিদ্যা qiy 
বৃদ্ধি হইবেক এ কোন 1বাচন্ত কথা ইতি ৷” 

প্যারীচাদ মিত্র ‘হিন্দ; ফ্ৰি স্কুলে'র নাম করেছেন। ১৮৩১ সালে প্রাতাষ্ঠিত 
হরোছুল এই স্কুলাট। মাধবচন্দ্র মল্লিক ছাড়া এই কুলের আরো 1তনজন 
প্রতিষ্ঠাতা ও AOI দাম, MSH ৰাৱে ৷ ভুবনমোহন মির, ক্যানন 
দেন ও রাধানাথ পাল। ১৮৩২ সালের ২২-কেব্রুআর সমাচার দর্পণ’ 
লেন ও বব আনাৰ পা হও বাবু গণ্গাচরণ 
সেন ও বাবদ রাধানাথ পাল এবং অন্যান্য সকলে "I স্কুল সংস্থাপন 
কাঁরয়া তাহার ব্যয় নিজ হইতে বহ:কালাবাঁধ করিতেছেন কিন্তু সংশ্রাত টু 
স্কুলের ব্যয়ের বাহ,ল্যহওয়াতে স্বদেশীয় লোকেরদের 
উপকার যাচ্ঞা কাঁরতে হইয়াছে।...৮” স্কুলাটর 


এই স্কুলে Ties পরাঁক্ষা পর্যন্ত বন্ধ রাখতে হল? ১৮৩৭ সালে qb 
বার্ষিক পরীক্ষা হল। এই সূত্রে “জ্ঞানান্বেষণ' মন্তব্য করেছে 


মধ্যে অনেকে জানেন প্রথমত, হিন্দ কালেজের ছাতেরা এই বলয় Se 
ভিন এবং ESATEN আম লোকেরয়ের নল 
Irure করিতেছে এই বিদায়ের চার টি জগতে e E 
কিন্তু শ্ৰীযুত বাব; ভুবনমোহন faa যানি আবিশ্রান্ত পরি ত নির্বাহ কারয়া 
থাকেন GR হন্তে aC টাকা অধিক লাই জতএব আমরা রায় 
que লোকেরদের free’ এড়ুকেসন কমিটির হস্তে যে, টাকা মন 
আছে প্রতিমাসে তাহার কিণ্ডিদংশ দিয়া এই বিদ্যালয় রক্ষা কাঁরবেন এত m 
এডুকেসন কাঁমাটর নিকট প্রার্থনা করণেতে আমারাঁদগের 
যোগাভাবে অগত্যা প্রার্থনা কাঁরতে হইয়াছে।» 

১৫৩৯ সালে PETS Siege মালিক Aem, স্কুল নামে আরেকটি 
অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই স্কুলে প্রত্যেক ছাত্রের কাছ 
থেকে পাঠ্যপুস্তকের অর্ধেক দাম নেওয়া হত। 

১৮৩২ সালের ১-মাৰ্চ প্রতিষ্ঠিত হল enr লিবার্যাল 
“ARO বাবু লক্ষ্মীনারায়ণ মিত্ৰ ও বাব 


HOA মুখোপাধ্যায় ও বাব: 
বেহারিলাল সেট এই কএক জনে হিন্দ; লিবরল একোঁডামি নামক "tq 
পাঠশালা স্থাপন করিয়া অনেক দীনদ:্খাঁদগকে বিদ্যা দান Suid: 


ইহার দ্বারা অনেক দ:ঃখি লোকের Seat পড়ার বড়ই মি 


উই সুগম হইয়া? 
CRE অনা পাঠশালায় পাড়িবার অনেক বাধা আছে কারণ কোন স্থানে হে 


করুণাসাগর বিদ্যাসাগর ১৬১ 


ধৰ্ম্ম লোপ হয় ও কোন স্থানে বা অর্থ বায় হয় "কিন্তু এই পাঠশালায় কোন 
শঙ্কা নাই ধৰ্ম্মলোপ হয় না ও ব্যয়ো হয় না আর AA TA কাগজ 
কলম ও 1বাবধপ্রকার পৃস্তক নিয়মমতে অবাধে বিতরণ কাঁরতেছেন এবং 
ছাত্রগণের নিকট হইতে এ সকল সামগ্রীর কিছুমাত্র মূল্য লন AT” 

১৮৩৪ সালে গোঁবন্দচন্দ্র বসাক হিন্দ; ফ্রি স্কুল’ নামে একটি বিদ্যালয় 
স্থাপন করেছেন। 

১৮৩৪ সালের ১-নভেম্বরের ‘সমাচার DATTA প্রকাশিত জনৈক ভদ্র- 
লোকের একখানা চিঠি থেকে একাংশ উদ্ধার কার : “অস্মদ্দেশে এমত কোন 
বাঙ্গালা পাঠশালা নাই যে তাহাতে পাঠাথগণের স্বদেশীয় ভাষায় প্রচুর বিদ্যা 
PLATE হয় কারণ যে এক২ বিদ্যালয় ও টোল কোন২ স্থলে আছে তাহাও 
আঁত SETA এবং তাহাতে সাধারণের সাহায্য প্রায় দৌখতে পাই না... ৷” 

১৮৩৬ সালে জোড়াসাঁকোতে গোঁবন্দচন্দ্র মজুমদার ও ভোলানাথ বস; 
"ওরিয়েন্টাল ক্রি স্কুল’ নামে একটি অবৈতনিক বিদ্যালয় প্রাতম্ঠিত করেছেন। 

১৮৩৭ সালের ২-সেপ্টেম্বর ‘সমাচার দর্পণে' +/.০-০- স্বাক্ষরে জনৈক 
ভদ্রলোকের একখানা পন্র প্রকাশিত হয়েছে। পত্রখানার অংশাবশেষ উদ্ধার 
কার : “দেশের নানা স্থানে গবর্নমেণ্ট বালকদের 1বদ্যাভ্যাসাৰ্থ যে নানা পাঠ- 
শালা স্থাপন কাঁরয়াছেন তাহাতে বালকদের অত্যুত্তম রীতি ও বিদ্যা ও আচার 
ব্যবহার হইতেছে এবং তাঁহারদের বিদ্যার উন্নত দৌখয়া আমারদের আশ্চর্য 
বোধ হইতেছে ফলতঃ ছাত্রেরদের মধ্যে অনেকে ইঙ্গরেজী quus সম্পূর্ণরূপ 
epar হইয়াছেন কিন্তু আমারদের খেদের 1বষয় এই যে বঙ্গভাষার 
অনুশীলনাবষয়ে TAA TACOS 'কাঁণন্মান্র মনোযোগ নাই এ ভাষা এইক্ষণে প্রায় 
লোপ পাইল। হুগালপ্রভূত নানা স্থানে গবর্নমেন্ট বহুতর পাঠশালা স্থাপন 
কাঁরয়াছেন তাহাতে আমারদের মহোপকার হইতেছে বটে কিন্তু যদ্যাঁপ এত- 
দ্দেশীয় বালকদের 1নামত্ত কাতিপয় বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন তবে আরো 
উত্তম aa | বালকদের নিয়ত ইঙ্গরেজী LASS পাঠ করাতে প্রায় বংগভাষাভ্যাস- 
বিষয়ে অনুরাগ গত হইয়াছে বঙ্গভাষা কিছুমাত্র না জানিয়াই ইণ্গরেজা ভাষা 
শিক্ষা করে অতএব যাঁদ গবর্মমেণ্ট অনঃগ্রহপব্্বক নানা স্থানে বঙ্গভাষার 
'বিদ্যামান্দর স্থাপন করেন তবে বঙ্গদেশীয় বালকেরা বঙ্গভাষা কিঞ্ডিৎ জানিতে ত 


সম্পর্কে একজন প্রত্যক্ষদশর বিবরণ ১৮৩৬ সালের ১০-ডিসেম্বরের 
সমাচার দর্পণ" থেকে তুলে 'দাঁচ্ছ : « কয়াদ্দবস গত হইল সম্বাদ প্ণ-. 
চন্দ্রোদয় পত্রের দ্বারাবগত' হইয়াঁছলাম যে শ্রীফুত বাবু গৌরমোহন আত্য 
মহাশয়ের বটতলার গওাঁরঞ্টল সেমিনারনামক ইঙ্গরেজী পাঠশালার মধ্যে 
প্রীত ডবালউ এচ পরাঁকন্স সাহেব এতদ্দেশীয় য় শিশদিগের শিক্ষার্থ নেটীব 
ইনফেন্ট নামক এক পাঠশালা স্থাপন কাঁরয়াছেন। তাহাতে ৩ তিন বৎসরাবাধ 
৬ ছয় বৎসর পৰ্য্যন্ত শিশহুদিগকে বিনামূল্যে ইজ্গরেজী ও বাঞ্গালা শিক্ষা প্রদান 
করেন তৎপরে এক দিবস স্বয়ং গমন করিয়া দেখিলাম যে US বিদ্যামন্দিরে 
পণ্চবিংশাত জন শিষ্য পাঠার্থে উপস্থিত হইয়াছেন এবং US শিক্ষক মহাশয় 
শিশুদিগের সাহত আমোদাহ্নাদে উপদেশ কাঁরতেছেন। এবং নানাপ্রকার ছবি 
দেখাইতেছেন যাহা হউক কিয়ৎকাল শিশদ্গণেরা উপদেশ আদেশ ও feles 
১১ পু 


১৬২ করুণাসাগর বিদ্যাসাগর 


শিক্ষা প্রাপ্ত হইলে অনেকোপকার দাশবে। অতএব বিজ্ঞ বিচক্ষণ মহাশয়- 
গণেরা স্বীয়২ শিশুগণকে CE বিদ্যালয়ে প্রেরণ কীরতে কোন DATEI ভাবনা 
কাঁরবেন না exis মাত তারিখ ২৪ নবেম্বর ১৮৩৬ ৷” 

১৮৩৮ সালের ২৩-জনের ‘সমাচার দৰ্পণ’ থেকে কলকাতায় গোপাললাল 
faa প্রাতষ্ঠিত “হিন্দ: চেরিটেবল্‌ ইনাস্টাটউসন' নামে একাঁট ভবৈতাঁনক 
বিদ্যালয়ের সংবাদ পাওয়া যাচ্ছে। 

সেসময়ে কলকাতায় আরো কিছ অবৈতনিক বিদ্যালয় প্রাতিষ্ঠত হয়োছল। 
সমস্ত বিদ্যালয়ের বিবরণ উদ্ধার করা দুঃসাধ্য এবং হয়তো নিষ্প্রয়োজন। 

যাই হোক, অবৈতনিক বিদ্যালয়গুলি দীর্ঘস্থায়ী হয়ান। তাদের অব- 
aod একটি প্রধান কারণ অবশ্যই সরকারী ওদাসীন্য। 

উনবিংশ শতাব্দীর AGI দশকে কলকাতায় একটিমাত্র অবৈতানিক বিদ্যালর 
_ নাম : ইণ্ডিয়ান ফ্ৰি স্কুল_আপন অস্তিত্ব বজায় রেখেছে। এই বিদ্যালয়টি 
pe Wr হয়েছিল । ১৮৫৩ সালের ১০-মার্চ ‘সংবাদ প্রভাকর’ 

খছে : “ইণ্ডিয়ান ফ্রি স্কুল নামক অবৈতনিক ‘বিদ্যালয়ের কাৰ্য্য এইক্ষণে 
আঁত সু নিয়মে নিৰ্ব্বাহ হইতেছে, এ বিদ্যালয়ের ছাত্রাদগের বাঙ্গালা শিক্ষা 
কারবার নিয়ম না থাকাতে আমরা অতিশয় দুঃখিত ছিলাম। অধুনা শ্রবণ 
করত আতিশয় সন্তোষ প্রাপ্ত হইলাম যে তথায় বাঙ্গালা শিক্ষাদানের 'নিয়ম' 
Tare Tae হইয়াছে...” 


মফস্বল অণ্ডলেও সে-আমলে অনেক 1বদ্যালয় স্থাপিত হয়েছে। 

চব্বিশ পরগণার অন্তর্গত টাকি স্কুল। টাকির জাঁমদার কালীনাথ রায় 
চৌধুরী ও বৈকুণ্ঠনাথ রায় চৌধুরী ১৮৩২ সালের ১৪-জ্‌ন এই স্কুলাট 
স্থাপিত করেন। ১৮৩২ সালের ৩০-জ;ন ‘সমাচার দৰ্পণ’ লিখেছে: “আমরা 
THOMAS পাঠক মহাশর়েরাদিগকে জ্ঞাপন করিতেছি যে কাঁলকাতা 
নগর হইতে প্রায় বিংশতি, ক্লোশ অন্তর অতিসম্‌দ্ধ টাকি স্থানে এতদ্দেশীয় 
বালকেরদের বিদ্যা শিক্ষার্থ এক বিদ্যালয় স্থাপিত হইয়াছে। এ স্থান AS 
বাবু কালীনাথ রায় চৌধুরী ও ARS বাব; বৈকুণ্ঠ রায় চৌধুরী এবং তাঁহার- 
দের পরিজনগণের আবাস তাঁহারা এ স্থানে বৃহৎ২ তিনটা অট্টালিকা প্রস্তুত 
করিয়া ইঙ্গরেজী ও আরবী পারসী ও বাঙ্গালা ভাষার শিক্ষকসকল fry 
করিয়াছেন এবং এক জন উপযযুন্ত সংস্কৃত শাম্ত্াধ্যাপক তথায় আছেন অল্প- 
কালের মধ্যে তিনিও È বিদ্যালয়ে অধ্যাপনারন্ভ করিবেন...” 

টাকি স্কুল প্রাতষ্ঠার তিনদিনের মধ্যেই ৩৪০ জন ছাত্র এল, মাস- 
খানেকের মধ্যে ছান্রসংখ্যা i Nea calla 

টাকি স্কুল প্রসঙ্গে পন্নপ্রেরক ১৮৩৭ সালের ১-জ্‌লাইয়ের 
‘সমাচার দর্পণে" মন্তব্য করেছেন : “আমরা সর্বসাধারণ ব্যান্তরাদগকে প্রশ্ন 
কার যে এই VST পাঠশালার সংস্থাপক ও প্রাতপোষক ITS বাবু 
কালীনাথ রায় চৌধুরী মহাশয় স্বদেশীয় মহাশয়সমাজের মধ্যে কি তলক 
হইবেন না। এ পাঠশালা এইক্ষণে পাঁচ বংসরাবাঁধ চাঁলতেছে তাহাতে জেনরল 
আসেমালি সাহেবেরা যে খরচ দিতেছেন OTSA এ বাব বার্ধক বংশত সহস্র 
মুদ্রা ব্যয় কারতেছেন। এবং টাকির এ বাবুরদের আদর্শে অন্য এক জন ধাঁন 
জমিদার স্বীয় অঞ্চলে এক ইঙ্গরেজী পাঠশালা স্থাপন কাঁরয়াছেন।...” 

১৮৩৬ সালের ২৩-জানূআির ‘সমাচার দর্পণ’ থেকে জানা যাচ্ছে যে 


করুণাসাগর বিদ্যাসাগর ১৬৩ 


পানীয়হাটানবাঁস আতধনাঢ্য ও "uis চাব্বশ পরগনার জমীদার SRLS 
পানাহার চৌধুরী ও Ss বাব; epe qu ঢৌধন ৰত 
বালকেরাঁদগকে ইঞ্গরেজী বিদ্যাতে স্বাশীক্ষত করাইয়া স্বদেশীয় বাশস্টেরদের 
অনুরূপকরণার্থ একাঁট {বদ্যালয় স্থাপন করেছেন।” এইক্ষণে UE বাব, 
মহাশয়েরা রাসমণ্টের নর্তনাগার বিদ্যালয় স্থাপনার্থ দান কাঁরয়াছেন। তাহারা 


হাশরের ধৃত এফ মাগডালননামক এক জন সাহেবকে বদরের 
: ওঁ সাহেব বঙ্গভাষাতে APO নায়েব 


তথায় লিখন গতিৰ e ভাষান্তরকরণ ও রচনাকরণ ইত্যাদি বিষয়ে শিক্ষ 


ধ্বদ্যালয় গ্রাতীষ্ঠত করেছেন তারকনাথ সেন ৷ 
১৮৩৫ সালের ৬-জন্ন “সমাচার দৰ্পণ’ লিখেছে : “সংপ্রীত চন্দননগরে 


শশক্ষা দেওনক্ষম ATS এক জন শিক্ষকের অত্যাবশ্যক ACE I. 
দেল তাকে জাতি ও ধৰ্ম্ম বিবেচনা Sent em 
হইতে অনুম।ত আছে এবং তাহাতে was লোকেরদের কোন মান 


ভাজা arate কায়স্থ বৈদ্য gu জাতির ৫০০০ TE কা ত ইহার 
wo বাত কায়স্থ বাল না থাকাতে অধিকাংশ বোলক E 
মধ্যে বিনা বেতনে enr এবং বিশিষ্ট শিষ্ট পৰোপকাৰ A 
থলে উত্তম SUT 


১৬৪ করুণাসাগর বিদ্যাসাগর 


অমরপনুর গ্রামে কালীকিজ্কর পালিত 'বোনিভোলেপ্ট ইনৃষ্টিটিউশ্যন' নামে 
একটি পাঠশালা খুলেছেন। এই পাঠশালাটি সম্পর্কে ১৮৩৯. সালের ২৬- 
জানুআরির ‘সমাচার দর্পণে' 'জে আর এম’ স্বাক্ষরে প্রকাশিত জনৈক ভদ্রলোকের 
একখানা পত্র থেকে অংশবিশেষ তুলে দিচ্ছি : “...এই পাঠশালা দেড় বসরাবধি 
স্থাপিত হইয়াছে এবং এই অল্পকালের মধ্যে বালকেরা নানা প্রকার বদ্যাতে 
লক্ষণ MTS হইয়াছে। এবং আরিএণ্টল সেমেনরি বিদ্যালয়ের অধ্যক্ষ 
aS বাব; প্যারি মোহন বন্দ্যোপাধ্যায় ছাত্রেরদিগকে নানা প্রকার বিদ্যা শিক্ষা 
দেওনার্থ উদ্যোগ, করিতেছেন ৷..-শেষোন্ত বিজ্ঞবর বাবুর অত্যন্ত মনোযোগ 
দ্বারা অত্যুন্তম পাঠশালার তুল্য এই পাঠশালা হইবে এবং শ্ৰীযুত বাবু কালী- 
ies পালিত, এই মহা ব্যাপারের বিষয়ে যে বিলক্ষণ মনোযোগ করিতেছেন 
ইহাতে অত্যন্ত প্রশংসা পাত্র হইয়াছেন।..” অমরপদুরের এই পাঠশালাটি 
১৮৪৪ সালে বন্ধ হয়ে যার। 

আরো কিছু কিছু; বিদ্যালয় এঁদকে-ওঁদিকে প্রাতম্ঠিত হয়েছে ৷ 
মনে রাখা দরকার, অধিকাংশ বিদ্যালয়ই অবৈতানক। ১ OPE 


‘আবার SH সাহেবের কথায় ফিরে আসা দরক i 
এদেশের শিক্ষাব্যবস্থা বিষয়ে à 


হল, : : 
গবনমেন্ট সিদ্ধান্ত ৰ এ-দেশে «S হবার ছ-সস্তাহের মধ্যেই ভারত- 
শিক্ষার বাহন হবে। সরকারী রসমূহে ইংরোজভ 


২৩-ডিসেন্বর এবং ৰ সালের Svala NE das সালের জুলাই 
e : তি 

এদেশে শিক্ষাব্যবস্থার সংস্কার ও উন্নাত বিষয় wa তল ন 

general revenue of the country” Sa st 

Ich 


ill, one left, the 
ignorant have a primary claim, a cla; 
, m 


the poor and the 
Which is second to 


করুণাসাগর বিদ্যাসাগর ১৬৫ 


to be the sole permanent appropriation from a revenue of 
more than twenty millions sterling for the education of nearly 
a hundred millions of people ? t 

...I propose to qualify a body of vernacular teachers 
to raise their character and provide for their support, and to 
give a gradual, a permanent, and a general establishment to 
a system of common schools. 
ও কিন্তু কর্তৃপক্ষ আ্যাডামের পরিকল্পনা গ্রহণযোগ্য বিবেচনা করোনি। 

J. A. Richey লিখেছেন : “Lord Auckland decided against 
the adoption of this scheme (drawn up by Mr. Adam), largely 
on the ground that there were no suitable text-books in the 
vernacular which could be used in the proposed schools.” > 


খুব স্বাভাবিক, দেশে তখন ইংরেজি শিক্ষারই জয়জয়কার। ইংরেজি 
শিক্ষার দিকেই তখন লোকজনের পক্ষপাঁতত্ব। কেননা, ইংরেজি Tent অর্জন 
করলেই অর্থেোপার্জন ও মর্যাদাবাদ্ধর পথ প্রশস্ত হবে। 
রাধাকান্ত দেব, রামকমল সেন, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর প্রমুখ 
{হন্দ;কলেজের অধ্যক্ষসভার চিন্তাশীল মাননীয় ব্যান্তরা এই ব্যবস্থায় সন্তুষ্ট 
. হতে পারলেন WII এদেশের ছেলেদের বাঙলাভাষার মাধ্যমে শিক্ষাদান অবশ্য, 
কর্তব্য, এই বিবেচনায় তাঁরা একটি আদর্শ বাঙলা পাঠশালা প্রাতিষ্ঠায় উদ্যোগী 
হলেন। তাঁদের সাহায্য করতে আগ্রহী হলেন ডোঁভড হেয়ার ও কয়েকজন 
বিদেশন Fe, | ‘ 

F র জামতে, ১৮৩৯ সালের 28-845, 
coles হেয়ার কর্তৃক একাঁট আদর্শ বাঙলা পাঠশালার fefeemes প্রোথিত 
হল। এই পাঠশালার জন্য একটি সাব-কাঁমটি হল। সাব-কাঁমাটতে ছিলেন : 
ডোঁভড হেয়ার, প্ৰসমকুমার ঠাকুর, রামকমল সেন, রামচন্দ্র DM emere 
এই পাঠশালার মূল উদ্দেশ্য বিষয়ে ১৮৪৩-৪৪ সালের এডুকেশন িপোটে' 
লেখা আছে: 

“The primary object con 


৮১০ 


templated in the establishment 


of the patshala were to provide a system of national educa- 
tion, and to instruct Hindoo youths in literature, and in the 
sciences of India and of Europe, through the medium of the 


Bengali language.” 
র অধ্যক্ষসভা কলেজ" 


কলকাতার বহ; মান্যগণ্য ইংরেজ ও বাঙালী। 
এই  সাঠশালার আদর্শে ১৮৪০ সালের ৯৩-জুন মহাঁধ দেবেন নাথ ঠাকুর 
{সমলার দাক্ষিণারঞ্রন মুখোপাধ্যায়ের বৈঠকখানা ভাড়া নিয়ে ‘তত্ত্ববোধিনী 
পাঠশালা’ প্রাতিষ্ঠা করেছেন। এই পাঠশালা 
পালা ean Seater শেখার "দিকে «rp টান; যেসব ছাৱ ইংরোজ পড়া 
পরত তখন ইং দ্য কোনো স্কুলে fas ইংরেজি শিখতে পারবে, তাই 


৬ 


১৬৬ করুণাসাগর বিদ্যাসাগর 


তত্ত্ববোধিনী পাঠশালা’ সকালে চালানো হত। কিন্তু সকালে এখানে এসে 
দুপুরে অন্য কোনো স্কুলে ইংরোঁজ শিখতে যাওয়া অল্পবয়সী ছাত্রদের পক্ষে 
Wt RAR! ফলে, ‘তত্ত্ববোধিনী পাঠশালায় ছান্রসংখ্যা কমে যেতে লাগল। 
তখন অগত্যা ‘তত্ত্ববোধিনী পাঠশালা'তেও ইংরেজি পড়ানোর ব্যবস্থা হল। 

৯৮৪৩ সালের ৩০-এপ্ৰিল মহার্ষ দেবেন্দ্রনাথ ‘তত্ত্ববোধিনী পাঠশালা" 
কলকাতা থেকে বাঁশবোড়য়ার সরিয়ে নিয়ে গেলেন। দিনের পর দিন পাঠ- 
শালাটর উন্নতি হতে লাগল। কিন্তু ১৮৪৮ সালে WES দেবেন্দ্রনাথের 
আৰ্থিক অবস্থা এমন হল যে তাঁর পক্ষে আর পাঠশালাটিকে বাঁচিয়ে রাখা 
সন্ভব হল না। 

‘তত্ত্ববোধিনী পাঠশালা'র মতো আরো একটি অবৈতনিক পাঠশালা হয়েছিল 
১৮৪৬ সালে, RAT দেবেন্দ্রনাথের সহায়তায় সেখানে পাঠ্যপুস্তকও ছাত্রেরা 
বিনামূল্যে পেত। এই রকম আরেকটি পাঠশালা করোঁছলেন কাশশ্বর মি 
নদীয়া জেলার সুখসাগরে। ; 

আবার হিন্দ, কলেজ পাঠশালা বা বাঙলা পাঠশালার কথায় ফিরে আগা 
বাক। 

সাব্যস্ত হল, বাঙলা পাঠশালার উচ্চশ্রেণীর ছাত্রদের E 
ছাত্র বিনা বেতনে হিন্দ; কলেজে পড়তে পারবে। Serius Lore 


সদস্য ও দ্ৰয়ং সভাপাঁত, হিন্দকলেজের অধ্যক্ষসভাকে প্রত্যেক is 
কাউন্সিল অফ এডুকেশনের নির্দেশ মেনে নিতে হবে। i : 

বাঙলা পাঠশালা থেকে পাঁচজন ছাত্র বিনা বেতনে হিন্দ্কলেজে vf 
হতে পারত, অতঃপর সে-ব্যবস্থা বাতিল হয়ে গেল। কলেজ কতৃপক্ষ বাঙলা 
পাঠশালার জন্য উপযুক্ত পাঠ্যপংদ্তক রচনা ও প্রকাশের আয়োজন করাছল 
সরকারা ব্যবস্থাপনায় সোঁদকেও নিরস্ত হতে হল। বাঙলা পাঠশালার জন; 
পাঠ্যপুস্তক রচনার দায়িত্ব নিল কাউন্সিল অফ এডুকেশন। এজন্য একটা 
সাব-কনিটি হল। ওই কমিটিতে একমাত্র বাঙালী সদস্য প্রসন্নকুমার র। 
কাউন্সিল অফ এডুকেশনের নির্দেশ : পাঠ্যপুস্তক প্রথমে ইংরেজিতে লেখা 
হবে, সাব-কামাটি অনুমোদন করে দিলে পাঠ্যপুস্তক ইংরেজি থেকে বাঙলা ও 
অন্যন্য দেশাঁয়ভাষায় অনুদিত হবে। হিন্দ;র আচার-আচরণ, প্রাচ্যদর্শন বা 
ভাবধারার চিহ্ন যেন পাঠ্যপুস্তকে না থাকে। 

ফলে বাঙলা পাঠশালার অবস্থা কী হল? 

ছা্রসংখ্যার দিক থেকে হিসেব নেওয়া যাক। বাঙলা পাঠশালার ছাত্রসংখ্যা 
১৮৪০ সালে ছিল ৪৬০; ১৮৪১ সালে ৪৮১; ১৮৪২ সালে ৪৭২; ১৮৪৩ 
সালে ২৫২; এবং ১৮৪৩-৪৪ সালে দেড়শোর কিছ; বেশি। পাঠশালার dii 
সংখ্যা কমে গেল, গ্রেণীসংখ্যা বারো ছিল, কমে সাত হয়ে গেল। শিক্ষকসংখ্যা 

গেল। 
ett Ee 
অফ এডুকেশন বধির! আবেদন-নিবেদনে কোন ফল হল না। 


পাঠশালায় বারোটি শ্ৰেণী, বারোজন শিক্ষক। সবকিছু শেখানো হয় বাঙলা 


— 


করুণাসাগর বিদ্যাসাগর ১৬৭ 


১৮৫৪ সালের ১৫-মে হিন্দু কলেজ ভাগ হয়ে গেল : কলেজ-বিভাগ 
হল প্রেসিডেন্সি কলেজ, স্কুল-বিভাগ হল হিন্দ স্কুল । 

কাউন্সিল অফ এডুকেশনের নির্দেশে ১৮৬৫ সালের গোড়ার দিকে বিদ্যা- 
সাগর বাঙলা পাঠশালা পরিদর্শন করেছেন এবং একটি রিপোর্ট দাখিল 


করেছেন : 
On the days that 1 inspected the Institution, it contained 


219 pupils, divided into seven classes, every one of which was 
examined by me. The Masters appeared to me all to be very 
diligent and attentive to their duties. The mode of teaching 
followed in the Institution seems open to objection. More stress 
appears to be laid on synonymes than on conveying the import 
of the words. The effect is, that while the pupil can give 
four, five, or six synonymes of words, he is, in most instances, 
unable to give the accurate meaning of words and sentences. 
To this however the First Class was founded to be an excep- 
tion. The list of books in use requires revision. For instance, 
the Hitapodesh, one of the class-books, being written in a 


clumsy and antiquated style, should in my humble opinion be 


omitted. 
1 would also omit the study of Arithmetical Tables and 


Geography, as these are better studied in English Schools, into 
which almost all the pupils get themselves afterwards admitted. 
It cannot be expected that the study of these subjects in the 
Pautshalla would render any assistance to the pupils, when 
they commence to study these in English, as by that time, J 
believe, they generally forget everything they learn of these 
subjects. The omission of these, on the other hand, would 
afford them time to attain a greater degree of proficiency in 
the language than they have opportunities at present to acquire. 
The object of the Pautshalla is, I presume, to impart to young 
pupils a knowledge of Bengali, as much as it is practicable to 
do so before they enter into English Schools. It would of 
course have been advisable to retain the study of these subjects 

bject been similar to that of Mofussil 


in the Pautshalla, had its o 
Vernacular Schools, to which parents send their children to 
finish their School Education. 

With regard to discipline, the Institution appeared to me 


to be well conducted." ** 


একথা নিশ্চিত যে জনশিক্ষার প্রধান উপায় মাতৃভাষা এ 


দেশীয় ভাষার মাধ্যমে এদেশে প্রাথামক শিক্ষা রর 
প্ৰচেষ্টা হয়েছে বড়লাট স্যর হেনরি aiota আমলে (১৮৪৪-৪৮)! বঙ্গ, 


১৬৮ করদণাসাগর বিদ্যাসাগর 


বিহার-উড়িষ্যার নানা অণ্ডলে তিনি ১০১টি পাঠশালা প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। 
সরকারী নিপত্রে এই পাঠশালাগুলির নাম "ES WE স্কুল'। বাঙলাদেশে এই 
পাঠশালাগুলি বঙ্গবিদ্যালয়’ নামে পরিচিত। এই প্রচেষ্টার সঙ্গে বিদ্যা- 
সাগরের ঘনিষ্ঠ সংযোগ ছিল। এই, পাঠশালাগুলির উন্নাতর জন্য বিদ্যাসাগর 
বিস্তর চেষ্টা করেছেন। এই পাঠশালাগুুলির জন্য শিক্ষক নির্বাচন করে 
দিয়েছেন ফোর্ট উইলিয়ম কলেজের সেক্রেটাঁর মার্শাল ও বিদ্যাসাগর 


সুফল দেখা গেল GTI চার বছর যেতে-না-যেতেই 'বোর্ড অফ রেভিনিউ 
পিকে সারা "pi, বাঙলা পাঠশালাগুলির আর কোনো আশা 
s 
১৮৪৮ সালের S-TA হেয়ার-স্মৃতি-সভায় রাজনারায়ণ বস্‌ বলেছেন : 


NT কারণ; তত্রপ দেশস্থ লোকের কায়িক সুস্থতা, মানসিক তা, x 
চারের TEMA, ধনের TIN ও ধ্মের উন্নত প্রভৃতি যত প্রকার mei DE 
আছে, বিদ্যার:প দাপামান Ser সে সমদেয়ের এক মাত মল কপ 
হইয়াছে। অতএব এদেশের দুরবস্থা মোচন বা স্খখোলাভির নিতেন 
ones লোকের অজ্ঞান তিমির নিরাকরণ করা অতি গুরুতর উপায় হইয়াছে। 
হা! য্পরিমাণে এই মহা কার্য্য সাধনের প্রয়োজন, তাহার ats তৎপারমাণে 
রাজা কি প্রজা সকলেরই অবহেলা । আমারাদিগের দেশ অজ্ঞান তির uu 
Ga আচ্ছন্ন রহিয়াছে, তাহা চিন্তা করিলে চিত্ত ব্যাকুল হয়। চত্ুদ্দিকে 
ক মহাশুন্য দেখিতেছি! আসাম সম বিস্তারিত মরুভূমি ঘোরতর কে 
চ্ছায়াতে আবৃত রহিয়াছে! Sut কোন ইংলণ্ডাঁয় বিদ্যালয় স্বরুপ কষ 
দীপ প্রকাশে "TW UY অন্ধকার আরও প্রগাঢ় বোধ হইতেছে! বিশেষতঃ 
সব্বসাধারণের শিক্ষাস্থান যে আমারদিগের দেশাঁয় ভাষার পাঠশালা, তাহাও 
সেই অন্ধকারেরই আলয়। বিষয় কর্ম্মোপযোগণী বংকিণ্ডিৎ Satan es অঙ্ক শিক্ষা 
যে বিদ্যালয়ের প্রধান বা সমস্ত বিদ্যাই হইয়াছে, কতিপয় অশুদ্ধ চিরনিৱ-পিত্ 
পত্র লেখার অভ্যাস যাহার সম্যক লিপি বিদ্যা হইয়াছে, এবং অল্পজ্ঞ অংক 
গুর্‌ শন্ভঙ্করের OAT এবং সরস্বতী বন্দনা, গুরুবন্দনা, গঙ্গাবন্দনা, ও 
দাতাকর্ণাদি' যাহার সমুদয় পাঠ্যগ্ৰন্থ হইয়াছে, সে : 

x.t IU! হইবে তাহার কি সম্ভাবনা? কিন্তু কেবল বুদ্ধি বৃত্তির nen 
করাও বিদ্যাভ্যাসের প্রয়োজন নহে! আমারদিগের মানসিক তাবৎ বৃত্তির 
উন্নতি ও সুনিয়ম করা, TÈ বিপু সকল শাসন করিয়া ধৰ্ম্মের প্রবৃত্তি প্রবল 
করা, সংসাধ; বিশ চরিত্র ভূষণে আপনাকে ভূষিত করা, পিতামাতার প্রা 


হস্ত 


SS 


FRITA বিদ্যাসাগর ১৬৯ 
vis, স্বদেশের প্রতি প্রীতি, পরোপকারে অনুরাগ সণ্ডার করা, এবং 


জগদীম্বরের প্রেমাবৃত রসে চিত্ত আর্দ্র রাখা, বিদ্যাভ্যাসের সম্যক্‌ প্রয়োজন 
হইয়াছে । এসমস্ত প্রয়োজন এদেশের ইংলণ্ডীয় কি C] ভাষার কোন বিদ্যা- 
লয়েই সিদ্ধ হয় না, বিশেষতঃ সর্বাপেক্ষা গুরু মহাশয়ের শিষ্যগণ ইহার 
বিপরীত ব্যবহার সকলের অনুষ্ঠানেই প্রবৃত্ত হয়। তিনি তাহারাদগের চিত্ত 
ভামিকে সঃরম্য সমসোরভ পুজ্পে আমোদত না করিয়া ঘনরোপিত কণ্টাক বন 
দ্বারা ভয়ঙ্কর করেন। WA সন্তানকে স্নেহের সহিত পালন করা উচিত, 
wnat শিষ্যকে প্রীতির সহিত উপদেশ কর্তব্য, কিন্তু গুরু মহাশয়ের ব্যবহার 
এ রীতির কি বিপরীত? তিনি নিয়ত ক্লোধেতে পরিপূর্ণ এবং ছাত্রেরা ভয়েতে 
সব্বদাই শঙ্কিত। তাঁহার শত প্রকার প্রসিদ্ধ নিদ্দয় দণ্ড ভয়ে তাহার! 
কাম্পিতকলেবর থাকে । তাহারা শিক্ষা গুরুকে যম স্বরূপ দেখে, এবং বিদ্যা- 
লয়কে যমালয় জ্ঞান করে; ALA অনেকেরই স্বভাবতঃ তাঁহার প্রাত শত্রুতা 
ভাব ও দ্বেষানল ক্রমশঃ প্রজবালত হইতে থাকে । তাহারা তাহার আসন তলে 
কণ্টক স্থাপন ও তিমিরাবৃত রজনীতে Tete বা Sos খণ্ড ক্ষেপণ করিয়া 
তাঁহাকে wem কারতে sU করে না, দেব দেবীর সান্নিধানে একান্ত চিত্তে 
তাঁহার মৃত্যুও প্রার্থনা করিতে নিরস্ত হয় না। এস্থলেও তাহারাদগের 
ww es নিরাস নাই। পিতা মাতা তাহারাদগকে এমত যন্ত্রণার স্থানে প্রেরণ 
করেন, ইহা ভাবিয়া কেহ কেহ পিতা মাতারও অমঙ্গল ইচ্ছা করে। এইরুপে 
TREMOR ক্রোধ, দ্বেষ, WAM ও অকৃতজ্ঞতাঁদ মনের কুবাত্ত সকল 
চৌরয্যবাত্ত ও মিথ্যাচরণের অভ্যাসে আশ; নিপুণ হয়; কারণ যে বালক 
অপহরণ করিয়াও গুরু মহাশয়কে তাঁহার প্রয়োজনীয় যত বস্তু প্রদান কাঁরতে 


পারে, ততই তিনি তাহার প্রাত SU হয়েন। CE 


যে বাঙ্গলা ও বেহারের 


বিদ্যাভ্যাসে প্রবৃত্ত হয়, এবং 
লেখন পঠনে সমর্থ হয়_ প্রত্যেক শতে ৯২ বা 
সামান্য প্রকার বিদ্যা্জনেও WHS MACS! বাঙ্গলা ও বেহারের YO,00009 
২১০,০০০০০ দুই কোট দশ লক্ষ প্রৌঢ় 


ais লক্ষ শিক্ষণীয় বালক এবং 
ব্যন্ত কিরণ শূন্য প্রগাঢ় অন্ধকারে মাচ্ছিত রহিয়াছে*! দেশীয় লোকের 


একপ্রকার বিস্তারিত অজ্ঞান চিন্তা কারলে কাহার চিত্ত প্রদীপ্ত WWE 
দগ্ধ না হয়? নিরাশায় ম্লান ও অবসন্ন না হয়? তাহারা স্বায় পার্বতী 
ইতর জন্তুর ন্যায় কেবল আহার বিহারাঁদ যাকাত ইন্দ্রিয় কাট সম্পন 
করাই জবনের sn কাৰ্য্য বোধ করে। obra সহিত মন্যষোর কি প্রতেদই 
মনুষ্ের উৎকৃষ্ট সুখের কারণ কোন্‌ পদার্থ, ও মনুষ্যের স্বভাবের USES * 
বা কি? কিরূপ শাঁন্তর বাজ সকল আমারাঁদগের মনে স্থাপিত আছে, এবং 


illi i Education in 
* William Adam's Report on the State of Edi 
Bengal and Behar &c. reviewed in the Calcutta Review No. 4. 


১৭০ করুণাসাগর বিদ্যাসাগর 


তাহার ‘প্রকাশ ও উন্নাত হইয়া কি প্রকার মহৎ মঙ্গলের উদয় হইতে পারে? 
এই সংসারেরও স:খস্বচ্ছন্দতা কি প্রকারে প্রাপ্ত হয়, এবং রাজপদের সৃষ্টি ও 
রাজা প্রজার প্রভেদই বা কি নিমিত্তে হইয়াছে? এসকলের quz তাহারা 
জ্ঞাত নহে, তাহারাঁদগের চিন্তা স্রোত এ পথে স্বপ্নেও কখন প্রবাহিত হয় নাই ৷ 
তাহারা অজ্ঞান নিদ্রা আভভূত রাহয়াছে! 

দেশাহতৈবী ALA এবং দয়াশীল রাজা ইহারাদগের জ্ঞানোদয়ের উপায় 
ধাৰ্য্য না করিয়া কি প্রকারে মনঃপ্থির রাখিতে পারেন? এ অসাধারণ অজ্ঞান 
নিরাকরণ না হইলে এ দেশের মঙ্গলোন্নাত জন্য অন্য কোন চেস্টা সফল হইবে 
না। কিন্তু ইহার উপায় করা কি বিস্তীর্ণ কাৰ্য্য! ক্রোশ বা দ্বিক্রোশান্তে 
পাঠশালা স্থাপন ব্যতীত সাধারণ রুপে বিদ্যাজ্যোতি ব্যাপ্ত হওয়া সম্ভব নহে। 
কিন্তু বাঙ্গলা পাঠশালা সকলের বর্তমান অবস্থা যত কাল থাকিবে, ততকাল 
এ আশা আত ক্ষুদ্র পরিমাণেও সার্থক হইবার কোন সম্ভাবনা নাই। অতএব 
তৎপরিবর্তে উৎকৃষ্ট বিদ্যালয় সকল সংস্থাপন করা, বঙ্গ ভাষায় 1বাবধ বিদ্যা 
বিষয়ক উত্তমোত্তম গ্ৰন্থ সকল প্রস্তুত করা, এবং ছাত্রদগকে তাহার উপদেশ 
প্রদানের নিমিত্তে সুযোগ্য কৃতবিদ্য শিক্ষক সকল ARE করা ইহার আবশ্যক 
উপায় হইয়াছে। 

কেহ কেহ বলিয়া থাকেন যে ইংলণ্ভীয় ভাষায় নানাবিধ পুস্তক প্রস্তুত 
আছে, ও তাহার সুনিপুণ শিক্ষক সকল অনায়াসে প্রাপ্ত হয়, অতএব এদেশীয় 
লোককে বাঙ্গালার পরিবর্ত্তে সাধারণ রুপে ইংলন্ডীয় ভাষার উপদেশ করা 
উচিত। অনেক ইংলণ্ডীয় পুরুষ এবং আমারদিগের স্বদেশস্থ কোন কোন 
ইংলণ্ডাঁয় CASS Tale এই মত প্রকাশ করিয়াছেন, কিন্তু ইহার পর অলক 
মতও আর নাই। এ ভ্রম খণ্ডনের নিমিত্তে এই মাত্র বিবেচনা করা উচিত যে 
আত্ম ভাষায় কি পর ভাষায় জ্ঞান উপার্জন সুলভ হয়? এবিবয় আমার- 
দিগের কোন সংশয় স্থলই বোধ হয় না-ইহা প্রশ্নেরও যোগ্য নহে। [শশার 
রসনা মাতৃ দুগ্ধ পানের সহিত যে ভাষার অনুশীলন করে, বিদ্যারম্ভের পূর্ব 
কালেই যে ভাবার অৰ্দ্ধ ভাগ তাহার কণ্ঠগত হয়, এবং তরুণ বা প্রো কালে 
সাধ্যপর ARS যাহা বিস্মৃত হইতে লোক অসমর্থ হয়, সেই পৈতৃক ভাষা 
শিক্ষা সুলভ, ইহা কি প্রকারে মনুষ্যের মনোগত হয়? পরদেশনও ভাষা মাত্র 
অভ্যাসে বে কাল ব্যয় হয়, সে কাল মধ্যে স্বদেশীয় ভাষায় falas বিদ্যার 
সংস্কার হইতে পারে। যে অল্প ব্যান্তর স্বচ্ছন্দ অবস্থা, সুতরাং জ্ঞানার্জনের 
যথেষ্ট কাল প্রাপ্তির উপায় আছে, তাহারা যাঁদও বহ; অংশে কৃতাৰ্থ, হইতে 
পারে, কিন্তু দেশময় যে লক্ষ লক্ষ দরিদ্র সন্তান অন্নাভাবে শীর্ণ, বা যে সকল 
TAG গৃহস্থ বালকেরা দুরবস্থ হইয়া WAM ভাবে কাল যাপন করে, যাহার- 
দিগের পিতা মাতা কেবল আপন পান্রাদগের ভাবী উপার্জনের প্রত্যাশায় 
প্রাণ ধারণ করেন, সে সকল বালকের পরের ভাষায় ব্য্‌ৎপন্ন হইয়া বিদ্যা লাভের 
সময় নাই, তাদৃশ বহু মূল্যে জ্ঞানাজ্জ'ন করিবার উপায়ও নাই। সকল 
দেশেরই এই প্রকার ভাব, এ নিমিত্তে ইংলণ্ড দেশে উপায়ক্ষম Ale দিগের 
নানা ভাষা শিক্ষার জন্য নগর বিশেষে যেরুপ মহা মহা বিদ্যাগার বর্তমান 
আছে, তদ্রুপ সর্বসাধারণের বিদ্যাভ্যাস নিমিত্তে গ্রামমধ্যে দেশ ভাষার 
সকল স্থাপিত আছে। এ দেশের বিষয়েও রাজ পুরুযাঁদগের সেই নিয়মের 
ভানুবত্তরঁ হওয়া আবশ্যক। দ্বিতীয়তঃ ইহাও বিবেচনার যোগ্য যে আত্ম ভাষা 


করুণাসাগর বিদ্যাসাগর ১৭১ 


অপেক্ষা পরভাষা শিক্ষার নিমিত্তে চতুগ্ণ ধনের প্রয়োজন। ইতরাজী iu 
লয়ের সাধারণ ছাত্রাদগের ভ্ঞনাভ্যাসে ষে ব্যয় হয়, স্বভাষায় বালকেরা তাহার 
চতুর্থ অংশের এক অংশ ব্যয়ে তুল্য জ্ঞান উপার্জন কাঁরতে পারে তৃতীয়তঃ 
স্বদেশের বিদ্যা যত কাল স্বদেশের ভাষা স্বরূপ সংচারু পরিচ্ছদ পৰিধানে 


EAN ও জ্ঞানাধকারবণ্ঠিত অবলারা Carm 


অধ্যয়ন না কাঁরয়াও সুস্পষ্ট ALA জ্ঞাত আছে যে পাঁথবী বাস কার মস্তকো- 
দ্বলক্ষ যোজনোপার 


স্থিত করিয়া ANNE সম্বংসরে পাঁরবেষ্টন করে, AAO DAD SC 


বহ oa. স্থিতি করে, ভুচ্ছায়া প্রবেশ দ্বারা Ue গ্রহণের ও UA আবরণ 
দ্বারা AAT গ্রহণের সংঘটনা হয়, দূর্গন্ধ ঘ্রাণ ও অপাঁরামত ভোগাঁদ শারীরিক 
বরাতে করা রোগের এক মাত্র কারণ, ও শারশীরক নিয়ম পালন কৰাই 
সারা হেতু, ঈশ্বরের যে বিষয়ক নিয়ম উল্লগ্ৰন কাঁরৰে তদ্বারা সেই বু 
সভার হুইবে, এবং যে বিষয়ক নিয়ম পালন কাঁরবে তদ্বারা সেই 
বিষয়ের সখ প্রাপ্তি হইবে। স্বদেশোংপন্ন শস্য যে রূপে সকলের সুলভ 
হইয়া sp quU বল বৃদ্ধি করে, তদ্রুপ স্বদেশের ভাষা দ্বারা সকলে STN 

তৃপ্ত হইয়া তৎ ফল সুখ সম্ভোগ করিতে পারে। 
এ দেশে পণ্ডবিংশতি বংসরাবধি যে ইংরাজণ ভাষার অনুশীলনা CES 
হইল? এমত কি আশাই বা 


সার, RO M হবে ইহা সত মে তাবৎ কাল TOS OTT 
দুই সহস্র Cr টুতরাজী ভাষায় ses হইয়াছেন, এবং বিদ্যার প্রভাবে 
দই সহজ ত চিত্ত অজ্ঞান epar উদিত হইয়া আত e 
VINOS অংগৰ per করিতেছে, কিন্তু তাহারদিগেরও মধ্যে কয় বা 

বিনা সং য় রচনা করিতে পারেন? আর সমস্ত দেশস্থ লোকের 
সহস্ৰ সংখ্যাই বা কত? বর্তমান কোন পত্র সম্পাদক যথার্থ“ 


তুলনায় সেই দঃ 
বাঁলয়াছেন 4 পণ্চাবংশাতি বৎসর পরে রাজধানী ও eve el স্থানে 
রি SN iz ইংলণ্ডীয় ভাষাতে A হইবে, কিন্তু 


না হয় এদেশস্থ পণ্ঠ সহস্ৰ 
a দেশীয় সমস্ত লোকের পণ সহস্র অংশের এক 


অংশও নহে। ৷ 
F . comun কোন কোন ব্যক্তির পরম প্রিয় বাসনা এই বে 
ber, a হা বিস্তীর্ণ ভারতবর্ষের দেশ ভাষা হইবে, এবং এই- 

ও পরভাষা বলে লন্ত হইবে। কিন্তু ইহার পর 


১৭২ করুণাসাগর 1বদ্যাসাগর 


লোকেরা আপনারাদগের অধিকৃত দেশে আত্ম ভাষা প্রচারের যত্ন কারিয়াছলেন, 
feng সে কাৰ্য্যে তাঁহারা e পৰ্য্যন্ত কৃতাৰ্থ, হইয়্যছলেন? সেই সকল দেশের 
ভাষা উচ্ছেদ কাঁরতে তাঁহারা কত দূর সমর্থ হইয়াছিলেন ? স্বভাবতঃ।আধকার 
জাতির অঁধকার নাশের সাঁহত অধিকৃত দেশ হইতে তাহারাঁদগের ভাষা লুপ্ত 
হইতে থাকে । মিশর দেশে রোমানাঁদগের অধিকার চ্যুত হইলে গ্রীক ভাষার 
ব্যবহার লুপ্ত হইল, কিন্তু তাহার দেশ ভাষা যে কপ্‌টিক্‌ তাহা এইক্ষণকার 
দুই শতবর্ষ পৰৰ্ব্ব পর্য্যন্ত প্রচলিত ছিল। ফ্ৰান্স ও স্পেন দেশেও তাদ্‌শ 
ঘটনা হয়। সারয়া দেশে গ্রীকাদগের আঁধকার কালে যে সকল নগর গ্রীক- 
নামে প্রসিদ্ধ হইরাছিল, তাহা AAT দেশ ভাষার প্রাচীন নামে খ্যাত হইল। 
বাস্তবিক জয়ী লোকেরা যদি পরাজিত দেশে বহ; সংখ্যাতে পুরুযান,ক্রমে 
বসাঁত করেন, এবং পুরোবাসাদগের সহিত বিবাহাদ সম্বন্ধ দ্বারা মিশ্রিত 
হয়েন, তবে উভয়ের সংশ্রবে এক নূতন সংকীর্ণ ভাষা উৎপন্ন EX! 1হন্দ:স্থানী 
ও পারসীক এবং FE ও স্পানিষ প্ৰভৃতি ভাষার এই রূপ উদ্ভব হইয়াছে। 
যদি জয়বান্‌ জাতি স্বাধকৃত দেশে বাহুল্য রূপে বসাঁত না করেন, এবং 
বিবাহাদি সম্বন্ধ দ্বারা তাহারাদগের AIS এক জাতীভূত না হয়েন, তবে সে 
দেশীয় ভাবার বিশেষ অন্যথা হওয়া সম্ভব নহে । আরবেরা যে ইটালী ও 
সাশাল দ্বীপ অধিকার করিয়াছল, তাহার ক নিদর্শন এইক্ষণে প্রাপ্ত হয়? 
করিয়া আপনারা তাহাতে বাস করেন, তবে সেখানে তাঁহারা আপনারাদগের 
ভাষা আপনারাই ব্যবহার করেন, তাহাতে সে দেশীয় লোকের ভাষার 1ক অন্যথা 
হইল? অতএব যে পক্ষে বিচার করুন, ভারতবর্ষের দেশ ভাষা সকল Bier 
হইয়া তং পাঁরবর্তে যে ইংরাজী ভাষা স্থাপিত হইবে, ইহা কেহ বেন মনেও 
গ্থান দেন না-_নিঃসংশয়ে এই ভাবষ্যৎ কথা ব্যন্ত কাঁরতেছি যে কাহারও 
এমনস্কামনা কদাপি সিদ্ধ হইবে WII 

আমারাদিগের দেশ ভাষার অনুষ্ঠানের প্রাত যে সকল ইংলণ্ডীয় লোক 
প্রয়োগ করা উচিত, কিন্তু TE কারতে লজ্জা উপস্থিত হইতেছে যে আমার- 
moa জ্বদেশস্থ RAS ভাষাভিজ্ঞ কীতপয় TA AA অন্লান বদনে 
কহিয়া থাকেন যে, “সেই বাঞ্ছিত কাল কোন্‌ দিন আগমন কাঁরবে যখন কেবল 
saat ভাষা এই দেশের জাতীয় ভাষা হইবে।” হা! ইংলণ্ডীয় ভাষার 
'বিদ্যাভ্যাসে ছাত্রাদগের a eara প্রাখর্য্য হইতেছে বটে, কিন্তু Te বিষময় বিপরীত 
ফলেরও উৎপত্তি হইতেছে। তাঁহারাঁদগের মধ্যে অনেকেই অন্য অন্য বিদ্যা 
শিক্ষার সহিত স্বদেশের ভাষা, স্বদেশের বিদ্যা ও স্বদেশের লোককে তুচ্ছ 
করিতে নিয়মিত শিক্ষা করেন। যেরূপ কেহ কেহ আপনার প্রগাঢ় ব্যংপান্ত 
জানাইবার জন্য অনবরত ইংরাজী কথনাদি দ্বারা এইরূপ ছল করেন যে 
ইত্রাজী সংস্কারে বঙ্গ ভাষা এককালে বিস্মৃত হইয়াছেন, তদ্রুপ অনেকে 
আপনার বিদ্যাভিমানে প্ৰমত্ত হইয়া স্বদেশের কোন পদাৰ্থই সমাদূর যোগ্য বোধ 
করেন না-হিন্দু নাম তাঁহারা সহ্য কাঁরতে পারেন T | বিদেশীয় পাণ্ডতেরা 
চিত্ত প্রমোদকারিণী AAA সংস্কৃত ভাষার ললিত গণে মোহিত রাহয়াছেন, 
আর আমারাদগ্গের ইংরাজি ভাষার বহু; ছাত্র তাহা পাঠ্য বোধ করেন না-- 
সে যে কি দূর্লভ অমূল্য রত্বাকর, তাহার অন:সন্ধান করাও উচিত বোধ করেন 
ari দেখ, ই'হারদিগের কি বিপরীত ব্যবহার। ই'হারা পরদেশের ইতিহাস 


এ ০ c 


| করদণাসাগর বিদ্যাসাগর ১৭৩ 


যথোচিত অভ্যাস করেন, কিন্তু স্বদেশের ONS সন্ধান করা আবশ্যকও 
বোধ করেন না। ইউরোপ খণ্ডের অন্তঃপাতি কোন্‌ দেশের কোন্‌ স্থানে কি 
নগর? কোন্‌ বংসর তাহা নিম্মিত হইয়াছে? তদবাঁধ সেখানে কি কি 
[বিষয়ের ঘটনা হইয়াছে? তাহা তাহারাদগের ASL জ্ঞাত হইতেই 
হইবে; কিন্তু আপনারাদগের এই জন্ম ভূমির তদ্রুপ বিবরণ জানিবার জন্য কয় 
ব্যাস্ত সচেষ্ট হয়েন? এই কলিকাতা নগরীর চতুৰ্দ্দিকে বিংশাত ক্লোশ দূরে 
কোন্‌ স্থান তাহা অনেক FORM AAA জ্ঞাত নহেন। পূর্্বকালে ইংরাজ- 
দিগের কি প্রকার স্বভাব ছিল? কি প্রকার ক্রমানুসারে এতাদ্‌শ সদবস্থা 
হইল? তাহারাদগের কোন্‌ বংশের কোন্‌ রাজা কোন্‌ দিবস রাজ্যাভাষিন্ত 
হইয়া কোন্‌ দিন কি site স্থাপন কীরয়াছেন এবং কয় বংসর কয় মাস 
পৰ্য্যন্ত রাজ্য ভোগ কারয়াছেনঃ এতাদৃশ সকল বৃত্তান্তের আত সক্ষম 
অঙ্গ পৰ্য্যন্ত তাঁহারা বিশেষ পরিশ্রম পূর্বক শিক্ষা করেন; কিন্তু আপনার- 
fact কি মূল? পূর্বে কোন্‌ সময়ে আমারাদগের রুপ অবস্থা ছিল? 
faa ধৰ্ম্ম ছিল? কি fe দ্যা প্রচার ছিল? এতাদ্‌শ সকল বিষয়ে 
ভারতবর্ষের পুরাবৃত্ত je পর্য্যন্ত সংগৃহীত হইবার সম্ভাবনাও আছে, কৈ 
আক্ষেপের বিষয়! ইহাও জানবার জন্য কেহ অনুরাগী নহেন। গ্রীক, রোম, 
ফ্রান্স, জম্মোন প্রভৃতি ইউরোপস্থ সমস্ত দেশের প্রাচীন বা আধবীনক 
ইতিহাস সামান্যত কণ্ঠাগতই আছে, তথাপি কোন্‌ দিন কোন্‌ গ্রন্থ কর্তা 
তাঁদ্বিষয়ে বিশেষ অনুসন্ধান করিয়া "কি নূতন ব্যাপার প্রকাশ কারলেন, ইহা 
জানবার জন্য তাঁহারা কত উৎসাহী! নেবোরের রোমান্‌ ইতিহাস ও থরল্‌ 
ওয়ালের গ্রীক্‌ ইতিহাস পাঠের নিমিত্তে কত ব্যগ্ৰ! কিন্তু ভারতবর্ষের WATS 
জানবার জন্য কে আঁভলাষ করে? এাঁসয়াটক্‌ রিসর্চ্চ ও এসিয়াটিক্‌ সমাজের 
SA গ্রন্থ কে পাঠ করে? তট্বিষয়ে এইক্ষণে এসিয়া, ইউরোপ ও আমেরিকা 
খন্ডে যে কত চেষ্টা হইতেছে তাহার সন্ধান কে রাখে? 
যাঁহারাদিগের এরূপ অস্বাভাবিক ও বিপরীত রীতি হইল, আত্ম ভাষার 
উচ্ছেদ মানস করা তাঁহারাদি গর পক্ষে আশ্চর্য্য নহে। আপাততঃ তাহারা গর 
মধ্যে এরূপ এক সম্প্রদায় ভেদ হইয়াছে বটে, যাহারা মৌখিক বলেন যে দেশ 
ভাষার অনুশীলন করা অতি আবশ্যক কৰ্ম্ম কিন্তু ইহা কি তাঁহারাদগের 
আন্তারিক বাসনা? ইহা কি তাঁহারাদগের এমত স্নেহের বিষয় যে তাহা সিদ্ধ 
না হইলে মনেতে অসহ্য বেদনা বোধ হইবে? ইহা যাঁদ হইবে তবে তাঁহারা 
ইংলণ্ডাঁয় ভাষাভিজ্ঞ কোন মিন্রকে প্রাপ্ত হইলে কেবল ইংরাজী কথোপকথনেই 
মনের দ্বার কেন উদ্‌ঘাটন করেন? বাঙ্গালির সভাতে ইংরাজী কথা ও 
ইংরাজি বন্তুতা কেন কাঁরয়া থাকেন? যাহা হউক এ সকল ব্যবহার জন্ম ভূমির 
প্রতি প্রেমের fg নহে। জন্ম ভূমির নাম উচ্চারণ করিলে কি alas TA 
স্নেহ পাত সকল মনেতে উদয় হয়- প্রেমাতকৃত রস সাগরে চিত্ত প্লাবিত হয়! 
যে স্থানে আমরা শৈশব কালে স্নেহ মীশ্রত যত্দ্বারা লালিত হইয়াছি, যে 
থানে বাল্য ক্রীড়া দ্বারা আহনাদের সাঁহত বাল্যকাল যাপন কাঁরয়াছ, যে 
স্থানে যোঁবনের প্রারম্ভাবাঁধ সহযোগ মিন্রাদগের প্রীতি দ্বারা সতত আনন্দ 
ত হইঃ Toll SA AAT iniquis ১৮৬৮ 
fep হইয়াছে, এবং যে স্থানের প্ৰসাদে ধন, মান, , বদ্ধ, যশঃ, 
সামা যাহা fes, সকলই আমারাদগের লব্ধ হইয়াছে, সে স্থানের প্রতি 
বিশেষ স্নেহ হওয়া কি স্বভাব সিদ্ধ নহে? স্বদেশ এ প্রকার প্রিয় পদার্থ 


- 
| 
. 


৮৮ 


১৭৪ করুণাসাগর বিদ্যাসাগর 


যে তাহার নদা, পর্বত, মৃত্তিকা পর্য্যন্ত আমারাদগের প্রণয় আকৰ্ষণ ও 
আহমাদ AGA করে। জন্ম ভূমির নাম দ্বারা সেই বস্তুর নাম উচ্চারণ করা 
হয় যাহার অপেক্ষা প্রিয়তর পদার্থ পাঁথবী মধ্যে আর নাই-যে নাম চিন্তা 
মাত্র পিতা, মাতা, ভ্রাতা, CAT, পত্ৰ, কন্যা, সুহৃদ্‌বান্ধবের প্রেমার্দ আনন 
সকল মনেতে জাগ্রৎ হইয়া উঠে! নি প্রবসী হইয়া দূর হইতে আপনার 
যে জন্মভূমি মনুষ্যের দৃষ্টিতে কি রমণীয় বেশ ধারণ করে! “কাশ্মীরের 
নিম্মল হুদ ও মনোহর উদ্যান, কিম্বা শিরাজের সুচার; গুলাব TI 
উপবন” কিছুতেই তাঁহার চিত্তকে আকৃষ্ট রাখতে সমর্থ হয় না। 1তান 
বালূমর মরুভূমি বাসী হইলেও এই স্বদেশ সন্দর্শন পিপাসায় ব্যাকুল থাকেন। 
এমত সখের আকর যে জন্মভূমি তাহার ate বাহার প্রণীত না থাকে, সে e 
TA? পর্বে আমারাদিগের স্বজাতীয় লোকের এরুপ ব্যবহার কখনই ছল 
All অদ্যাপি কাহার মুখে এই WTA শ্লোকার্্ঘ শ্ৰমত না হয় যে “জননী 
জন্মভূমিশ্চ স্বর্গদাঁপ গরায়সী” £ বাঁ্ষ্যবান্‌ গ্রীক, জাত ও জয়াপপাস; 
রোমান জাতির চাঁরত্র পাঠে আহনাদ AVA হয়, কিন্তু অমরকাীর্ত্ত পাণ্ডু পত্ৰ 
ও যূদ্ধদত্মদ রাজপনত্রাদগের নামোচ্চারণ মাত্র চিত্ত হর্ষোল্যত্ত হইয়া je 
উৎসাহে উল্লন্কন কারতে থাকে! সেক্‌স্‌পিয়ার স্তুতিযোগ্য এবং 1নিউটন- 
আঁত বরণীয় বটে, কিন্তু আমারাদগের আর্য্যভট্টের স্মরণে অল্তঃকরণ [4 
অপার প্রেমার্ণবে সন্তরণ করে! হোমর্‌ ও বাঁজ্জল্‌ আঁত প্রাসদ্ধ মহাকাব 
faery বিশাল মহাভারত ও TATA রামায়ণ এ সকল আমারদের! প্রাচীন 
গ্রপক ও লাঁটন্‌ এবং আধুনিক আরবী ও পারসীক বা ইংরাজী ও T, 
অবনশর সকল ভাষা এক দিকে, আর অন্য দিকে AL, AA শব্দ ৰত্লাকর 
মহাভাষা সংস্কৃতকে পাঁরমাণ করিলে আমারাঁদগের সংস্কৃতই, সকল অপেক্ষা 
গুরুতর হইবে। হিন্দ; নাম আত মনোরম শব্দ! হিন্দ; হইয়া হিন্দ; নাম 
লোপ কারবার বাসনা, ইহার পর যাতনার বিষয় আর কি আছে? জন্মভুমির 
হন অবস্থা মোচনে যত্ন না করিয়া তাহার ate অনাদর করা-জননীর জীণ 
শরীর সুস্থ না করিয়া তাঁহার প্রীতি অশ্রদ্ধা করা, ইহার অপেক্ষা হয় বিদীর্ণ- 
কারণ ব্যাপার আর কি আছে? ৰ 

gine এই 1লাপপ্রকরণের পৃথক্‌ উদ্দেশ্য, তথাপি ইংলণ্ডাঁর ভাষাঁভজ্ঞ 
অনেক যুবকের প্রবোধার্ে অনমু্ষঙ্গাধীন স্বদেশের প্রীতি প্রসঙ্গ স্বভাবত 
উদয় হইল। এখন বিবেচনা কর, যে স্থানের নদী পর্বত মৃত্তিকা পর্য্যন্ত 
আমারাদগের AMS, সে স্থানের ভাষা, যে ভাষাতে আমরা মাতৃক্রোড়ে শয়ন 
করিয়া শৈশবকালের অর্দ্ধস্ফুট মধুর বাক্য ভাষণে মাতা পিতার হাস্যানন 
করিয়াছলাম, সে ভাষার প্রাত প্রীতি না হওয়া মনষ্য স্বভাবের যোগ্য নহে। 
জননীর স্তন দগ্ধ ALA অন্য সকল দুগ্ধ অপেক্ষা বল বৃদ্ধি করে, VES 
জন্মভূমির ভাষা অন্য সকল ভাষা অপেক্ষা মনের Wu প্রকাশ করে। এই 
প্রকরণলেখকের কোন মান্য মিত্র অনেক উদাহরণ সাহত ব্যস্ত কাঁরয়াছেন যে 
পরভাবার আলোচনায় 'মনের শান্ত FHS হয় না, এবং আত্ম ভাষার অনুশীলন 
দিনা কোন দেশে প্রসিদ্ধ গ্রল্থকারের উদয় হয় নাই। দেখ ভারতবর্ষের সমীপ- 
বস্তুৰ পারসীক দেশে যে পর্য্যন্ত কেবল আরবা ভাষার আলোচনা বিশিষ্টরূপে 
প্রচার ছিল, সে পৰ্য্যন্ত সে দেশে কোন প্রসিদ্ধ গ্রন্থকর্তার উদয় হয় নাই। 
তংৎপরে মহাকবি ফের্দোসী আত্ম ভাষাতে শাহনামা গ্রন্থ রচনা করিলে কত 


| করদণাসাগর 1বদ্যাসাগর ১৭৫ 
কাব্যামৃত রস পূর্ণ গ্রন্থ সকল প্রকাশ হইতে লাগল! তখন সাদি আপনার 
সুকোমল মধুরস্ফীত উপদেশ পুস্তকের সাঁহত উদয় হইলেন। তখন হাফেজ্‌ 
চিত্ত প্রমোদকারী আত TT সঙ্গীত সকল প্রচার কাঁরতে লাগলেন। 
রোমানেরা অনেক দেশ অধিকার কাঁরয়াছলেন, ও সে সকল দেশে আপনার- 
1দগের ভাষা ও বিদ্যা প্রচার করিয়াছিলেন, কিন্তু স্বদেশ ইটালী ব্যতীত 
তাঁহারাদগের অধীন অন্য অন্য দেশে প্রায় কোন ব্যান্ড যশস্বী গ্রন্থকর্তা রূপে 
বাদত হয়েন নাই। জ্মাবখ্যাত Were, ও হোরেস্‌, এবং লাব ও 1সাঁসরো 
ইহারা সকলেই ইটালন ভূমিতে জন্মগ্রহণ কাঁররাছলেন। জর্ম্মেণি দেশেতে 
কীর্তমান্‌ ফ্রেডারক্‌ রাজার রাজত্ব কাল পর্য্যন্ত ফ্রেণ্ট ভাষার বহ; সমাদর 
ছল, SEPA বিদ্বান লোকেরা সেই ভাষারই GANA করিতেন, এবং তাহাতেই 
রাজকার্য্য সম্পন্ন হইত, তথাপি তৎকাল পৰ্য্যন্ত সে দেশে কোন প্রসিদ্ধ গ্রন্থ 
প্রকাশ হয় নাই। পরে যখন গোএাঁথ নামক মহাকবি স্বকৃত ললিত কবিতা 
দ্বারা আপনার দেশ ভাষা উজ্জল কাঁরলেন, তদবধি সে দেশীয় অন্য মহা মহা 
ASST আপনারাদিগের অসাধারণ মানাঁসক বীর্ষেযাদ্ভব রচনা সকল প্রকাশ 
করিয়া মানব জাতিকে চমৎকৃত কাঁরতে লাগিলেন। ইংলণ্ড দেশে যত দন 
জন্মণন GE নামক ভাষার আলোচনা ছিল, তত দিন সে দেশে কোন প্রাসম্ধ 
গ্রন্থ প্রকাশ হয় নাই, পরে যখন বিখ্যাত কাব চাসর্‌ স্বদেশীয় ভাষাতে আপনার 
কাঁবতা সকল প্রকাশ কারলেন, তদবাঁধ কত মহত্তম মধ্দরতম গ্রন্থ সকলের উদয় 
হইতে লাগিল। সামান্যত দেখ ইউরোপ খণ্ডে যে পর্য্যন্ত লাটিন্‌ ভাষার 
'দ্যাভ্যাসের রীতি প্রচালত "ছিল, সে পর্য্যন্ত সেখানে বিদ্যার ete হয় নাই, 
ও উত্তমোত্তম গ্রন্থসকলও প্রকাশ হয় নাই; তৎখণ্ডের লোক সেই কালের অন্ধ কাল 
সংজ্ঞা প্রদান করিয়াছেন। কিন্তু তৎপরে ইটালী, স্পেন্‌, পোর্টগেল্‌ ও ফ্ৰান্স 
প্রভৃতি দেশীয় লোকেরা তখন স্ব স্ব দেশ ভাষার অননষ্ঠানে প্রবৃত্ত হইলেন, 
তদবধি ইউরোপ খণ্ড গ্র্থকারাদিগের যশেতে আমোদিত ও জ্ঞান জ্যোতিতে 
উজ্জবল হইতে লাগিল। ইহা কি সখের চিন্তা? যে যদি এই মহাত্মাদগের 
ন্যায় আমরা আত্ম ভাষাকে সমশোভিত কারিতে পারি এবং তাহাতে যদি সরচিত ত 
গ্রন্থ সকল প্রকাশ হয়, তবে আমারদিগের অতি অনুপম আত্ম সন্তোষ SUA 
হইবে, ভবিষ্যৎ AS বেত্তারা আত্মভাবাপ্রোমক AS Then গর মধ্যে 
আমারাদগকেও গণ্য কাঁরবেন, এবং পরজাতীয় লোকেরা আমারাদগের HDT 
রচিত প্রস্তাব সকল পাঠের নিমিত্তে আমারাদগের ভাষা অধ্যয়ন কাঁরবেন। 
আমারাদিগের দেশ ভাষা যে এমত সললিত হইবে ইহা সম্যক্‌ সম্ভব, কারণ 
তাহার বর্তমান আকর যে রত্নাকর সংস্কৃত, তাহার ন্যায় সমশোভন স্বার্থ 
গ্রাতপাদক মহাভাষা এই ভূমণ্ডলে কদাপি আর বিরাজমান হয় নাই। 

More perfect than the Greek, more copious than the Latin, 
and more exquisitely refined than either. 
Sir W. Jones’s work. 
অতএব হে স্বদেশস্থ বিজ্ঞ যুবকগণ! আমারদিগের দেশ ভাষা অনুষ্ঠানের 
বিপক্ষে পরদেশীয়' কোন লোক যাহা THA, কিন্তু তাহারাদগের সংগা হইয়া 
তোমারাদিগের হাস্যাস্পদ হওয়া উচিত নহে। পরন্তু অনেক ইংরাজেরও এই 
যে সামান্য প্রকার বিদ্যাভ্যাস করা যাহারাদগের প্রয়োজন, তাহার- 


একান্ত মত 
z “শিক্ষাই কর্তব্য। কিন্তু আমরা কি ইহাতেই তৃপ্ত থাকিব? 
তের আর বিদ্যা আপন ভাষাতে সংগ্রহ করি, 


আমারাদিগের উচিত যে সব্বস্থানের সমস্ত 


১৭৬ c করুণাসাগর 1বদ্যাসাগর 


বেকন, ও লাক্‌, নিউটন্‌ ও লাপ্‌লাস্‌, কুবিয়র্‌ ও হম্বোলট প্রভাতি CUu qu 
SST প্রকাশকাঁদগের গ্রন্থ আত্ম ভাষাতে ভাষত করি, যাহাতে আঁত উৎকৃষ্ট 
গুরুতম বিদ্যা সকলও স্বদেশীয় ভাষার দ্বারা শিক্ষা করা যায়। যাঁদও সব্ব' 
হইয়াছে, কিন্তু ইংরাজীর অনুশীলন রাঁহত করা কদাপি মত নহে। যাহার- 
শদগের সমর আছে ও উপায় আছে, তাহারাদগের ইংরাজী ভাষা উপাজ্জন করা 
আঁত প্রয়োজনীয় ও মহোপকারী হইয়াছে। বরণ বর্তমান কালে ইউরোপ 
খণ্ড যে সমস্ত বিবিধ বিদ্যার আধার হইয়াছে, সেই ইউরোপীয় ভাষা সকল 
‘শক্ষা ব্যতীত তাহা কদাপি সম্যকরুপে Grae হইবার নহে; আমারাঁদগের 
মূল ভাষা সংস্কৃত এদেশীয় সকল শান্তর ও সকল বিদ্যার আধার ও বর্তমান 
দেশ ভাবা সকলেরও আকর স্বরূপ হইয়াছে; এবং আরবী ও পারসীক ভাষা 
কাব্যামৃতের ATE, অতএব দেশ ভাবার পাঠশালা ব্যতীত স্থান বিশেষে এমত 
মহাবিদ্যাগার প্রতিষ্ঠার প্রয়োজন যেখানে িদ্যার্থারা ইংরাজী, ফ্ৰেণ্ড, ও TRIN, 
এবং সংস্কৃত, আরবী, ও পারসীক ভাষা সদন্দররুপে অভ্যাস কারতে পারে। 
এ মনোবাঞ্ছা পূর্ণ হইবার যত বিলম্ব থাকুক, কিন্তু উৎকৃষ্ট ?নরমে দেশ ভাষার 
পাঠশালা সকল স্থাপন করা আশ প্রয়োজনীয় হইয়াছে। কিন্তু fe প্রকারে 
এই বৃহৎ কাৰ্য্য সাধন হইতে পারে? ইহা বলা বাহুল্য যে গবর্ণমেন্টের ইহাতে 
উৎসাহের সাঁহত সচেষ্ট হওয়া নিতান্ত কর্তব্য, কারণ গ্রজাদিগকে 'বিদ্যাদান 
রাজ SIA প্রধান অঙ্গ হইয়াছে। সাধারণ প্রজারা {বিদ্যার আস্বাদন প্রাপ্ত 
না হইলে অন্যকে 1বদ্যা বিতরণে কির্‌পে তাহারাঁদগের প্রবৃত্ত হইবে_ জ্ঞানের 
দবমল জ্যোতিতে িতার মন শুদ্ধ না হইলে পত্রের বদ্ধ সংস্কারে তাঁহার 
কেন যত্ন হইবে ? বিশেষতঃ রাজার এক আজ্ঞাতে যাহা হইবে, সহস্র সহস্র প্রজার 
যুগপৎ চেষ্টাতেও তাহা সম্পন্ন হওয়া WA! রাজা যাঁদ এই নিয়ম বলবৎ 
রাখেন যে সমস্ত রাজ কার্য দেশ ভাষাতে সম্পন্ন হইবে, তবে আপনা হইতেই 
কত লোক আত্ম ভাষা শিক্ষাতে সযত্ন হয়েন। যাদ বল গবর্ণমেন্ট এ উপায় 
অগ্রেই করিয়াছেন-__অগ্রেই তাঁহারা শাখা নগরস্থ বিচারালয়ের কাৰ্য্যে দেশ 
ভাষা ব্যবহারের অনুমতি দিয়াছেন, এবং বঙ্গ দেশের স্থানে স্থানে এক শত 
বিদ্যালয় সংস্থাপন করিয়াছেন। কিন্তু বিবেচনা কাঁরলে তাহা Ten 
হইয়াছে। এই উভয় বিষয়েই তাঁহারাঁদগের FH অবহেলা তাহাতে সকলে 
অনায়াসে মনে কাঁরতে পারেন যে, তাঁহারা কেবল এবিষয়ে আপনারাদগের 
অনুংসাহ গোপন কারবার নিমিত্তে এই উভয় নিয়ম প্রচার কাঁরয়াছেন। বঙ্গ 
দেশীয় বিচারালয় সকলে বঙ্গ ভাষা ব্যবহারের নিয়ম প্রচার কাঁরয়া তাহা সফল 
কারবার জন্য কি Grae উপায় চেষ্টা করিয়াছেন? তাঁহারা TF তৎপরে 
অনুসন্ধান কারয়াছেন যে সে নিয়ম বলবৎ হইতেছে কি না? এইক্ষণে যে 
ভাষাতে সেই সকল বিচারালয়ের কাৰ্য্য নিৰ্ব্বাহ হয় সে ভাষা বাঙ্গলা নহে, 
ইংরাজ নহে, হিন্দী নহে, পারসীক নহে, কিন্তু তাহা এই সময় ভাষার 
সন্নিপাত স্বরূপ হইয়াছে। বিচারালয়ের কোন লিপি এ পৰ্য্যন্ত শুদ্ধ দৌখ 
লিপি SCOT! জ্ঞানাপন্ন রাজাদিগের রাজকার্যেযর যে এইর:প 'বিকাতি হয়, 
ইহা অতি দুঃখের বিষয়। নিয়ম আছে অথচ তদনযায়ী FHA হয় না, 
ইহা কদাপি ইংরাজ গবর্ণমেণ্টের যোগ্য নহে। "LOWE এক শত বদ্যালয়ের 
কথা কি কহিব? তাহার দুরবস্থা আলোচনা করিলে ইহাই স্পষ্ট বোধ হয় 


করুণাসাগর বিদ্যাসাগর ১৭৭৭ 


যে সে বিষয়ে গবর্ণমেন্টের লেশ মাত্রও যত্ন নাই, তাহার প্রয়োজন সিদ্ধি করা 
তাঁহারদিগের আভগ্রায় নহে ৷ এই সকল পাঠশালা অপেক্ষা ইংলণ্ডায় ভাষার 
MOM আন্তাঁরক অভিপ্রায় সুন্দর প্রকাশ পায়। তাঁহারা ইংরাজী বিদ্যালয়ের 
নিমিত্তে প্রচুর ধন ব্যয় করেন, তাহার তত্ত্বাবধারণ বিষয়ে বহু মনোযোগ করেন, 
Bae শিক্ষক প্রস্তুতির জন্য পৃথক্‌ ীবদ্যাগারও স্থাপন কাঁরয়াছেন,* কিন্তু 
পৃব্বোন্ত এ এক শত বাঙ্গলা পাঠশালার প্রাত তাঁহারাদগের বন্ধের কি 158 
প্রকাশ হইয়াছে? গ্রন্থ নাই, শিক্ষক নাই, এবং তাহার তত্তাবধারণেরও Teu 
নাই, অথচ তাহার কার্য সকল হইবেক, ইহা অপেক্ষা অলীক কথা আর কি 
হইতে পারে? এক জন সাহেব যথাৰ্থ কাঁহয়াছেন যে ইংরাজী পাঠশালা সকল 
গবর্ণমেন্টের আপন আপন সন্তান, আর বাত্গলা পাঠশালা সকল সপত্নী 
সন্তান। আত্ম সন্তানের ন্যায় সপত্নী সন্তানকে কে স্নেহ কারয়া থাকে? 
অতএব এ দেশে দেশ ভাষা প্রচারের জন্য গবর্ণমেণ্টের যে চেষ্টা সে কেবল নাম 
মান্র। ইংরাজ রাজা ale এদেশীয় প্রজাদগের fetes প্রত্যুপকার কাঁরতে 
স্বীকৃত হয়েন--আমারাঁদগের সব্বস্বের পারবর্তে যাঁদ feiss বিদ্যা দান করা 
উচিত বোধ করেন, তবে ভারতবর্ষের সব্বস্থানে দেশ ভাষার পাঠশালা সকল 
সংস্থাপন কাঁরয়া উৎকৃষ্ট নিয়মে শিক্ষা দান করুন। Gaal, উৎসাহ ও 
উদ্যমের সাঁহত ইহাতে সচেষ্ট হউন। অনুরাগ শূন্য হইয়া ইহাতে লিগ্ত থাকা 
অপেক্ষা এককালে 'নরস্ত হওয়াই TA | গুরু কার্যে যর গুরু উপায় আবশ্যক; 
Brag উপায় অনুষ্ঠিত হইলে অবশ্য সে কাৰ্য্য fay হইবেক! ইউরোপীয় 
ভাষা হইতে প্রয়োজনীয় গ্রন্থ সকল অনুবাদ করা এবং দেশ ভাষার উপয্ন্ত 

সকল প্রস্তুত করা এবিষয়ের মূল সাধন হইয়াছে। দডঢ় প্রতিজ্ঞা ও 
প্রজবালত উৎসাহের সাঁহত এই উভয় অঙ্গ সুসম্পন্ন করুন, এবং সম্যক্‌ যত্ন = 
পূর্বক সমূহ পাঠশালা সংস্থাপন কাঁরয়া তাহার কর্ম স:সম্পাদন, জন্য 
সানপুণ অধ্যক্ষ সকল PALS করুন, তখন তাঁহারা দিন দিন কৃতকাৰ্য্য হইবেন, 
দিন দিন প্রজাদগের উন্নতি দণ্ট হইবেক, এবং দেশ ভাষা অনুষ্ঠানের প্রতি 
যত বাক্য বিবাদ আছে, তখন তাহা FAT দ্বারা খণ্ডন হইয়া DYTT জ্ঞান" 


লোকের অধ্যয়ন বিষয়ে যথেষ্ট অনুরাগ প্রকাশ করিয়াছেন। ক্ষাসমাজাধপাঁত 
farmed বশটন্‌ সাহেব অনেকানেক বিষয়ে ছাত্রাদগের যথোচিত প্রাতষ্ঠা 
কারিয়া এরুপ অভিপ্রায় Te করিয়াছেন, যে TR যে প্রকার 
না করেন, তবে ভূমণ্ডলে বুদ্ধি বিষয়ে আঁত প্রধান বলিয়া গণ্য হট 
বিশেষতঃ তান এদেশীয় লোকের স্বজাতীয় ভাষা শিক্ষার আর্ক, 
যে সাঁদ্ববেচনাসিদ্ধ ager করিয়াছেন, তাহা পাঠ কাঁরয়া| 
হইয়াছ। ‘তান এরূপ কহিয়াছেন, যে এইক্ষণে যাঁহারা ইংরাজি তব 

* বাঙ্গলা পাঠশালা অপেক্ষা ইংরাজী পাঠশালার ‘নিমিত্তে তাঁহারদিগ্ | 


দুষ্ট হইতেছে, বাস্তাঁবক প্রজাদিগের বিদ্যানুশীলনের জন্য রাজার NES 
রা তাহার সহস্র অংশের এক অংশও করিতেছেন AT! 


১২ 


Ds in BY we 
১৪৪ E 
SN uid Benge + 


১৭৮ | করুণাসাগর বিদ্যাসাগর 


উপদেশ দেওয়া তাঁহারাঁদগের সব্্বতোভাবে কর্তব্য। গবর্ণমেন্ট তাঁহারদিগকে 
ববদ্যা দান কাঁরয়া যে মহোপকার করিতেছেন, এই প্রকারেই তাহার পাঁরশোধ 
না কাঁরলে কখনই এভার মোচন কাঁরতে সমর্থ হইবেন না, কারণ বাঙ্গলা দেশে 
লক্ষ লক্ষ লোকের বাস আছে, সকলেই যে ইংরাজি ভাষায় ব্যুৎপনন হইবে, ইহা 
কদাপি সম্ভাবিত নহে। তিনি কাহরাছেন, “কলিকাতায় যে সকল যুবা ব্যস্ত 
ইত্রাজী ভাষায় গদ্য পদ্য রচনা করিয়া *লাঘা পূর্বক আমার নিকট আনয়ন 
করেন, আমি তাহারাদগকে সৰ্ব্বদাই কাহ যে বঙ্গভাষা শিক্ষা করাই তোমার- 
দিগের বশঃপ্ৰাপ্তির এক মাত্র উপায়। তাঁহারাদগের রচিত প্রস্তাব সম.দায়ের 
KAARE প্রশংসা কাঁরয়া পরে কাহয়াছি, বে WW তোমরা আমার পরামর্শ 
গ্রহণ কর, তবে এপ্রকারে ASA লাভের চেষ্টা পরিত্যাগ কর। যাঁদ তোমার- 
দিগের গ্রন্থকর্তা হইবার অনুরাগ ও তদুপযোগী ক্ষমতা থাকে, তবে স্বকণর 
ভাবার গ্রন্থ রচনা কাঁরতে, অথবা ইংরাজি গ্রন্থের উত্তমোত্তম প্রস্তাব অন্যুবাদ 
করিতে AS হও, তাহা হইলে স্থায়তর sie লাভ করিতে পাঁরিবে। 
যাহারা প্রথমে এই পথাবলম্বী হইয়া কৃতকাৰ্য্য হইবেন, তাঁহারাদগের নিমিত্ত 
unm ee 
 সাহেবের এই সকল 'হিতকর বাক্য দ্বারা স্পষ্ট প্রতশীত হইতেছে 
যে তিনি এবিষয়ে প্রগাড়রূপে মনোনিবেশ করিয়া বিবেচনা করিয়াছেন এবং 
পরম সুখের বিষয় এই যে এদেশে সাধারণরূপে 'বিদ্যাপ্রচারের যথার্থ পথ 
নিৰ্ণয় করিয়াছেন ৷... 2 
গবর্ণমেপ্ট হইতে এপর্যন্ত বাঞ্গলা ভাষা শিক্ষার কোন উপায় হইল না। 
সংবাদ-পত্র-সম্পাদকেরা যত চীৎকার করুন, আর অন্য ব্যন্তিই বা ইহার কর্তব্যতা 
পক্ষে যত যুক্তি প্রদান করন, কিছুতেই তাঁহারা সচেতন হয়েন না। তাহারা 
বধির হইয়া রহিয়াছেন। এক্ষণে হিন্দনকালেজে বাঙ্গলা শিক্ষার নিয়ম আছে 
বটে, কিন্তু সে নাম মাত্র নিয়ম। তথায় পাঠের শৃঙ্খলা নাই, উপযুক্ত শিক্ষক 


দিগকে গ্রাহ্যই করে না, সুতরাং এবিষয়ে অবহেলা কাঁরলে তাহারাদিগকে 
Finds লোক নাই। ইহাতে তাহারদের যে প্রকার ব্যুৎপাত্তর ত 
প্রত্যক্ষই হইতেছে। 'হিন্দুকালেজ-সংক্রান্ত বাঙ্গলা m và p 
অধ্যয়নের রীতি আছে, তাহাও আঁত বৎসামান্য। বিশেষতঃ তথায় 

হইবার আর এক বিষম প্রাতবন্ধক ঘটিয়াছে। ইংরাজী ভাষা শিক্ষাত কত 
অত্যন্ত অনুরাগ, কারণ Saat বিবিধপ্রকার বিদ্যাভ্যাস, এবং উ Ha 
উপাজ্জনের আশ; উপায় হইতে পারে। হিন্দ কালেজের প্রচালত নিয়মান-সারে [সারে 
কোন বালকের বয়ঃক্রম অষ্টবৰ্ষের অধিক হইলে তাহার আর তথায় প্রবেশ 
করিবার অধিকার থাকে না, সূতরাং যাহারাদিগের 1কাঁণ্ডৎ বিশেষ রুপে বিদ্যা- 
শিক্ষার বাসনা থাকে, তাহারা সপ্তবৎসর TPT হইলে বাঙ্গলা ভাষা শিক্ষার 
অনুরোধে কি প্রকারে আর বাঙ্খলা পাঠশালায় বদ্ধ থাকিতে পারে? এমত 
কোন ভবিষ্যৎ আশাও নাই যে তাহার উপর নির্ভর করিয়া স্বীয় ভাষা fess 
নিরন্তর fae থাকিবেক এবিষয়ে রাজ-পুরুযাঁদগের অবহেলনার কথা ক 
কহিব? পূৰ্ব্বে এপ্রকার নিয়ম ছিল, যে যে বালক বাঙ্গলা শিক্ষায় সব্বেণৎকৃষ্ট 


A «Ww OF fy, 
করুণাসাগর বিদ্যাসাগর LS KA 
js I 
হইবে, তাহাকে ইংরাজী অধ্যয়নের নিমিত্ত বিনা বেতনে fanaa frees fas 
করা যাইবেক। কিন্তু কি আক্ষেপের বিষয়! তাঁহারা এই niia কৃপা | 
বিতরণ করাও গুরুভার বোধ কাঁরলেন; বাত্গলা র*তাঁহারাদগের যে ' ৯ 
effort অনাদর আছে, তাহা আর গোপন রাখতেও যত্ন laine ২ 4 


এক্ষণে অনেকানেক 468 লোক ইহা অঙ্গকার 


করেন, Bf ভুষ্ার্‌, ৩ 


অনুশীলন ব্যাতরেকে কোন দেশের আপামর সাধারণ সকল লোকের 
বিদ্যোপাজনি হওয়া সম্ভাবিত নহে, কিন্তু আমারাদগের রাজ পুরুষেরা তাহা 
শুনিয়াও শুনেন না। ইহা যে তাঁহারাদগের একটা কর্তব্য কর্ম্ম বলিয়া বোধ 
আছে, একাল পর্যন্ত তাহার ক চিহ্ন প্রকাশ পাইয়াছেঃ স্থানে স্থানে যে 
একশত বাঙ্গলা পাঠশালা স্থাপিত হইয়াছে, তাহার প্রতি তাঁহারাদগের যেমন 
যত্ন, তদন;যায়ী ফলোৎপত্তিও হইতেছে। বস্তুতঃ CIA তাঁহারা যে প্রকার 
ব্যবহার কাঁরয়া আসিয়াছেন, তাহা আলোচনা কাঁরয়া দেখিলে ইহা কখনই বোধ 


হয় না, যে তাঁহারা প্রজাগণের বিদ্যাশিক্ষার 


আঁভগ্রায়ে এবিষয়ে প্রবৃত্ত 


হইয়াছলেন। যাঁদও এদেশের ইংরাজি বিদ্যালয় সমহুদায়েও উত্তম পাঠ-শৃজ্খলা 
নাই, ও অনেক আবশ্যক বিদ্যা অধীত হয় না, তথাপি তাহারও প্রাতি তাঁহার- 
MUA যে প্রকার যত্ন ও উৎসাহ আছে, এ সকল বাত্গলা পাঠশালার প্রাত 


তাহার সহস্রাংশের এক অংশও AZ! CAST 


গ্রন্থ নাই, শিক্ষক নাই, ও 


তত্তাবধারণেরও ‘নিয়ম নাই, অথচ এসকল বিদ্যালয়ের প্রয়োজন সিদ্ধ হইবে, 


অসন্তোষ জন্মিয়াছে। কিন্তু 
AIA যেরূপ অনুরাগ 


প্রকাশ করিয়াছেন, তদ্বারা এপ্রকার যথাঁকাঁণ্ডিৎ আশার AGA হইতেছে যে তাহার 


রোভীনউর হাত থেকে কাউন্সিল অফ 


এডুকেশনের ১৮৫১-৫২ সালের {রপোর্টে লেখা আছে: 


« , . most of the schools appear 


to be in a languishing 


state, and not to have fulfilled the expectations formed on their 


establishment.” 
এঁদকে হাডিঞ্জ স্কুলগমাঁলর এই দীনদশা, 


eins উত্তর-পাঁশ্চমাণ্ডলের 


sorta নির্বাচিত জেলায় দেশীয় ভাষার শিক্ষাপ্রণালী প্রবার্তত করেছেন 


টোমাসন। 
Herbert. Alick Stark 1লখেছেন : 


“Mr. Thomason, the first Lieutenant-Governor of Agra, was 


a man of strong personality and 
experience of the people committed to 
and his understanding of their need 
familiar with the recommendations wh 
submitted in 1885 to 1838 for the consi 


independence of action. His 


his trust was intimate, 


s was unerring. He was 


ich Mr. W. Adam had 
deration of the General 


১৮০ করুণাসাগর বিদ্যাসাগর 


Committee of Education, and he regarded them as worthy of 
acceptance. . . ." ১৪ 

টোমাসন প্রবার্তত সেই শিক্ষাপ্রণালী সফল হয়েছে। ১৮৫৩ সালের 
গোড়ার দিকে বড়লাট সে-বিষয়ে রিপোর্ট পেলেন। বড়লাট অতঃপর কোর্ট 
অফ ডিরেক্টরদের বিশেষভাবে জানালেন : বাঙলা ও বিহারে, রও উন্ত শিক্ষাপ্রণালন 
প্রবর্তন একান্ত বাঞ্ছনীর ৷ 

কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আদেশ আসার আগেই বড়লাট, ১৮৫৩ 
সালের ৪-নভেম্বর, বাঙলা গবন'মেণ্টকে আলোচ্য বিষয়ে আপন মতামত ব্যক্ত 
করার অনুরোধ জানালেন। 

বাঙলা গবনমেন্ট, ১৮৫৩ সালের ১৯-নভেম্বর, . কাউন্সিল অফ 
এডুকেশনকে বাঙলাশক্ষা সম্পর্কে একটি পাঁরকজ্পনা রচনার নির্দেশ দিল। 

ফ্ৰেডারিক জে. হ্যালডে তখন কাউন্সিল অফ এডুকেশনের একজন সদস্য 


দিয়েছেন: হ্যালডের লেখা ওই মিনিটের তারিখ ২৪. 
সমস্ত সদস্যের িনিটগুল, ১৮৫৪ সালের লাল 
দিয়েছে। 


ert ST 

ন্তু এই ঘটনার কিছুদিন আগেই, ১৮৫৪ সালের ১-মে হ্যালিডে 

বাঙলাদেশের ছোটোলাট হয়েছেন, বাঙলাদেশের প্রথম ছোটোলাট। 
র মিনিটের উৎসমুলে Tess বিদ্যাসাগর আছেন। যা হোক 

সমস্ত কাগজপত্র দেখেশুনে হ্যালডে সাব্যস্ত করলেন যে শিক্ষা 


প্রচার সম্বন্ধে তাঁর পূর্বনির্ধারিত প্রণালীই সর্বোৎকম্ট। 
১৬-নভেম্বর হ্যালিডে আপন TABS বড়লাটের e পাঠালেম ene 
মিনিটের অংশবিশেষ তুলে falus : EA 
“I append a memorandum on the subject, drawn up by 
the energetic and able Principal of the Sanskrit College who 
as is well-known, has long been zealous in the cause of verna. 
cular education, and has done much to promote it, both b 
his improved system in the Sanskrit College and by CM UN 
works which he has published for the use of Schools. ৰ 
I approve generally of the plan which js contained in the 
Principal's memorandum, and would wish to see it carried into 
effect.” 
হ্যাঁ, বিদ্যাসাগরের পাঁরকজ্পনাটিও হ্যালিডে বড়লাটের কাছে পাঠিয়েছেন ৷ 
বলা দরকার, বিদ্যাসাগরের এই পরিকল্পনা উত্তর প্রায় সম্পর্ণরূপে 
গৃহত হয়েছিল ৰম বি 
বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ । লক্ষ্য য়, আপন পাঁর 
দ্বাদশ ধারায় তিনি স্পল্টাক্ষরে লিখেছেন : নানাস্থানে প্রাতীষ্ঠিত রা 
বিদ্যালয়গুলির প্রধান তত্ত্বাবধায়ক নিযুক্ত হবেন সং তি কলেজের অধ্যক্ষ 
কিন্তু সেজন্য তাঁকে অত্রিস্ত কোনো দক্ষিণা দিতে হবে না, তাঁকে কেবলা 
যাতায়াতের খরচ বেছরে তিনশো টাকার বেশি লাগবে না) চলে যাবে। 
এবং বিদ্যাসাগর বিষয়ে স্বয়ং হ্যালিডে মল্তবা করেছেন : 


“Pandit Ishwarchandra Sharma is an uncommon man, who 


> 


করুণাসাগর TITANA ১৮১ 


has shown great energy and zeal in this matter, and I should 
be well pleased to let him try an experiment, in the result of 
which he is greatly interested, and which I really think will 
succeed in his hands." 


আট 


বিদ্যাসাগর আদর্শ বঙ্গবিদ্যালয়গন্লর প্রধান তত্ত্বাবধায়ক Tae হবেন, 
কাউন্সিল অফ  এডুকেশনের, অনেক সদস্যই এপ্্রস্তাবে সম্মত হনান। 
বিদ্যাসাগরের যোগ্যতা সম্পর্কে কারো মনে কণামাত্র সন্দেহ নেই, কিন্তু কারো- 
কারো মনে প্রশ্ন এল : বিদ্যাসাগর তো সংস্কৃত কলেজের অধ্যক্ষ, সেই গুরু- 
ভারের সঙ্গে আবার আদর্শ বঙ্গবিদ্যালয়গনালর তত্ত্বাবধান? - 

এ-বিষয়ে সকলে একমত যে কিছুতেই বিদ্যাসাগরকে সংস্কৃত কলেজ 
থেকে ছাড়া বায় না ৷ সাব্যস্ত, হল : এই মহৎ আন্দোলনের সঙ্গে বিদ্যাসাগরের 
যুক্ত থাকা উচত। আদর্শ বঙ্গাঁবদ্যালরগ্দীল সম্পর্কে নানা বিষয়ে তাঁর 
পরামর্শ অত্যন্ত মূল্যবান হবে। 

কিন্তু হ্যালিডে কারো কথায় কান দিলেন না। তিনি প্রস্তাবিত আদৰ্শ 
বৰ্গবিদ্যালয়গণলি স্থাপনের জন্য স্থান নির্বাচনের ভার দিলেন বিদ্যাসাগরকে। 


ম়লয়পৰ্র; কেশবপুর; পাঁতিহাল। এসব গ্রামের মানুষজন আদর্শ বঙ্গ- 
ঘর জন্য, দেখা গেল, যথেষ্ট আগ্রহী । Say আপন খরচে 
মা দিলেন i 

ও সংস্কৃত কলেজের ফ্যীরয়ে য় এসেছে। বিদ্যাসা' : ; 
আসতে হল। অনেক গ্রামে যেতে পারেননি, কিন্তু না গেলেও বিদ্যা কে ফিরে 
সংবাদ নিয়ে এসেছেন ৷ ১৮৫৪ সালের ৩-জুলাই বিদ্যাসাগর বাঙলার ছোটো- 
লাটের প্রাইভেট সেকেটাঁর ক্যাপ্টেন এইচ. সি. জেমসকে একখানা চিতে 
Mc " 

১৮৫৪ সালের ৬-সেপ্েম্বর ‘সংবাদ প্রভাকর' লিখেছে : “্বগ্গভাযান-শন 
বিষয়ে যে যে নিয়ম হইয়াছে আমরা VERS পাঠ করিয়া অশেষানন্দ "গানে 
নিমগ্ন হইয়াছি, সেই নিয়মান:সারে বঙ্গভাষায় শিক্ষা প্রদত্ত হইলে অল্পকালে 
মধ্যেই এই বঙ্গদেশে বঙ্গভাবার বিলক্ষণ প্রভার উদ্দীপন হইবেক tii pe 


পরম রাগী Bs *H বিদ্যাসাগর মহাশয় বঙ্গভাষায় 
শিক্ষা প্রদানের তত্ত্বাবধায়কের পদে আভাঁবন্ত হইবেন, অতএব "তান জাতীয় 
ভাষানুশীলনের বিশিষ্টরূপে ও মনোযোগ হইবেন 
তাহার সন্দেহ ME... 1” 


^ 


রা যায় না বিদ্যাসাগরকে। সে-কাজের ভার নেবেন ডিরেক্টর অফ পাবলিক 
শিপ et M ৩ তবে বিদ্যাসাগর, সংস্কৃত কলেজের 
কাজের কোনো "PPS না হলে, মাঝে-মাঝো আদর্শ বঙ্গবিদ্যালয়গযীল পাঁর- 
দর্শনের জন্য যেতে পারেন_এ-বিষয়ে বড়লাটের কোনো IUS নেই। 
কিন্তু ছোটোলাট হ্যালিডের বদ্ধমূল বিশ্বাস, বিদ্যাসাগরের মতো মানুষের 


করুণাসাগর বিদ্যাসাগর ১৮৩ 


সাহায্য ছাড়া এদেশে বাঙলা শিক্ষাব্যবস্থায় সাফল্যের আশা সুদূরপরাহত। 
১৮৫৫ সালের ২৩-মার্চ বাঙলা গবনমেন্ট ডিরেক্টরকে একখানা চিঠিতে 
লিখেছে : 

*... The Lt.-Governor remains of opinion that a person 
so specially qualified for the work as Pandit Ishwarchandra 
Vidyasagar may be very advantageously employed, for a time 
at all events, even under the new organization of the Educa- 
tion Department, and he requests that you will consider and 
‘report in what manner his services may be most usefully made 
available without injuriously interfering with his duties as 
Principal of the Sanskrit College.” > 


অফ স্কুলস TAG হতে পারেন, কিন্তু প্র্যাট সাহেব এলেই বিদ্যাসাগরকে চলে 
যেতে হবে। à 

স্বয়ং ছোটোলাট সে-বিষয়ে লিখেছেন : 

“I should not anticipate any advantage from a merely tem- 
porary employment of Pandit Ishwarchandra. 

He is a man of very decided character who has formed 
and expressed strong views on the subject of vernacular educa- 
tion which, if permitted, he will no doubt endeavour to carry 


into effect with energy and intelligence according to the scheme 


approved of. 
But I do not see that he could be expected to effect, if 


temporarily employed, and left to understand that any time, 
three weeks or three months hence he is to retire from the work 
on the appearance of Mr. Pratt as inspector. 

I do not see why Ishwarchandra should not, under the 
name of officiating Sub-Inspector, and with the salary sanc- 
tioned by the Supreme Government, be directed to carry ‘into 
effect in the three or four zilas mentioned in my plan of the 
scheme of vernacular institution which I have recommended 
and which has been approved by the Supreme Government. 

This need not interfere with Mr. Pratt, who besides the 


task of inspecting what Inshwarchandra has done, will have 


abundant occupation as Inspector of English and Anglo-Verna- 
cular schools and colleges in the zilas to which the plan already 
approved of has destined his labours to extend. 

This scheme of Bengali vernacular instruction is of the 
deepest importance. I believe the method, which I devised 


with great pains and after much enquiry, to be the most pro- 
mising and it would be a pity to wish its failure by placing 


১৮৪ করুণাসাগর বিদ্যাসাগর 


one of the chief instruments of its execution in an embarassing 
and erroneous position in which it would be difficult for him 
to exert himself with effect." ২ 


১৮৫৫ সালের ২০-এীপ্রল বাঙলা গবর্নমেণ্ট ডিরেক্টর অফ পাবালক 
ইনস্ট্রাকশনকে একখানা চিঠিতে লিখেছেন : 

"2. With regard to your proposal to employ Pandit 
Ishwarchandra Sharma as an Inspector of Schools for a time 
merely, and until the services of Mr. Pratt are available for that 
duty, the Lt-Governor is disposed to doubt the expediency 
of such an arrangement, for not only would the Pandit be 
necessarily unable to effect any results of importance during 
so brief an incumbency, but to place a man of his mature 
views and experience in a temporary position like that propos- 
ed, and with the understanding that he would be liable to be 
removed from it at any moment, would evince, the Lt.-Gover- 
nor thinks, less consideration on the part of Government than 


the Pandit’s character and great qualifications for the duty in 
question justly entitle him to. 


8. The Lt-Governor is of opinion that Pandit Ishwar 
Sharma may at once receive directions to set on foot the 
scheme of vernacular institutions which was recommended in 
the Minute [24 March 1854] drawn up by His Honour when 
a Member of the Council of Education in March last, and 
which scheme was generally sanctioned in the letter from the 
Supreme Government, forwarded to you with this office letter 
of the 23rd ultimo, three or four of the zilas in the neighhour- 
hood of Calcutta being selected by yourself, in communication 
with the Pandit, for the introduction of the scheme. This will 
not, particularly at the present time, interfere in any way with 
the Pandit’s duties at the college. The details of the Pandit’s 
employment on this duty should be arranged for the present 
in direct communication with yourself, and will eventually be 
carried on in co-operation with Mr. Pratt and under his uno 
diate superintendence. While employed in this way the Pandit 
should draw the allowances specified in the Minute above 
referred to, viz. Rs. 200 a month (exclusive, however, as recom- 
mended by you, of his travelling charges) in addition to his 
allowances as Principal of the Sanskrit College." ° 


অতঃপর ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ডেকে পাঠালেন 1বিদ্যাসাগরকে ৷ 
পরামর্শ করলেন বিদ্যাসাগরের সঙ্গে। : 
ui cene বিদ্যালয়সমূহের সহকারী ইনস্পেক্টর fae হলেন 


করুণাসাগর 'বদ্যাসাগর ১৮৫ 


বদ্যাসাগর ৷ সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হিসেবে যা মাইনে তা তো আছেই, 
উপরন্তু ১৮৫৫ সালের ১-মে থেকে আলাদা কাজের জন্য দশো মাইনে 


দাক্ষিণ-বাঙলার বিদ্যালয়সমূহের সহকারী ইনস্পেন্টর হয়েই বিদ্যাসাগর 
চারজন সাব-ইনস্পেন্টর বেছে নিলেন: হরিনাথ বন্দ্যোপাধ্যায়, মাধবচন্দ্ৰ 
গোস্বামী, তারাশঙ্কর ভট্টাচার্য ও দীনবন্ধ ন্যায়রত্ন। এদের প্রত্যেকের মাইনে 
একশো টাকা। তাছাড়া পর্থখরচা আছে। যা হোক, আদর্শ বঙ্গাবদ্যালয় 
স্থাপনের উপযযুন্ত অঞ্চল নির্বাচনের জন্য বিদ্যাসাগর সাব-ইনস্পেক্টরদের 


বলে দেখলেন, স্কুলের ছেলেরা অঙ্ক আর বাঙলা ভালোই শিখেছে। কিন্তু 
উচুরাশের ছেলেদের গালের বিদ্যা পরখ করতে গিয়েই বিদ্যাসাগর হতাশ 


হলেন! পর ক-রকম গাঁত আছে? কোন্‌ গাঁতর জন্য পৃথিবীর কত 


সময় লালা জবাব fence কোনো গাঁত নেই। eei স্থির হয়ে 
আছে। AAS বরং পৃথিবীর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। 
হ। দলেই যখন একরকম ভুল জবাব দিচ্ছ, বিদ্যাসাগর ভাবলেন, নিশ্চয়ই 


ন্ডতমশাই শশাখয়েছেন। 
টা তলার দক তাকালেন বিদ্যাসাগর। জিজ্ঞেস করলেন-_ছেলেরা 


মেরুরে T কে পবা চাবি ঘণ্টায় একবার ঘোরে; তার নাম আহিক- 
দিত বাৰ্ষিক গাঁতর জন্য পাঁথবীতে farm ছোট-বড় হয়, পঁথবীতে 
খবতুবদল হয়! আপন মেরুরেখার চারদিকে ঘুরতে-ঘুরতে পৃথিবী একাট 
বড পথে প্রায় তিন্শো পরব দিনে একবার sce enun করে; তার 
নাম 
বুক চিরকাল। পাথবীর ঘোরাঘ্যীর নিয়ে কে মাথা ঘামায় ?* 

পাগলা শিক্ষা ব্যবস্থাকে যাদি সফল করে তুলতে হয় তো প্রথমেই প্রয়োজন 
উপবানত শক্ষক। ১৮৫৫ সালের মে মাসে বিদ্যাসাগর নোটিশ দিলেন: শিক্ষক 


DO T সংখ্যা দশো ছাড়িয়ে গেল। পরাক্ষা হল। দেখা গেল, অধিকাংশই 
উপ নন। অবাশ্য আরো কিছু শিক্ষিত হলে এরাই আদর্শ ATTEN 
গুলির ভার নিতে পারবেন। 


১৯০ করুণাসাগর বিদ্যাসাগর 


সবিনয়ং সবহমানং নিবেদনম্‌ 
আপনারা অনগ্রহপ্রদর্শনপূর্বক আমায় যে পত্র াঁখয়াছেন, SAA 
সমস্ত অবগত হইলাম। আপনাঁদিগের উদ্যোগে ঘাটালে যে বিদ্যালয় স্থাপিত 
হইতেছে GAM গৃহনিম্্মাণ সম্বন্ধে যে ৫০০, পাঁচ শত টাকার অনাটন আছে 
আম স্বতঃপরতঃ তাহা সমাধা করিয়া দিব সে "বিষয়ে আপনারা 1নাশ্চন্ত 
শারদীয় পূজার পূর্বে এই টাকা আপনাঁদগের হস্তগত হইবার সম্ভাবনা 
অতি অল্প বোধ করি এই বিলম্ব বিশেষ ক্ষতিকর বা অস্মাবধাজনক হইবেক 
না শ্রাবণ মাসের শেষভাগে আমার বাটা যাইবার কামনা আছে যাঁদ যাওয়া হয় 
সাক্ষাতে সবিশেষ নিবেদন করিব িমধিকমিতি 28 UM ১২৭৫ সাল 
অনগ্রহাকাত্্ষণঃ 
শ্রীঈশ্বরচন্দ্র Paes | 
মাননীর শ্রীযুক্ত এল. এস. উরনবূল স্কোয়ার 
ae বাবু তাঁরণীচরণ মুখোপাধ্যায় 
শ্ৰীষনস্ত বাব, কেদারনাথ হালদার 
মহাশয় মদন/গ্রাহকেষ_ 
ঘাটাল 1১১০ 


স্বগ্রামে ছেলেদের জন্য বিদ্যাসাগর ১৮৫৩ সালে একাঁট অবৈতাঁনক 
বিদ্যালয় স্থাপন করেছেন | 

স্কুল খোলার আগে, না বললেও চলে নিশ্চয়ই, স্কুলের জন্য জাম 
কিনেছেন। আগাছা-টাগাছায় জাঁমতে জঙ্গল হয়ে আছে, পাঁর্কার করা 
দরকার, কিন্তু মজুর পাওয়া গেল না সোঁদন। বিদ্যাসাগর নিজেই তখন 
কোদাল হাতে নিয়ে, ভাইদের সঙ্গে, জমিতে নেমে পড়লেন। জঙ্গল সাফ 
করতে লেগে গেলেন। জঙ্গল সাফ হয়ে গেল। 

তারপর স্কুলের জন্য WG! কলকাতায় ফেরার আগে সেজন্য বাবার হাতে 
হাজার টাকার উপরে দিয়ে এলেন বিদ্যাসাগর | 

এই বিদ্যালয়টি সম্পৰ্কে, ১৮৫৯ সালের ২০-মে, ইনস্পেন্টর অব স্কুলস 


(সাউথ বেঙ্গল) লজ সাহেব লিখেছেন : ৰ 
“Birsingha School.—This school has been established and 


entirely supported by the well-known Pandit Ishwarchandra 
Vidyasagar. In mere justice to that noble philanthropist, I 
feel it my duty to observe that he has erected a beautiful 
bungalow for the school in a very convenient locality, pays 
some six or seven teachers from his own private resources, the 
boys are educated free and supplied with all sorts of books, 
and what is still more to be admired, the poorer students 
about 80 in number, are. constantly boarded and lodged in 
his family mansion and now and then supplied with clothes, 
etc., when considered necessary. Careful medical attendance 
is also secured for them, and they are all taken care of as 
if they were so many members of his family. 


করুণাসাগর বিদ্যাসাগর ১৯১ 


Sanskrit is the chief subject of study here. English to 
the higher and Bengali to the lower classes being taught as 
supplementary branches. The number of classes in the school 
is eight, and that of the boys on the list 160, out of which 
118 were present, when I visited. In English the first and 
second classes passed a pretty good examination, but their 
pronunciation appeared defective. 

Bengali is not much attended to. I have recommended 
the introduction of Bengali books of a scientific character. 


In Sanskrit they are very clever.” > 


সম্পূর্ণ সচেতন নন। যদুনাথ সরকার দুঃখ করে বলেছেন : “এই ক্ষেত্রে 


CONS দান আমাদের দেশের লক্ষ লক্ষ নয়নারী আজিও ভোগ কারতেছে, 


যাঁদও তাহারা তাহাদের দাতার নাম জানে না ৷” 


নয় 


অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ও উনবিংশ শতাব্দীর গোড়ার tree 
এদেশে স্ৰীশিক্ষার সুব্যবস্থা ছিল ATI ১৮১৯ সালের নভেম্বরে প্রকাশিত 
রামমোহন রায়ের 'সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবৰ্ত্ত কের দ্বিতীয় সম্বাদ’ থেকে 
একাংশ তুলে দিচ্ছি : “স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন্‌ কালে লইয়াছেন, 
যে অনায়াসেই তাহারাঁদগকে SET কহেন? কারণ বিদ্যা শিক্ষা এবং জ্ঞান 
Peer দিলে পরে ব্যান্ত Ait অনুভব ও গ্রহণ কাঁরতে না পারে, তখন তাহাকে 
অল্পবুদ্ধি কহা সম্ভব হয়; আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞনোপদেশে স্বীলোককে 
প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কিরুপে নিশ্চয় করেন? বরণ 
বিদ্যাভ্যাস করাইয়াছিলেন, তাহারা সব্বশাস্তের পারগরুপে 'বখ্যাতা আছে 
বিশেষত বৃহদারণ্যক উপনিষদে ব্যন্তই প্রমাণ আছে, যে অত্যন্ত দুরূহ ব্ৰহ্মজ্ঞান 
তাহা যাজ্ঞবল্ক্য আপন স্ত্রী মৈত্রেয়ীকে উপদেশ করিয়াছেন, মৈত্রেয়ীও তাহার 
গ্রহণ পূর্বক কৃতার্থ হয়েন।”* : 
পোস্তার রাজপাঁরিবারে, জোড়াসাঁকো-পাথদরেঘাটার রাজপারবারে এবং 
আরো কোনো-কোনো পাঁরবারে স্বনীশক্ষা অপ্রচালত ছিল না। এসব পাঁরবারের 
মেয়েরা লেখাপড়া শিখতেন, বাইরে থেকে শিক্ষয়ত্রীরা এসে লেখাপড়া 
শেখাতেন। তখনো বাঙলাদেশে কোনো বালিকা-বিদ্যালয় স্থাপিত হয়াঁন। 
প্যারীচাঁদ মিত্র লিখেছেন : 
^| was born in the year 1814. . . . While a pupil of the 
Patshala at home, I found my grandmother, mother, and 
aunts reading Bengali books. They could write in the Ben- 
gali and keep accounts. There were no female schools then, 
Nor were there suitable books for the females.” x 
এদেশে বালিকা-বিদ্যালয় প্রতিষ্ঠার কাজে প্রথমে এগিয়ে এসেছেন 
খ্বেতাঙ্গনী মহিলারা ৷ গোড়ার দিকে তাঁদের সাহায্য করেছেন রাজা রাধাকান্ত 
দেব, রাজা বৈদ্যনাথ রায় এবং আরো কেউ-কেউ4 
অবৈতানক বালকা-ীবদ্যালয় খুলে এদেশে স্ত্রীশক্ষা বিস্তারের কাজে 
প্রথম এগিয়ে এসেছিল শফমেল জুভেনাইল সোসাইটি’, পুরো নাম : The 
Female Juvenile Society for the Establishment and Support of 
Bengali Female Schools. কলকাতা ব্যাপটিস্ট মিশনের পাদরীদের কথায় 
মিসেস flum ও মিসেস লসনের বিদ্যালয়ের শিক্ষয়িন্রীরা অন্যান্য মাহলা 
ও মিশনারিদের সাহায্যে “ফমেল জুভেনাইল সোসাইটি’ প্রাতষ্ঠা করেছেন 
১৮১৯ সালে। সভাপতি হলেন wal. এইচ. পিয়ার্স। সঙ্গে-সঙ্গে রাঁচত 
হয়ে গেল সোসাইটির নিয়মাবলী। সভাপতি এবং চোদ্দজন মাহলা নিয়ে 
কাৰ্যনিৰ্বাহক সমিতি হল। মাসিক বা বাৰ্ষিক চাঁদা দিলে সকলেই এই 
সোসাইটির সভ্য হতে পারতেন 1° 
ফিমেল জুভেনাইল সোসাইটির প্রথম বাঁলকাীবদ্যালয়ের নাম : জুভে- 
নাইল স্কুল- স্থাপিত হয় ১৮১৯ সালের প্রথমার্ধে, কলকাতার গোরাবাঁড়িতে। 


করুণাসাগর বিদ্যাসাগর ১৯৩ 


দেশীয় শিক্ষয়িত্রী পাওয়া গেল না, বছরের শেষ পর্যন্ত মাত্র আটজন ছাত্রী এল 
স্কুলে। ১৮২০ সালের এপ্রলে একজন দেশীয় শিক্ষায়ন্ৰী পাওয়া গেল, ছাত্রী- 
সংখ্যা আস্তে-আস্তে বাড়তে লাগল। 

ফিমেল জুভেনাইল সোসাইটি অতঃপর কলকাতার 1বাঁভন্ন অঞ্চলে আরো 
কয়েকটি বাঁলকা-বিদ্যালয় স্থাপন করল। 

হিন্দুপ্রধানেরা আপন মেয়েদের ফিমেল জূভেনাইল সোসাইটির বাঁলকা- 
বিদ্যালয়ে পাঠানানি; কিন্তু কেউ-কেউ ফিমেল জুভেনাইল সোসাইটির ছান্রী- 
দের উৎসাহ দিয়েছেন। রাধাকান্ত দেবের বাড়িতে স্কুল সোসাইটির ছাত্রদের 
ল্লৈমাসিক ও বার্ষিক পরীক্ষা হত৷ ১৮২১ সালে ও ১৮২২ সালে ফিমেল 
জুভেনাইল সোসাইটির ছান্রীরাও এই পরীক্ষা দিতে এসেছে। 

ফিমেল জুভেনাইল সোসাইটির উদ্যোগে ১৮২২ সালে গৌরমোহন বিদ্যা- 
লঙকারের Fat শিক্ষাবিধায়ক' নামে একটি বই বেরল। TU [TRI যে সামাজিক 
রীতিনীতি সম্মত, প্রাচীন ও আধুনিক কালের বহু বিদুষী হিন্দ; মাহলার 
দৃষ্টান্ত উদ্ধার করে সেকথা প্রমাণ করার চেষ্টা হয়েছে el শিক্ষাবধায়কে'। 
এই বই রচনায় গৌরমোহন বিদ্যালঙ্কারকে সাহায্য করেছেন রাজা রাধাকান্ত 
দেব। 

মোরা সুর পর Seles হয় ১৮২২ প্র 
আগস্টে। দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে কলকাতা স্কুলবূক- 
বিতরণের জন্যই দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয়েছে। 


১৮২৪ সালে বেরল "el শিক্ষাবিধায়কে'র তৃতীয় সংস্করণ। “The 
author has enlarged it to nearly double its original size, and 


has improved it by simplifying the language and by suiting 
it to the capacity of those for whose use it is intended.” 
oe সংস্করণে সংযোজিত “দুই স্মীলোকের কথোপকথন” অধ্যায় থেকে 
শাঁবশেষ তুলে দিচ্ছ: 
Es ওলো। এখন যে অনেক মেয়্যা মানুষ লেখা পড়া করিতে আরম্ভ 
করিল এ কেমন ধারা। কালে২ কতই হবে ইহা তোমার মনে কেমন লাগে। 
Bi তবে মন দিয়া শুন 'দিদি। সাহেবেরা এই যে ব্যাপার আরম্ভ 
করিয়াছেন, ইহাতেই বাবি এত কালের পর আমারদের কপাল 'ফাঁরয়াছে, 
এমন জ্ঞান হয়। 
প্র। কেন গো। সে সকল পুরুষের কায। তাহাতে আমারদের ভাল মন্দ 


| 5 
VI শুন লো। ইহাতে আমারদের ভাগ্য বড় ভাল বোধ হইতেছে; কেননা 
এদেশের স্ত্রীলোকেরা লেখা পড়া করে না, ইহাতেই তাহারা প্রায় পশুর মত 
অজ্ঞান থাকে। কেবল ঘর দ্বারের কায কর্ম্ম করিয়া কাল কাটায়। 

প্র। ভাল। লেখা পড়া শিখিলে ক ঘরের কায কৰ্ম্ম করিতে হয় না। 

ঘর দ্বারের কাষ বাঁধা বাড়া ছেলাঁপলা প্রাতপালন না করিলে 
চলিবে কেন। তাহা কি পুরুষে করিবে। 

উ। না। পুরুষে করিবে কেন, স্মীলোকেরই কাঁরতে হয়, কিন্তু লেখা 
পড়াতে যাঁদ কিছ; জ্ঞান হয় তবে ঘরের কায কর্ম্ম সারিয়া অবকাশ মতে দুই 
দণ্ড লেখা পড়া নিয়া থাকিলে মন স্থির থাকে, এবং আপনার গণ্ডাও LIST 
পাঁড়য়া নিতে পারে। 


১৩ 


১৯৪ করুণাসাগর বিদ্যাসাগর 


al ভাল। একটা কথা জিজ্ঞাসা কার । তোমার কথায় বুঝলাম যে লেখা 
পড়া আবশ্যক বটে। কিন্তু সে কালের স্তীলোকেরা কহেন, যে লেখা পড়া যাঁদ 
প্তীলোকে করে তবে সে বিধবা হয় এ কি সত্য কথা। যাঁদ এটা সত্য হয় তবে 
মেনে আমি পাঁড়ব না, কি জান ভাঙ্গা কপাল বাদ ভাঙ্গে। 

Gl না বইন, সে কেবল কথার কথা । কারণ আমি আমার ঠাকুরাণী দিদির 
ঠাই পঢ়িয়া বে কোন এত লেখা নাই, বে a মানুষ গাড়িতে 
ale zs কেবল গতর মাগিরা এ কথার সৃষ্ট করিয়া তিলে তাল 
কারয়াছে। যাঁদ তাহা হইত তবে কত স্রীলোকের বিদ্যার কথা nan 
শনুনরাছি, ও বড়২ মানুষের স্তীলোকেরা প্রায় সকলেই লেখা পড়া করে এমত 
শুনিতে পাই। ARTS সাক্ষাতে দেখ না কেন; 'বাবরা তো সাহেবের মত লেখা 
পড়া জানে, তাহারা কেন রাড় হয় না। 

প্র। ভাল। যাঁদ দোষ নাই তবে এত দিন এ দেশের মেয়্যা MATA কেন 
শিখে নাই। i h 


রাধা বাড়া না শিখিলে পরের ঘর 


কন্না কেমন কাঁরয়া চালাইবি। সংসারের কৰ্ম্ম" শ্বশুর 
বাড়ী সুখ্যাত হবে। নতুবা অখ্যাঁতর সামা নাই । Taw Gs (বশে 


AI হার কমন Mea vU লয় সকল. বারে তো 


এখনি এই, শেষে না জানি কি হবে। যে 


যায়।” 
১৮২৩ সালে বেঙ্গল ক্রিশ্চিয়ান স্কুল 'র মাহলাবিভা 
হল “ফমেল জুভেনাইল সোসাইটি'। সেসমরে ied 


১৮২৯ সালে দেখা যাচ্ছে ফিমেল জুভেনাইল সোসাইটির সাকুল্যে কুঁড়াট 
বািকা-বিদ্যালয়। ১৮৩২ সাল নাগাদ “ফিমেল জুভেনাইল সোসাইটি' 
নাম হল : ক্যালকাটা ব্যাপাটস্ট ফিমেল স্কুল সোসাইটি AI 
সোসাইটির ছাত্রীদের বাঙলায় বিনা বেতনে লেখাপড়া শেখানো হত, 


ত 


করুণাসাগর বিদ্যাসাগর ১৯৫ 


তারপর লেডিজ সোসাইটির কথায় আসতে হয়। ches সোসাইটির 
পুরো নাম : Ladies’ Society for Native Female Education in 
Calcutta and its vicinity. এই লোঁডজ সোসাইটি প্রাতষ্ঠার মূলে আছে 
চার্চ মিশনারি সোসাইটি | 

সেকালে লণ্ডনে একটি সোসাইটি ছিল। সোসাইটির নাম : TATU আযাণ্ড 
ফরেন স্কুল সোসাইটি। দেশে-বিদেশে শিক্ষাবিস্তার এই সোসাইটির উদ্দেশ্য। 
এই সোসাইটির তরফ থেকে ১৮২১ সালের নভেম্বরে মিস মেরী M কুক 


মধ্যে বাটি বাঁলিকা-বিদ্যালয় স্থাপিত হল; এগারোটি বািকা-বিদ্যালয়ের 
জন্য আলাদা বাঁড়ও হল। বাঁলকা-বিদ্যালয়গলির ছাত্রীসংখ্যা সাকুল্যে তিনশোর 


বেশি ৷ 3 
কিছ কালের মধ্যে মিস কুকের বিয়ে হয়ে গেল পাদরী আইজাক উইলসনের 


সঙ্গে | মিস কুক হয়ে গেলেন মিসেস উইলসন। 
১৮২৪ সালের আরম্ভে বালিকা-বিদ্যালয় হল সাকুল্যে চত্বিশাট। চার্চ 
মশলার সোসাইটি তখন বালকাশীবদ্যালয়গনূলির ভার 'লোঁডজ্‌ সোসাইটি'র 


হাতে তুলে দিল। ১৮২৪ 
চাব্বশাঁট “বিদ্যালয় ও চারশো ছাত্রী নিয়ে লোডজ সোসাইটির কাজ 


Aero? লেডী আমহাম্ট' ও শ্রীমতী আমহার্্ট ও AAS লাৰ্ড বিসোপ 
সাহেব ও তাঁহার স্বপ্রভাঁতি এবং Ehe হারিন্তন সাহেব ও OTS OUT 


- সাহেব লোক এবং শ্রীযৃত মহারাজ শিবকৃষ্ণ বাহাদুর ও 
রায় বাহাদুর ছিলেন। বািকারা উত্তমরূপে পরীক্ষা দিয়াছে তাহার বিশেষে 


দিলখনে অসমর্থ হইলাম যেহেতুক দর্পণে স্থানাভাব। 


১৯৬ করুণাসাগর বিদ্যাসাগর 


পরীক্ষা হইলে পর ARS মহারাজ বৈদ্যনাথ রায় বাহাদুর db পাঠশালা 
ব্যয়ের কারণ বিংশতি সহস্র মূদ্রা প্রদান করিলেন তাহাতে ত সকলে তাঁহার 
দাতৃত্বের প্রশংসা করতে লাগল এবং বিবি সাহেবেরা পুর্বে এ বিষরের 
অনুসন্ধান পাইয়া শাদা AOR উপর রেশম দ্বারা এইরূপ অক্ষর করিয়াছিলেন 
যে সর্বপ্রকার মঙ্গল রাজা বৈদ্যনাথের প্রতি হউক। সেই লিখিত বস্ত্র লইয়া 
RAE লার্ড বিসোপ সাহেব স্বয়ং উঠিয়া মহারাজকে দিয়া সম্ভ্রম করিলেন 
অপর সকলে স্ব২ স্থানে প্রস্থান করিলেন।”* 

আরো নানা সূত্র থেকে টাকা যোগাড় হল। তারপর হেদ:য়ার পূবাঁদকে 
জমি কেনা হল। ১৮২৬ সালের ১৮-মে কলকাতা সেন্ট্রাল ফিমেল স্কুলের 
ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বড়লাটপক্রী i 

ora ফিমেল স্কুলের বাড়ি উঠবার আগেই মিসেস উইলসন কাছাকাছি 
একটা বাড়িতে দের একত্র করে পড়াতে আরম্ভ করলেন। তারপর বাড়ি 
উঠল। ১৮২৮ সালের ১-এপ্রল মিসেস উইলসন সে-বাড়ির দ্বার উন্মোচন 
করলেন | 

Priscilla Chapman লিখেছেন : “In Dec. 1899, Miss Ward, 
who has joined Mrs. Wilson from England, to assist in her 
labors, and was left in charge of the Central School, (during 
Mrs. Wilson's temporary absence to the upper provinces, 
seeking, with the benefit of her health, the further extension 
of operations) gives the following report. The daily attend- 
ance of the girls is from one hundred and fifty to two hun. 
dred, divided intó twenty classes, four of which comprising 
fifty girls, are reading the Acts, St. Mathew's gospel, and 
Pearce’s geography, they also write upon slates from dicta- 
tion; six other classes containing sixty girls, read the Bible 
History and other elementary books; the other ten classes 
spell on cards, and learn the alphabet." ৬ 


উল্লেখযোগ্য, শিক্ষয়িত্রীদের শিক্ষাদান fqucr শিক্ষিত করার জন্য সেন্ট্রাল 
ফিমেল স্কুলে একটি নতুন শ্রেণী খোলা হয়েছিল। 


সেপ্টাল ফিমেল স্কুলে একটি শিশ-শ্রেণী খুলেছেন, তাদের শিক্ষার ভার 
নিজেই নিয়েছেন ৷ শ্রেণীর ছাত্রীরা সেন্ট্রাল ফিমেল স্কুলের মধ্যেই থাকত 
মিসেস উইলসনের চেষ্টায় আগরপাড়ায় একাঁট অনাথ আশ্রম হল, ১৮৩৬ 
সালের ২১-অক্টোবর তিনি সেই আশ্রমের ভার নিলেন। . 

১৮৩৭ সালে সেন্ট্রাল ফিমেল স্কুল তত্তাবধানের ভার নিলেন মিসেস 
টমসন ও মিসেস হোয়াইট । ১৮৪০ সালে সেন্ট্রাল ফিমেল স্কুল ছাড়া লোডিজ 
সোসাইটির আরো তিনটি স্কুল ছিল : মির্জাপুর স্কুল; সাকু'লার রোড স্কুল; 
হাওড়া স্কুল | Aa মিলিয়ে প্রায় পাঁচশো Bat! আঁধকাংশই দেশীয় sper 


মেয়ে ৷’ নু 


Ch it <inu——_ 7০ - 


৬০৯৯০ 


করুণাসাগর বিদ্যাসাগর ৬ ১৯৭ 


পুরা নাম: Calcutta Ladies’ Association for Native Female 
Sducation | ১৮২৫ সালের ১৪-জানুআর waive আসোসয়েশন 
প্রাতীষ্ঠত হয়েছে। লেডিজ আ্যাসোসিয়েশনের আধিনেত্রী হলেন মিসেস 
উইলসন। « * 
. লেডিজ আ্যাস্যোসয়েশনের দুটি উদ্দেশ্য : সেন্ট্রাল ফিমেল স্কুলের জন্য 
টাকা যোগাড় করবে; এবং যে-অণ্ডলে লেডিজ সোসাইটির বালিকা-বিদ্যালয় নেই, 
সেই অণ্চলে নতুন বালিকা-বিদ্যালয় ACA | 

দুটি উদ্দেশ্যই যথাসাধ্য সফল করেছে লোডিজ আ্যসোসিয়েশন। 

১৮৩৪ সালে লোৌডজ ত্যাসোসিয়েশন উঠে গেল। 

বাঙলাদেশে রর ইতিহাসে শ্রীরামপুর ব্যাপাটস্ট মিশনের 
একটি বিশিষ্ট ভূমিকা আছে। প্রথমে শ্রীরামপনরের পাদরারা কেবলমাত্র দেশীয় 
EIS বালিকাদের জন্য শিক্ষার ব্যবস্থা করোছলেন। তারপর, দেখা যাচ্ছে, 
উইলিয়ম ওয়াৰ্ড নিজের হাতে নিয়েছেন স্ীশিক্ষা বিভাগের ভার এবং 
শ্রীরামপুরের চতুর্দিকে স্থাপিত হচ্ছে বালকা-বিদ্যালয়। ১৮২৩ সালের 
এ-মার্চ ওয়ার্ডের মৃত্যু হল। কিন্তু শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের স্রীশিক্ষা 
{ভাগের কাজ বন্ধ হল না। শ্রীরামপুরের হিন্দপ্রধানেরাও বাঁলকা-বিদ্যালয় 
স্থাপনে মিশনারদের অকাতরে সাহায্য করেছেন। 

১৮২৪ সালের ৫-এপ্রল শ্রীরামপুর ও কাছাকাছি বালকাশীবদ্যালয়গালর 


সোববয়ে ১৮২৪ সালের ১০-এপ্রিল ‘সমাচার দৰ্পণ’ লিখেছে : “পরীক্ষা 
--৫ এপ্ৰিল সোমবার দিবা দশ ঘণ্টার সময় শহর শ্রীরামপনরের কাছা বাটার 
auae বাবু গোপাল মালিকের বাটিতে শ্ৰীৱামপূরের ও তচ্চতু্দিকিপ্থ গ্রামের 


দুই শত ত্ৰিশ বালিকা একর হইয়াছিল। ইহারদের মধ্যে পাগ জন 
পণ্মন্রিশ জন নানাপ্রকার FAR পুস্তক পাঠ করিয়া সকলকে 


প্ারতোধষিক দিলেন অপর সকলে সন্দেস পাহঃ 
প্রস্থান কারিল। AS প্রহরের পর পরীক্ষা সমাপ্তা হইলে 'রবরেন্ড SLO জন 
মাক সাহেব এ সকল পাঠশালার বিবরণ পাঠ কাঁরলেন তাহা TERT সাহেব 
লোকের তুণ্টি হইল। অপর বালিকারা যে সকল শিল্প কৰ্ম্ম' অর্থাৎ মোজা ও 


aret ও থালিয়া প্রভূত প্রস্তুত কারিয়াঁছিল তাহা দেখিয়া সকলে wee সন্তুষ্ট 


১৮২৮ সালের SAAT পর্যন্ত যে-হিসেব পাওয়া যাচ্ছে তাতে দেখা 
যাচ্ছে যে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের অধীনে বাঙলাদেশের নানাস্থানে তখন 
বালিকাৰ্ণবদ্যালয় স্থাঁপত- শ্রীরামপরে, বারভূমে, ঢাকায়, চট্টগ্রামে, যশোহরে। 

«s ১৮৩৫ সালে উইলিয়ম THOM লিখেছেন : 

“Native Female Schools were begun by the Serampore 

t that settlement in 1823, and there are now two 


missionaries a 
one called the Central school containing 138 


in operation, 


১৯৮ © করুণাসাগর বিদ্যাসাগর 


girls, and a second called the christian village school contain- 
ing 14. . . Recently young christian widows, who were them- 
selves educated in the Missionary schools, have been employed 
as teachers." » uad 


z স্তীশিক্ষা 
স্রীশিক্ষার উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক, চিত হয়েছে 
১৮৪০ সালে কৃফমোহন বন্দ্যোপাধ্যায় ee pila as 
প্রবন্ধ লিখে দুশো টাকা পুরস্কার পেয়েছেন। দা eek 


হিন্দ es, মধ্যে ষে-দুজন স্বরীশক্ষা বিষয়ে উৎকৃষ্ট প্রবন্ধ 


পেয়ে TTT দত্ত এবং 
ey ন ং দ্বিতীয় হয়ে রোপ্যপদক পেয়েছেন ভূদেব 
বারাসতে একটি বালিকা-বদ্যালয় স্থাপিত হয়েছে ১৮৪৭ সালে। এই 
“বিদ্যালয় স্থাপনের মূলে প্রধানত দুজনের নাম whey s 
মিত্র আর প্যারীচরণ সরকার। নবানকৃষ্ণও সাহায্য করেছেন / 
বালিকা-বিদ্যালয় স্থাপন তো দেশাচারবিরুদ্ধ এক নতুন কাণ্ড। এই 
নল কাণ্ড করেছেন বলে প্রাষ্ঠাতাদের কম লাঙুনা' সহ্য করতে হয়নি? 
নবকৃষ ঘোষ লিখেছেন : | 
“প্যারীবাবদ, WAR, এবং এ বালিকাবিদ্যালয়ের শুভানৃধ্যায়ী 


রয় l পাঠকের যেন স্মরণ থাকে যে সে সময়ে স্মীলোকে 
শাখিলে বিধবা হয়, জাতি যায় প্রভৃতি কুসংস্কার বঙ্গীয় পল্লীবািরপড়া 
অন্তরে বদ্ধমূল I এমনকি একজন সম্ভ্রান্ত ইংরাজ কর্মচারী se. 
বারাসতের বালিকা বিদ্যালয় পরিদ্শার্থ আসিয়া একটা দ:গ্ধপোষ্যা বালিকা? 
চিবুকে হাত দিয়া আদর করাতে জাতিনাশ আশঙ্কা করিয়া বারাসতবাসিগ্ণ 
ধার রা et 

যাহা WALA, ও ত য় TANS যে কেবল বাচনিক কট:বাক্য 
বা সামাজিক নিগ্ৰহ সহ্য করিতে হইয়াছিল এরুপ নহে, এক সময়ে স্থানীয় 


* মধদসূদন ও ভূদেব সে-সময়ে দ্বিতীয় সিনিয়র শ্রেণীর mi প্রথম শ্রেণীর ছাৱেরা 
এই প্রতিযোগিতায় যোগ দেয়নি। প্রমাণের জন্য দ্রন্টব্য : General Report on Pub- 
lic Instruction in the Lower provinces of the Bengal Presidency 
for 1842-43, Appendix K, p. Ixxiv. 


করদণাসাগর বিদ্যাসাগর ১৯৯ 


জনৈক জমিদার সত্যসত্যই তাহাদিগকে দেশাচার ও হিন্দুধর্্মীবরোধী সিদ্ধান্ত 
করিয়া, ডাকাইত দ্বারা হত্যার চেষ্টা করিয়াছিলেন? 


বেথুন সাহেব কেম্ব্রিজের একজন প্রখ্যাত ছাত্র । বেথুন সাহেব চিরকুমার। 
১৮৪৮ সালের এপ্রিলে তিনি এদেশে এলেন ৷ কাউন্সিল অফ এডুকেশনের 
সভাপাতি হলেন। 

কলকাতায় একটি বালিকা-বিদ্যালয় স্থাপনের ইচ্ছার কথা বেথুন সাহেব 
সকলের আগে বলেছেন রামগোপাল ঘোষের কাছে। 

১৮৪৯ সালের ৭-মে, বেথুনের বালিকা-বিদ্যালয় স্থাপিত হল। এই 
বালিকা-বিদ্যালয় স্থাপনে বৈথুনকে বিশেষভাবে সাহায্য করেছেন রামগোপাল 
ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ও মদনমোহন OSTA | 

১৮৪৯ সালের ১০-মে (বৃহস্পাতিবার) ‘সম্বাদ ভাস্কর’ Tear, স্বীলোক- 
MOA স্বাধীনতার শুভানুষ্ঠান' শিরোনামে লিখেছে : 


বাহির শিমুলিয়া পল্লীতে ARS বাব; দাক্ষিণারঞজন মুখোপাধ্যায়ের যে বৈঠক- 
থানা আছে উদ্যান মধ্যস্থ d প্রশস্ত রম্য গৃহ বালিকাদিগের শিক্ষালয় হইয়াছে, 
চতুদ্দিগে প্রাচীর বেষ্টিত বাগানের দাক্ষিণ দিগে দাক্ষিণবাব; একমান্র দ্বার 
রাখিয় স্ত্রীলোক ভিন্ন অন্য পুরুষ কেহ তথায় 


রাখিয়াছেন, সে দ্বারে প্রহরী 
রা রাম পারবেন না, বোধ হয় স্রীলোকাঁদগের বিদ্যাভ্যাসের বানধবেরা 


বালিকাদিগের সংখ্যা বৃদ্ধি হইবে, আ 
erai নটা পৰ্য্যন্ত বালিকারা শিক্ষা করিবেন, ভরসা কার যুব 
না ন করিয়াছেন তাঁহারা আরো উত্তমরূপে মনোযোগ 


রতে পানে femmes সমাজাধিপতি AS বেথুন সাহেবকে AAR 
নমস্কার করি তাঁহার অনগ্রহে কাঁলিকাতা AHA লি গর 'বদ্যাভ্যাসের 
ন স্থাপিত pec অবস্থার বিষয় বন কারতে বিলে দার 
Benet কারা ক লাকা দাগের Tae বিষয় ST 
রাতে পুরি না ego meat দিবার আটা 
LN : বাহর্বাটীতেও আসিতে পারেন না, হিন্দজাতির 


একে তা ae Te দেরগৃহে পজোদি সময়েতেও স্মীলোকদিগের সাধ্য 


হয় না পুরুষগণের ন্যায় : ই 
কাঁরতে পারেন? তাহারা প্রকার পরাধীনাবসথায় আছেন, ইহার কারণ এ 
18৯1 বা এই রক্ষা হয় নাই এই জন্য হিন্দ: মহাশয়েরা নারী 


নর উপধান্তস্থান যেপর্যন্ত প্রস্তুত না তাঁহার 

হয় তন্মধ্যে দাক্ষণাবাব; তাঁহার 

টিন নু ইবন না, এবং উক্ত বাব ১৩৩৩ a দাবা তাঁহার 
E ভূম ক্রয় কারয়াছলেন য় করণার্থ এভাঁম প্রদান 


হামা কলে, এক সহ টাকা দিবেন, আর ওঁ বিদ্যাগারের জন্য বগা 


প্রথমদিন একুশজন ছাত্রী এসেছিল কিন্তু বিৱ;দ্ধবাদদের অ 
হর কে সাত হয়ে মেলা ANo জয় হয়ান MoS ছারা 
৮৮৮৮2 zatı k 
র কাছ থেকে নেওয়া হত না, Wine তাদের বিনামূল্যে 
দেওয়া হত। বিদ্যালয়ের যাবতীয় খরচ দিতেন বেথুন সাহেব, me মু 
তাঁর আটশো টাকা খরচ হত। . 
১৮৫০ সালের ১-এপ্রল ড্যালহাউসি লিখেছেন : 


“Mr. Bethune has, in my humble opinion, done a great 
work in the first successful introduction of Native Female Edu- 
cation in India, on a sound and solid foundation; and has 


^ 


করুণাসাগর বিদ্যাসাগর ২০১ 


earned a right not only to the gratitude of the Government 
but to its frank and cordial support,” >> 

বেথুনের বালিকা-বিদ্যালয়ের প্রথম দিনেই ভৰ্তি হয়েছে মদনমোহন 
তকলিঙ্কারের দুই মেয়ে--ভুবনমালা ও কুন্দমালা। মদনমোহন নিজের দুই 
গিয়ে ছাত্রীদের পড়িয়েছেন, “বিশেষতঃ বালিকাগণের শিক্ষা সংসাধন কারবার 
আশয়ে' বই লিখেছেন। 

স্ৰাশিক্ষার সপক্ষে মদনমোহন সক্রিয় ভূমিকা নিয়েছেন, সেজন্য মদন- 
মোহনের উপরে লোকের বিশেষ আক্লোশ। কোথাও পশ্ডিতে-পশ্ডিতে দেখা 
হলেই কেবল কথা হয় : ওরে মদনা করলে কি? ওরে মদনা করলে কি?১২ 

১৮৫০ সালের দ্বিতীয়ার্ধে মদনমোহন তর্কালঙ্কার স্বীশিক্ষার সপক্ষে 
'সব্বশদভকরা পন্রিকা'য় একটি দীর্ঘ রচনা িখেছেন। এই রচনাটি সম্পর্কে 
রাজনারায়ণ বস; উত্তরকালে লিখেছেন : “স্ত্রীশিক্ষা বিষয়ক এরুপ উৎকৃষ্ট 


র রচনাটি 

৮০875 
এই মহানগরীতে এবং বারাসতে ও অন্যান্য কতিপয় স্থানে স্থান 
সংস্থাপিত হইয়াছে। এই শ্রেয়স্কর বিষয় TW প্রচারিত কারবার নিমিত্ত 
কএকজন মহাত্মা প্রথমতঃ HOS স্বরূপ হইয়া আপন আপন কন্যাসন্তান- 
দিগকে wee পাঠস্থানে নিয়োজিত কাঁরয়াছেন। এ ভদ্র মহাশয়ের সৰ্বদাই 
মনের মধ্যে এইরুপ প্রত্যাশা করেন যে স্বদেশস্থ সমস্ত ভদ্র ব্যান্তই তাঁহাদের 
দৃঙ্টান্তের অন্নবস্তা হইয়া স্ব স্ব কন্যাগণের অধ্যয়ন সম্পাদনে IRS 


প্রবৃত্ত হন। 
E য় অদ্যাপি কেহই এই শ্রেয়স্কর বিষয়ে কিছুই 
নি কুসংস্কার ও ভ্রান্তি জালে মুগ্ধ ও ভ্রান্ত 
"Leer বিষয়ের ভাবি উপাদেয় ফল বোধগম্য করিতে পাঁরতেছেন না, 
eal ংস্কারমূলক কতকগ্ালিন que ও আকি্িংকর আপত্তি উপস্থাপিত 
aim db মণ্গল ব্যাপারের প্রাতবন্ধকতাচরণ করিতেছেন। 
তাঁহারা কহেন 
কর্মের গনী যে সকল মানসিক শান্ত ও ব্াদ্ধবৃত্তির 
এ? রোকন লারা লে a শিখতে পারে না। 
দ্বিতীয়। স্রশজাতির বিদ্যাশিক্ষার ব্যবহার এদেশে কখন নাই, এবং শাস্নেও 
প্রাতীষদ্ঘ আছে; অতএব লোকাচারবিরদদ্ধ ও SUIS তিবিদ্ধ ব্যাপার কদাচ 
Mee ye পারোবদাশিক 1 করিলে দুর্ভাগ্য দুঃখ ও পাঁতাঁবয়োগ 
vu হইয়া চিরকাল কণ্টে জীবনযাপন কাঁরবেক অতএব এতাদ্‌শ 
দোষ হিত বিষয় জানিয়া শুনিয়া পিতা মাতা কেমন করিয়া প্রাণসমান 
ব ^ us দারণ দঃখার্ণবে নিক্ষিপ্ত করিতে পারেন। 


করিবেক, এবং পরিশেষে দশ্চরিত্রা 
কুলকে পতিত করিবেক; অতএব S 


২০২ করুণাসাগর বিদ্যাসাগর 


রাখাই উচিত, কদাঁপ জ্ঞানপথের সোপানপ্রদর্শন করা উচিত নয়। 

পণ্চম। এই সমস্ত WS ও অদৃন্ট ‘দোষ উল্লজ্ঘন কাঁরয়াও যদ্যাপ mt- 
জাতিকে 'বদ্যাশিক্ষা প্রদান করা যায়, তাহাতেই বা ফল ক? ইহারা চাকর 
করিতে পাঁরবেক না, কোন সাহেব শুভার সঙ্গে আলাপ পরিচয় কারতে 
পাঁরবেক না, এবং হাট বাজারে বসিয়া বা কোন দেশ দেশান্তরে গমন করিয়া 
বাণিজ্য কার্যযও সম্পন্ন করতে পারিবেক না; কুলের কামিনী অন্তঃপুরে বাস 
করে তাহার বিদ্যাশক্ষায় কিছুই ইন্টাপান্ত নাই, প্রত্যুত অনিষ্ট ঘটবার জম্পূর্ণ 
সম্ভাবনা | 

আমরা শাস্ত্র, ন্যায় ও LS অনুসারে তাঁহাদিগের এই সমস্ত আপত্তির 
প্রত্যেকের সমর্থ উত্তর প্রদান করিতে প্রবৃত্ত হইতোঁছ। আমাদিগের প্রদত্ত উত্তর 
যদি অশাস্তরীয়, অন্যাধ্য, অযৌক্তিক ও পক্ষপাতমৃূলক বাঁলয়া পক্ষপাতাবহণন 


প্রথম আপাত্তর প্রত্যুত্তর দিবার পুন্বে আমরা আপাত্তিকারক মহাশয়াঁদগকে 
À কাঁরতে সমর্থ নয় এরূপ 
সংস্কার তাহারা কি মুল হইতে সংগ্রহ কারয়াছেনঃ আর কোথায় বা এসত 
Tors উপলব্ধি কাঁরয়াছেন, যে স্বীজাতিরা যথা নিয়মে বিদ্যাভ্যাসে প্রবত্ত 
হইয়াছিল, শিক্ষা উপকরণ WLM উপস্থিত ছল, 'বচক্ষণ উপদেশক যথা- 
নিয়মে উপদেশ দিয়াছিলেন কিন্তু কোন ফল WOW নাই, স্রগণেরা সকলেই 
xc. হইয়াছিল। বোধ করি আপাত্তকারক মহাশয়েরা এই প্রশ্নের qui 
উত্তর দিতে পারিবেন না, এবং কোথাও এতাদৃশ উদাহরণ দেখাইতে পারবেন 
না। অতএব তাঁহাঁদিগের এই আপত্তি কেবল অমূলক কল্পনা দ্বারা উদ্ভাবিত 
মান্র। ভাল তাঁহারা একবার প্রক্ষপাতশুন্য চিত্তে চিন্তা করিয়া দেখুন না 
কেন, স্তরীজাতিরা কেনই বা শিখিতে পারিবেক না। তাহারা কি মানুষ নয়? 
সচেতন জীবমধ্যে পারগণিত নয়? তাহাতে কি ব্দ্ধিবাত্ত নাই? মেধা নাই? 
তকশিন্তি 


বিশ্বাঁপতা স্ত্রী ও পুরুষের কেবল আকারগত কিপিং ভেদ সংস্থাপন 
করিয়াছেন মান্র। মানসিক শক্তি বিষয়ে কিছুই ন্যনাধিক্য স্থাপন করেন নাই। 
অতএব বালকেরা যেরূপ শিখিতে পারে, বালিকারা সেরূপ কেন না পারবেক? 
বরং কেহ কেহ বোধ করেন শৈশবকালে বালক অপেক্ষা বাঁলিকারা 'স্বভাবতঃ 
ধীর ও মৃদু হয়, এ নিমিত্ত অধিকন্তু শিক্ষা করিতে পারে। এ 1বষয় আমরা 
পরাঁক্ষা করিয়া দেখিয়াছি, এক স্থানে এক অপাদান হইতে এককালে বিদ্যারন্ভ 
করিয়া বালক অপেক্ষা বালিকারা অধিক শিক্ষা করিয়াছে। আপাত্তকারক 
মহাশয়েরা চক্ষুরুন্মীলন করিয়া দেখুন কত শত বিদেশীয় নারশঈগণ বিদ্যা- 
লঙ্কারে অলঙ্কৃত হইয়া স্বীজাতির শিক্ষাশক্তিমত্তার দেদীপ্যমান প্রমাণ পথে 


করুণাসাগর বিদ্যাসাগর ২০৩ 


দণ্ডায়মান রাহিয়াছে। অতএব আমরা ভরসা কাঁর অস্মন্দেশীয় লোকেরা 
স্রজাতির শিক্ষা করণে শান্ত নাই বলিয়া আর অমূলক অকাণ্ডৎকর TA 
আপত্তি উত্থাপিত করবেন না। A 
saca বিদ্যাভ্যাস, ব্যবহার ও “alee বলিয়া যে আপাতত 
উত্থাপিত করেন ইহা কেবল VAS eT ও অদূরদর্শিত্ব নিবন্ধন, সন্দেহ নাই ॥ 
কারণ আমরা অতি প্রাচীন কালের ইতিহাস গ্রন্থে দোখতে পাই, ভারতবাঁয় 
SEI বাল্মীকির 


কাঁমনীগণেরা নানাবিধ বিদ্যার আলোচনা করিতেছেন। z 
শিষ্যা আন্রেয়ী SATA পাঠানশালনের প্রত্যহ দর্শন করিয়া জন- 


র করিয়া বালতে পারি আপাত্তকারক z র 
sor eres আছেন এবং তানোরে বিবাহাদি শংভকম্মেন দিন ও em 
করিয়া থাকেন । অনেকে স্বচক্ষে দৌখয়াছেন, কাল 
paat e এক রমণণী বারাণসীক্ষেত্রে মঠ নিৰ্ম্মাণ করিরা 


হঠশীবিদ্যালঙ্কার নামে প্রসিদ্ধ 
বিদ্যাদান কায়াছেন। আমরা অনুসন্ধান করিয়া আরো 
ভার ছিব উল্লেখ কারতে পারি, কেবল পাঠকবর্গেরা 


কতকগযালি পণ্ডিতা মি নাম ; 
ই বরই বিদ্যাননশলনের প্রথা প্রচলিত ছিল। যাঁহারা বিদ্যা দ্বারা 
ৰ রগ লাভ কারা লি ও সম্ভাবনাৰ 
তাহাদিগেরি নাম এ উহা তহাসগ্রন্থ না থাকাতে, হয় ত অনেকানেক প্রাসদ্ধ 


২০৬ করুণাসাগর বিদ্যাসাগর 


দোষ ও অধন্মপ্রবাত্তরুপ মহারোগের শান্ত নিমিত্ত বিদ্যাই একমাত্র মহৌষধ d 
হিতাহিত কাৰ্য্যাকাৰ্য্য qna Cru a উপদেশের নিমিত্ত বিদ্যাই মহাগুরু স্বরূপ ৷ 
শ্রদ্ধা শান্তি ও ধৰ্ম্মপথের পাল্থগণের পথপ্রদর্শন নিমিত্ত একমাত্র সার্থ 
হইয়াছেন ৷ অতএব বিদ্যালোকসম্পন্ন ie "zx কি স্ত্রী কেহই wooisq ও 
অধৰ্ম্ম'পরায়ণ হইতে পারেন না, তাহা হইলে বিদ্যার মাহমা এতাদ্‌শ গুরুতর- 
রূপে কোন বিচক্ষণ Hise অঙ্গীকার কারতেন না। সুতরাং বিদ্যাভ্যাস কাঁরলে 
' স্ত্রীলোক দুশ্চরিত্র অহত্কৃত ও মুখর হইবে এ কথা কথাই নয়। 

স্্ীলোককে বিদ্যা শিখাইলে কি ফল হইবে, এই ABT আপত্তিই প্লাতপক্ষ- 
গণের প্রধান আপত্তি বোধ হইতেছে। কারণ তাঁহাঁদগের male বিষয়ে 
যাবতীয় আপত্তি, বিদ্বেষ, বিতৃষ্ণ ও অনুৎস্যহ সকাল এতম্মুলক Blew 
হইরাছে, এবং এর নপ হওয়াও নিতান্ত বিস্ময়াবহ নহে, যেহেতু প্রারপ্সিত 
বিষয়ে প্রয়োজনাভাব দর্শন হইলে কাজে কাজেই তাদ্বিষয়ে অরুচি, অনুংসাহ 
ও AMT AT জন্মিতে পারে। অতএব আমরা এই আপী্তির সাঁবস্তর "উত্তর 
এবং স্তীজাতকে বিদ্যাভ্যাস করাইলে যে যে মহোপকার দার্শবে তাহা সপ্রমাণ 
উল্লেখ কারতেছি। 
ধনোপাত্জনি করা, সময়ে সময়ে সভা ও সমাজস্থলীতে অনর্গল বন্তৃতা করা, 
এবং MACAU সন্নিধানে খ্যাতি প্রাতপান্ত লাভ করা, এই সকলই বিদ্যা: 
ভ্যাসের মুখ্য ফল। কিন্তু আমরা নিশ্চয় বাঁলতে পার, তাঁহারা নিতান্তই 
অদূরদশ্ন ও অত্যন্ত ভ্রান্ত। বিদ্যা যে কি অদ্ভুত পদার্থ, এবং তাহার ফল 
যে কি উপাদেয় ও কত মহৎ তাহা কিছুই জানেন না। জানলে কখনই এই 
সকল তুচ্ছ বিষয়কে বিদ্যার মুখ্য কল বলিয়া জ্ঞান কারিতেন না। যথার্থ "বিদ্যা 
হইলে এই TAA আর এক প্রকার TL হয়, তাঁহার বুদ্ধিবৃত্তি সকল 
‘নৈসৰ্গিক দোষসমূহনির্মন্ত হইয়া কেবল, গ:ণগ্ৰামে PRS হয়। তাঁহার 
অন্তঃকরণে এমত কোন অনিব্বচনীয় অলৌকিক জ্যোতিঃপণঞ্জ PULS হইতে 
থাকে যদ্দ্বারা সমস্ত অজ্ঞানতমোরাশি বিনাশিত হইয়া যায় এবং বিশ্বের সমুদায় 
"eg তাহার নিকট স্ফুটরূপে. অবভাসিত হইতে থাকে । TS ইন্দ্রিয় সকল 
তাঁহার শাসনের অন্বস্তাঁ হইয়া কেবল যথার্থ পথে পৰ্য্যটন ও তত্ত্বের অন:- 
শীলনে প্রবৃত্ত হয়। দয়া, দাক্ষিণ্য, ধৈৰ্য্য SITES TIN গ:ণগ্ৰাম তাঁহার হৃদয়ে 
আসিয়া নিত্য অধিষ্ঠান করে। কাম ক্রোধ লোভ ঈর্ষা দ্বেষ মাৎসর্য প্রভৃতি 
দোষবর্গ তাঁহার "চত্তক্ষেত্রে আশ্রয় না পাইয়া হতাশ হইয়া স্থানান্তরে প্রস্থান 
করে। শাঠ্য কাপট্য পৈশনন্য প্রভাতি দস্যগণের প্রবেশাবরোধ নিমিত্ত তাঁহার 
চিত্ত নিত্যই বন্ধকবাট হইয়া থাকে। তাঁহার মুখমণ্ডল এমত সৌম্য আকার 
ধারণ করে যে দর্শন মাত্রেই দর্শকগণের অন্তঃকরণে হর্ষ ও ভান্তির AGR হয়। 
"তানি দক্ষিণ হস্তে সত্য ও বাম হস্তে ন্যায় এই উভয়কে অবলম্বন করিয়া 
অকুতোভয়ে সকল ব্যাপার সমাধান করিতে থাকেন। সংসারের সকল ব্যন্তিই 
তাঁহার আত্মীয়, একবারো কাহারো প্রতি অনাত্মীয় ও শন্ল,ভাব at আবির্ভাব 
হয় না; সুতরাং বিবাদাবিসম্বাদ কুতর্ক কলহ জিগাঁষা দম্ভ, তাঁহার চিন্তাপথে 
অবতধর্ণই হইতে পারে না। অধিক ক? এই দুঃখময় সংসার তাঁহার সান্নিধানে 
কেবল সখের নিধানরুপে ভাসমান হইতে থাকে। অতএব এতাদৃশ বিদ্যাবান্‌ 
মহাপুরুষ কি তুচ্ছ ধনোপাজ্জনকে পরম AAT বোধ করেন? লোকসমাজজে 
ager করা কি তাঁহার পক্ষে *্লাঘ্য কর্ম্ম বলিয়া পরিগণিত হইতে পারে? 


শ্রবণ কাঁরলেই ইহার পর্যাপ্ত প্রমাণ পাওয়া TA! ডুবাল রাজপ্রসাদলাভের 


বিষয়ে এমত উদাসীন ছিলেন যে রাজবাটার মধ্যে বহ কাল বাস করিয়াও রাজ- 
মথুরানাথের বিদ্যা ও পাণ্ডিত্য শ্রবণ কৰিয়া 


গ্রস্থ। রাজা তাঁহার সেই সাংসারিক দুর য় 
pl রবার প্রশ্ন কারলেন ১ নাজ 
আজ্ঞা করিলে আমি তাহা পুরণ কাঁরতে প্রস্তুত P" মথুরানাথ 
. SR Ges করিলেন আমি চারি ers চিন্তামণি গন্ধের Srta Se 


উদার মুখ্য ফল বলিয়া বোধ করেন ভাঁহাদগকে দু 


রূপে পারগাঁণত আছে। তাঁ gap অবলা ধন uS রেলে তিনি 
R কাঁরয়া লইয়া যাইত, এইর:পে (ত 


শত শত ব্যান্তর নাম 


২০৮ করদণাসাগর বিদ্যাসাগর 
FA S অন্যবিধ কারক দ্বারা বিলাতের যে রমণী অর্থোপাজ্জরন কারতে না 


পারেন এমত দেখিতে পাওয়া যায় না। 
ইউরোপের Te ধনী ক দারিদ্র সকল পরিবারের মধ্যেই দৌখতে পাওয়া যায় । 
hee সল্তানগণকে তাঁহারা প্রথমেই বিদ্যারম্ভাৰ্থে প্রায় প্রেরণ করেন 


এবং সেই অকৃত্ৰিম বাৎসল্য ও অনুপম স্নেহ সহকারে শিশ:গণের চিত্তক্ষেতরে থে 
সকল উপাদেয় উপদেশ বাঁজ বপন করা হয় সেই সকল বাঁজ অত্যল্পকাল ময়ে 
Giron হইয়া ইউরোপাঁয় জাতিকে abi 'বদ্যাফলে ভূষিত করিতেছে 
এক্ষণে ভুমণ্ডলে বিদ্যা বিষয়ে উহাদিগের effera অথবা তুল্যকক্ষ মনে 
আর পাওয়াই যার না। অতএব অস্মদ্দেশীয় লোকেরা বিবেচনা করিয়া দেখন 
বে বাল্যকালে জননীর দত্ত উপদেশ ও গুরুমহাশয়ের উপদেশ এ উভয়ের বান 
ইতর বিশেষ হইয়া থাকে আমাদের দেশস্থ শিশ:গণ পঞ্চমবর্ষ অত = 


ভা তাহার নিকটেই বাইতে চায় না, উপদেশ গ্রহণের ত কথাই নাই? fare 


পণ্ডবৰ্ষ পৰ্য্যন্ত অপেক্ষা করণের প্রয়োজন কিঃ র প তাহারা 
জননীর ক্রোড়ে উপবিষ্ট হইয়া একবার তাঁহার সংধাসোদর পরো go 
ও একবার তাহার মখচন্দ্রবিনিঃসৃত অনুপম উপদেশ গ্রহণ কারতে পারিত। 
এবং Cig অকৃত্ৰিম স্নেহ মিশ্রিত সংললিত উপন্যাস ছলে কত শত মহোপকারক 
বিষয়ের শিক্ষা লাভ শৈশবকালেই সম্পন্ন হইত। 

আপাত্তিকারক মহাশয়েরা মনোমধ্যে ভাবিয়া দেখুন, এতদ্দেশে ruens 
বিদ্যাভ্যাস না থাকাতে তাহাদের স্বণপারিবারেরা কির্‌প দুরবস্থা spesa 
যাত্রা সন্বরণ করিতেছে, এবং তাঁহারাই বা স্বয়ং মূর্খ পাঁরবরবর্গ বেষ্টিত হইয়া 
কত MG কালহরণ করিতেছেন। যাহার সহিত চিরকাল এক শরাঁরের ন্যায় 
বাস করিতে হয়, যাহার সুখে AAT, দুঃখে দুঃখী হইতে হয়, এবং শাস্তরানূসারে 
যে ব্যক্তি শরীরের অৰ্ধ বলিয়া পরিগণিত হয়, সেই সহ্ধাম্মিণী পশুর মত 
ঘোরতর মুর্খ ইহা অপেক্ষা আর কি অধিকতর কষ্ট ঘাটতে পারে? গৃহের 
অবোধ স্্রীজাতিরা সৰ্ব্বদাই সংসারে সামান্য বিষয় লইয়া পরস্পর এমত 
ঘোরতর কলহ উত্থাপিত করে যে তন্নিমিত্ত তাহারাই কেবল স্বয়ং অশেষ ক্লেশ 
সহ্য করে এমত নহে, গৃহস্থ ব্যন্তিকেও সাতিশয় MAS করে। এবং কখন কখন 
সেই কন্দল অত্যন্ত অনর্থেরই হেতু হইয়া উঠে। আমরা নিশ্চিত বলিতে পারি 
এতৃদ্দেশে কি ধনাঢ্য কি. দারিদ্র এমত পারিবারই নাই যাহার গৃহে সৰ্বদা 
স্বীজাতির নিরর্থক কন্দল উপস্থিত হয় না ও তজ্জন্য পাঁরবারের FON 
কম্টভোগ করিতে হয় না। অতএব স্তীজাতির এই প্রকার Faq কন্দল 
নিবারণের উপায় বিদ্যা শিক্ষা ভিন্ন আর কি আছে? 

গৃহের স্ত্রীবর্গেরা অনেকেই এমন অবোধ যে, গৃহস্থের দুঃসময় দুরবস্থা 
ও অসঙ্গতির প্রতি একবারও নেত্রপাত করে না, কখন পুরোহিতের প্রতারণায় 
কখন বা প্রাতিবেশিগণের কুমন্্রণায় মুগ্ধ হইয়া অশেষ বায়ায়াসসাধ্য বৃথা 
TOMASI সঙ্কল্পরুট হয় এবং তজ্জন্য গৃহস্বামীকে যংপরোনাস্তি বিব্রত 
করে। বোধ কারি ইহা কেহই অস্বীকার কারিবেন না, অস্মদ্দেশীয় স্ব্রগণেরা 


করুণাসাগর বিদ্যাসাগর ২০৯ 


বিদ্যারুপ অলঙ্কার না থাকাতে স্বর্ণের অলঙকার ও সংচিক্ধণ বসনাদকে 
পরম পদার্থ বালয়া গণ্য করে, এবং কোন প্রাতবোশনীকে আপন অপেক্ষা 


রি ND $ 
লাষণী পত্নীও সকল সুখের নিদানভূত প্রাণাধিক 'প্রয়তমের নিকট প্রার্থনাভঙ্গ 
দুঃখে দুgীখনী ও আপনাকে অভাগিনী জ্ঞান কাঁরয়া চিরকাল অস্বচ্ছন্দচিত্তা 
হইয়া থাকে। সুতরাং দম্পতীর পরস্পর এইরূপ অসন্তোষ জান্মলে আর 
সাংসারক সুখের বিষয়ক কি রাহল? কিন্তু যাঁদ এ অবোধ অবলাগণের 
শরীরে বিদ্যারুপ অলঙ্কার সম্পূর্ণরূপে সমার্পত হয়, এবং যাঁদ সেই 'বদ্যা- 
রূপ অলঙ্কার প্রভাবে সামান্য অলঙ্কার সম্ভারকে শরীরের ভার ও অসার - 
বাঁলয়া বোধ জন্মে, তাহা হইলে অস্মদ্দেশীয় জায়াপতীর এ অপাঁরহার্য্য Te 
ৰক একেবারে দূরীভূত হইবে না? এবং তাঁহারা স্বচ্ছন্দে কি প্রণয়সুখ সম্ভোগ 
কাঁরতে পারবেন না? 

এতদ্দেশীয় স্বজনেরা আপন আপন গৃহকর্্ম সমাধা কাঁরয়া মধ্যে মধ্যে 


আলাপপ্রসঙ্গে নানা অসাধু কল্পনার উদ্ভাবন কাঁরতে থাকে। কোন প্রকারেই 
আঁস্থর চিত্তকে সংস্থির করিতে পারে AT! এই প্রকারে অনেক রমণার ব্যাঁভচার 
দোষ স্পর্শও হইয়া থাকে। এরূপ দুর্ঘটনা হওয়াও {নিতান্ত অসম্ভাবনীয় 


শাস্রানূশীলন রস আস্বাদন কাঁরয়া সুখে কালঘাপন কারবার সামৰ্থ্য থাকিত, 
তাহা হইলে কদাপি অন্তঃকরণে wwe বা দুশ্চিন্তার আবিৰ্ভাব হইত না, 
এবং দ্বব্বশ HES ইন্দ্রিয়ণণ কখনই তাহাঁদগের নিচ্কলঙক Tem wp চারন্রকে 
সকলঙ্ক ও অপবিত্র করিতে পারত AT! 


কন্দল কলহ পারিত্যাগ করিয়া mut তর্ক বিতর্ক দ্বারা সুখে কাল্হরণ 
কারতেছে। সাবির্লী পঞ্চমী অনন্ত পিপাঁতকী প্ৰভৃতি ব্রতোপবাসানহ্ঠোনে 
পরাঙ্মুখ ও ত ও 'বলটত্জিতা হইয়া ইতিহাস Parent পুস্তকে 


১৪ 


২১০ কর,ণাসাগর বিদ্যাসাগর 


পারায়ণব্রতে দীক্ষিতা হইতেছে। স্বামিস্লিধানে তুচ্ছ বসন ভূষণাদি প্রার্থনার 
কথা পারহরণ ALAS বিশুদ্ধ কাব্যালঙকার বিষয়ক প্রসঙ্গে স্বয়ং সুখিত ও 
প্রিয়তমকে সুখারিত কারতেছে। কেহ্‌ বা করকমলে 'বাচত্র তুলিকা ধারণ 
করিয়া চিত্রপটে বিবিধ জগতা পদার্থের চিত্র বিন্যাস করিতেছে। কেহ বা সূচী 


সপ্টারাদি গবেষণা কারতেছে। তখন আমাঁদগের fs সুখের অবস্থা উপাস্থত 
হইবে, এবং কত সুখেই বা এই সংসারযান্রা নির্বাহ করতে পানিৰ ৷ 


TROT অধ্যবসায়ে আরোহণপূর্বক আপন 
আপন নন্দিনী ও গহণ প্ৰভৃতি স্বীপারবারকে বিদ্যাভ্যাস weer নিয়ো 
করেন। 

আমাদিগের বোধ হইতেছে এ দেশের হতভাগা সাঁমান্তনীগণের দুরবস্থা 
দর্শনে করুণাময় বিশ্বকর্তার অন্তঃকরণে করুণার HV হইয়াছে এবং সেই 


য় অত দর দেশ হইতে একজন উদাত্ত মহানন্ভব TETAS d 
সংকন্ম' সম্পাদনের নিমিত্ত আনিয়া দিয়াছেন। এই মহাত্মা বদ্যাদান বিষয়ে 
টিন RIT তেমনি উৎসাহগবণসম্পন্ন, এ দেশের অবস্থান:সারে এক্ষণে npa 
| Blea নিতান্ত আবশ্যক ইনি বধার্থতই সেই র্‌প। বোধ কার By মহা 
নাম, সকলেই অবগত আছেন। ইনি এক্ষণে আমাদের দেশে শিক্ষাসমাজের 
TNTE ইহার নাম অনরেবল ভিফ্কওয়াটার বাঁটন। ইনি সেই meh 
Ser সবরের আভপ্রেত সাধন কারবার নিমিত্ত গত বর্ষে এই মহানগরাঁতে তা 
বাঁলকা য় সংস্থাপন কারয়াছেন। স্বয়ং আসিয়া সব্ব'দা তত্ত্বাবধান 
করেন ৷ এবং সেই বিদ্যালয়ের যখন যে সকল নিত্য নোমাত্তক ব্য়াদির 
হয়, উত্ত মহাত্মা একাকী অকাতরে তৎসমূদায় নিৰ্ব্বাহ কারতেছেন। 


সিদ্ধ বদ্ধমূল কুসংস্কারের একান্ত বিধেয়। ভদ্রাভদ্র কিছুই করেন 
কেবলা গতানুগতিক ন্যায়ে পরান পদবীর অনুসরণ কারয়া থাকেন। কিন্তু 
তাহারা বাল্যাবধি প্রসিদ্ধ প্রসিদ্ধ ‘বিদ্যালয়ে ইউরোপায় বিদ্যার অন শীল 
করিয়া কৃতবিদ্য হইয়াছেন, ন্যায়-নীতি পদার্থ-মণীমাংসা প্রভাত পাঠ করিয়া 
সত্যাসত্য নিৰ্বাচন করিতে সমর্থ হইয়াছেন, নানাবিধ ইতিহাস গ্রন্থ পাঠ বায় 
নানা দেশের আচার ব্যবহার চরিত অবগত হইয়া অন্তঃকরণের কুসংস্কার দোষ 


করুণাসাগর বদ্যাসাগর ২১৯ 


শোধন করিয়াছেন, এবং সৰ্বদা স্বদেশের দুর্দশা বিমোচন ও মঙ্গল সম্পাদন 
কারবার আকাঙ্কায় কথাপ্রসঙ্গে কত প্রকার AS AAS সম্কল্পে US 
হইয়া থাকেন। তাহারা এই অবসর পাইয়া অবশ্যই আহনাদে প্রফল্ললাচত্ত হইয়া 
এক উদ্যমেই এই মহৎ কর্মের GAS অগ্রসর হইবেন, এবং সাধ্যান সারে 
এ বিদেশীয় বান্ধবের সাহায্য দান কারবেন। হা! আমরা কি দারুণ জুমে 


প্রভাত সমুদায় গুণের পাঁরচয় প্রাপ্ত হওয়া শগয়াছে। এক্ষণে আমরা এক 
পার কাযা, এ দেশের মৃত্তিকায় যথাৰ্থ উৎসাহী ও যথাৰ্থ হিত্কারাঁ 
মনুষ্য জন্মিতে পারে AT! অতএব এ দেশ মধ্যে স্বরীশিক্ষা অথবা বিধবা বিবাহ 
প্রীত যে fem, মহৎ কাৰ্য্য যখন ঘটবে, তাহা বিদেশী লোকের অর্থ 
SO জাতির হস্ত দ্বারাই সম্পাদিত হইবে, দেশের লোক কেবল হা 
কাঁরয়া চাহিয়া রহিবেন। বরং পারেন ত সাধ্যানসারে প্রতিবন্ধকতাচরণ কাঁরতে 
ক জর না। কি ever বিষয়! কি লজ্জার বিষয়! e বণ 
মহাশয় যে আমাদিগেরি কন্যাসন্তানগণের শিক্ষার্থে প্রাণপণে যত্ন করিতেছেন 
মুহা ৰে আশ কা spp erum না, তিনি যে কা আম ৰ 
কারবার নিমিত্ত কায়মনোবাক্যে অশেষ আয়াস পাইতেছেন ইহা একবারও 


ও অপের পান পরই কেরা যে প্রকার অসম্ব্যবহার কাঁরলেন, wur FO 
সত এ নানক মনে কারিতেছেন, আমরা বোধ কি তাঁহারা এ দেশকে TFS 
পাষণ্ড বালয়া নিরন্তর ভর্ঘসনা করিতেছেন সন্দেহ নাই ৷...” 


বেথনের বালিকা বিদ্যালয়ের জন্য স্থায়ী জমিবাড়ি দরকার। সেরে 
দক্ষিণারঞ্জন TERT একখণ্ড জাম দান করেছেন, আগেই বলা হয়েছে 


২১২ করুণাসাগর বিদ্যাসাগর 


সেকথা । ওই জাঁমর পাশাপাশি আরেকখণ্ড জাম দশহাজার টাকায় কিনে 
নিলেন বেথুন সাহেব ৷ 
ভদ্রঘরের মেয়েদের পক্ষে মির্জাপুরে যাওয়া-আসার বিশেষ অসুবিধা | 


ral কাছে বাঙলা গভনমেন্টের জাম ছিল। বেথুন সাহেবের 
ferens জামর বদলে হেয়ার কাছের ওই জাম দিতে রাজি হল 
গভন CHU | 


দাক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় VS সাহেবের অভিপ্রায় জানিতে পারিয়া এমত 


অর্থ দান করিতেছেন তাহাতেও কেবল দক্ষ, টাকার 
ণারঞ্জন $ 
দিয়া আমারদের দেশের মান eiue রক্ষা stemei |) ২০০০ র wis 


EE l 
১৮৫০ সালের ৬-নভেম্বর 


e 


ভূমিও অতি সংকীর্ণ হইয়াছিল। ইংরাজাদগের যে২ নিয়মে প্রাসাদ বা সাধা" 


weed স্থাপন উৎসব 


নের ভা 


4 


jannaa- e 


১৮৫০ সাল : বেথখনের বালিকা 


ভম্বর, 


ন 


D 


করুণাসাগর বিদ্যাসাগর ২১৩ 


বৃক্ষের তলে AST অর্পণ হইয়াছিল বোধ হয় কোন মন্ত্র পাঠও হইয়া 
1 

হ্যাঁ, ভিত্তিপ্রস্তর স্থাপন উৎসবে বেথুনের অনুরোধে লোড লটলার ভূমি- 

খণ্ডের প্রান্তভাগে অশোকগাছটি রোপণ করেছেন। 
অশোকগাছ কেন? সেবিষয়ে সেদিনের উৎসবেই বেথুন সাহেব বলেছেন: 
“The choice of this particular tree for the purpose has 
not been made unadvisedly or without a meaning. I am 
told that its Bengali name may be not unfitly paraphrased 
as “The Tree of Gladness.” It is commended for this day’s 
ceremony, not only by the gracefulness of its foliage, and the 
surpassing beauty of its flowers, but also because it is held 
in especial honour among Hindu women. I understand that 
formerly they believed that, by eating its blossoms, they should 
bring a blessing on their children. It seemed to me therefore 
not an inappropriate representation of an institution, of the 
fruits, of which if they will indeed consent to partake they 
will bring upon them the choicest blessings of which our 
nature is capable. I look on it as a happy coincidence that 
European botanists have also selected this tree, to associate 
it with the mem of one of the most enlightened men whom 
England eve India. The Jonesia Asoca, for that is 
` its botanic, the name of the great Sir William 
/ t who exerted himself to link together 
and Western Worlds; for his zealous 
b universal spread of knowledge ap- 
fitly represented by the elegant and 
fhis tree. I propose therefore henceforth 


in the villages round Calcutta in 
all those which shall hereafter be 
est that an Asoca tree be planted, 


ছেলেকে লেখাপড়া শেখালে কি আর রক্ষা আছে। এক ‘আনো’ শিঁখয়েই রক্ষা 
নেই ৷ চাল আনো’, ‘ডাল আনো’, ‘কাপড় আনো’ করে অস্থির করে, অন্য 


1১৫ 


২১৪ করুণাসাগর বিদ্যাসাগর 


১৮৫০ সালের ডিসেম্বরে বিদ্যাসাগর বেথুনের বালিকা শবদ্যালয়ের 
অনারার সেক্রেটার হলেন। বিদ্যালয়ের বাঁলকাদের গাঁড়র দুপাশে বিদ্যাসাগর 
'মহানির্বাণ তন্বে'র একটি শেলাকাংশ--“কন্যাপ্যেবং পালনীয়া শিক্ষণীয়াঁত- 
যত্নতঃ”"ং--খোদত করে দেবার ব্যবস্থা করেছেন। 

বিদ্যালয়-ভবন সম্পূর্ণ নিৰ্মিত হওয়ার আগেই, ১৮৫১ সালের ১২- 
আগস্ট, বেথুন ইহলোক থেকে বিদায় নিয়েছেন উইলে বেথুন এই বিদ্যালয়ের 
জন্য বিস্তর সম্পত্তি দান করে গেছেন। বেখুনের উইলের একাংশ তুলে 'দাচ্ছ : 

"I give my carriages and horses now used at the Female 
School in Calcutta to the East India Company to be ret 
and used for the purpose of the said school. 
devise all my interest in the lands, buildings and other pro- 
perty in Calcutta, now intended to be used and occupied as 
a Female School, to the East India Company and their suc- 
cessors and assignees for ever with my request that they will 


endow the said institution as a Female School in per- 
petuity. . > ১৭ 


ained 
I give and 


: (ARA) ঘন ঘন এই বিদ্যালয়ে 
র নানা প্রকার মূল্যবান র দুব্য 
আঁনতেন ও তাহাদিগকে দয়া পরম ডি 


মেম।” গবর্ণর জেনেরালের ব্যবস্থা-সাঁচবের ন্যায় 


THAT এই আচরণের কথা যখন শান, এবং তৎপর 
এদেশীয় নারীগণের মধ্যে শক্ষাবিস্তারের 


রীগণের নর কথা যখন ভাবি, তখন চক্ষের জল 
রাখতে পারি না;_বাঁল “হায়। সে দিন কোথায় ₹ 


ব গিল।” হে বঙ্গবাসিগণ, 
তোমরা হেয়ার ও বেখনের নাম সালাতে attest সেই মালা নিরন্তর গলে 
ধারণ কর; ইহাদের খণ তোমরা কোনও দিন শুধিতে পারিবে না 


এই স্কুলটি সম্পর্কে ১৮৫৬ সালের ১২-আগস্ট 
চিঠি লিখেছেন গবর্নমেপ্টকে। চিঠিতে এই স্কুলের জন্য একটি কাঁমাঁট করার 
SES আছে, বিদ্যাসাগরকে ওই কামটির লেকেটার করার প্রস্তাব তার 
চিঠি থেকে একটি বাক্য তুলে fuf: 

"It may be thought by His Honour n 
due to the past services and distinguished 
Ishwarchandra Sharma to appoint him secr 
mittee.” ১৯ 


বাঁডনের প্রস্তাবে রাজি হল গবনমেণ্ট। স্কুলাটর জন্য একটি কামি 
হল। বিদ্যাসাগর সেই কমিটির সেরেটারি হলেন। 


o less than justly 
position of Pandit 
etary to the Com- 


বীডন সাহেব একখানা * 


k 


& 


করুণাসাগর বিদ্যাসাগর ase 


অতঃপর একাট বিজ্ঞাপন তুলে দিচ্ছি : 

“কাঁলকাতা ও তৎসান্িধ্যবাসী Teen ors প্রতি বিজ্ঞাপন। 

বাঁটন প্রাতান্ঠিত বালিকা বিদ্যালয় সংক্রান্ত সমুদায় কার্ষোর তত্ত্বাবধান 
কারবার faire গবর্ণমেন্ট আমাদিগকে কামিটি নিযুক্ত কাঁরয়াছেন, যে২ নিয়মে 
বিদ্যালয়ের কাৰ্য্য সকল সম্পন্ন হয় এবং বালকাদিগের বয়স ও অবস্থার 
অনুরূপ শিক্ষা দিবার যে সকল উপায় নিদ্ধ্ধারত আছে, tem, সমাজের 
লোকাঁদগের অবগাঁত নিমিত্ত আমরা সে সমদদায় নিম্নে নির্দেশ কাঁরতোঁছ। 


করিবার নিমিত্ত আর দুই বিবি ও একজন পণ্ডিতও frag আছেন। 
বাঁলকারা যখন বিদ্যালয়ে উপস্থিত থাকে প্রেসিডেণ্ট অর্থাৎ সভাপতির 
স্পষ্ট অনুমাত ব্যতিরেকে irae পশ্ডিত ভিন্ন অন্য কোন পর বিদ্যালয়ে 


অম:ক বালিকা সব্বংশজাতা এবং যাবৎ তাঁহারা fas কারবার SATE না 
দেন তাবৎ কোন বাঁলকাই ছাত্ররূপে পারগহীত হয় না। 

পুস্তক পাঠ, হাতের লেখা, পাটীগাঁণত, পদাৰ্থ জ্ঞান, ভূগোল ও সূচীকম্ম” 
এই সকল বিষয়ে বাকারা শিক্ষা পাইয়া থাকে, সকল বালিকাই বাঙ্গালা ভাষা 
শিক্ষা করে আর বাহাদের কর্তৃপক্ষীয়েরা ইংরেজী শিখাইতে ইচ্ছা করেন 
তাহারা ইংরেজীও শিখে। 

বাঁলকাঁদগকে বিনা বেতনে শিক্ষা ও বিনা মূল্যে পদক দেওয়া গয়া 
থাকে আর যাহাদের'দূরে বাড়ী এবং স্বয়ং গাড়ী অথবা পাল্কী করিয়া আসিতে 
অসমর্থ তাহাদগকে বিদ্যালয়ে আনিবার ও বিদ্যালয় হইতে লইয়া যাইবার 
নিমিত্ত গাড়ী ও পাল্কী TAS আছে। 
s স্তীলোকাঁদ্ 


অবশ্যই ঝাঁঝতে পারেন ইহা কত প্রার্থনায় যে যাহার সহিত 
সহবাস করিতে হয় সেই স্তর স্বাশীক্ষিত ও জ্ঞানাপন্ন হন এবং TW. সন্ভান- 
দিগকে শিক্ষা দিতে পারেন, আর AT ও কন্যাগণের মনোবাত্ত SESS 
মাঁজ্জত হইয়া আঁকাণ্ডৎকর FIA অন:ষ্ঠানে MATA থাকে এবং যে সকল 
SA অনুষ্ঠানে ব্ডাদ্ধবাত্তর উন্নাত ও পাঁরশদীদ্ধ হইতে পারে তাহাতে 
প্রবৃত্ত হয়। 

অতএব আমরা এতদ্দেশীয় মহাশয়াঁদগকে অনুরোধ কাঁরতোঁছ এই সকল 
গুরুতর উদ্দেশ্য সাধনের যে উপায় নিরপিত রহিয়াছে সেই উপায় অবলা 
কাঁ তাহার 'ফলভাগণ হউন এই সকল উদ্দেশ্যসাধন হিন্দুধর্মের অন্যায় 
ও হিন্দ সমাজের প্রকৃত মঙ্গল সাধন। 


শ্রীপ্রতাপচন্দ্র সিংহ, $ 


B 


২১৬ করদ্ণাসাগর বিদ্যাসাগর 


শ্রীঅমৃতলাল মিত্র, 
শরীপ্রাণনাথ রায় চতুর্ধরীণ, 
রায়, 


সম্পাদক ৷ 
কাঁলকাতা বালিকা বিদ্যালয়। 
২৪ ডিসেম্বর ১৮৫৬ 1৮২০ o 


বেথননের বালিকা বিদ্যালয় সম্পর্কে স্কুল-ইনস্পেক্টীর উদ্রো সাহেব, ১৮৬৪ 
সালের ৪-জুন, লিখেছেন : 

“The ‘Bethune School was 
Drinkwater Bethune on the 7th 
the Victoria Hindu Female § 
house of Baboo Dukhinnaranj 
death of the Founder o6curred 
in commemoration of him the School took the name of the 
Bethune School. It was moved to its present beautiful build. 
ing in September 1851. Shortly after Mr. Bethüne's death 
Lord Dalhousie undertook to bear the expense of the school, 
and for nearly? five years paid Rupees 652-743 8 month, or 

. Rupees 7,929 a year, from his own pocket. Afterwards the 
charge was transferred to the State. The first Head Mistress 
was Mrs. Ridsdale, who before her marriage with Mr. Brict- 
zcke, kept a private school, Failing strength prevented her 
for managing both schools. She was Succeeded by Mrs; 
Hoeberlin, one of the most admirable Women who ever came 
to India, and one who had spent a large private fortune in 
doing good to the people of this land. After Mrs. Hoeberlin’s 
departure Miss Turner succeeded, and after Miss Turner’s 
death, Miss Goulding, the present Head Mistress, was ap- 
pointed. The School has enjoyed the advantage of excellent 
Head Mistresses, but after fifteen years of labour the results 
are scarcely such as to give encouragement. The girls marry 
about ten years of age, and cease attendance just at the age 


established by the Hon'ble J. 
May 1849, under the name of 
chool, and was held in the 
an Mookerjee. The lamented 
on the llth August 1851, and 


*From October 1851 to February 1856. 


, 


Ig 


করুণাসাগর বিদ্যাসাগর ৰ ২১৭ 


when their progress is most apparent. The little girls when 
first admitted are excessively irregular, they absent them- 
selves for every trifling reason, and often without any reason 
at all. Consequently, as in all other girls’ schools, much time 
is lost in the first two years, and the majority of the children 
are unable to read and understand even simple stories. . ^ ২৯ 


হ্যাঁলডে সাহেব তখন বাঙলার ছোটোলাট। বাঙলাদেশের মেয়েরা যাতে 
লেখাপড়া শিখতে পারে, ১৮৫৭ সালের গোড়ার দিকে তান সে-বিষয়ে উদ্যোগী 
হলেন। আলাপ-আলোচনা করলেন বিদ্যাসাগরের সঙ্গে। বিদ্যাসাগরের 
এ-ব্যাপারে অসামান্য উৎসাহ ৷ 

মাঝে-মাঝে হ্যালিডে সাহেবের বাড়িতে যেতেন 'বদ্যাসাগর। যেতেন 
eer পোষাকে । পরণে WATS, গায়ে বিদ্যাসাগরী চাদর, পায়ে তালতলার 


কিন্তু হ্যালিডে সাহেবের অনুরোধে বিদ্যাসাগর আরেক রকম COUNTERS 
তাঁর কাছে গিয়েছেন ৷ ধ্াত-চাদরের বদলে COSTA, চোগা-চাপকান, 'গাগাঁড়। ৷ 


তান চুরি করেছেন। ওই পোষাকে সকলের চোখ ato চুপচাপ তিনি 
ছোটোলাটের বাড়িতে পিয়েছেন। কিন্তু দ্বতিনবারের CUM ওভাবে যেতে 


ওই পোষাকে একদিন বিদ্যাসাগর হ্যালিডে সাহেবকে বললেন_এই 


আপনার সঙ্গে আমার শেষ দেখা । 
হ্যাঁলডে সাহেব চমকে উঠলেন। বললেন_কেন পণ্ডিত, কী হয়েছে যে 


আর দেখা হবে নাঃ 
শবদ্যাসাগর হাসতে-হাসতে বললেন-_ এভাবে সঙ সেজে আপনার সঙ্গে 


এলে আপনার স্মীবধে হয়, আপনি সেই পোষাকেই আসবেন ৷১২ 
আপনার wena ধ্তিচাদর-চাটর বদলে অন্য পোষাক পরতে রাজ 


à 
1 
i 
1 
4 
4 
E 


পাচ্ছেন না। 


_ এল ওই ভদ্রলোকের কাছে; বলল_ হ'্জব্র আপনার বাঁড়তে আগুন লেগেছে। 


দুর, র বা 
এই দারুণ দুঃসংবাদ শুনেও হব্জহর eama বিচালিত হলেন AT! যেমন 
আস্তে-সংস্থে যাচ্ছিলেন, তে feud 


হয়ান, যেন তার বাড়িতে আগুন লাগোন। 
erg খবর নিয়ে যে এসেছে, সে কেমন করে স্থির থাকে। অলোক 


saath care qr ক্ষণে vem হয়ে গেল। অপ্থির হয়ে উঠল Ca 
হুজুর, একট; তাড়াতাড়ি চলুন! 


২১৮ করুণাসাগর বিদ্যাসাগর 


তাড়াতাঁড় চলা দুরের কথা, হুজুর ধমকে উঠলেন- বেকুব কোথাকার! 
ঘরের কয়েকখানা বাঁশ-বাখার পুড়ে যাচ্ছে বলে আমি কি বাপ-দাদার চাল-চলন 
ছেড়ে দরে হুড়মুড় করে ছুটব 2২০ 

রতন we লন দিয়া 
সাগর সেই TACO সাব্যস্ত করলেন, যাই হোক, কিছুতেই ধ্যাত-চাদর ছেড়ে 
কোট-পেশ্টুলুন পরবেন না, কিছুতেই না। 
__ জীবনে এই কয়েকবারের কথা বাদ দিলে বিদ্যাসাগর কখনো চাঁটজুতো, 
থান eS, থানের চাদর ছাড়া অন্য কিছু ব্যবহার করেননি। শেষজীবনে 


এখানে রবীন্দ্রনাথের এ 
জুতা ও মোটা ধুতিচাদর 


গণ্ণতর কৃষ্ণকলঙ্ক লেপন কাঁরি। আমাদের. এই 

অবমানিত দেশে ঈশ্বরচন্দ্রের মতো কায়া 

সংস্কৃত বিদ্যায় বিদ্যাসাগর অগাধ পণ্ডিত, কিন্তু ইংরোঁজ বিদ্যাকে তান 
আঁতথ্যে বরণ করেছেন। ৰ ন 

কিন্তু কোনো-কোনো বিষয়ে তাক পারচছদে বিদ্যাসাগর সম্পর্্ণ স্বদেশী, 


ইংরোজয়ানা তর্কাতীত। 
১৮৯১ সালের ২৮-সেপ্টেম্বর * i 
"He (বিদ্যাসাগর) ইণ্ডিয়ান নেশন’ লিখেছে 


Spent a fortune in purchasing English 
books. He had them bound in England by English firms 
and me in Calcutta by duftries, He presented the memory 
os ত mother by portraits which he caused to 
be executed by English paints 
of his friends, the depa à 
and the living Dr. Mo 


উত্তরকালে কৃফকমল ভট্টাচার্য বলেছেন : “বিদ্যাসাগর | 
বরাবরই চেয়ারে বাতেন? ক্ৰণওকিবাসে [বছ তোরে কে দোখয়াছি 
বলিয়া মনে হয় না। তাঁহার মেছোবাজারের সেই ছোট বাড়পাঁটতে ত ফরাসের 
বাৱস্থা ছিল না; কিন্তু সংব্শ সীট tase laren দাদার উঠবস 


দশ 


১৮৫৭ সালের ৩০-মের একখানা চিঠিতে বিদ্যাসাগর ডিরেক্টর অফ 
পাবা ইনস্রাকশনকে বৰ্ধমান জেলার জোগ্রামে নবপ্রাতাণ্ঠত একটি বালিকা- 
বিদ্যালয় সম্পর্কে লিখেছেন: 

“Tt is with great pleasure I have the honour to report that 
the inhabitants of Jowgong in Bardwan have at the suggestion 
of the Head Master of the Model School at that village estab- 
lished a female school there. It was opened on the 15th of 
April last and now musters on its rolls 28 girls of different ages, 
ranging from 4 to 11 years, the majority of whom are daughters 
of respectable Brahmans and Kyasthas of the place. The 
school is at present located at the dwelling house of Babu 
Nabagopal Mazumdar the most influential man of the village 
and opens in the mornings when the Head Master of the Model 
School, assisted by another, performs the duties of teachers. 
The establishment of the institution was intimated to me at 
the commencement, but as I felt doubtful about its stability, 
I did not think it proper to report the circumstance to you at 
that time. Having however visited it during this week I 
have been led to hope that there i: hance of it flourish- 


s every C 
ing within a short time. Not only do the inhabitants take the 


liveliest interest in its success, but the girls themselves appear 
to prosecute their studies with great delight and attention. 
Arrangements for the management of the school are, therefore, 
urgently required, and I beg to submit them in the accom- 
panying tabular statement for your sanction. ‘ 

It will be seen that in the statement I have applied for 
two pandits as, under present circumstances, I do not think 


the school can be properly managed with a less number. It 
irls is only 28 but as each girl has 
cannot conveniently teach 
een estimated at 
st of class-books 


gratis to the pupils, because the 
ct as that 


a separate lesson to learn, one man 
them all The contingent 


inhabitants claim the same pr 
allowed in the Bethune School. 


২২০ করুণাসাগর বিদ্যাসাগর 


TABULAR STATEMENT 
Female School at Jowgong, Zila Bardwan: 


Rs. 

Head Master EN ns: 

Asst. Master «e [2 

Maidservant b en) 

Contingencies 5 

Rs. 47" ১ 
ওই বালিকা-বিদ্যালয়ের জন্য মাঁসক spa টাকা সরকারণ সাহায্য মঞ্জুর 
হল। 

বিদ্যাসাগরের মনে হল, বাঁলকা-বদ্যালয় স্থাপনে গভর্নমেণ্টের সমর্থন 
আছে। যাঁদ আরো ন খোলা বায়, নিশ্চয়ই ন্যায্য সরকার? 


সাহায্য পাওয়া যাবে। ] 
পরম উৎসাহে বিদ্যাসাগর একের পর আরেক বালিকা-বিদ্যালয় ‘খুলে 
চললেন। 
১৮৫৭ সালের ২৪-নভেম্বর থেকে ১৮৫৮. সালের ১৫-মে--এই সময়ের 
, মধ্যে বিদ্যাসাগর স্থাপন করেছেন সাকুল্যে পণ্রাত্শট বালিকা-বিদ্যালয় ৷ 
চার জেলা নিয়ে এলাকা : হুগলা, বর্ধমান, মোঁদনীপন্র, নদীয়া। স্থাঁপত 


হয়েছে হুগলী জেলায় বালিকা- , ব জেলায় এগারোট 
বিদ্যালয়, মেদিনীপুর জেলায় feats = dst ms 
জেলায় একটি বালিকা- ৷ 


কই 
দুই বালিকা-বিদ্যালয় স্থাপন করেছেন, দিগশুইতে আর ত 
সালের ৭-ডিসেম্বর। আবার একই তারখে আর m লাণ্ডুতে, ১৮৫৭ 


১৮৫৮ সালের ২-মার্চ। রামজীবনপ:রে, ১৮৫৮ সালের ১৬-মার্চ। আকাৰ 


পুরে, ১৮৫৮ সালের ২৮-মার্চ। তারপর একই 'দনে তন গ্রামে feats 
বালিকা-বিদ্যালয় স্থাপন করেছেন--শিয়াখালায়, মাহেশে, Tae 
সালের ১-এপ্রল। গোয়ালসারায়, ১৮৫৮ সালের ৪-এপ্রিল। দণ্ড 


বিদ্যালয় স্থাপন করেছেন_দেপদরে আর রাউজাপুরে--১৮৫৮ সালের ১-মে। 
মলয়পধরে, ১৮৫৮ সালের ১২-মে। বিষ্ণুদাসপূরে, ১৮৫৮ সালের ১৫-মে। 

গর UE জেলায় প্রথম বালিকা-বদ্যালয় স্থাপন করেছেন 
রানাপাড়ায়, ১৮৫৭ সালের ১-ডিসেম্বর। তারপর জামুইতে, ১৮৫৮ 
সালের RESTA একই দিনে দ্বগ্রামে দুটি বালিকা-বদ্যালয় স্থাপন 
করেছেন_শ্রীকৃফপদূরে আর রাজারামপুরে--১৮৫৮ সালের ২৬-জানআি। 


করুণাসাগর বিদ্যাসাগর ২২১ 


তারপর জ্যোত-প্রীরামপুরে, ১৮৫৮ সালের ২৭-জানুআর। আবার একই 
তারিখে wae দুটি বালিকা-বিদ্যালয়_দাইহাটে আর কাশপুরে-_-১৮৫৮ 
সালের ১-মার্চ। তারপর সানুইতে, ১৮৫৮ সালের ১৫-এপ্রিল। PSL, 
১৮৫৮ সালের ২৬-এপ্রিল। বন্তীরে, ১৮৫৮ সালের ২৭-এপ্রিল। 
বেলগাছিতে, ১৮৫৮ সালের ১-মে। : 

বিদ্যাসাগর মেদিনীপুর জেলায় প্রথম বালিকা-বিদ্যালয় স্থাপন করেছেন 
ভাঙাবন্ধে, ১৮৫৮ সালের ১-জানআরি। তারপর বদনগঞ্জে, ১৮৫৮ সালের 
১০-মে। MTOR, ১৮৫৮ সালের SG- ৷ 

এবং ১৮৫৮ সালের ১-মে বিদ্যাসাগর নদীয়ায় একটি বালিকা-বিদ্যালয় 
স্থাপন করেছেন।২ ন 

ওই প'য়ত্ৰিশটি বালিকা-বিদ্যালয়ের জন্য একুনে মাসিক খরচ ৮৪৫২ টাকা। 
করলেন। 
কিন্তু, শেষপর্যন্ত দেখা গেল, ভারত-সরকার [বিমুখ । বালিকা-বিদ্যালয়- 
গুলোর জন্য কোনো সাহায্য মঞ্জুর হল না। অবশ্য বিদ্যাসাগর বাঁলকা- 
বিদ্যালয়গুলো খোলার আগে গবন'মেণ্টের অনমমতি নেনান; কিন্তু এবব্যাপারে 
গবনমেন্ট অনিচ্ছুক নয়, গবর্নমেন্ট থেকে সাহায্য পাওয়া যাবে, এই বিশবাসের 
উপর নির্ভর করেই বিদ্যাসাগর বালিকা-বিদ্যালয়গমলো খুলে ফেলেছেন। 

আরো একটা সমস্যা। বালিকা-বদ্যালয়গ,লোর শিক্ষকেরা আরম্ভ থেকে 
মাইনে পানান। ১৮৫৮ সালের ৩০-জন পর্যন্ত হিসেব ধরলে তাঁদের পাওনা 
দাঁড়াচ্ছে প্রায় সাড়ে তিন হাজার টাকা । সে-টাকা কে দেবে? যাঁদ গবর্নমেন্ট 
না দেয় তো অবশ্যই বিদ্যাসাগরকে দিতে হবে। 

এই বিষয়ে ১৮৫৮ সালের ২৪-জনন বিদ্যাসাগর পাবলিক ইনস্ট্রাকশনের 


ডিরেক্টরকে একখানা চিঠি 


“With reference to the orders of the Government of India 
bearing date the 7th ultimo forwarded with your circular letter 
No. 1316 dated 29th.idem, I have the honour to state that in 
anticipation of the sanction of Government, female schools 
were opened by me in several villages in the districts of Hughli, 
Bardwan, Nadia and Midnapur and the requisite establishment 
entertained in them. The schools were opened on the con- 
dition that the inhabitants of each village would provide a , 
suitable school house, the expenses for their maintenance being. 
defrayed by Government. The Supreme Government, how- 
ever, have in their orders quoted refused to grant any aid to. 
the schools on the above condition and the institutions must 
therefore be closed. But it is necessary that the establishment 
should receive their pay which they have not had since the 
commeri&ement and which, I trust, Government will be pleased 
to pass. 

9. It is true that the establishment was entertained by 


me without orders. But I must be permitted to mention that 


২২২ করুণাসাগর বিদ্যাসাগর 


at the commencement of my operations I was not discouraged 
either by yourself or Government. If I had been, I would 
never have ventured to open so many schools nor been placed 
in my present difficult position. The establishment, having 
been appointed by me, naturally look up to me for payment, 
and it will certainly be a great hardship if I am made respon- 
sible for it, especially when the expenditure has been incurred 
on furtherance of an object of public utility. 

3. Under the above circumstances, I earnestly beg that 
you will have the goodness to recommend the case to the 
favorable consideration of the Government. . . .” ৩ 


i YS ১৮৫৭-৫৮ সালের একটি রিপোর্ট থেকে িয়দংশ উদ্ধার 


^. তত I directed my chief attention to the establishment of 
Female Schools in the Districts in my division. I succeeded 
in opening 40 Schools during the session and in the subse- 
quent months of May and June last? The total number of 
girls attending the Schools amounts to 1848. Several parties 
dissuaded me from undertaking the task, because they thought 
that the inhabitants of the Interior would never consent to 
send their girls to public schools. I, however, felt within my- 
self that with energetic exertions I could be sure of success. I 
accordingly set to work, aid I am happy to be able to state 
that'I have not only made the people sympathize in the good 
cause, but that they have come forward with alacrity and sent 
their daughters to the new schools. If it were not for the 
untoward circumstance which I shall mention hereafter, I am 
confident that I would have been able to establish similar 
schools in almost every village in the Districts under me, ex- 
cept perhaps.the district of Nuddea. Thus a change may be 
said to have come over the spirit of the times, and thi 
be reckoned as a new era in the history of Educ. 
Bengal. 


The schools were established on the understanding that 


s may 
ation in 


* প্রসঙ্গত উল্লেখযোগ্য, ডিরেক্টর অফ পাবালক ইনষ্ট্রাকশনকে লেখা বিদ্যাসাগরের 
১৮৫৮ সালের ২৪-জুনের চিঠির সঙ্গে প্রেরিত একটি তালিকা থেকে দেখা যাচ্ছে যে 
১৮৫৭ সালের ২৪-নভেম্বর থেকে ১৮৫৮ সালের ১৫-মে পর্যন্ত বিদ্যাসাগর 

z বালিকাশীবদ্যালয় স্থাপন করেছেন। (mq: Education Department 
Consultation, 5 August 1858, No. 16) j 


অতএব, বাকি পাঁচটি বালিকা-বিদ্যালয় বিদ্যাসাগর ১৮৫৮ bet স্থাপন 
. করে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাদপ্তরে যথাসাধ্য অনুসন্ধান রাছ, কিন্তু te 
‘পাঁচটি বালিকা-বিদ্যালয়ের বিস্তারিত বিবরণ অদ্যাবাঁধ সংগ্ৰহ করতে পারানি। ৰু 


—— —OIm€—— কস 


করূুণাসাগর বিদ্যাসাগর ২২৩ 


the inhabitants would provide suitable School Houses, the ex- 
penses for their maintenance being defrayed by Government. 
These conditions were approved by His Honor the Lieutenant- 
Governor and strongly recommended by him ; but the Supreme 
Government unfortunately took a different view and refused 
their sanction to their establishment except under the Grant- 
in-aid rules. My labours have thus become fruitless and the 
interesting little Schools will have to be closed immedi- 


ately... 78 

বিদ্যাসাগরের বন্তব্য বাঙলা গবর্নমেন্টের গোচরে আনলেন ডরেক্টর। 
ডরেক্টরের বিবেচনায় কর্তৃপক্ষের সাহায্য ও সহানুভূতি বিদ্যাসাগরের প্রাপ্য। 
ডিরেক্টর বাঙলা গবর্নমেন্টকে লিখেছেন: 

“I would venture to recommend to the generous consi- 
deration of Government the Pandits petition to be shielded 
from personal and pecuniary liability on account of the female 
schools which, in anticipation of the sanction and approbation 
of Government, he was the means of establishing. 

2, I would solicit attention to the memorandum annexed 
to the Pandit’s letter, as the Government may perhaps hardly 
be aware of the extent of this officers voluntary and unostenta- 
tious labours in the cause of female education. If so much 
e done in the villages by one individual burdened with 
and distant duties, occupying a position of no great 
and almost without aid or countenance from his 
superiors, how much might not be done in the same way if 
the Government were to afford its sanction and support? On 
the other hand, what discouragement may not be inflicted on 
the cause if the benevolent exertions of the officer referred to 
are seen to lead only to his discredit and pecuniary loss.” ¢ 


১৮৫৮ সালের ২২-জুলাই ছোটোলাট ভারত-সরকারকে সমস্ত বষয়াঁট 
প্মুনাৰ্ববেচনা করার অনুরোধ জানালেন! ছোটোলাট ভারত-সরকারকে 


can 1) 
other 
authority, 


“The Lieutenant-Governor desires earnestly to support the 
on of the Director of Public Instruction, and His 
hope that when the Hon’ble the Presi- 
de aware of the number of promising 
had been actually established by the 
very intelligent and meritorious Prin- 
cipal of the Sanskrit College, and which will NOW; together 
with the keen and anxious hopes and 70017713251 which 
they have given rise, be suddenly extinguished, he may per- 


recommendati 
Honour is not without 
dent in Council is. ma 
fémale schools which 
unostentatious zeal of the 


২২৪ করুণাসাগর বিদ্যাসাগর 


haps be disposed spontaneously to reconsider the orders ০ 
the 7th May.” ০ 


ভারত-সরকার জানতে চাইল : কেন বিদ্যাসাগর ধরে নিলেন যে সরকারণ 
সাহায্য পাওয়া যাবে? সরকারী লাখত আদেশ ছাড়া বিদ্যাসাগর একের পর 
আরেক বাঁলকাশীবদ্যালয় স্থাপন করেছেন, এই কর্মের জন্য দায়ী কে? 
ডিরেক্টরকে একখানা চিঠি লিখেছেন. ১৮৫৮ সালের ৩০-সেপ্টেম্বর। চিঠিখানা 
তুলে দিচ্ছি: 


“I have the honour to state that as some female schools 
on this footing had already been established with the sanction 
of the Government, I believed that the plan was generally 
approved. I invariably reported to your office the establish- 
ment of every new school, and usually in the month succeeding 
that in which it was opened. My several applications for the 
establishments required in these schools were always enter- 
tained by you though no orders w 
a period of several months 
in the course I was taking, 
ance with the wishes of 


I was not in any way discouraged 
which I believed to be in accord- 
the Government.” ৭ 


“For my part, knowing or believing that the Pandit had 
been in personal communication with the Lieutenant-Governor 
on the subject during 


my own absence from Calcutta, and 
inferring from your lett ) of the 21st October that 
the Government was prepared to 


বিদ্যাসাগর অসাধারণ নিষ্ঠা ও নৈপ;ণ্যের সঙ্গো সং 117 
কর্তৃপক্ষের সে-বিষয়ে কণামান্র সন্দেহ নেই ৷ কর্ম করেছেন 
দক্ষিণ-বাঙলার ইনস্পেক্টর অক স্কুলস 


ere ever passed, and during 


করুণাসাগর বিদ্যাসাগর | ২২৫ 


হয়োছল। এ-বিষয়ে ১৮৫৭ সালের মে-মাসে হ্যালিডেকে লেখা বিদ্যাসাগরের 
একখানা চিঠি থেকে তুলে দিচ্ছ: 

“When I had the honour to wait on you on saturday last 
and solicited your permission to make a few suggestions re- 
garding the appointment of an Inspector for South Bengal, 
you were pleased to direct me to submit a written memo- 
randum upon the subject. I have accordingly availed myself 
of the permission and beg respectfully to suggest that if you 
should feel inclined to transfer me to that post, the appoint- 
ment of my successor in the Sanskrit College may be made 
in consultation with me, as from an intimate personal know- 
ledge of the several parties from whom the selection may be 
made, I think I will be best able to recommend ithe most 
proper person for the place. If however it should be thought 
inexpedient to place the division under my charge on account 
of the Government English Colleges and schools in it, I would 
earnestly solicit that at least the districts in which there are 
model schools, viz., Hughli, Midnapur, Bardwan and Nadia 
may be placed under me, the colleges and schools being with- 
out inconvenience in charge of the person who may be ap- 
pointed Inspector of the division.” ৯ 


কিন্তু এই চিঠির আগেই, এপ্ৰিল মাসে, হ্যালিডে লজ সাহেবকে ওই 
হয়নি। মনে হল, তাঁর মতো একজন দিশা কর্মচারীর পক্ষে অধিক উন্নতি 
আশা করা নিরর্থক | 
গৰ্ডন ইয়ং তখন TOAST! ইয়ং সাহেবের হস্তক্ষেপে বিদ্যাসাগরের কাজ 
বাথ্মত হচ্ছে। সোঁদকেও বিদ্যাসাগর অসন্তুষ্ট। 

বিদ্যাসাগর অতএব সাব্যস্ত করলেন, সরকারী কর্মে ইস্তফা দেবেন। 
১৮৫৭ সালের ২৯-আগস্ট বিদ্যাসাগর ডিরেক্টরকে একখানা 'চাঠতে সেকথা 
জানিয়ে দিলেন : 

“As you are about to leave town for three months, I con- 
sider this a fitting occasion to intimate to you that I have made 
‘up my mind to retire from the public service in a short time. 
The reasons which have induced me to come to this deter- 
mination are more of a private than of a public nature, and 
I therefore refrain from mentioning them. i 

The new arrangements for the Sanskrit College have not 
yet been fully developed and as I am desirous of completing 
them which will occupy two or three months more, I wish 
to continue in my present office until the end of December 
next, when I shall tender my resignation in due form. 


১৫ 


২২৬ করুণাসাগর বিদ্যাসাগর 


My object in addressing you now is that you may have 
ample time to consider the arrangements that you may deem 
most desirable for supplying my place in the Education Depart- 
ment.” ১০ 

এই চিঠির একটি প্রাতালাপি হ্যালডেকেও পাঠিয়ে দিলেন বিদ্যাসাগর | 
বিদ্যাসাগরের সণ্কল্পের কথা জেনে অত্যন্ত দ:ঃখিত হলেন হ্যালিডে। হ্যালডে, 
৯৮৫৭, সালের ৩১-আগস্ট একখানা চিঠি লিখলেন বিদ্যাসাগরকে : 

“My dear Pandit—I am really very sorry to hear of your 
intention. Come and see me on Thursday and tell me why 
it is that you have come to this determination.” ১৯ 


সাগর চাকার ছেড়ে দিয়ে চলে যাবেন, হয়ালিডের তা sms নয়। 
হঠাৎ ইস্তফা না দিতে বিদ্যাসাগরকে অনুরোধ করলেন সাত? হ্যালিডের 
অনুরোধ রাখলেন বিদ্যাসাগর, আরো এক বছর অনিচ্ছায় কাজ চালিয়ে 


স্বাস্থ্যও ভালো যাচ্ছে না। ১৮৫৮ সালের €&-আগস্ট 1ডরেক্টরের কাছে 
ইস্তফাপন্র পাঠালেন বিদ্যাসাগর : 


1 : - ১ 
“The unceasing mental exertion re 


health, as to compel me to tender m 


Lieutenant-Governor of 
Bengal. 


I feel that I can no longer devote the 
to my duties which their due performance n 
repose, and in justice to the public interests, as well] as to my 
own comfort and happiness, can only secure that repose by 
retiring into private life, 

The moment my health 
devote my time and attenti 
pilation of useful wor 
Thus, although my q 
tion and enlightenme 
I venture humbly to hope that my remaining years will still 
be devoted to the advancement of 


a great and Sacred cause 
in which my deep and earnest interest can only close With my 
life. 


assiduous attention 
ecessitates. I need 


is restored, 
on to the c 
ks in the vernacul 
irect official conn 
nt of my count 


it is my intention to 
90119051001) and com. 
ar language of Bengal. 
ection with the educa. 
rymen will have ceased, 


Among the minor causes that have led to my ¢ 
serious a step, are the absence of all further pros 
advancement and the want of that immediate perso: 

"pathy with the present system of educatio 
scientious servant of the Department, 

With regard to the former, I can 
profitably and with infinitely less strain 


aking so 
pects of 
nal Sym- 
n, which every con- 
should possess. 

occupy my time more 
upon mind and body, 


করুণাসাগর বিদ্যাসাগর ২২৭ 


than in my present position. It would be idle to deny that. 
such considerations must have weight with one who has not 
yet been able to make any permanent provision for his family 
and who fears that failing health will prevent his doing ৬০, 
if he delays Jonger the severance of his connection with the 
arduous and onerous duties that belong to the offices he holds. 

With respect to the other, I feel that I' have no right to 
obtrude my views and opinions upon the Government; yet I 
could not conceal from those I serve, the fact that my heart 
is not in my work, and that thereby my efficiency is, and must 
be, impaired. More I am unwilling to say, less I could not 
express, with the maintenance of the honesty of purpose which 
I deem to be an essential quality of a conscientious public 
servant. ৷ 

I retire with the conscious gratification that I have always 
laboured earnestly to discharge my duties to the best of my 
‘humble ability and I trust that I shall not be deemed pre- 
sumptuous in tendering my most sincere and heartfelt acknow- 
ledgments for the unvarying kindness, indulgence and consi- 
deration, which I have always experienced at the hands of 
the Government." ১২ 


বিদ্যাসাগরের ইস্তফাপত্রের একটি প্রাতালাঁপ ডিরেক্টর বাঙলা গবর্নমেস্টের 
কাছে পাঠিয়ে, দিলেন। ১৮৫৮ সালের ১৮-আগস্ট ডিরেক্টর একখানা চিঠিতে 
বাঙলা গবন“মেন্টকে লিখেছেন: , 

“I have the honour to forward herewith copy of a letter 
dated 5th instant from the Principal of the Sanskrit College 
and Special Inspector of Schools and to recommend that his 
vesignation be.accepted. Until more permanent arrangement 
can be made, the charge of the Sanskrit College, together with 
the Calcutta Normal School and the Patshala may be con- 
fided to the Assistant Principal of the College, Babu Dina- 
bandhu Sharma, and his duties as Special Inspector may be 


divided between the regular Iuspectors of Schools in South 


and East Bengal an arrangement which, as the Lieutenant- 
ontemplation. 


Governor is aware, has been for some time in c 

It is not necessary that I should dwell at any length upon 
services so well known to the Lieutenant-Governor as are those 
of Pandit Ishwar Chandra Sharma. Suffice it to say he has 
laboured earnestly and to good purpose in the cause of native 
education, and has established a claim to the gratitude of 
the Covernment and of his countrymen on this account. 


২২৮ করুণাসাগর বিদ্যাসাগর 


It is pleasing to find that, although the Pandit retires from 
office, his time and energies will still be employed for the 
benefit of the cause he has so much at heart.” ১০ 

বিদ্যাসাগরের স্বাস্থ্য ভালো যাচ্ছে না, পদত্যাগের সোঁট একটি কারণ, 
কিন্তু সোঁটই একমাত্র কারণ নয়। আরো দাট গুরুতর কারণ আছে : উন্নতি 
সম্পকে হতাশা; এবং কর্তৃপক্ষের সঙ্গে মতাবরোধ। ছোটোলাট হ্যালিডে 

পরের প্রতি অত্যন্ত অমায়িক, কিন্তু শিক্ষাবিভাগের নতুন ডিরেক্টরের 
সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক সুখের নয়। ১৮৫৮ সালের ১৫-সেপ্টেম্বর 
হ্যালডেকে লেখা একখানা আধা-সরকার চিঠিতে বিদ্যাসাগর "পদত্যাগের 
আসল কারণ ব্যস্ত করেছেন। অংশবিশেষ 

“After mature deliberation I find that I cannot either with 
consistency or propriety omit the parts of my letter which 
appear objectionable to you. It is true that ill-health is one 
of the principal causes which have induced me to resign.. But 
I cannot conscientiously say that that is the sole cause. If 


it were so, I could have applied for a long leave and renovated 
my health. I had ofter 


felt it disagreeable a 


ement in my way, I 
cement and more than once 
I felt my just claims passed over. Thus I hope you will be 


pleased to admit that I had reasonable grounds of complaint. 
But I would nevertheless have continued in my present post 
for some time longer, if I were not forced to take the step 


I have taken by prolonged ill-health, which Hae «made me 
unfit for my responsible duties, , ৮ ১৪ 


কিন্তু হ্যালডের বিবেচনায় বিদ্যাসাগরের আভযোগ 


© ৷ বিদ্যা- _ 
সাগরের চিঠি পেয়েই, ১৮৫৮ সালের ১৫-সেপ্টম্বর 


১ হ্যালিডে 'বদ্যাসাগরকে 
লিখেছেন : 

“I mentioned that I thought it possible you might be 
asked to explain the cause of your dissatisfaction with the 
administration of the department, and as you expressed an 
insuperable objection to do this in a public form I suggested 
that it might be better to omit what you were unwilling to 
account for and merely allude to your illness which though 
not the sole was certainly a sufficient reason for resignation, 

You ask me to admit that you have had reasonable grounds 
of complaint. I am quite unable to admit this as to what 
is now assigned as your grievance—namely, (1) that you 


করুণাসাগর 1বিদ্যাসাগর ২২৯ 


thought the present system of Vernacular Education a waste 
of money, (2) that you often met with discouragement and 
(3) that your just claims to promotion have been passed over. 

It will be sufficient to say that I quite differ with you 
as to the last point, and as to the second can see nothing in 
which you have ever been discouraged by me but the contrary. 
As to the first point, it is a mere matter of opinion and more- 
over cannot relate to the special system of Vernacular Educa- 


১৮৫৮ সালের ১৮-সেপ্টেম্বর, একখানা চিঠিতে হ্যাঁলডেকে জানিয়ে 


“In referring to the discouragement I met with, I meant 
to say, that obstruction, I often met with, in my way to 
remove which I was frequently obliged to trouble you. You 
were always pleased to lend an attentive ear to my representa- 
tions and very often those obstacles were removed by your 
kind interference.” ৯৬ 


অন্তর খাব। নললে যে কাজে মন বসছে না, লে-কাজ করে আমি টাকা নিতে 
চাই না।১৭ 

Tier টাকা মাইনের চাকরি ছেড়ে দিতে বিদ্যাসাগরের ভয় নেই ৷ এখানে 
বলে রাখা ভালো, সে-সময়ে শববদ্যাসাগরের facet বই বিক্রীর আয় মাসে 


প্রার্থনা মঞ্জুর করে ডিরেক্টরকে জানাল: । 
৷ “It is to be regretted that the Pandit should have thought 


জি Severe, 10. EB, Buddand PUN: ২ ss about 
"Vidvasagars monthl benefactions amounted tO í 
wem 3 blications for severa 


Rs. 1,500 and his income from his pu ৷ 
years ranged from Rs. 3,000 to Rs. 4,500 a month. (C. E. eee 
land: Bengal under the Lieutenant-Governors, Vol IL p. 


1035.) 


২৩০ করুণাসাগর বিদ্যাসাগর 


fit to make his retirement somewhat ungraciously, especially 
as he can have no fair reason for dissatisfaction, You will, 
however, be good enough tc inform him, that he carries with 
him the acknowledgements of the Government for his long and 
zealous service in the cause of Native Education.” ১৮ 

বাঙলা গবর্নমেন্টের মন্তব্য নিশ্চয় ন্যায্য নয়। নিশ্চয় অকারণে AS- 
রর নোমল aD +; “ত 
মানুষের পক্ষে এই বিদায়গ্ৰহণের নিশ্চয় যথেষ্ট সঙ্গত কারণ [ESTO 

"a হোক,. ডিরেক্টর অক পাবলিক ইনস্ট্রাকশন যথাসময়ে গবর্নমেণ্টের 
বন্তব্য বিদ্যাসাগরকে জানিয়ে দিলেন। 

কিন্তু তখন পর্যন্ত বাঁলিকা-বিদ্যালয়গন্ীলর সমস্যার কোনো নিষ্পত্তি 
হয়নি, শিক্ষকদের বেতন তখনো বাকি পড়ে আছে। বিদ্যাসাগরের মনে হল, 


না হওয়া পৰ্যন্ত, গবর্নমেণ্ট রাজ হলে, তাঁর পক্ষে সরকারী চাকারতে FE 
থাকা Siow! শাবদ্যাসাগর অতএব, ১৮৫৮ সালের ৫-অক্টোবর, সেই মর্গে 
একখানা চিঠি লিখলেন ডিরেক্টর অফ পাবাঁলক ইনস্ট্রাকশন গৰ্ডন ইয়ংকে : 
“My dear Sir, 

I received your letter No. 2461 yesterd 
cating the acceptance of my resignation, 

I am already in a very disagreeable position for not h 


aving 
yet been able to pay the Pandits of the Female School, e 
1 am afraid that I will be more so, as soon I leave my post. 
And though it is very desirable in consideration of the present 
State of my health, that I should cease from work as soon as 
possible, yet I would wish, on the above account, to defer 
making over charge if you see no particular objection, till the 
decision of Government on my application for the payment 
of the bill of the Female School is ascertained. 


ay noon communi- 


Your very truly, 
Isvara Chandra Sarma.” ১৯ 
5th Oct., 1858. 
To—W. G. Young, Esq., 
Director of Public Instruction. 


কিন্তু বিদ্যাসাগরের ইচ্ছা পর্ণ হল না। বিদ্যাসা রর z 
গর্জন Bae বিদ্যাসাগরকে খে 2E. চিঠির উত্তর 


“Thursday Morning. 
My dear Sir, 


As various arrangements have bee 


n made and orders issued 
in regard to the charge of the Colleg 


e, Normal School, Verna- 


s 


করুণাসাগর বিদ্যাসাগর ২৩১ 


cular Schools, &c., which it would be very inconvenient now tom 
cancel, and specially as it is uncertain within what time the 
Supreme Government may issue final orders in the matter of 
the Female School, I do not think it will be expedient on pub- 
lic ground to defer carrying out the new arrangements any 
longer. Had your note of the 5th written a week or two ago 
I dare say your request could havé been complied with, but 
now I think it is too late. 

I trust the matter of the Female Schools will be dealt with 
justly and generously by the Supreme Government and that 
before long you will be relieved from your present awkward 
position in regard to these Schools. 

I remain your truly, 
W. Gordon Young.” 
'To—Pandit Isvara Chandra Sarma : 


িহারীলাল সরকার লিখেছেন : “[দসপাহা) বিদ্ৰোহ প্রশামত হইলে পর, 
মহারাণীর অভয়বাণীর ঘোষণাপত্র প্রকাঁশত হয়। সেই ঘোষণাপত্র নানা ভাষায় 
অনবাঁদত হইয়াছিল। বাঁডন সাহেব, সেই ঘোষণা-পত্র. বাঙ্গালায় অনন্বাদ 
করাইবার ত্যাগ কারবার এক মাস পুৰ্বে TIGA, সাহেব নিম্নলিখিত মন্দে 
পত্র লেখেন, “আমার ইচ্ছা, স্মাপান ঘোষণাপন্রটী, বাঙ্গালায় অনুবাদ করেন। 
আগামী কল্য ১১টার সময় আফিসে আসলে ভাল হয়! কাগজ-পন্র পাঠাইবার 
ননয়ম নাই; নতুবা পাঠাইতাম । এই চিঠির মৰ্ম্ম কাহাকেও বলবেন না। আ 
যে ইহার WUT করতেছেন, এ কথা কেহই যেন জানিতে না পারে।” ১২৬% 
সালের a£ কাৰ্ত্তিকে (১৮৫৮ সালের ২২শে অক্টোবরে) এই পত্র লিখিত 

z ১২১ 

রামগোপাল সান্যাল লিখেছেন : 

“In 1858, soon after the Mutiny, it was arranged that Ben- 
gali translation of the Royal Proclamation should be read by 
Vidyasagur at the Durbar room from which he was driven away 
by the Durwans for having slippery shoes on. The Durbar 
commenced at the usual hour, but the venerable Vidyasagur 
was not to be seen. Sir Cecil Beadon made enquiries, and 
made a search after ‘him, when he was found at the door in 
lis usual oriental dress, with 'Taltollah slippers on. He was 
allowed to come, and read the translation from his seat at the 


Durbar’? ২২ 


২৩২ করুণাসাগর বিদ্যাসাগর 


১৮৫৮ সালের  ৩-নভেম্বর বিদ্যাসাগর নতুন 'প্রান্সপাল ই. শব. 
কাওয়েলকে সংস্কৃত কলেজের দায়িত্ব অর্পণ করে দিলেন। 

উত্তরকালে রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন : “বদ্যাসাগর স্বভাবতই সম্পূর্ণ 
জ্বাধীনতন্তের লোক ছলেন। অব্যাহতভাবে আপন ইচ্ছা চালনা কাঁরতে 
পাইলে তবে তান কাজ, করিতে পাঁরতেন। উপাঁরতন কর্তৃপক্ষের মতের 
দ্বারা কোনোর-প, প্রীতঘাত প্রাপ্ত হইলে তদন:সারে আপন সংকল্পের প্রবাহ 
Touma পাঁরবর্তন করিতে পারতেন না। কর্মনীতির নিয়মে ইহা তাঁহার 
পক্ষে প্রশংসনীয় ছিল না। কিন্তু বিধাতা তাঁহাকে একাধিপত্য কারবার জন্য 
পাঠাইয়াছলেন, অধীনে কাজ চালাইবার গুণগুনল তাঁহাকে দেন নাই। Bee 
অধানস্থ কর্মচারী বাংলাদেশে যথেষ্ট আছে, বিদ্যাসাগরকে দিয়া তাহাদের 
সংখ্যাবাদ্ধ করা বিধাতা অনাবশ্যক ও অসংগত বোধ করিয়াছিলেন।৮”২০ 

শম্ভুচন্দ্ৰ [qnm লিখেছেন : “১৮৫৮ "3 অন্দের শেষে 1বদ্যাসাগর 


তৎকালীন প্রোসডেন্ট ছিলেন। ইনি অগ্রজকে (বদ্যাসাগর) অত্যন্ত 
ভাল ব্যাসতেন, একারণ অগ্রজকে বলেন তুম যের:প হিন্দ; ল (আইন) অবগত 
তাঁহাকে বলেন যে হ্‌ না, আর এ বয়সে পরাক্ষা 
দিতেও ইচ্ছা নাই। তাহাতে টিক ata বলেন বে বসে আইন পর কষ 
লা ত Ramone? বিচক্ষণ emos z ত 
না। আমার পাশ কাঁরয় র ক্ষমতা আছে, র মত 
গবর্ণমেন্টের ও ভারতবর্ষের a অনেক উপকার হইবে” কলৈ মত লোক পাইলে 


ত কারবেন। অজ্পাঁদনের 
মধ্যেই তোমার ভালরুপ পসার হইবে। সাহেব এবম্বিধ নানাপ্রকার উপদেশ 
দিয়া বুঝাইলেন, তথাপি অগ্রজের অর্থকরী ওকালতা কর্মে sms হইল 
ari? 2 

PEE eT নার SIRE 
শশিভূষণ সিংহ বলেছেন : “দ্বারকানাথ মিত্র, কেবল মকেলদের কাগজ- 
পত্র লইয়া ব্যস্ত থাকিতেন। তাঁহার পড়াশুনার সময় থাকত না। বিদ্যাসাগর 


করতে পারিনি যার উপর নির্ভর করে বলা চলে যে বিদ্যাসাগর Se 


ঘোষণাপত্রের বঙ্গানুবাদ 
করেছিলেন কিংবা সেই বঙ্গানুবাদ দরবারে পাঠ করোছিলেন। 


করুণাসাগর বিদ্যাসাগর ২৩৩ 


মহাশয় ইহা স্বচক্ষে দেখিয়াছলেন। মোকন্দমা লইয়া থাকিলে পড়াশুনা 
হইবে না ভাবিয়া, তাহার ওকালতা কৰিতে প্রবৃত্তি হয় নাই ২ 

p বহার লাল সরকার মন্তব্য করেছেন : “আধুনিক 
আদালতের অনেক উকীলকেই যে টাকার জন্য হ:ড়াহনড় মারামাঁর করতে 
হয়, তাহাতে সন্দেহ AS! বিদ্যাসাগর মহাশয়ের ন্যায় একজন শান্তীপ্রয় 
ন্যা়পরায়ণ ব্যান্ত যে সেটাকে ঘৃণা কারবেন, তাহা বলা TRE; কিন্তু দ্বারকা- 
নাথ সনের ন্যায় প্রাতিষ্ঠাবান্‌ উকীল কি টাকার জন্য মোক্সারদের সঙ্গে এরুপ 
ZU Ie কাঁরতেন ? এ কথাটা মনে স্থান দিতে কোন মতে সহজে প্রবৃত্ত 
হয় না। শাশিভূষণবাবন যাহা বলিয়াছেন, তাহা এক্ষণে সম্ভবপর বলিয়া মনে 


হয় ps 


উত্তরকালে queue ভট্টাচার্য আভযো' গ করেছেন : “আমার দৃঢ় ধারণা 
যে, বিদ্যাসাগরেরও সময়ে সময়ে আশঙ্কা হইত যে, পাছে আর কোনও 
বাঙ্গালীর ‘সাহেবদের’. কাছে তাহার চেয়েও বেশী see হয়।..তান 


নাই... A 
শিবনাথ শাস্ত্রী লিখেছেন . «কোন কোন ইংরাজের সাঁহত তাঁহার (বিদ্যা- 


আগ aon প্রীত হইয়াছিল যে, তাহাদিগকে তিন পরম মিত্র বলয়া 
আত ইংরাজেরা সচরাচর এদেশীযাদগকে অবজ্ঞার চক্ষে দেখিয়া থাকেন, 
কিন্তু তাঁহাকে বিনি একবার দেখিতেন, 1তানই সম্ভমের সাঁহত ব্যবহার 
PEN বাধ্য হইতেন। তাঁহার ব্যবহারে এমন একটা STINT TTS থাঁকত, 


পরার্থে'র জন্যই তাঁহাদের সাহায্য চান, সুতরাং তাঁহারা তাঁহাকে NUT OT 
কাঁরয়া থাকিতে পারতেন না! WU জিনিসকে ইংরাজেরা 
প্রথমতঃ স্বার্থ সাধনার্থ বন্ধুতা, দ্বিতীয় ‘না’ বাঁলবার সাহসের অভাব। 

নিঃস্বার্থ প্রকৃতির পুরুষ আঁত অল্পই, দেখা গিয়াছে। দ্বিতীয়তঃ তিনি 
সততই ‘না’ কথাটা বাঁলতে সাহসী হইতেন। এজন্য ইংরাজগণ তাহাকে 
সমুচিত শ্ৰদ্ধা কাঁরতেন ও তাহার সাহিত SLL IEE রতেন। 


২৩৪ করদণাসাগর বিদ্যাসাগর 


তাঁহাদের সাঁহত TAA সময়ে {তান পূর্ণ মাত্রায় আত্ম-সম্মান রক্ষা কাঁরিয়া 
চাঁলতেন।”২৯ 

রজনীকান্ত গুপ্ত লিখেছেন : “পাশ্চাত্যভাবে শিক্ষা হইলে বা রাজদ্বারে 
কিয়দংশে প্রতিপত্তি ঘাটলে, এখন আমাদের মধ্যে অনেকে জাতীয়ভাব fares 
দিয়া, বিজাতীয় ভাবেরই পাঁরপোবক হইয়া উঠেন! তাঁহারা আপনাদের 
অহঙ্কারে আপনারাই স্কীত হইয়া, আপনাদের কাৰ্য্য আপনাঁদগকেই 
গৌরবান্বিত মনে PM, সংসারক্ষেত্রে বিচরণ কাঁরয়া থাকেন। তাহাদের 
পারে; কিন্তু একমাত্র বৈষম্যব্াদ্ধর বিপাত্তিপূর্ণ তরঙ্গাঘাতে তৎসমদায়ই 
বিজাতীয় ভাবের অতল সাগরে নিমজ্জিত হইয়া যায়। বিদ্যাসাগর মহাশয় 
ই'হাদের-এই পরমদখাপেক্ষী, পরানগগ্রহপ্রাথ শিক্ষিত পুরুষগণেরও শিক্ষার 
স্থল। তিনি «QS চাদর প্রিয়া, পূর্বতন লেফ্‌টেনেণ্ট গবর্ণর হালিডে সাহেব, 
বাঁডন সাহেব প্রভৃতির সাঁহত দেখা কাঁরতে যাইতেন। কাঁথত আছে,_বাঁডন 
সাহেব বিদ্যাসাগর মহাশয়ের ধুতে চাদর দেখিয়া, সময়ে সময়ে বিরন্ত হইতেন। 


একদা গ্রীজ্মকালে বিদ্যাসাগর মহাশয় লেকটেনেণ্ট গবর্ণরের সাঁহত দেখা 
কাঁরতে গিয়া দেখেন যে, সাহেব 


গ্রীত্মাতিশব্যে পাজামা ও পাতলা কামিজ 
পরিয়া রহিয়াছেন। তিনি বিদ্যাসাগর মহাশ্‌য়কে দেখিয়া বালয়া উঠিলেন,- 
“এখন ইচ্ছা হয়, তোমাদের ন্যায় পারচ্ছদ পাঁরধান কারি।” বিদ্যাসাগর মহাশয় 
গদ্ভীর্ভাবে উত্তর করিলেন-_“তাহাই কেন করুন না।” উত্তর REI 
লেফটেনেণ্ট গবর্ণর বাললেন,_“ওর্‌প পারচ্ছদ পাঁরধান করা আমাদের 
দেশাচার-বিরুদ্ধ_দেশাচার বিরুদ্ধ কাজ কেমন কাঁরয়া aia এবার 1বিদ্যা- 
সাগর মহাশয়ের তেজস্বিতার সাঁহত opum আঁভমানের আবিৰ্ভাব হইল। 
স্বদেশীয় ভাবের প্রাধান্য-রক্ষার জন্য পুরুষাঁসংহ, লেফটেনেণ্ট গবর্ণরকে 
অন্লানবদনে কহিলেন।-“আপনাদের বেলা দেশাচার প্রবল-_-আর আমাদের 
লিমা কারা হন যর ep 
মহাপুরুষ বঙ্গের শাসনকর্ভর সমক্ষে এইরূপ স্বাধীনভাবের পাঁরচয় 
দিয়াছিলেন। এইরূপ স্বাধীনভাবের বলেই তাঁহার মহত্ব we, তাঁহার 
সম্মান অব্যাহত, তাঁহার প্রাধান্য অপ্রাতিহত থাঁকিত। পাশ্চাত্য ভাবের প্রবাহে 
যে দেশ প্লাবিত হইয়াছে_ পাশ্চাত্য রীত-নীতির অপকৃষ্ট ছায়া যে দেশের 


be 
স্বাধীনভাবে, যেরূপ তৈজস্বিতাসহকারে, প্রধান MSTA he সমক্ষে 
জাতীয় ভাবের সম্মান রক্ষা করিয়াছিলেন, সেই স্বাধীন ভাব ও তজাস্বত্য 


কথা, ee এই শোচনীয়ভাবাপন্ন ভূখণ্ডের শোচনীয় দশাগ্রস্ত জীবাঁদগকে 
উপদেশ peo টু 

শিবাপ্রসন্ন ভট্টাচার্য লিখেছেন : “লর্ড ডফাঁরণ যখন বড়লাট সেই সময় 
একদিন আমাদের দেশের কয়েকজন পদস্থ ব্যক্তি দলবদ্ধ হইয়া তাঁহার সহিত 
সাক্ষাৎ করিতে যান।...এই সময়ে অভ্যাগত ব্যান্তীদগের মধ্যে কয়েকজনের 


* এই গল্পটি শ্রীযুক্ত বাব; রাজনারায়ণ বসুর “সেকাল আর একাল” হইতে উদ্ধৃত 
হইয়াছে। লিখনভঙ্গীতে বোধ হয়, রাজনারায়ণবাব্‌ বিদ্যাসাগর মহাশয়কে লক্ষ্য করিয়াই 
গল্পটি লিখিয়াছেন। 


করুণাসাগর বিদ্যাসাগর INT 


বিলাতী পাঁরচ্ছদ দেখিয়া বড়লাট ডফাঁরণ [qwe হইয়া অনেক তিরস্কার করেন। 
মান খ:জতে পিয়া মুখের উপর ইহারা এইরুপ তিরস্কৃত ও অপমানিত হইয়া 
ফিরিয়া আসেন। সহরমর মহা গোলযোগ AOR সেই কথার আন্দোলন, 
আলোচনা চলিতে লাগল । ক্রমে এ কথা বিদ্যাসাগর মহাশয়ের শ্র্দীতগোচর 
ইল। {তান Ras হইয়া বাঁললেন, যে কথা বাঁললেন ঠিক্‌ সে কথা বলার 
আবশ্যক নাই, যাহা বাললেন তাহার TA এই যে, “ইহারা যায় কেন? যেমন 
কৰ্ম্ম" তেমাঁন ফল। যাওয়াই বা কেন, অপমান, বোধ করাই বা কেন?” এই 
উপলক্ষে নিজ জীবনের এক দিনের গল্প" বাঁলয়াছলেন। হালডে সাহেব 
যখন ছোট লাট, [তানি নিয়ম করিয়াছিলেন প্রতি সপ্তাহে ashe করিয়া 
তান সকলের সহিত সাক্ষাৎ কাঁরবেন। এই সাধারণ সাক্ষাতের দিন ছোট বড় 
কত লোকই তাঁহার সহিত সাক্ষাৎ কাঁরতে যাইতৈন। TOTEM সেই 
সাধারণ সাক্ষাতের দিনেই এক দিবস হালিডে সাহেব বিদ্যাসাগর মহাশয়কে 
আহ্বান করিয়া পাঠান। িক্ষাবভাগ সম্বন্ধে কোন বিশেষ পরামর্শ জন্য 


নির্পিত সময়ে উপস্থিত হইয়া দেখেন, অপেক্ষা কারবার বৃহ ঘরে লোকে 
LAT, কত রাজা মহারাজা, কত বিদ্বান xp, কত ধনী মানী লোক 


হইয়া একটু গোলে পাঁড়লেন। লই তাঁহার পাঁরাচত। তান কোথায় 


TOM terr তাঁহাকে হাত ধৰিয়া নিজের কাছে লইয়া বসাইলেন। বসিয়া 
তিনি সকলকে জিজ্ঞাসা কাঁৱতে লাগলেন, তাঁহারা কখন আসিরাছেন। কেহ 
বাললেন এক ঘণ্টা, কেহ দুই ঘণ্টা, কেহ তিন ঘণ্টা, কেহ 
; করিয়া গিয়াছেন। কেহ বাললেন দুই সপ্তাহ, আসিয়া 

থাবার্তা হইতেছে ইতিমধ্যে 


২৩৬ : করুণাসাগর 1বদ্যাসাগর 


আপনার মান আপনার ঠাঁই। মান রাখতে না জানলেই অপমানিত হইতে 
হয়। প্রস্গচ্ছলে বিদ্যাসাগর মহাশয় মাননীয় ‘শম্ভুনাথ ATCO মহোদয়ের 


সহকারে বাললেন “আনে বোলো”। চাপরাশী দ্বারোদ্ঘাটন্‌ কারিয়া আগন্তুককে 
ঘরে প্রবেশ করাইতে না, করাইতে সাহেব স্বয়ং ACH গিয়া সাদর-অভ্যর্থনা 


তাহারই বন্ধ; সদর দাওয়াঁন আদালতের প্রধান TA আমর আল 
সাহেব । শম্ভুনাথবাব; বিদায় হইলেন। শুনতে লাগিলেন জজ 


রুহের হস্ত হইতে শিরোপা দানার 
নত করেন নাই; তানি আমাদের দেশের তরাজপ্রসাদগা্বত' সহেবানূজাবীদের 
মতো আত্মাবমাননার মুল্যে বিক্লীত সম্মান ক্রয় কাঁরতে চেষ্টা করেন না।”*২ 


রাইয় তার XU বাগানের বাটাতে রাখিয়াছেন। 
afer. fe একবার না দেখিয়া থাকিতে পারিতেন না।” uw 


বিদ্যাসাগরের প্রতি অসামান্য শ্রদ্ধাশীল হয়েও কৃষ্ণকমল ভট্টাচাৰ্য' বিদ্যা, 
সাগরের মৃত্যুর দীর্ঘকাল পরে বিদ্যাসাগরের বিরুদ্ধে দু-একটি শী 
অভিযোগ করেছেন। 


P 


করুণাসাগর বদ্যাসাগর ২৩৭ 


কোনো সন্দেহ নেই, বিদ্যাসাগর কৃষ্ণকমল ভট্টাচার্যের ale অত্যন্ত 
স্নেহশল লেন ৷ সঙ্গে সঙ্গে একথা উল্লেখ করা আবশ্যক যে কৃষ্ণকমল 
ভট্টাচার্যের efe একদা বিদ্যাসাগর বিরুপ না হয়ে পারেনাঁন। এবং সে-বিষয়ে 
সমস্ত ভুল, সমস্ত দোষ কৃষ্কমল ভট্টাচার্যের । পরবর্তীকালে সেকথা মনে 
করে কৃষ্ণকমল ভট্টাচার্য লাজ্জত ও অনুতপ্ত হয়েছেন। 

- উত্তরকালে কৃষ্ণকমল ভট্টাচার্য সবিনয়ে বলেছেন : “তখন আমি প্রেসিডেন্সি 
কলেজের অধ্যাপক ।...১৮৬২ KOT আমি প্রোসন্ডোঁসি কলেজের অধ্যাপক 
নিযুক্ত হই। কি pra আমি অল্পকাল পরেই তাঁহার বিরাগ ভাজন: 


যুবক কেন দারান্তরগ্রহণের জন্য আত্মহারা হইল? আমার সম্বন্ধে চারদিকে 
অনেক কথা রটিল; শেষে বিদ্যাসাগর একদিন আমায় বাঁললেন_-আমার 
বন্ধুবান্ধব আমায় কি বলে জানিস? তুই আমার কথা i, চিরকাল তুই 
আমার ধাধ্য, আমি যাদি তোকে এই বিয়ে করতে বারণ কার, তা’ হ'লে তুই AIT 
আমার কথা ৷’ আমি অম্লান বদনে উত্তর 'দূলাম_আপানি কেন তাঁদের বলেন 
না যে, আমি আপনার কথা না শুনতে পাৱ; আমি আপনার অবাধ্য ৷ তিনি 
আর fea: না বাঁলয়া গম্ভীরভাবে চলিয়া গেলেন | তাঁহার দড়প্রতীত ত জন্মিল, 
আমি তাঁকে অবজ্ঞা কারিলাম। কিন্তু এই ঘটনার পরে আদি ব্রাবর বলিয়া 
আসিতেছি__বিদ্যাসাগর বন্ধুর মত, উপদেষ্টার মত, সোজা কথা বালয়াছলেন 5. 


এগারো 


আবার স্ত্রীশক্ষা প্রসঙ্গে ফিরে আসা যাক বালিকা-বদ্যালয্নগনাঁল 
সম্পকে, সন্দেহ নেই, ছোটোলাট থেকে আরম্ভ করে বিদ্যাসাগর পর্যন্ত সকলেই 
একটি ভ্রান্ত ধারণার বশবতাঁ হয়ে কাজ করেছেন। ১৮৫৮ সালের ২৭- 
করলেন। চিঠিখানা থেকে অংশবিশেষ তুলে দিচ্ছি : 

“The Lieutenant-Governor desires to submit the explana- 
tion of the Pandit for indulgent consideration, as it appears 
he has been acting under a misconception. It appears that 
previous to the application made to the Government of India 
in my letter of the 13th April last for sanction to grant to 26 
female schools recommended by the Pandit and the Director 
-of Public Instruction, which application was not com 
four grants on similar terms had been Sanctioned by the Lieute- 
nant-Governor on the 2ist October 1857 under a mistaken 
view of his authority. This was afterwards overlooked by the 
Lieutenant-Governor and the irregularly sanctioned grants to 
these schools continuing uninterrupted, seemed, not unreason- 
ably, to have led the Pandit to suppose that all other such 
schools would receive grants on similar terms, This must haye 
fully excused him for continuing to recommend grants to 
Schools of a similar kind, but the question still remains why 
did the Pandit set the schools Eoing and incur expense for 
their establishments before he had received Sanction for them 
from Government. This question the Pandit has not answered, 
but he might have submitted a not unreasonable excuse for 
his irregularity had he stated that the Wording of his applica- 
tion always expressed that the schools about which he wrote 
had been established, and specified the dates on which they 
had each been opened. And the Director of Public Instruc- 
tion understood this as requiring retrospective: sanction and so 
entered it in his prescribed tabular statement, But this Was 
undoubtedly overlooked when my letter was written dated 
13th April last. There has been evidently a general miscon- 

‘ception about these grants, For Some time the Lieutenant 
Governor was under the impression that he could Sanction them 
himself and when he became better informed he found that 
it was little more than a form to send them up the Supreme 
Government to for sanction, believing that the Supreme Gov- 


করুণাসাগর বিদ্যাসাগর ২৩৯ 


ernment was certain to approve and sanction them and to 
applaud all extension of such female schools, especially when 
established at the desire of the people themselves and partly 
at their expense. This useful view naturally commended it- 
self to the iieutenant-Governors subordinates so that the 
i'andit thought he could not please the Government better than 
by encouraging female schools; and the Director of Public 
instruction supposed he had only to sanction a recommenda- 
tion to aid a promising girls’ school and it was sure to be 
sanctioned. ‘The Lieutenant-Governor states all this merely 
as a fact without attempting to defend or extenuate the error 
ünto which he himself, not less than his subordinates, is shown 
“to have fallen. But he trusts it may be viewed indulgently, 
all the circumstances having been considered.” > ; 
ভারত-সরকার বাঁলিকাশীবদ্যাল়গুলোর জন্য কোনো মাসিক সাহায্য মঞ্জুর 
করোনি, কিন্তু ওই প্রায় সাড়ে তিন হাজার টাকা মঞ্জুর করেছে। ভারত-সরকার 


“It is to be regretted that the Pandit’s scheme of opening 
female schools on a plan opposed to the orders of the Hon'ble 
Court, but in the name of the Government and in anticipation 
of sanction, should not have been discouraged at once. As 
it is evident, however, that the Pandit acted in good faith, 
and with the encouragement and approbation of his superiors, 
His Honour in Council is pleased under all circumstances, to 
relieve him from responsibility for the sum of Rs. 3,489-3-3 
actually expended on these schools, and to direct that it be 
paid by the Government. 

With regard to the future the President in Council observes 


that, so far as can be gathered from these papers, there is 


no security for the permanent character of any of the schools, 


and that the only sound material guarantee for their success, 
namely the voluntary support of the neighbourhood, is wholly 
wanting. It is not even stated that school houses have been 
built, Not an argument is brought forward to shake the deci- 
sion of the Government of India already taken, that the main 
principle of the grant-in-aid rules shall not be relaxed in 
favour of these female schools. If keen and anxious hopes 
really exist, a small monthly payment is no very violent test 


oF Hom he ab onsiderations and t ৷ 
With reference to the above con o para- 
despatch, dated the 22nd June 


graph 38 of the Honble Court's ] | : 
last, the President in Council must decline to give his sanction 


২৪০ করুণাসাগর বিদ্যাসাগর 


to the grant of any public money for the continued support 
of the female schools opened by Pandit Ishwarchandra, or for 
the establishment of the Government schools it is proposed to 
set up in their stead. ‘The correspondence will be forwarded 
for the consideration of the Rt. Hon'ble the Secretary of State, 
with a recommendation that a grant not exceeding Rs. 1,000 
per mensem may be made for the establishment of female 
schools in Hughli, Bardwan, and the 24-Parganas, a portion 
to be expended in assisting such schools as were established 
by Pandit Ishwarchandra Sharma, and a portion on a few model 
schools to be supported by the Government.” ২ 

১৮৫৯ সালের ১-আগন্ট 'সোমপ্রকাশ' 1লিখেছে : 

“শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙ্গলা দেশের wore লেফ্‌টেনণ্ট 
গবর্ণর হোলডে সাহেবের অনুমতি লইয়া বৰ্ধমান, হুগলণ প্রভাত কাঁতপর 
স্থানে কয়েকটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। হোঁলডে সাহেব অ 
বিষয়ে সুপ্রিম গবর্ণমেণ্টের মত জিজ্ঞাসা করেন নাই 
গোলযোগ উপস্থিত হয়। Ale গবর্ণমেন্টেরও ইংলণ্ডীয় বনের ae 


এই কথায় আমাঁদগের একটা গল্প স্মরণ হইল। একদা টু a 
জগন্নাথ ত্কপণ্টাননের আলয়ে আঁতাথ হইয় | জগন্নাথ তকপণ্টানন 
আতিশয় কৃপণ বাঁলয়া প্রাঁসাদ্ধ ছিল। তিনি আতা ব্রাহ্মণের পাকের faf 
কাঁচা কাষ্ঠ, মোটা চাউল এবং একটা পোকাখেগো ক্ষুদ্র বেগন লেই বাদ 
Az. কণ্টে অন্ন প্রস্তুত করিয়া বেগনাঁট দগ্ধ কারবার ‘মত্ত patos নিক্ষেপ 
কারিলেন। কিন্তু উহা অবিলম্বে ভস্মসাং হইয়া গেল। তখন ব্রাহ্মণ ক্ষ্‌ব্ধ 
হইয়া বাললেন-- s 
“কাটাকুলিতবার্তাকুঃ PARTAA | 
পণ্টাননাং বিনিক্কান্তা ন নিক্কান্তা হূতাশনাং॥» 


FEA কাঁটাকুলিত এই TIS যাঁদও বহু কষ্টে পঞ্চ 
হস্ত হইতে বিনিঃসত হইল, কিন্তু GoM হইতে বাঁহ্গত ক 
বালিকা বিদ্যালয় বিষয়েও এরূপ ঘটনা হইয়াছে। ব্রিটস গবর্ণমেণ্টের বিদ্যা- 
শিক্ষাবিষয়ে মাসিক সহস্র মুদ্রা দান অতি সামান্য কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
অনেক কন্টে সেই সামান্য বিষয়ে অনত্য স্মাপ্রম গবর্ণমেন্টের যাঁদও মত 
করিলেন কিন্তু ইংস্ডলীয় কর্তৃপক্ষ তাঁদ্বিষয়ে অনুমোদন রলেন না।... 


করুণাসাগর বিদ্যাসাগর ২৪১ 


হোলিডে সাহেব অগ্ৰে উপারস্থ কর্তৃপক্ষের মত গ্রহণ না কাঁরয়া কিরুপে 
এরূপ বিষয়ে মত প্রদান কারলেন এবং বিদ্যাসাগর 'বিষয়কর্মে দক্ষ হইয়াও 
সবশেষ না জানিয়া শুনিয়া কিরূপেই বা এরুপ বিষয়ে হস্তক্ষেপ কাঁরলেন, 
অনেকে একথা জিজ্ঞাসা কারতে পারেন। আমরা যতদূর জানি, তাহাতে এই 
উত্তর দিতে পারি, হেলিভে সাহেবের কাজের গাঁত এইরুপই ছিল। তান 
অগ্রে ভাবয়াচান্তিয়া প্রায় কোন Far কারতেন AT! তাঁহার যখন যেমন, তখন 
কাঁরবামান্র তৎক্ষণাৎ fold অনুমাত দিলেন। বোধহয়, তৎকালে তিনি এই 
বিবেচনা কারিয়াছিলেন আমি হেলিডে সাহেব, বাঙ্গলাদেশের লেফ্‌টেনণ্ট 
গবর্ণর, ইংলণ্ডীয় কর্তৃপক্ষ আমার OMe দৌখয়া আমার নিমিত্তই এই 
পদ নূতন স্থাপন করিয়াছেন, আমি এত বড় লোক হইয়া যাদ বিদ্যাসাগরের কৃত 
. প্রস্তাবে wats না দি, তাহা হইলে আমার মান থাকে কই, বিদ্যাসাগরই 

বা ক মনে কারবেন। মনোমধ্যে এইরূপ আঁভমানের উদয় হওয়াতে তান 
তৎক্ষণাৎ অনুমাত দিয়া ফেলিলেন। স্বদেশের ROR প্রসঙ্গ হইলে 
_ ধবদ্যাসাগরেরও কিছু জ্ঞানগম্য থাকে না। রীতিমত কাজ হইল 1ক না, তিনিও 
তাহা বিবেচনা কারলেন না। তাড়াতাড়ি কয়েকটি বিদ্যালয় স্থাপন কাঁরয়া 
বাঁসলেন। বোধ হয়, এমন স্থলে কাহারও সংশয় জন্মে না। লেফটেন্ণ্ট গবর্ণর 
যখন আদেশ কাঁরতেছেন, তখন তাদ্বষয়ে সন্দেহ হইবার সম্ভাবনা কঃ যাহা 
হউক, বিদ্যাসাগরের মনে এতাঁদন এই আশা ছিল, ইংলণ্ডীয় কর্তৃপক্ষ তাঁহার 
. প্রাতিষ্ঠিত বিদ্যালয়ের স্থায়িতাসম্পাদনের সদ, পায় করিয়া দিবেন। এক্ষণে 
হর) {তান এই সমাচার শুনিয়া অতিশয় ক্ষুব্ধ হইবেন 
সন্দেহ নাই৷” 
গবনমেন্ট মাঁসক সাহায্য দিল না, বিদ্যাসাগর তব; নিরস্ত হলেন AT! 
বাঁলিকা-বিদ্যালয়গুি চালানোর জন্য তিনি একটি নারীশক্ষা-প্রাতিষ্ঠান ভাণ্ডার 
খুললেন; তাতে নিয়ামত চাঁদা দিতে লাগলেন কয়েকজন মান্যগণ্য ভদ্রলোক । 
করেছেন। ; 

১৮৬২ সালের ৯-জুন (men Craw” লিখেছে : 

“Since the, crash of '57, no Department of the State re- 
ceived a greater blow than the Education Department. . . ‘The 
Department was literally dying every inch out of sheer star- 
vation. Grants to aided school were in some cases with- 
drawn, and in many instances refused. ... The energetic 
Vidyasaghur alone established some forty-three Female Schools, 
and kindred spirits were working in equal earnest. But the 
refusal of aid strangled Vidyasaghurs institutions at their 
very birth, and only nine schools survived out of the immense 
number of forty-three, and these owing to the princely sup- 
port of the lamented Countess Canning, Rajah Pertaub Chunder 
` Sing, and a few such like spirits. The time has however now 
come for the revival of the schools. Thanks to the financial 
skill and statesmanship of Mr. Laing, the Government is now 


১৬ 


২৪২ করুণাসাগর বিদ্যাসাগর 


in a position to spend a fair share of public money for main- 
tenance of female schools. We understand that Vidyasaghur 
has obtained aid for his nine schools... . 

His immense personal influence and good repute only 
enabled him after unremitting struggle to keep on the nine 
surviving schools by private subscriptions but will he dare to 
revive his forty-three schools under the present rule of half 
subscriptions and half grant? And if it were enquired as to 
who his supporters were, it would be found we believe that 
most of.them were Calcutta men, either officials or wealthy 


Natives. But every man in the country is not a Vidya- 
saghur. o as 


১৮৬১ সালের ১-আগস্ট উদয়গঞ্জে প্রাতাষ্ঠিত একাঁট বাঁলকা-বদ্যালয়ের 
জন্য গবর্নমেণ্টের কাছে বিদ্যাসাগর সাহায্য প্রার্থনা করেছেন। ইনস্পেন্টর, 
১৮৬২ সালের VM, সেই আবেদনপত্র সুপারিশ করেছেন। মাসিক চোদ্দ 
টাকা সরকারী সাহায্য মঞ্জুর হয়েছে ৷* 

১৮৫৮ সালের ২-মার্চ উদয়রাজপুরে প্রাঁতাল্গত aF বালকা- 
বিদ্যালয়ের জন্য গবর্নমেণ্টের কাছে 1বদ্যাসাগর সাহায্য প্রার্থনা করেছেন। 
ইনস্পেন্টর, ১৮৬২ সালের ১৩-জুন, মন্তব্য করেছেন 
, , , “There is no similar school within six mil 


: es of Udayrajpur, 
I recommend the grant. I notice, however, that it is proposed 


. to re-place a subscription of Rupees 24 by half that sum as 
subscription, and half as Government aid. I believe that the 
death of lady Canning has had a disastrous effect on the subs- 
cription list, to which her ladyship was the chief contribu- 
for. «+> 
মাসিক বারো টাকা সরকারী সাহায্য মঞ্জুর হয়েছে 
১৮৫৮ সালের ১-এাপ্রল বারাসংহে প্রাতাষ্ঠিত একটি বাকানীবদ্যালয়ের 

জন্য গবর্নমেশ্টের কাছে বিদ্যাসাগর সাহায্য প্রার্থনা করেছেন। ইনম্পে্র, 
৯৮৬২ সালের ১৩-জন, মন্তব্য করেছেন : 

“The residence of Pundit Eshwar Chunder Shurma is at 
Beersingha, and I consequently recommend that aid may be 
given to this school... .” 

মাসিক বারো টাকা ae সাহায্য মঞ্জুর হয়েছে ৷ 

১৮৫৮ সালের ২৬-এাপ্রল রস্মলপ;রে প্রাতান্ঠত 'একাঁটি বাঁলকা- 
বিদ্যালয়ের জন্য গবর্নসেণ্টের কাছে বিদ্যাসাগর সাহায্য প্রার্থনা করেছেন। 
RAPIST, ১৮৬২ সালের ১৪-জুন, সুপারিশ করেছেন। মাঁসক দশ টাকা 
সরকারী সাহায্য মঞ্জুর হয়েছে। 

১৮৫৮ সালের ১-নভেম্বর গোবিন্দপ্‌রে প্রাতাষ্ঠিত একাঁট বাঁলকা- 
বিদ্যালয়ের জন্য গবর্নমেন্টের কাছে বিদ্যাসাগর সাহায্য প্রার্থনা করেছেন। 
ইনস্পেন্টর, ১৮৬২ সালের ১৪-জুন, সেই আবেদনপত্র সুপারিশ করেছেন। 
মাসিক চোদ্দ টাকা সরকারী সাহায্য মঞ্জুর ECCE 


as” 


করুণাসাগর বিদ্যাসাগর ২৪৩ 


১৮৬১ সালের ১ .জানুআঁর কুরানে প্রাঁতাষ্ঠিত একটি বালিকা বিদ্যালয়ের 
জন্য ৯৫৬৯ উর কাছে বিদ্যাসাগর সাহায্য প্রার্থনা করেছেন। ইনস্পেটর, 
১৮৬২ সালের ১৪-জনন, লিখেছেন : 

“Pundit Eshwar Chunder Shurma stated that the three 
schools of Beersingha, Kooran, and Oodoygunge, are within a 
mile of each other. Beersingha is the Native place of Pundit 
Eshwar Chunder Shurma, and I presume he would wish to 
have a School for Girls there. . - d 


জন্য গৰন'মেণ্টের কাছে বিদ্যাসাগর সাহায্য প্রার্থনা করেছেন! acid, 
১৮৬২ সালের ১৭-জএন, {লখেছেন : i 

“Rishirah is from Konnogar about a mile and a half. It 
cannot be. more, for Konnogar is only four miles from Seram- 
pore, and Boyheera is much nearer to Konnogar than it is to 
Serampore. However, as little girls cannot go a mile to 
school, and as the application comes from Pundit Eshwar 
Chunder Bidyasagur I recommend that the six mile Rule be 
suspended, and an aid of Rupees 12 be granted. The Director 
of Public Instruction will decide whether the substitution of 
an aid of Rupees 12, and a subscription of Rupees 12, in the 
place of a subscription of Rupees 93, is opposed to the prin- 
ciple that Government aid should not take the place of private 
liberality (see Grant-in-aid Rules of 1855, Clause VI). From 
the designation of the School, I conclude that the intention is 
to exclude Mahomedan and Christian Girls. In clause VII of 
the Grant-in-aid Rules, it is said that “Grants-in-aid will be 
awarded only on the principle of perfect religious neutrality.” 

র সরকারী সাহায্য মঞ্জুর হয়েছে! 

বদ্যাসাগর, ১৮৬২ সালের ১৫-আগস্ট, বেঙ্গল গবর্নমেপ্টকে খলখেছেন : 

“With reference to the orders of Government of the 30th 
June, and Ist, 2nd, and 10th July last, sanctioning Grants-in-aid 
of seven Female Schools in Hooghly and Burdwan, I have the 
honour to submit that, in the letter which accompanied my 
applications for aid, I solicited that the same might commence 
from May last, and, in anticipation of orders, entertained the 


requisite establishments in those Institutions from the begin- 


ning of that month. 
As for want of other funds it will be difficult to meet 


this expenditure ; if the Grants were to commence only from 
the respective -dates of sanction, I have the honour respect- 


# 


২৪৪ করুণাসাগর বিদ্যাসাগর 


fully to solicit that the orders in question may be allowed to 
have retrospective effect from the Ist of May last.” ১০ 

এ-বিষয়ে feds অফ পাবালক ইনস্ট্রাকশন, ১৮৬২ সালের ১৯- 
সেপ্টেম্বর, মন্তব্য করেছেন : 

^. ..8S it appears that Pundit Eshwar Chunder Shurma 
solicited in his original application that the Grants to the Girls’ 
Schools referred to might be sanctioned with effect from 1st 
May 1862, and as he entertained the necessary Establishments 


' in anticipation of the Government sanction, I recommend that 


his request be complied with.” ১১ 


গবন'মেণ্ট বিদ্যাসাগরের প্রার্থনা পূর্ণ করেছে। আলোচ্য সাতটি বালিকা 
M জন্য ১৮৬২ সালের ১-মে থেকে সরকারী সাহায্য মঞ্জুর 
হয়েছে।১* 


অবস্থার ক্রমশ Cats হয়েছে। এ-বিষয়ে স্যর বার্টল ফ্ৰিয়ারকে লেখা 
বিদ্যাসাগরের ১৮৬৩ সালের ১১-অক্টোবরের একখানা চিঠি থেকে অংশাবশেষ 
তুলে Tao: 

“You will no doubt be glad to hear that the Mufussil 
Female schools, to the Support of which you so kindly contri- 
buted, are progressing satisfactorily. Female education has 
begun to be gradually appreciated by the people of districts 


contiguous to Calcutta, and schools are being opened from 
time to time." ১৩ 


বিদ্যাসাগর মনে-প্রাণে চেয়েছেন, এ-দেশের মেয়েরা শিক্ষিত হয়ে 


রাখেনীন। = ছেন তা সকল করার জন্য বিদ্যাসাগর চেষ্টার si 
রা | 


' আগেই বলা হয়েছে, ১৮৫৬ সালের শেষাধে র সকল- 
র বিদ্যাসাগর বেখুন-স্কুল 


Reading, writing, arithme 
history of Bengal, with 
course of study. Needle 
Instruction is imparted the medi - 

um. of 
the Vernacular. The tutorial staff consists of a 3 


essons given to 
teaches needle- 
ted by the third 
on the class con- 


sisting of beginners in which the phonetic system is being 


করুণাসাগর বিদ্যাসাগর ২৪৫ 


experimentally introduced. ‘The Pandits teach all the books 
read: in the several classes. . . . j ৰ 

As regards the number of admissions, the committee beg 
to observe that there has been a steady increase from 1859. 
The number at present on the rolls is ninety-three. It would 
have exceeded 100 ere this, if the committee had not been 
obliged to reject applications for admission for some, time from 
want of the means of conveyance. The inconvenience has 
since been removed by the provision of a third carriage, and - 
it is hoped that the anticipated increase will soon take place. 
It may be as well to mention, with reference to this third 
conveyance, that, Rajah Pratap Chandra ‘Singh Bahadur pre- 
sented an ommibus, and that some of the members of the 
committee, and a few other native friends of female educa- 
tion, subscribed for a pair of horses. * . * 

As regards the proficiency attained by the first class, the 
committee regret to observe that, owing to early withdrawals, 
the majority of the pupils are unable to prosecute their studies 
up to the desired standard. In cases, however, where girls 
are admitted at an early age, and permitted to remain at 
school till the age of eleven or twelve, they attain a fair amount 
of knowledge in the different subjects taught. 

From the manner in which the number of admissions has 


recently gone on increasing, the committee trust that the insti- 


tution is rising in the estimation of those classes of the com- 
ginally established. The 


munity for whose benefit it was ori 

wealthier classes of native gentlemen do not indeed seem as 
yet to be availing themselves directly of the advantages offered 
by the school ; a very few admissions have as yet been made 
from those classes. The Committee, however, are happy to 
believe that home education for females is being resorted to 
in many families amongst the wealthier classes; and this 
result, they believe, 19 in a considerable degree owing to the 


beneficial influence of the Bethune School. 


If a large number of conveyances were at the disposal 
of the committee, the school might be made more extensively 


useful. It will be understood, however, that if the number 


of children should exceed a certain limit, increased resources 
a staff of 


will then be required in order to supply an extr 
*» ১৪ 


instructors, &c. . . 


বিদ্যাসাগর, ১৮৬৩ সালের GND, বিদ্যাসাগর তখন AGT স্রুল 


২৪৬ করুণাসাগর বিদ্যাসাগর 


কাঁমাটর অনারার সেক্রেটারি), বেঙ্গল গবর্নমেণ্টের জুনিরার সেকেটারকে 
gb a ade to the remark contained in paragraph 6 
of your letter No. 3100, dated the 29th December last, to the 
effect that applications for admission ought not to have been 
rejected by the Bethune School Committee for want of convey- 
ance, as the Rules declare that parents are expected to send 
their children to school, and that conveyances are 


kept up 
only for those who cannot afford for them, I am dir 


ected by 
the committee to explain, for the information of His Honor, 
that due enquiry was made whether the applicants were will- 


ing to send their children to school at their own expense, and 
that it was only in cases, when it w 


as ascertained that they 
were not, that their applications were rejected. This prac- 


as, in their opinion, it 


for, and would not attend unless they were.” ১৫ 


বিদ্যাসাগর, ১৮৬৩ সালের ৭-মার্চ, (বিদ্যাসাগর তখন বেথুন স্কুল কামাটির 
অনারাি সেক্রেটারি) বেঙ্গল গবর্নমেন্টের প্রস্তাব করেছেন : 
charges of the 


রার কাছে 
“A Revision of the Establishment and 
j l being, in the 


Rs. Bethune Schoo 
Head Mistress «ey 200 opinion of the committee, 
Second Ditto 22 00 absolutely necessary for the 
Third Ditto s X5 more efficient management of 


Head Pundit "90 the Institution, I am directed 
Second Ditto «+ 90 "to submit a revised scale, as 
Assistant Secretary ... 30 per margin, for the sanction 
Durwan 6 of Government, The new 
Bearer 5 scale, it will be seen, involves 
3 coachmen 26 an additional expenditure of 
6 Syces 80 Rupees 7 and annas 8 per 
Mally 6 mensem, and raises the entire 
Bheesty 5 assignment to Rupees 625 per 
Sweeper 2 


mensem, or Rupees 7,500 per. 
annum, a sum which, although 
the number of pu 


Contingencies, includ- 
ing stable expenses, 


pils and 
and Wheel, House, Charges of Conveyance have 
and Lighting greatly increased, is less than 
aes ... 180 the expenditure in any of the 


—— years from 1857 to 1860.” sv 
Total Rupees ... 625 


করুণাসাগর বদ্যাসাগর ২৪৭ 


এই প্রস্তাব সম্পর্কে সরকারী আদেশ : 


<, the Lieutenant-Governor is pleased to sanction the 
revised scale of Establishment proposed by the Committee, 
with a view to the more efficient management of the Bethune 
Female School. But, in order to bring the entire charges of 
the Institution within the monthly Grant of Rupees 617-8 sanc- 
tioned by Government for its support, the allowance proposed 
for contingencies has been reduced to Rupees 172-8 per men- 
sem." ৯৭ 

বিদ্যাসাগর, ১৮৬৩ সালের ২৮-মার্চ, (বিদ্যাসাগর তখন বেথুন স্কুল 
কাঁমাটর অনারারি সেক্রেটারি) বেঙ্গল গবর্নমেন্টের জুনিয়র সেকেটারিকে 
একখানা চিঠিতে লিখেছেন 


“I have the honor to submit a Plan and Estimate prepared 
by the officiating Executive Engineer for constructing a Coach 
House and Stable for the Bethune Female School, and to re- 
quest, as the additional Buildings are urgently required for 
the accommodation of the third conveyance which has been 
added to the Establishment of the School, that you will be 
good enough to obtain the sanction of Government to the re- 
quired expenditure, which amounts, as per Estimate, to Rupees 
1,662.” 

এই প্রস্তাব গবৰ্নমেণ্ট অনুমোদন a Ut 

গবন'মেন্ট ফিমেল নর্মাল স্কুল খোলার কথা বিবেচনা করতে অন 
জানিয়েছে। বিয়ে বিদ্যাসাগর (বিদ্যাসাগর তখন বেখনন স্কুল কাঁমাটর 
অনারার সেব্রেটার), ১৮৬৩ সালের ১৩-জখন, বেঙ্গল গবন'মেণ্টের জ্ানিয়র 


সৈক্রেটারকে একখানা চিঠি, লিখেছেন: i 
“I am directed by the Bethune School Committee to 


acknowledge receipt of your letter No. 35, dated the 5th 
January last, requesting them, with reference to a letter from 
the Director of Public Instruction, and enclosures, to take 
into their consideration the formation of a Normal Class of 
Female Teachers in connection with the Bethune School; and 
in reply beg leave to state that, after mature deliberation, the 
Committee are of opinion that, under present circumstances, 
the formation of such a class is scarcely practicable. In order 
to get admission into respectable families as Teachers, it is 
necessary that the Female T 


eachers should be respectable by 
birth as well as character. But unfortunately 


there is little 
or no chance of securing such females to enter the proposed 
Normal class. It is presumed that the females must be grown 
up when they become candidates for admission, 


but, according 
to the custom of the country, it can hardly be expected that 


২৪৮ করুণাসাগর বিদ্যাসাগর 


. a respectable woman who has passed the age of twelve can 
be prevailed upon to attend a School for instruction. The 
Committee deeply regret that, under the circumstances above 
set forth, they cannot immediately carry 
Government. They shall, however, have 
in view, and shall try their best to give eff 
as a fitting opportunity offers itself.” ১৯ 


বিদ্যাসাগর, ১৮৬৪ সালের ৫-মার্চ, (বিদ্যাসাগর তখন বেথুন স্কুল 
কাঁমাটর অনারার সেক্রেটারি) গবর্নমেণ্টের কাছে একখানা আবেদনপত্র দাখিল 
করেছেন 


out the wishes of 
the subject always 
ect to them as soon 


casual benefactions, 
The sum, however, thus set apart has 


quate for the purpose; indeed the necessary expenses of the 
School have increased in many directions far 


anticipated. I am desired to mention, for ex 
Municipal rates and taxes paid by the School 
to about Rupees 35 per mensem 
on their total income, 


The present staff of Pundits is inadequate to the proper 


instruction of the average number of ‘pupils who attend, and 
an additional Pundit has become nec 


person for this duty a salary of from Rupees 20 to 95 a month 
will at least be required, 

The monthly expenditure scarcely leaves any bal 
available at the close of the year, and there 15 great difficulty 
in providing funds for prizes, tc. The greater part of the 
expenditure for this purpose was advanced last year by the 
Head Mistress out of her own resources, and there is still 
money owing to her on this account. The Committee consider 
it very desirable that a certain amount, say Rupees 10 ৪ month 
be especially set aside for this Purpose. _They have, how. 
ever. no means of doing so without an additional grant, 

The bulk of the pupils are still the children of parents 
who, however otherwise respectable, are generally of very 


proved wholly inade- 


ance 


FATA বিদ্যাসাগর ২৪৯ 


restricted means. Among this class, however, the popularity 
of the School is annually spreading, and the Committee believe 
that if they had at their disposal larger means of conveyance 
that a considerable accession would be secured to the number 
of pupils. | 

I am therefore directed urgently to solicit that a sum of 
Rupees 700 monthly may be granted to the School from the 
commencement of the new financial year, instead of the sum 
of Rupees 617-8, which is now contributed by Govern- 


ment.” ২০ 
does আবেদন সফল হয়নি। এই আবেদনপত্রের উত্তরে বেঙ্গল 
গবনমেণ্টের সেক্রেটারি, ১৮৬৪ সালের ২-জুলাই, বিদ্যাসাগরকে জানিয়েছেন : 
“, ০০ His Honor (the Lieutenant-Governor) can hold out 
no hope of an increase to the grant already allowed by Govern- 
her means are required they ought, the 


ment. If any furt 
Lieutenant-Governor thinks, to be provided by the public, 


especially that class of the native public which benefits by the 
Institution, and is well able to contribute towards its sup- 


port. ২১ 

বদ্যাসাগর, ১৮৬৫ সালের ২৯-জুলাই, বেথুন স্কুল সম্পর্কে (বিদ্যাসাগর 
তখন বেথুন স্কুল কামার Tid সেক্রেটারি) গবর্নমেণ্টের কাছে একটি 
রপোর্ট' দাখিল করেছেন। Be রিপোর্টের শেষাংশে বিদ্যাসাগর লিখেছেন : 

“In conclusion, the Committee desire to express their opi- 
nion that there is no diminution in the estimation in which 
this school is held by the Native community. The number of 
Pupils has increased during the Session, and the small decline 
in the average attendance is chiefly owing to the Smallpox 
epidemic raging last year. Applications for admissions came 
in as before, and the parents and guardians continue to take 
the same interest in the Institution." ২২ 


সালের শেষাশো মস মেরা কার্পেণ্টার কলকাতায় এলেন তাঁর 


১৮৬৬ 
মেয়েদের মধ্যে শিক্ষাবস্তার হোক। Tota 


একান্ত ইচ্ছা, ভারত 
ভারতবর্ষের একজন বন্ধু! 
i Hoki এসেই মিস মেরী কাপেশ্টার বিদ্যাসাগরের সঙ্গে আলাপ- 
পারিচয় করার জন্য ব্যস্ত হয়ে গড়লেন। 

য় করার ar ২৭-নভেন্বর আযাটকিনসন সাহেব (ocea অক পাবলিক 
ইনস্ট্রীকশন) বিদ্যাসাগরকে এ-বিষয়ে একখানা চাঁঠ লিখেছেন : 


“My dear Pandit, 


Miss Carpenter whose n 


with, is anxious to make your acquaint 


ame you are no doubt acquainted 
ance and to talk to you 


২৫০ করুণাসাগর বিদ্যাসাগর 


about her projects for furthering Female Education in India; 
could you come at the Bethune School to meet her on Thurs- 
(day morning about half past 11 o'clock? I am going to take 
her there at that time for a first visit which is intended to be 
quite of a private character, and it would be a good oppor- 
tunity to introduce you to her. On another Occasion I think 
she will be glad to meet the gentlemen of the committee, but 
it will be better to defer this till Mr, Seton Karr has returned 
to Calcutta. 


Yours very truly 
W. S. Atkinson.” se 


কাপের্টারের ওই প্রস্তাবের পক্ষে আছেন কেশবচন্দ্ৰ সেন, TUN ঠাকুর 
এম, এম, ঘোষ এবং আরো কেউ-কেউ। ১৮৬৬ সালের DEM 
্রাহ্মসমাজে একটি সভার আয়োজন করলেন। মস spores র 


সেই সভায় একটি কমিটি তৈরি হল। বিদ্যাসাগর সেই কাঁমটির এ 
সভ্য নিৰ্বাচিত হলেন। ঠিক হল, মাহিলা নৰ্মাল স্কুল সম্পৰ্কে সেই কা 
গবনমেণ্টের কাছে আবেদন করবে। 
সভার কাজকে WP ee হলেন না, কামিটিতেও 'নজের নাম 
রাখতে রাজি হলেন না। সভায় অবাশ্য বিদ্যাসাগর এই বললেন না। T- 
দিন পরে--১৮৬৬ সালের ৩-ডসেম্বর, বিদ্যাসাগর চিঠি লিখে পাঠালেন : * 
“Baboos Keshub Chunder Sen, M. M. Ghose and Dijendra 
Nath Tagore. 


Gentlemen, 

With reference to the proceedings of the 
the Brahmo Samaj on the evening of last Sq 
in the election of ourselves to form a com: 


Meeting held at 
aturday, resulting 
mittee for the pur- 


pose of memorialising Government on © subject of 
the establishment of a Normal School for the train- 
ing of Female Teachers I have to observe that a question 


of such vital importance deserves a more Serious considera- 
tion than was given to it on that occasion. Before any action 


করুণাসাগর বিদ্যাসাগর ২৫১ 


was taken, it was, in my opinion, necessary to ascertain the 
views of such of the leading members of our community as 
are known to take an interest in the cause of female educa- 
tion. But as they were neither invited to the meeting, nor 
was their co-operation sought, I do not think it advisable for 
me to join in the proposed representation to Government. In 
fact, when I was asked to attend, I was given to understand , 
that a private conference with Miss Carpenter was intended. . 
I had not the remotest idea that the meeting would be formal 
or that a question of such grave importance would be decided 
so summarily. As I was thus taken by surprise, I did not feel 
myself in a position to take part in the discussion or to express 
my sentiments on the subject. I need hardly add that under 
the circumstances set forth above, I am under the painful 
necessity of withdrawing myself from the Committee. 


8rd December 1866, I have etc. 
Isvar Chandra Sarma.” ২৪ 


১৮৬৬ সালের ১৪-ডিসেম্বর মিস মেরী কার্পেণ্টারের সঙ্গে উত্তরপাড়া 
গিয়েছেন বিদ্যাসাগর [spp মেরী কার্পেণ্টার লিখেছেন : 
“On the morning of December 14, I set off to visit the 
institutions connected with the Hitokorry Shova, or Benevolent 
Society of Ooterparrah. Our party consisted of Mr. Atkinson, 
the Director of Public Education, Mr. Woodrow the Inspector, 

and the celebrated Pundit, Isher Chunder Vidyasager.” ২৪ 
সাগরের TAT গাড়ি উল্টে গেল। 


+ফরাত-পথে একটা দ্য্ঘটনা হল, বিদ্যা 
পড়ে গিয়ে যকৃতে দারুণ আঘাত পেলেন বিদ্যাসাগর | 
“এই দুর্ঘটনা নিয়ে কবিয়াল ধাঁরাজ একটি গান বে ধেছেন : 


“আতি লক্ষ ব্যাদ্ধমতী এক বিবি এসেছে, 


সর বয়স তব; বিবাহ না করেছে, 
la লা ড়, এবার নাইকো ছাড়াছাড়ি, 


না চাড়া দিলে ঘোড়া মোড়ের মাথাতে, 
সা pu গল্লেন সাগর, অনেক পুণ্যে গেছেন বেচে !”২* 


গাড়ী 
উত্তরকালে গারের তৃতীয় সহোদর শল্ভুচন্দ্র বিদ্যারত্ন লিখেছেন : 


দ্বারা দাদার (বিদ্যাসাগর) গায়ের কাদা ও ধল সমস্ত পাঁরমাজ্জিত কাঁরয়া 
দেন ৷” ১ 

বিদ্যাসাগর সেবার বে'চে গেলেন বটে, কিন্তু এই দুর্ঘটনার কলেই তাঁর 
বুবাস্থ্য একেবারে ভেঙে AM! শরীর ভেঙে গেছে, কিন্তু সৌঁদকে তান নজর 
দিলেন AT শরীরের সেই অবস্থা নিয়েও বিদ্যাসাগর দেশের মঙ্গলের জন্য 
অক্লান্ত পরিশ্ৰম করে যেতে লাগলেন। 


© 


মাঝামাঝি, বিশ্বাস হল, বেথুন স্কুলে বিশেষ অনদসন্ধানের দরকার । ১৮৬৭ 
বৈঠক বসল। বৈঠকে একটা সাব- 


কমিটি, সিদ্ধান্ত করল, বেথুন স্কুলের হেড়মিস্টেস মিস্‌ পিগটকে দু কুল, 
উন্নতির আশা নেই। কমিটির সিদ্ধান্ত কমিটি গবনমেপ্টকে জানিয়ে সরা 
মিস কাপেণ্টারের প্রস্তাব নিয়ে কথা হাচ্ছল। বেথুন স্কুলেই একাঁট 
মহিলা নর্মাল স্কুল খোলার কথা। মহিলা নর্মাল স্কুল আর বেথ্যন স্কুল 
সম্পর্কে বিদ্যাসাগরের মতামত চেয়ে ১৮৬৭ সালের ১-সেপ্টেন্বর 


ছোটোলাট স্যর উইলিয়ম গ্রে, মস্ত একখানা চিঠি লিখেছেন বিদ্যাসা 
উত্তরে বিদ্যাসাগর--১৮৬৭ সালের ১-অক্টোবর-- ছোটোলাটকে একখানা 


appreciate the impor- 
ale teachers for female 


my countrymen did not 
offer an insuperable bar, I would have been the first to second 


the proposition and lend my hearty co-operation towards its 
furtherance. But when I see that Success is ‘by no means 
certain and that the Government is likely to Place itself in a 
false and disagreeable position, I cannot persuade myself to 

rt the experiment. ৰ : 
he suede qa Bethune School I entirely ৪০ With you 
that the results are not proportionate to the amount expended 
upon it, but at the same time I cannot recommend its aboli- 
tion altogether. As a memento of the services to the cause 
of female enlightenment in India of the great philanthropist 


করুণাসাগর বিদ্যাসাগর 26e 


FI 
whose name the Institution bears, it has, I submit, a claim to 
the support of Government. In the next place, it is very desir- 
able that there should be a well organized female school in 
the heart of the metropolis to serve as a model to sister institu- 
tions in the interior. The moral influence of the present insti- 
tution in native society has been undoubtedly great. It has, 
in fact, paved the way to female education in surrounding 
districts and this, in my humble opinion, is no mean return 
for the large sums which have been annually expended upon 
it. But I must say that there is great room for economy and 


improvement." 35 


মহিলা নর্মাল স্কুল সম্পর্কে বিদ্যাসাগরের কথা শুনল না গবনমেন্ট। 
{মস কা্পেন্টারের পরামর্শই গবর্নমেণ্টের পছন্দ হল। 

আগেই বলা হয়েছে, OU ae et ae 
যে বেথুন স্কুলের হেড মস্ট্রেস Pt না সরালে বেথননে স্কুলের 
উন্নাতর' আশা নেই। মিস পিগটকে তাড়াতাঁড় সারয়ে দিতে রাজি হল 


গবনমেন্ট। 
১৮৬৮ সালের ৩-মার্চ গবর্নমেন্ট বেথুন স্কুল-কাঁমাটিকে জানাল : 


“I am to request at the same time that the committee will 
be so good as not to proceed to the engagement of another 
Mistress without communicating with the Lieutenant- 
Governor. His Honour is disposed to think that 
the opportunity should be taken to render the building, 
bequeathed by the late Mr. Bethune and the large annual 
erant from the general revenues which is now connected with 
it more useful in the promotion of female education than he 
believes it to be under present arrangements, and this end, 
the Lieutenant-Governor is led to believe, may be materially 
served by combining with a Female School on a more moderate 
scale than the present one, a Normal School for female 


eni is determined to utilize the Bethune School building, 
and the funds connected with that building for such a pur- 
pose, it will be desirable to bring the whole institution into: 
more close and direct connection with the Education Depart- 
ment than it is at present. The Lieutenant-Governor will be 
glad to know if in this event the committee of native gentlemen 
who have hitherto, with an English President, conducted the 
affairs of ‘the Bethune School, would be willing to act as à 
consultative committee in co-operation with the Divisional In- 


spector of Schools.” ২৪ 


২৫৪ করুণাসাগর বদ্যাসাগর 


e 
কিন্তু সেভাবে কাজ করতে রাজি হল না বেথুন স্কুল-কাঁমাট। ১৮৬৯ 
সালের জানদআরতে বেথুন স্কুল সম্পূর্ণভাবে গবর্নমেণ্টের আয়ত্তে চলে 
এল। 

“When the Bethune School was made over to the Educa- 
tional Department, in January 1869, there were only fifteen 
girls on the roll. The former teacher, Miss Pigott, under whom 
the school declined, had been dismissed. . " ২১ 


TAG তারপর বেথুন স্কুলের সঙ্গেই জমড়ে দিয়েছে একটি মাহলা 
নৰ্মাল স্কুল ৷ বেথ নন আর নর্মাল স্কুলের সুপারিণ্টেণ্ডেণ্ট হয়ে এলেন মিসেস 
| বেথুন স্কুল-কাঁমাটি ভেঙে গেল। á 
এই নতুন ব্যবস্থার ফল ক খুব ভালো হবে? বিদ্যাসাগর সেরকম আশা 
করেন না। বিদ্যাসাগরের পরামর্শ গবনমেপ্ট শোনেনি; তব এই নতুন 
ব্যবস্থায়ও, কতৃপক্ষ যখান সাহায্য চেয়েছে, বিদ্যাসাগর সাহায্য করেছেন। 


১২৭৬ সালের ভাদ্রমাসে 'বামাবোধিনী পত্রিকা’ লিখেছে : “আমাদিগের 
বিদ্যালয়ের ভারগ্রাহী Bom সাহেব কি শকট-চালনের জন্য দুইজন ইউরোপ 
স্ত্রীলোক এবার বিলাত হইতে সঙ্গে করিয়া আনবেন? তাহা তব 
একপ্রকার আশাপথে চেয়ে থাকা যায়। নতুবা ভারতবর্ষে শকট চালক স্ত্লোক 
প্ৰস্তুত করিয়া বিদ্যালয়ের কাৰ্য্য আরম্ভ করিতে গেলে এব্মগে হওয়া সম্ভব 
mu m 

শেষপর্যন্ত অবশ্যি বিদ্যাসাগরের কথাই অক্ষরে-অক্ষরে মিলে গেল। 
তিন বছর যেতে-না-যেতেই, ১৮৭২ সালের গোড়ার দিকে, বেথুন স্কুলের 
সঙ্গের মহিলা নৰ্মাল স্কুলটি গ্বর্নমেণ্টকে বন্ধ করে fans হল। 

c তুল হানা বিস্তারিত হয়েছে, স্রীশিক্ষার প্রাত গবর্নমেণ্টের 
OTIC বর্ধিত হয়েছে। 

১২৮৩ সালের বৈশাখের বামাবোধিনী পান্রকা'য প্রকাশিত ্ধীশিক্ষার 
প্রীতি গবর্ণমেণ্টের “eri নামক একাট রচনা থেকে অংশবিশেষ তুলে 
দিচ্ছি: 


“সম্প্রতি আমাদগের দয়াশীল গবর্ণমেণ্ট স্ব্রীশক্ষার tats 
দুইটা কাৰ্য্য করিয়াছেন। প্রথম, ছাত্রীবৃত্তিস্থাপন, দ্বিতীয়, মি 
পারিদার্শকা নিয়োগ ।...আপাততঃ বদ্ধমান, প্রোসডেন্সী এবং ঢাকা এই [তন 
বিভাগে waiter ব্যবস্থা হইতেছে, কারণ এই তিন বিভাগে waiters 
সমধিক উন্নতি হইয়াছে, স্বীশিক্ষার উন্নাত দেখিলে অন্য অন্য বিভাগেও এ 
HUE ad cds ০০১০০ পারমাণে 
উৎসাহ দান করা হইবে তাহার সন্দেহ নাই ৷... 

গবৰ্ণমেণ্টের দ্বিতীয় অনুগ্ৰহ ইনস্পেকট্রেস্‌ বা পারদা্শকা নিয়োগ। 
বঙ্গদেশে রেবরেণ্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কন্যা শ্রীমতী মনো- 
মোহিনী প্রথম পারদর্শিকা পদ প্রাপ্ত হইয়াছেন। ইনি বাঙ্গালীর কন্যা বটেন, 


রা যারা সী 


করুণাসাগর বিদ্যাসাগর ২৫৫ 


feng একটা ইংরাজের সহধার্্মণী। ইহাঁর স্বামীর নামানুসারে ইহার নাম 
বব’ হুইলার। বাঙ্গালী ও ইংরাজী নাম একত্র হইয়া ইহাঁর নাম মনোমোহন! 
হুইলার হইয়াছে। যাহা হউক মনোমোহনী আত স্বাশাক্ষতা ও গ্ণবতী 
রমণী, তিনি পদের যথার্থ উপযুক্ত।..নৃতন পাঁরদার্শকা, আপাততঃ 
কলিকাতা, হুগলী ও ২৪ পরগণার বালিকা বিদ্যালয় সকল পাঁরদর্শন কারবেন। 
মনোমোহিনী GLA তাঁহার পদোচিত কাৰ্য্য সম্যকরূপে নিৰ্ব্বাহ কাঁরতে 
কৃতকাৰ্য্য হউন, আমরা অন্তরের AS জগদাশ্বরের নিকট এই প্রার্থনা কার। 
fore তিনি তাঁহার aie পিতা ও বাব; কেশ্বচন্দ্র সেন, বিদ্যাসাগর 
মহাশয় প্রভৃতির ন্যায় emus দেশাহতৈষা বাঙ্গালীদিগের পরামর্শ লইয়া 


Be...” 
কিন্তু এদেশে স্রণীশক্ষা নির্বঘ্যে বিদ্ভাৱিত হয়নি। দীর্ঘকাল 


১৮৬৩ সালের প্রকাশিত হিন্দ; মাহলাগণের হানাবস্থা'য় কৈলাসবাঁসনী 
দা সা 


om দ্বারা আমন্রণ করত উপপাঁতত্বে বরণ কাঁরবে। কেহ বলেন, ইহারা 
বিদ্যাভ্যাস কাঁরলে বুদ্ধিবল প্রাপ্ত হইয়া RR ব্যবহার কাঁরতে প্রবৃত্ত 


রাঁসক পূর্ব ।..বাঙ্গালার সব 95 5 i 
লে, এব“ দয়ের কল্যাণে তাঁহারা এবার তাঁহাদের VATS 
পর কারবার বিশেষ সংযোগ পাইয়াছেন কেহই নস ময়া 
ভাঁগনীর দুরবস্থার কথা স্মরণ করেন না; তবে ; RU 
শামলা মাথায় রুপে বন্তৃতা করবে, 

বিষয়ের 


উন্মত্ত; কেননা যখন তাঁহারা নার 
নয়, অনেকে উন্মত্ত; কেন দর চৌদ্দপ্ররুষের মধ্যে কেহ কখন যে রমণী 
জরে বাস করিয়াছিলেন, তাহা AT বায় না 


২৫৬ করণাসাগর বিদ্যাসাগর 


মেয়েদের মধ্যে চন্দ্ৰমংখী বস; কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এম. এ. পাশ 
করেছেন। খুব খুশি হয়েছেন বিদ্যাসাগর | BERAE চিঠি লিখেছেন : 


"Elziss শরণম্‌ 


সে দিন তোমায় দেখিরা ও তোমার সাঁহত কিয়তৃক্ষণ কখোপকথন 
কৰিয়া, আমি যার পর নাই আহনাদিত হইয়াছি। তুমি সুস্থ শরীরে দীর্ঘ 
WI হইয়া সুখে কালহরণ কর, এবং . স্বজনবৰ্গের ন্দদাঁয় 
পানা terere, এই আমর আন্তারিক qs IERI re 
প্রার্থনা । 


এই সমাভব্যাহারে যত্‌কিণ্চিৎ উপহার (Shakespeare’s Works) 
গৃহীত হইলে নিরতিশয় 


রগ রাতশয় পাঁরতোষ প্রাপ্ত হইব। 
কিমাঁধকামাত ১০ অগ্রহায়ণ ১২৯১ সাল 


SRIMATI 
KUMARI CHANDRAMUKHI BASU, 
The first Bengali Lady, 
who has obtained the Degree of Master of Arts, 
OF THE CALCUTTA UNIVERSITY, 
From her sincere well-wisher 


ISVARCHANDRA SARMA o> 


z , কোনও বন্ধ ইহার কারণ জিজ্ঞাসা করাতে বলিয়াছিলেন 
এত কয় তাত করছে, যে তাহা স্ৰদ্নেরও অতাঁত, কিন্তু হেলেন 
এ পম ও অৰ্থ বায় কিয়া স্কুল স্থাপন কারল, সে ইহা দে বেন 
না-এই দুখে হৃদয় ফাটিয়া যাইতেছে po» 


বিদ্যাসাগর TACT চাকরি ছাড়বার পরেও গবর্নমেন্ট নানা সময়ে 
সকার পরামর্শ দিয়েছেন, সম্ভব হলে সাহায্য করেছেন! 


করুণাসাগর বিদ্যাসাগর ২৫৭ 


সংস্কৃত কলেজে 1বিধি-ব্যবস্থায় euism. পরিবর্তনের প্রস্তাব হল। 
সেই সম্পর্কে ছোটোলাট বিদ্যাসাগরের পরামর্শ চাইলেন। ১৮৫৯ সালের 
১৭-এাপ্রল একখানা চিঠিতে বিদ্যাসাগর আপন মতামত জানালেন। কিয়দংশ 
তুলে দি 

“Dr. Roer recommends the abolition of the college and 
the appropriation of its funds to the introduction of the study 
of Sanskrit into Government English Colleges and schools. . . . 
No one is a greater advocate than myself for the introduction 
of Sanskrit into English colleges and schools. But no one 
would be more strongly opposed to the abolition of the Sanskrit 
college and the substitution of this arrangement in its stead. 
Mr. Cowell justly observes that if Sanskrit is to be studied at 
all it should be studied thoroughly, and I very much doubt if 
it can ever be properly studied in English colleges and schools, 
especially when it is a fact that the attempt to teach even 
Bengali in a proper style has proved a failure in those institu- 
tions. The result of the adoption of Dr. Roer's plan would be 
the extinction from this part of India of a language and litera- 
ture the preservation of which in their full integrity was one 
of the primary objects of the founders of the Sanskrit college." 

এদেশে জনসাধারণের মধ্যে শিক্ষাবিস্তার সম্পকে ছোটোলাট È সাহেব 
বিদ্যাসাগরের মতামত জানতে চাইলেন। সেবিষয়ে ১৮৫৯ সালের ২৯- 
সেপ্টেম্বর বিদ্যাসাগর জানিয়েছেন: 


“As the best, if not the only practicable means of promo- 
ting education in Bengal, the Government should, in my 
humble opinion, combine itself to the education of the higher 
classes on a comprehensive scale. By educating one boy in a 
proper style the Government does more towards the real educa- 
tion of the people, than by teaching a hundred children mere 
reading, writing and a little of Arithmetic. To educate a whole 
people is certainly very desirable, but this is a task which, it is 
doubtful, whether any Government can undertake or fulfil. . .” 

১৮৬৩ সালে একটা কমিটি হল। কামাটর উদ্দেশ্য to consider 
and report on the extent to which it is expedient 
to introduce the study of Sanskrit in the Collegiate and 
Zilla Schools with reference to prospective changes in the 
course laid down by the university for the several examina- 

tions in Arts? ওই কাঁমাটির একজন সভ্য হলেন TTR 1° 
১৮৫৪ সালের ১১-নভেম্বর ভারতীয় ব্যবস্থাপক সভায় একটা 
পাশ হল। সেই আইনের বলে একজন বিশ্বস্ত সরকারা কর্মচারীর পাঁরচালনায় 
আট থেকে চোদ্দ বছর বয়সের নাবালক জমিদারদের একটা আলাদা বাড়িতে 
একত্র রেখে উপয্নস্তভাবে শিখিয়ে-পাঁড়িয়ে তোলার ব্যবস্থা EX! এজন্য ১৮৫৬ 
১৭ 


o L0 Gon 1 MAME Na an Ere চ৮-তে জোন 


২৫৮ করদণাসাগর বিদ্যাসাগর 


সালের মার্চে কলকাতায় ওয়ার্ভস ইনস্টিটিউশন খোলা geil 1ডরেক্টর হলেন 
রাজেন্দ্রলাল Tug es . 
প্রথমে ওয়ার্ডস ইনাস্টটিউশন খোলা হল চিৎপুরে রাজা নরাঁসংহের 
বাগানে ৷ ১৮৬৩ সালের UE বরে সেখান থেকে চলে এল মা নকতলা আপার 
সাকু'লার রোডে, শ্রীকৃষ্ণ সিংহের বাগানে। 
ওয়াড'স ইনাস্টটিউশনের জন্য চারজন পরিদর্শক নিযুক্ত হয়েছেন হেন ৷ ঠিক 
হল, প্রত্যেক পাঁরদর্শক বছরে তিন মাস করে পারদর্শন করবেন। বিদ্যাসাগর 
ওই চারজনের একজন। 


১৮৬৩ সালের নভেম্বর থেকে বিদ্যাসাগর পরিদর্শন আরম্ভ করেছেন। 
A 


ওঃ z ন সম্পর্কে বিদ্যাসাগর ১৮৬৪ সালের ৪-এাপ্রল একাটি 
রিপোর্ট দাখিল করেছেন : 


“Since 


EX 


2 change, and it is this: 


2. Under existing arrangements, all the Wards assemble 
in One Hall and sit round one Table 


& necessary consequence, 
ards are generally not very 
satisfactory. 


4. To remedy these evils, some 
be absolutely necessary; and I would su 
First: Each class should hay, 

a separate reading table, 


arrangements seem to 
ggest the foilowing : —- 
e a separate place and 


করুণাসাগর বিদ্যাসাগর , ২৫৯ 


Second: Each class should be placed in charge of a 
separate private Tutor. 

Third: In the lower classes, the Tutors should be 
made to attend both in the mornings and evenings; and in 
the higher classes, their attendance should be required 
once, either in the mornings or evenings. 

5. My object in suggesting the entertainment of a sepa- 
rate Teacher for each class is, to secure the necessary amount 
of aid to the wards. The present system of education followed 
ols is such, that it is impossible for the generality of 
young pupils to attain proficiency in their studies without prv- 
per aid at home; and-this much needed aid can never, as I 
have already stated, be expected from one individual, who 
attends so many classes for only one or two hours a day. 
Extra aid is given to their children by people who can even 
with difficulty afford it, and it is certainly very desirable 
that the wards should have that aid to its fullest extent. 

6. If the arrangements, suggested above, are carried out, 
disturbance will be removed, negligence in the 
aterially checked, and for greater progress and 
d in future. 
der the proposed arrangements, it will not 
be necessary for the Director to overlook the daily school 
lessons of the wards, a drudgery of which I would relieve him 
altogether and assign to him the far more agreeable, as well 

important task of training their minds, and giving them 
ax tion on subjects of general interest. Such a task would 
877 it the talents and ability of the Director 


in scho 


all causes of 
inattention m: 
proficiency. secure 

7. Again, un 


certainly better SU! ্ 
which he possesses m a higher degree. 
- 8, At present the Director does this work to a certain 


when relieved of the drudgery alluded to, he will 

form it with much greater efficiency. 

bject in bringing the wards to the Metro- 
olis is, I presume; to educate them and train their minds in a 

P er style. Every possible endeavour should, in my humble 

prop t therefore, be made to secure that object." ৩০ 


judgmen oes - 
ইনস্টিটিউশন সম ae ১৮৬৫ সালের ১১-জানআরর 


extent, and 
be able to per 
.9, The primary 9 


« |. J commenced my inspection from November 1863. . . 
beg leave respectfully to suggest a new arrangement 


m 
"৮ ducation. 


for their € 


২৬০ করদণাসাগর বিদ্যাসাগর 


I, That the Institution be turned into a sort of Boarding 
School, instead of being merely the residence of the wards 
as at present. 

IL That the requisite staff of efficient teachers be enter- 
tained for their instruction. 

III. That a separate course of instruction, especially direc- 
ted suited to the necessities of the wards, be framed for them, 


cane; its necessity in the Wards Institution is 
tible. In my humble opinion such harsh treatment does 
means become the inmates of that Institution, 


that corporal punishment, from it; degrading 
more than mends the recipients. I would theref, 
strongly to recommend that this Rule may be 


ওয়াস ইনস্টিটিউশন সম্পর্কে রিপোর্ট a ১৮৬৫ সালের 

গোড়ার দিকে, নতুন একটি কাঁমাটি হল। কাটি? ক ক 

বি. লেন এবং বিদ্যাসাগর। he ত রইলেন এইচ. উদ্ো, টি. 
১৮৬৫ সালের ১-সেপ্টেম্বর বিদ্যাসাগর রিপোর্ট 

রিপোর্টের অংশবিশেষ তুলে দিচ্ছি: দিয়েছেন। সেই 


“The object of the Wards’ Institution is to give the wards 
a fair amount of education, train them up as useful members 
of society, and turn them out good landlords. But the educa. 
tion they receive is scarcely worth the name, and they gene- 
rally leave the Institution with a mere smattering of English, 
and with little or no rural training. Nor can any better results 
be expected in the existing order of things, To remedy the 


টি... 


করদুণাসাগর বিদ্যাসাগর ২৬১ 
evils, certain suggestions were made by me in my report to 
the Board of Revenue, dated the llth January last. I have 
deliberately re-considered them since the formation of the 
‘present Committee, and see no reason to change the opinions 
expressed in that paper. It is my firm conviction that the 
remodelling of the Institution on the plan suggested, is the only 
practicable means to better its condition, and to secure the 
beneficial results anticipated from the establishment of the - 
Institution. 

Great care should be taken in the selection of the teaching 
staff, in case it be determined to convert the Institution into a 
Boarding School, as suggested. They must be well-educated men, 
experienced in training up children and youth, and free from 
fashionable vice. The management and control of the Institution 
should be vested in the Head Master. Under such arrange- 
ments, I feel assured that the prejudices entertained against 
the Institution, not without reason, would be removed, and the 
confidence of the public restored. But, if otherwise the Institu- 
tion be maintained on its present footing, I shall not be sorry 
to see it closed at once. 

The after-career of some of the young men brought up in 
the Institution does not reflect credit on it, though there are a 
few who are well spoken of. There are others again who 

red as only indifferent. On the whole, the 
results do not appear to be satisfactory. 

Removal of the Institution to Krishnaghur for the present 
is by no means safe, on account of the epidemic raging there. 
The places to which it can be removed with safety, are either 
Beerbhoom or Berhampore. But if the changes suggested be 
carried out, I would prefer the Institution continuing in Cal- 
cutta, inasmuch as the supervision here, would I think, be more 
efficient than in the Mofussil. The frequent inspection of the 
visitors, as well as approximity of the controlling authorities, 
cannot fail to exercise an amount of beneficial influence on the 
Institution which will not easily be available in the Mofussil. 

] think it would be highly advantageous to the wards if 
their term of minority extended to twenty-one years instead 
f eighteen years, as at present, as in that case they will have 
2 time for improving themselves, and they will enter upon 
longer ates at an age when men's character 


[ ssession of their est 
the po This extension I believe will not be 


rmed in a manner. t| 
wen to the class of Zemindars, as I find that the British 
1i 


may be conside 


২৬২ করুণাসাগর বিদ্যাসাগর 


Indian Association sometime ago move the Legislature on the 
subject." «s 

es a 553 সলা fan 
সাগরের মতের মিল হয়নি। খুব সম্ভব সেজন্যেই বিদ্যাসাগর শেষপর্যন্ত 
ওয়ার্ডস ইনাস্টাটউশনের সঙ্গে সম্পর্ক রাখেনান। 

১৮৮০ সালে ওয়ার্ডস ইনাস্টটিউশন বন্ধ হয়ে যায়। 

দেবোত্তর সম্পত্তি হস্তান্তর বিষয়ে আইন প্রণয়নের প্রশ্ন উঠেছে। এ- 
বিষয়ে RA Gro বিদ্যাসাগরের মতামত চেয়েছে। বিদ্যাসাগর, ১৮৬৬ সালের, 
৬-আগস্ট, একখানা চিঠিতে আপন মতামত জানিয়েছেন। চিঠিখানা থেকে 
অংশাবশেষ উদ্ধার কার 


^. . . there do not appear to be any texts in the Books on 
Hindu La 


the Devat 
does not s 
In fact, when Endowments of this 
Hindus, they make them with the s 


» alienation cannot take place 
except with the express consent 


case of Devatra property the Ido 


is the owner, it cannot be disposed of except with its consent, 
which, as a matter of course, can neither be given nor extor- 
ted. Hence, Devatra property has become inalienable,” 

১৮৭০ সালের ১-সেপ্টেম্বর 1হন্দ; উইলস্‌ ত্যা্ট' পাশ হয়। এ-বিষয়ে 
বিহারীলাল সরকার লিখেছেন : “গবর্ণমেণ্ট হইতে এ-বিষয়ে 


we বিশেষরূপে পর্যালোচনা করিয়া দুইটি য় A crea নাই। 
প্রথমতঃ হিন্দ, শাস্ত্রানূসারে অজাত কোন দান কারলে বৈধ 


* কমল ভট্টাচার্য বলেছেন : “রাজেন্দলাল মিত্র সম্বন্ধে বিদ্যাসাগর : 
কাছে বোলে বেড়ায়--ইংরাজি আম যৎসামান্য জানি; যাঁদ কিছ আমার জানা শা a 
তা সংস্কৃতশাস্রে।’ ইহাতে সাহেবেরা মনে ভাবেন_বাস্‌ রে, ইংরাজতে এত aoe 
হোয়ে যখন সে বিদেকে SRA বলে, তন না জানি pers এর কতই বিমানে 
এইরূপ কোনও এক আসনে বিদ্যাসাগরের নিজের মুখেই শঃনিয়াছি, [তান কোনও ছে 
সাহেবকে বালিয়াছিলেন, ‘তোমাদের মত ব্াদ্ধমানও নেই, নির্বোধও নেই; তোমরা যে 
বিমান, তাহা বলা AR A; তোমাদের বঃদ্ধিমত্তার পরিচয় চতুৰ্দ্দিকে দেদপ্যমান; কিন্তু 
তোমাদিগকে নিৰ্বোধ এই জন্য বাল যে, আমাদের দেশের অকৰ্মণ্য অনেক ব্যান্ত তোমাদের 
কাছে বেশ পশার করিয়া লইয়াছে; আমরা তাহা দেখিয়া অবাক হইয়া যাই ।’..." 


করুণাসাগর বিদ্যাসাগর ২৬৩ 


হয় না। গ্রহীতার ও দাতার জীবদ্দশায় বর্তমান থাকা ও বোধাবাশষ্ট হওয়া 
চাই। কিন্তু US আইনে এ-প্রকার দান কোন কোন স্থলে বৈধ বাঁলয়া 
গৃহীত হইয়াছে। fenore: be আইনে যাহাকে “Rules agaiust 
perpetuity” অর্থাৎ “আবহমানকাল স্বত্বাধকার fear বৈল” বলে, 
শাসনকর্তারা উত্ত আপত্তিতে কর্ণপাত করেন নাই। তাঁহার যুন্তিপূ্ণ আপত্তি 
অগ্রাহ্য করিয়া তাঁহারা CF আইন বিধিবদ্ধ করেন UU? ches 


ভারতের রাষ্ট্রীয় আভলেখাগার থেকে জানা যাচ্ছে: 1 
*As to the Hindu Wills Act it would appear that as early 


as 22 August 1865 the Government of India (Home Depart- 
ment) issued a circular letter to all Local Governments respect- 
ing the extension of the testamentary clauses of the Act to the 
Hindus and other non-Muslim sections among the Indian 
population. (The number of the circular was 1247-55). The 
circular was replied to by the Under-Secretary to Government 
of Bengal in his letter No. 8994 dated 27 July 1866. In para- 
graph এ of the letter it was stated : 

“On receipt of your letter, several leading Hindu and 
. Muhammedan gentlemen. . . were consulted; . . * Copies 

of their replies received are enclosed." 

The letter does not reveal the names of the gentlemen 
d and the enclosures to it include replies from 3 emi- 
ment Bengalis only, viz. Raja Sutt Sharn Ghoshal Bahadur, 
Babu Prasanna Kumar Tagore, and Babu Degambar Mitter. 
Vidyasagars name is conspicuous by its absence. 

After the Bill had been reported on by the Select Com- 
mittee (which consisted of J. F. Stephen, G. N. Taylor, H. M. 
Forbes, F. S. Chapman, F. R. Cockerill) 

ber of Bengalis, viz., Jatendro Mohun 
Tagore, Ramanath Tagore, Degambar Mitter, Norender Krishna, 
Rajendra Narain Deb, Peary Chand Mitter, Issur Chunder 
Ghosal, Durga Churn Law, Kumar Hurrendra Krishna, Joy 
Kissen Mukerjea, Chunder Coomar Chatterjee, ‘Tarreny 
iChunder Banerjea, Kissory Chand Mitter, Sam Churn Mullick, 
Creesh Chun der Ghose, Kaliprasanno Singh, Debendro 
M Tick Rajendralala Mittra, Suttynund Ghosal (all members 

m B itish Indian Association). Among other opponents 
d i ra p ey Rela Kali Krishna Bahadoor and Chunder 
Sur ড় লিজ (President and Secretary, respectively of the 


Bharatbershiya Sonatana Dharma Rokhini Sabha); and Baboo 


/ ‘vee, Tt is clear from the above that Vidyasagar, 
Bhoodeb Mookerjee un Pe rau FUE bes i 


according to the recor 


consulte 


it was opposed by a num 


২৬৪ করুণাসাগর বিদ্যাসাগর 


opposed the bill (Legislative Progs., Aug. 1870, Nos. 56- 
A দি ea 
S 2: সালের গোড়ার দিকে সংস্কৃত কলেজ থেকে স্মৃতিশাস্তের অধ্যাপকের 
পদ বিলুপ্ত করে দেবার প্রস্তাব হল। এ-বিবয়ে গবৰ্নমেণ্ট বিদ্যাসাগরের 
পরামর্শ চেরেছে। বিদ্যাসাগর ওই প্রস্তাবে সায় দিতে পারলেন না। বিদ্যা- 
সাগরের বিবেচনার কেবলমাত্র স্মাতশাস্ত অধ্যাপনার জন্য একজন অধ্যাপক 
প্রয়োজন। 4 
কিন্তু বিদ্যাসাগরের পরামর্শ গবরমমেন্ট শোনোনি। সংস্কৃত কলেজে কেবল- 
মার দ্মতশাস্ত অধ্যাপনার জন্য কোনো অধ্যাপক রইলেন না, দৰ্শ'নশাস্র ও 
অলতকারশাস্্রের অধ্যাপকের উপর স্মৃতিশাস্তর অধ্যাপনার ভার আর্পিত za 
Gran টেক্সট বংক কমিটির সভ্য হওয়ার জন্য বিদ্যাসাগরকে অন নোধ 
করেছেন আযাটকিনসন সাহেব। এ-বিষয়ে আযাট? সাহেব, ১৮৭৩ সালের 
33-9772, বিদ্যাসাগরকে একখানা চিঠি লিখেছেন ৷ চিঠিখানা তুলে 
দিচ্ছি: 


“My dear Pundit, 
Will you allow me to a 
upon School Books? The e 


Scholars. 


I shall be much obliged if d 
your services. 


Sincerely yours 
W. S. Atkinson? o 


নিজে একজন পাঠ্যপুস্তকপ্রণেতা বলে বিদ্যাসাগর ওই কাঁমিটিতে যেতে 

রাজ হলেন ati বিদ্যাসাগর, ১৮৭৩ WGA ১৩-জুলাই, আ্যাটাকনসন 
সাহেবকে লিখেছেন : 

“In reply to yours of the 11th instant I beg to inform vou 

dly accepted your invitation to serve in 

mittee, but on two con 


it. As an author I am di 
in the decision of the committee, and I do 


it right to take a part in their deliberatio; 
inclined to think that my presence in the commi 
fere with a free and unreserved discussion of 
demerits of the books. I hope you will therefor 


me if I can not persuade myself to comply with your request? e» 


* Pav আমি পশ্চিমবণ্গ সরকারের দপ্তরে যথাসাধ্য অনুসন্ধান করেছি; কিন্তু 
৮ 
সংগ্রহ করতে পারিনি। 


"9 


করুণাসাগর বিদ্যাসাগর ২৬৫ 


এই plat মানুষের নামেও এ 

র ককালে ছাপার অক্ষরে প্রচারত হয়েছে 

qu অন ইন 
৫3 ANH ২২ -জ-লাইয়ের ‘সম্বাদ ভাস্করে, প্রকাশিত একখানা প্রেরিত 


প্ৰিয়পাত্ৰ হইয়াছেন তদ্ধেতু মন_ষ্যকে 

রা ইন ফা ইক UE 

হইয়াছে ভিনি, তত রে আমি তাহাকে জনাই আগর থাকলেই 

মহাসাগর থাকে ইহা যেন তিন স্মরণ করিয়া রাখেন,...পণ্ডিতবর ATS 

em বিৰ 4v a ents আরোবাঁরোপ 
dis ও কেবল বিদ্যাসাগরের চক্রান্তে তাহা 


প্রস্তুত কাঁরয়া সরকারী পাঠশালার ছাত্রগণের বৃতি সম Ces তত 
বিদ্যাসাগর চক্রান্ত কাঁরয়া গবৰ্ণমেণ্টকে স্তৰ লা 
পুস্তকে কি fe omuia করেন শীনতে পাইলে উত্তর দিতে পার বিদ্যা" 
যে সকল ক্ষুদ্র ২ প্রস্তাব লেখেন তাহা ভিন্ন 
য় রচিত হইয়াছে যাহার ভাব পাঁণ্ডতেরাও সহজে 
মে e qe না তাহা কি বিদ্যাসাগরের মতে গ্ৰন্থ বলিয়া গণ্য হইতে পারে না 
গতা অধ্বোধাবাত গোঁ শব্দায়তে ইহাই কি ছাত়গণের পাঠ্য হইয়াছে P 
সহবাস-সম্মাত-আইন বিল কাউন্সিলে APAS করার আগে গবন'মেণ্ট 
বিদ্যাসাগরের মতামত চেয়েছে। 
এবিষয়ে ১৮৯১ সালের ১৬-ফেব্ুআরি বিদ্যাসাগর গবর্নমেপ্টকে 
e that it should be an offence for a 
before his wife has had her first 
As the majority of girls do not exhibit that symptom 
thirteen, fourteen or fifteen, the measure I 
e larger, more real, and more extensive pro- 
] At the same time, such a measure could 
he ground of interfering with a religious 


«| I would propos 


man to consummate marriage 


menses. 
before they are 
suggest would giv 
tection than the Bi 
not be objected to on t 


observance. 
5 * e aÁ 


o 
of view, therefore, the most reasonable 


From every point 
course appears to me, to make a law declaring it penal fora 
man to have intercourse with his wife, before she has her first 
menses. 

Such a law would not only serve the interests of humanity 
by giving reasonable protection to child-wives, but would, 
so far from interfering with religious usage, enforce a rule laid 
down in the Sastras. The punishment, which the Sastras pres- 


২৬৬ করুণাসাগর বিদ্যাসাগর 


cribe for violation of the tule, is of a spiritual character and is 
liable to be disregarded. The religious prohibition would be 
made more effective, if it was embodied in a penal law. I may 
be permitted to press this consideration most earnestly on the 
attention of the Government.” ৪০ 


SESS সালে বিদ্যাসাগর জার্মানির শ্ৰেষ্ঠ ও প্রাচীনতম প্রাচ্যাবদ্যাচর্চার 
কেন্দ্র “Deutscher Akademischer Austanschdienst” নামক প্রাতষ্ঠানের 
সদস্য নিৰ্বাচিত হয়েছেন। 

“Vidyasagar was elected corresponding member of the 
German Oriental Society in 1864 and he remained a member 
till his death. . . , 

He was elected in recognition of his merits in promoting 
the spread of literacy and education amongst his compatriots by 
means of exemplary books written in the Vernacular. WEB 


ডা পালের ৪-জনলাই বিদ্যাসাগর 'বিলাতের রয়াল এশিয়াটিক , 


ara নির্বাচিত হয়েছেন। 


১৮৮০ সালের ৯-জানআঁর ভারত-গবনমেণ্ট বিদ্যাসাগরকে “স. আই. ই 
উপাধি trace | NES 


এ-উপাধি নিতে হবে। রাজভবনে যেতে হবে, দরবারী পোশাকে গয়ে 
উপাধি নিয়ে আসতে হবে। কিন্তু সেতো অসম্ভব 'কথা। বিদ্যাসাগরের পক্ষে 
I 


যক পরে লাটসাহেবের দপ্তরখানা থেকে একজন বাঙালী কমণ্চারী 
আর একজন চাপরাশি বিদ্যাসাগরের বাড়িতে এসে উপস্থিত। এস, আই. ই 
পদক নিয়ে এসেছে। বিদ্যাসাগর পদকের কাছে যাননি, পদক বিদ্যার 


নামে একাট চুটকি লিখেছেন : 
“বিদ্যাসাগর মহাশয় রাজ্বারে নূতন উপাধি পাইয়াছেন শুনিয়া একজন 


করুণাসাগর বিদ্যাসাগর ২৬৭, 


পল্লাগ্রামের অধ্যাপক তাঁহার সঙ্গে দেখা কারতে আইসেন। বিদ্যাসাগর, 
মহাশয়কে অধ্যাপক জিজ্ঞাসা করিলেন_“নৃতন উপাঁধটা কি?” 

বিদ্যা “সি. আই. EDS 

অধ্যা।_“তাহাতে কি হইল?” 

Tam “ছাই p 

অধ্যা।--“সাধ্য! সাধু! রাজার মুখে সকলই শোভা onal...” 

. তারপর 'মহামহোপাধ্যায়' উপাধির কথা! 

‘মহামহোপাধ্যায়’ উপাঁধির প্রস্তাব এল বিদ্যাসাগরের কাছে। বিদ্যাসাগর 
সে-উপাধি নিতে রাজি হলেন না। অসুস্থ শরীরের দোহাই দিলেন। বললেন_ 
যা চাপানো আছে, তা ফিরিয়ে নিলে রক্ষা পাই। এই অসুস্থ অবস্থায় প্রত্যেক 
দরবারে 'যেতে পারব না’ বলে চিঠি লিখতে আর ডান্ডারের সার্টিফিকেট 


পাঠাতে প্রাণ ওচ্ঠাগত 1°° 
বিদ্যাসাগর খবর পেলেন, তাঁর নাম “প্রাইভেট aia ফর্দে ঢুকে গেছে। 
প্রাইভেট এণ্ট'র কর্দে নাম থাকলে কাঁ হয়? অনেকের কাছেই ও একটা 


মস্ত সৌভাগ্যের কথা৷ ওই ফর্দে যাঁদের নাম ওঠে লাটসাহেবের সঙ্গে আলাদা 
ভাবে দেখা করতে পারেন তারা। 
রর উঠে গেল সেই ফর্দে। খবর পেয়ে বিদ্যাসাগর লাট- 


ফর্দে নাম দেখে বিদ্যাসাগর খ্যাশ হবেন। আবার, হয়তো 
বিদ্যাসাগর ‘প্ৰাইভেট এণ্ট্রি'র ফর্দে কোনো বন্ধ্-বান্ধবের নাম দেবার কথা 


pt সেক্রেটারি বললেন_কথা দিলাম, 


রাখব ৷ i 
ভেবেছেন তেমনি হল না। একটা উল্টো কাণ্ড করে 
: হন তেমন বহি কেটে দিলেন m থেকে। 


পণ্ডিত কৃষ্দাস বেদান্তবাগীশ, নীলকণ্ঠ সার্বভৌম এবং কৃষ্ণদেব বিদ্যা- 
বাগীশ-_বিধবাবিবাহের সপক্ষে শাস্্রবাক্য খুজতে আরম্ভ করলেন। শেষ- 


তবে e GUT আমনপাশ্ডতদের কাছে লোক পাঠালেন 
'রাজবল্পভ | কাশী, কাণ্ড, মিথিলা প্রভাতি নানা অঞ্চল থেকে অন্মকূল মত 


প তখন অনেক ব্ৰাহ্মণপাশ্ডতের বাস। নবদ্বীপবাসী পণ্ডিতদের 
মত না পেলে তখন সব gk | নবদ্বীপবাসদ “ডতমণ্ডলাী তখন রাজা 


* অনুর ৰ ভায় আমি আপনাদের 
নত নাহ পক্ষে মত দিতে বলব, পা আপনা 
অত দেবেন না। 

তাই হল। রাজবল্লভের দুত ম্লানম্খে ফিরে গেল ps 

* & শ্রীরমেশচন্দ্র মজুমদার লিখেছেন: 

“Rajaballabh secured the approval of the orthodox Pandits 
and also the Sastric injunction in favour of widow TE 
as early as 1756 A.D., and this tradition influenc 
of the social reformers 4 century later, The fai 
ballabh is said to have been mainly due to the 
Maharaja Krishnachandra, but of this we h 
"dence." (‘Maharaja Rajballabh’,’p. 91) 


করুণাসাগর বিদ্যাসাগর তৰ 


মতান্তরে : “রাজবল্লভের প্রোরত লোক বিধবা-বিবাহ বিষয় 
লইয়া নবদ্বীপে উপস্থিত হইলে কৃষ্ণচন্দ্ৰ তাহাদিগকে নর রর 
একটি গোবৎসও প্রদান করেন। আগন্তুকগণ এইরূপ অভিনব উপহারের, 
কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তর কারলেন, যে বিধবা-বিবাহ বহু ies 
অপ্রচালত আছে তাহা পুনরায় প্রচলিত হইতে পারলে শাস্ব্রাননসারে গোমাংস- 
ভক্ষণেও আপত্তি হইতে পারে WD! রাজবল্লভের লোক এই উত্তর শ্ৰবণে 
সাতিশয় লজ্জিত হইল এবং আর বিলম্ব না কৰিয়া সত্বরপদে রাজনগরে. 


প্রত্যাগমন করিল।” 
ঠিক এই সময়ে কোটার রাজাও বিধবা-ববাহ প্রচলনের চেষ্টা করোছলেন, 


কিন্তু সার্থক হনানি।* | 


তারপর, দেখা যাচ্ছে, ভারতীয় 
আইন করার উদ্দেশ্যে ভারতবর্ষের বিভিন্ন অণ্টলের আদালতের মতামত 


চেয়েছে। 

১৮৩৭ সালের ২৯-এপ্রিলের 'জ্ঞানান্বেষণ' পত্রিকার একটি সংবাদ থেকে, 
জানা যাচ্ছে যে “এতন্দেশীয় কতিপয় সমৃদ্ধ AATA ব্যানতরা পরামর্শ 
কারয়াছেন এক সভা করিবেন” এবং সেই সভার একাঁট অভিপ্রায় এই যে 
শ্রাহ্মণদিগের কুপরামর্শেতে শিশদকালাবাঁধ বিধবার বিবাহ নিষেধ বিষয়ে যে 
বিনষ্ট কারতে হইবেক।”” 


ঘোষণা করেছিলেন, তাঁকে TO 
১৮৪২ সালের এপ্রিলের ‘বেঙ্গল ুটেটরে 
উদ্ধার . “যেসকল বিষয়ের সাধারণে সৰ্ব্বদা 


প্রস্তাব au memi হইতেছে কিন্তু সূচনাবাধ এতাবৎকাল পর্যন্ত 
অস্মদ্দেশীয় লোকের দ্বারা ততপ্রতিব্ধকের CUP {কাণ্ডন্মান্ৰ প্রকাশিত 
হল নাই অতএব বোধহর যে vxo তাহার! বার CU Tem CR 
। হৰ সদ এবং বাং কামাভীতে নিঃশেষ হইতে পাৰে কিন্তু বে ore Be 
প্রাতবন্ধকে সম্পূর্ণরূপে অনাস্থা হইয়া নূতন SU সংস্থাপন না হয় 
SU Cra নার র E আলিৰ করতে MS 


হইব না৷...” 
১৮৪২ সালের জুলাই মাসে ‘বেঙ্গল স্পেকটেটর' লিখেছে : 
x t other Shastrical objections can there be to the 
ibet -marriage of Hindu widows? It has 


commencement of the re 


been shown by our correspondent that it obtained in ancient 


R90 FRN বিদ্যাসাগর 


times and is still prevalent among the lower orders of our 
‘countrymen in some parts of India. | 

The impropriety and mischievousness of the prohibitions 
against the continuance of the practice in the Coli Yug have 
‘already been demonstrated, and we are now rejoiced to find 
"that their legality is questionable, 

In 1756 Rajah Rajbullub Roy Bahadoor 
to have his daughter, who had become a wido 


“গতে মৃতে প্রৱাজতে PU প ততে পতো” 
AST নারীণাং পাতরন্যো বিধীয়তে।* 


“Tans fete পানার্ববাহের হর নিষেধ খণ্ডন করে বেঙ্গল 
'সে্পকটেটর”, ৯৮৪২ সালের জুলাই মাসে, লিখেছে : পহন্দজাতীয় বিধবার 
প্মুনৰব্বিবাহের নিষেধ এইরূপে খাঁণ্ডত হওয়াতে 


: বিবাহ we à 
-ধনাধিকারাথণ গবর্ণমেস্টের সাহায্য প্রার্থনার; তাহাতে আমারাদগের বেদ 
তাহা হইলে রা অনার পক্ষে কে 
তাহা হইলে আমাদিগের ধৰ্ম্মাধৰ্ম্ম' বিষয়ে যে যংকিণ্চিৎ স্বাধীনতা আছে 
তাহাও এই দণ্টান্তবলে রমশ গবণ'ৰমেণ্ট কতৃক Bhar হইবো 


১৮৪৩ সালের ১৫-জানুআরির ‘বেঙ্গল স্পেক্‌টেটরে প্রকাশিত একখানা 
'প্রেরি দ্ধার শি 
EA. Mace 


4 পত্রে Be বিচার এ কা ন্ট মতে পরৱাজতে” ইক আস ধনিয়া 
বচনের উপরে ভিত্তি স্থাপন করিয়া “বিদ্যাসাগর মহাশয় বঙ্গীয় পাঁণ্ডত-মন্ডলর সাঁহত 
SS^LUU প্রবৃত্ত নমোহন ত তই পে বিচারের মধ্যে উদ্যত রাহ 


আঃ এটি 


কর;ণাসাগর বিদ্যাসাগর ; ২৭১ 


. “ign, বিধবাঁদিগের THIS SIDE কল্পনা ধর্ম্ম সংক্রান্ত ব্যাপার এ 
নাম কেহই কহেন যে গবর্ণমেন্ট তংপ্রাত হস্তক্ষেপ করিতে পারেন 
না কিন্তু আমার বিবেচনায় এ আপাতত করা ভাল বোধ হয় না কারণ US 
বিবাহের বিধায়ক শাস্হ ঝাঁটাত পাওয়া যায় না যাদি মিলে তথাপি বচারস্থলে 
তাহা গ্রাহ্য হওয়া ভার অতএব এবিষয়ে দেশাধিপের সহায়তা ব্যতিরেকে 
ক্ষমতা দেশাধিপতি মহাশয়েরা হস্তগত করিয়াছেন তদ্বিষয়ে আমাদিগের কোন 
ক্ষমতা নাই অতএব আমাদিগের সুখবৃদ্ধির প্রার্থনা ৷ i 
নিকট না করিব ?। 51578855355 

এতদ্দেশীয়দিগের ধৰ্ম্ম বা জনপদীয় বিষয়ের প্রতি গবর্ণমেন্ট যে 
হস্তক্ষেপণ করিবেন না এমত কোন লিখিত বা বাচানক প্রতিজ্ঞা নাই, এবং 
আমাদিগের পৈতৃকাধিকার যেরূপে রক্ষণাবেক্ষণ হইয়া আসিতেছে তদ্দারাও 
Ge প্রকার প্রাতিজ্ঞার কোন সোপান পাওয়া যায় না। আমরা অনেক২ 
প্রাচীন রতিবৰ্ত্ম পারবর্ত করিয়াছি এ সকল এইক্ষণে আর চলিত হইবার 
সম্ভাবনা নাই। জ্ঞান ও সভ্যতার যত বৃদ্ধি হয় ততই লোকেরদের সংস্কারের 
এবং চরিত্রের ও ধর্ম্মের পারবর্তন হইয়া থাকে এবং তৎসমাভব্যাহারে প্রাচীন 
নিয়মেরও অন্যথা হয়। i 

অতএব আমার UE বৃদ্ধিতে এই উদয় হয় যে যদবাঁধ গবর্ণমেন্ট US 
বিষয়ে আমাদিগের মনোভপষ্ট সিদ্ধ না করেন তদবধি তাহার নিকট প্রার্থনাদ 


করণে আমাঁদগের ক্ষান্ত থাকা অনচিত।” 
রামচন্দ্র বিদ্যাবাগীশ (১৭৮৬-১৮৪৫) বাঙলা ভাষায়, প্রথম আভিধান- 
প্রণেতা, প্রখ্যাত AS পণ্ডিত, ব্রাহ্মসমাজের প্রথম আচার্য । আরেকটি কথা 
বিশেষভাবে উল্লেখযোগ্য, বিদ্যাসাগরের আগেই তিনি বিধবা-বিবাহের সপক্ষে 
পর, ১৮৪৫ সালের ১১-মার্চের 


দিয়েছিলেন। রামচন্দ্রের মৃত্যুর 
aru and India Gazette -q প্রকাশিত একটি পত্রের অংশ 


ব্যবস্থা E 
‘Bengal Hark 
. “The liberal viavustha which he (ambu বিদ্যাবাগীশ) 


recently gave regarding the remarriage of Hindoo widows, on 
the application of the Bengal British India Society, should rank 


‘him at the head of Hindoo reformers.” 
সনে রামজয় শর্মার ‘বিধবা বিবাহ নিষেধ বিষয়ক ব্যবস্থা’ 
প্রকাশিত হয়েছে। বিধবা-বিবাহ বিরোধী এই প্দাস্তকার 


বাঙলা ১২৫৩ 


নামক সমাজে প্রেরণ কারয় 
হয় কিন্তু d সমাজেৰ PES টলিল এনা ডে সাহেব্‌ এ বান 
যাথার্থযাযাথার্থ্য নিশ্চয় করণার্থ 1145 at সম্বলিত xt ব্যবস্থাপন্ 

রন অনন্তর ধম্মসভা শডতগণ তদুত্তর 
PIM প্রেরণ করেন macer নিকট পাঠান গিয়াছে তাহার মন্মার্থ 


SEE মি ং তদীয় ভাষার্থ সমাজের 


২৭২ করণাসাগ্নর বিদ্যাসাগর 


অনভিজ্ঞ ব্যন্তিগণের LATS বিরুদ্ধ ব্যবস্থাভাসে মনশ্চাণ্চল্য না জন্মে তজ্জন্য 
এই প্রাড়ম্বর সুতরাং কারতে হইল ইহাত? * 

ওই POR রামজয় শর্মা ছাড়া আরো এগারোজন পণ্ডিত স্বাক্ষর 
করেছেন ৷ 

পাতিত্য জন্মে, ও দৈবাঁপত্কৰ্ম্মে' আকার থাকে না, বধাহ হয়, বিবাহ সিদ্ধ 
হয় না, কুল অধম হয়, কুল বিনাশ পায়, সাধ্াদগের অনাচরণীয় কর্ম্ম করা 
হয়, এবং তাহা অনাদি ধর্ম নয়, ও বিদ্বানের দিগের অনাদরণীয়, এজন্য তাহা 
সন্ব'দেশ ALAS সৰ্ব্ব'কুলের T4306 বেশ্যার ন্যায় ধর্ম সেই হেত ধুর 
ative LT বিষয়ে কখন পোষকতা কারবেন না এই ব্যবস্থাই আঁত 
সাধু ও সংসম্মত ইতি ৷? ৷ 

পৰ্বশৰ্ভকরী পত্ৰিকা’ প্রথম প্রকাশিত হয়েছে ১৮৫০ সালের আগষ্ট 


মাসে। প্রথম সংখ্যাতেই বিদ্যাসাগরের “বাল্যবিবাহের দোষ’ নামে একটি রচনা 
আছে। 


বিদ্যাসাগরের সমাজচিন্তার প্রথম ফল এই « 
থেকে এই রচনাটির একটি বিশেষ মূল্য আছে। এই 
যাচ্ছে বিদ্যাসাগর তখন থেকেই বিধবাদের দুঃখে ব্যাথত। 'বাল্যাববাহের 
ঃ জীবন ; 


সঙ্গেই তাহার সমস্ত সুখ সাঙ্গ হইয়া যায়। এবং পাঁতাবয়োগদ:ঃখের সহ 
সকল, MHA দুঃখের সমাগম হয়। উপবাস দিবসে পিপাসা নিবন্ধে কিম্বা 
সাংঘাতিক রোগান্দবন্ধে যাদি তাহার প্রাণাপচয় হইয়া যায়, তথাঁপ epu 
বিধি তাহার নিঃশেষ নীরস রসনাগ্রে গণ্ড্ষমান্র বাঁর বা ওষধ দানেরও 
অনদমতি দেন না!” 
১৮৫২ সালের ২৩-মার্চ “The Bengal Hurkaru' লিখেছে : 
“THE HINDU “WIDOW MARRIED,’—A report is cur- 
rent in the native quarter of the town that an educated native 
of a liberal cast of mind has married a widow. The nuptials 
it is said, have been celebrated in the Mofussil, where both 
the parties with their families are on a tour.” 
১৮৫২ সালের ২৫-মার্চের “সংবাদ প্রভাকরে' প্রকাশিত 'বরাহন 
বাসনা fastest বিধবা’ রচিত 'বসন্তের প্রত বিধবার ভক্তি’ নামক খা 
পদ্য থেকে একাংশ উদ্ধার করি : 


“কিন্তু কি metat নারী, পাত হানা যারা। 
সৃষ্টির বিশেষ সুখ, নাহি পায় তারা৷... 
পষ্পের সৌরভ মাখি, বায়ু মন্দ চলে। 
ma আহুতি যেন জবলন্ত অনলে॥ 

পক করে, কুহু EL. ভৃঙ্গ গডণগুণ। 
বিধবার, বাঁচা ভার, কাটাঘায়ে নূন॥ 

অতএব হে বসন্ত, মম বাক্য লও। 
কিছুকাল এদেশেতে, ক্ষান্ত হোয়ে রও॥ 


করুণাসাগরা বিদ্যাসাগর ২৭৩ 


কয়জন জ্ঞান বাবু, ভ্রমনিদ্রা হত। 
বিধবার বিয়ে দিতে, হোয়েছেন ASU 

মন খুলে আশীব্বাদ, কারতোঁছ সবে। 
বাবুদের অভিলাষ পাঁরপূর্ণ হবে ৷৷ 
উঠিয়া AML সব, দৃঢ় অনুরাগে ৷ 

পরে হবে, পরে পরে, ঘরে ঘরে আগে॥ 
পাড়ার ছোঁড়ারা সব, কারছে রটনা । 
শুনলাম কোথা নাকি, হোরেছে ঘটনা ৷ 
রা, এই কথা, সত সত্য যাদ হয়। 

তবে আর কিছ আমি, কারনেকো ভয়...” 


১৮৫৪ সালের ১৫-ডিসেম্বর কাশীপুরে কিশোরাচাঁদ মিত্রের বাড়িতে 
তাঁবধায়নন sum সমিতি স্থাপিত হয়েছে। সভাপাঁতি দেবেন্দ্রনাথ 
রর সত্যচরণ ঘোষাল; প্যারী- 
চাঁদ মিত্র; হরিশ্ন্দ্র মুখোপাধ্যায়; চন্দ্ৰশেখর দেব; রাজেন্দ্রলাল মিন; ঈশ্বর- 
চন্দ্র মিত; শ্যামাচরণ সেন; 1দগম্বর wu; যাদবচন্দ্র মুখোপাধ্যায়; গৌরদাস 
বসাক; অক্ষয়কুমার দত্ত; কশোরাচাঁদ fumi ওই সভায় ?কশোরণচাঁদ dun 
প্রস্তাব করেছেন এবং অক্ষয়কুমার দত্ত সমর্থন করেছেন যে TA 
প্রবর্তন, হিন্দুবিধবার AAMAS, বাল্যবিবাহ বর্জন এবং বহ্ীববাহ-প্রচলন- 
রোধের জন্য সামাতর শান্ত বিশেষভাবে প্রয়োগ করা হোক। ‘ ‘বাব; দেবেন্দ্রনাথ 
ঠাকুর প্রস্তাব করেন এবং বাব; িশোর+চাঁদ fun সমর্থন করেন যে, US 
প্রস্তাব অনুসারে এই সাঁমাত হিন্দ; বিধবার "LAW AUS আইন সম্বন্ধীয় 
অক্ষমতা দূর করিবার জন্য ব্যবস্থাপক সভায় আবেদন করা হউক এবং 
আপাততঃ অনাতবৃহৎ আয়োজনে নগরের উপকণ্ঠে অথবা fea ভিন্ন পাড়ায় 
বাঁলকা-বদ্যালয় প্রতিষ্ঠার eae ও প্রচেষ্টা করা হউক।”* 
শাশভূষণ সিংহ বিদ্যাসাগরের আপন গ্রামের MA শাশিভূষণকে 
ADE এককালে বিদ্যাসাগরের মুখে অল্পবয়সী i 
{বিধবার দুঃখের কাহিনী শুনেছিলেন শশিভূষণ। উত্তরকালে শাঁশভূষণ 


ভালবাঁসিতেন। বালিকাটী বাল্যকালে বিদ্যাসাগর মহাশয়ের কট সৰ্ব্বদা 
থাঁকত। বিদ্যাসাগর মহাশয় যখন কাঁলকাতায় পাঁড়তে আসেন, তখন বাঁলকার 
হি ৬টি 


খাইতে নাই। এ কথা শুনিয়া বিদ্যাসাগর কাঁদিয়া ফেলিলেন। সেই দিন 
হইতে তাঁহার সঙ্কল্প হইল, বিধবার এ দুঃখ মোচন করিব; যাদি বাঁচি, তবে 
যাহা হয়, একটা কারব। তখন বিদ্যাসাগর মহাশয়ের বয়স O30 138 বৎসর 
মাত্র হইবে» 

৯৮ 


২৭৪ করণাসাগর বিদ্যাসাগর 


দিনের পর দিন ভেবেছেন বিদ্যাসাগর । দিনের পর দিন পঃথির পাতায়- 


বদ্যাসাগরের জীবদ্দশায় শিবনাথ শাস্ত্রী [লিখেছেন : “feta (বিদ্যা- 
সাগর) রাত্রে ঘমাইতে পারিতেন না। তিনি দিন দিন এই চিন্তায় এতদূর 
নিমগ্ন হইলেন যে, আহার নিদ্রা ভুলিয়া গেলেন। সে সময়ে তাঁহার পরিশ্রম 
যাহারা দেখিয়াছেন তাহাদের মুখে Sacs পাই যে, তিনি সংস্কৃত কালেজের 


q! 


জন্য বাহিরে যাইতেন, SEEN সমুদয় সময় শান্ত পাঠে যাপন বাবে | এখন 
অনেক সংস্কৃত গ্রন্থ Aime হইয়াছে, কিন্তু WES হাতে লেখা ond 


সেই পরিশ্রান্ত শরাঁরে ও add মনে নূতন WOM হইল। {তান গহে 
না গিয়া সংস্কৃত কালেজে আবার z য়া পারিত্যন্ত শ্লোকের অর্থ 
হইল আরম্ভ করিলেন! এইরুপে শাস্য চাচা কৰিতে ত রজনী শেষ 


: “১২৬০ সালের বা ১৮৫৩ খক্টাব্দের 
আমি পাঁড়িতোছিলাম। তান একখানি সম বাসা | 
পথিখানি পরাশর-সংহিতা। পাতা উল্টাইতে 


HY মতে প্রৱজিতে বলবে চ পতিতে rat Y ্‌ P» 
ASU, নারীণাং পতিরন্যো বিধিয়তে pos 


কেকের 


পা 


| 3 | করুণাসাগর বিদ্যাসাগর _ ২৭৫ 
à 


বিদ্যাসাগরের জীবন্দশায় চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন : “(বিদ্যা- 
সাগর) বিধবাবিবাহাবিষয়ক একখানি শাস্তসম্মত ক্ষুদ্র গ্রন্থ রচনা কারয়া 
সব্ব্প্রথমে পিতার নিকট গিয়া বাললেন,_“দেখুন, আমি শাস্তরাদি হইতে প্রমাণ 
সংগ্রহ করিয়া বিধবা-বিবাহের পক্ষ সমর্থনের জন্য এই পস্তকখাঁন প্রণয়ন 
কারয়াছি। আপান শুনিয়া এ বিষয়ে আপনার মত না দিলে আমি ইহা প্রকাশ 
কাঁরতে পারি না।” পতা পুত্রকে বাললেন, “যাঁদ আমি এ বিষয়ে আমার 
মত 'না দিই, তবে তুমি কি করিবে?” পত্র বাললেন, “তাহা হইলে আম 
আপনার জীবদ্দশায় এ গ্রন্থ প্রচার কারব না। আপনার মৃত্যুর পর আমার 
যের্প ইচ্ছা হইবে, সেইরূপ করিব ।” পিতা বলিলেন, “আচ্ছা, কাল; একবার 
তাহা বাঁলব।” পরাদন বিদ্যাসাগর মহাশয় পিতার নিকট বসিয়া গ্ৰন্থখানি 
আদ্যোপান্ত পাঠ করিলেন। পিতা সমস্ত শ্রবণ করিয়া বলিলেন, “তুমি কি 
বিশ্বাস কর, যাহা লিখিয়াছ তাহা সমস্ত শাস্ত্রসঙ্গত হইয়াছে?” পর 
বাললেন, “Zi, আমার তাহাতে Wa সন্দেহ নাই৷” তখন পিতা বলিলেন, 
“তবে তুমি এ বিষয়ে বিধিমতে চেষ্টা করিতে পার, আমার তাহাতে কিছুমাত্র 
আপত্তি নাই।” পিতার আদেশ পাইয়া বিদ্যাসাগর মহাশয় SOTA জননীর 
{নিকট গমন করিলেন এবং মাকে বাঁললেন, “মা তুমি ত “Para eu 
acram, আমি এই বিধবাবিবাহ সম্বন্ধে একখানি বই লিখিয়াছি, কিন্তু 
তোমার মত না পেলে এ বইখানি ছাপাইতে পার না। শাস্ত্রে বধবাববাহের 
বাঁধ আছে।” উন্নতমনা সহ্‌দয়া জননী অমাঁন বাঁললেন, “কিছুমাত্র আপত্তি 
নাই, লোকের চক্ষুশুল; মঙ্গল কর্মে অমঙ্গলের চিহ-ঘরের বালাই হইয়া 
নিরন্তর চক্ষের জলে ভাসতে ভাসতে যাহার দিন কাটিতেছে, তাহাকে সংসারে 
সুখী কারবার জন্য উপায় কারবে, আমার সম্পূর্ণ মত আছে। তবে এক কান 
করিবে, যেন ওঁকে কের্তাকে) বলিও না।” Aig বলিলেন, “কেন মা? জননী 
বললেন, “তাহা হইলে উনি বাধা দিতে পারেন। কারণ তুমি বিধবাবিবাহের 
গোলযোগ তুলিলে Ga অনেক ক্ষতি হইবার সম্ভাবনা ৷” বদ্যাসাগর মহাশয় 
বাললেন, “বাবা মত দিয়াছেন।” জননী একথা শদানবামার আরও দশগুণ 
উৎসাহিত হইয়া বলিলেন, “তবে বেশ হইয়াছে, তবে আর ভয় কঠ. 

অবশ্য এ-বিষয়ে মতান্ত্র আছে। 


«এক দিবস fret ও বিদ্যাসাগর বারাঁসংহের বাটীতে চণ্ডীমণ্ডপে 


বলিলেন, রাজ আজ্ঞায় সহমরণ প্রথা নিবারিত হইয়াছে। কালতে FATT 


সহজ নহে, সুতরাং বিবাহই একমান্র উপায়। অতএব তুমি পুনরায় ভাল 
প্রসঙ্গে, d বচন উল্লেখ করেন।” কোর্তকেয়চন্দ্র রায় : ক্ষিতীশ-বংশাবাল-চারত, 
নি সত্য হলে বিধবা-ীববাহের পক্ষে শাস্ববচন 


একথা সত্য বলে মনে হয় না। একথা 
উদ্ধারের জন্য বিদ্যাসাগরের বিপ্দল পরিশ্রমের কোনো প্রয়োজন থাকত WII 


২৭৬ -_ করুণাসাগর বিদ্যাসাগর 


এ ae 


সুখ্যাতি অখ্যাতি দুই আছে। পতৃদেব বাঁললেন, বাবা ধরেছ ছেড়ো না, 
প্রাণ পৰ্য্যন্ত স্বীকার কাঁরও। এই অভিপ্রায়েই পূর্বে বারাঁসংহের চণ্ডামণ্ডপে 


বিবাহ শাস্তসম্মত ত “তখন একাঁদন i 
, ন হার 
মাকে ডাকিয়া করেন, ‘মা, আমি একটা কাষ 


| : | ন বিধৰ E 
বিষয়ে তাঁহার জননীর কতট;কু সম্বন্ধ ছিল, তাহাও প্রসঙ্গরুমে সেখানে উল্লিখিত হইয়াছে 8 
তাহাতে তাঁহার জননীর অনুরোধের কোন প্রমাণ পাওয়া যায় না।” (চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় ৷ 

বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, প্‌. ৬৩) X 


Iz 


করুণাসাগর বিদ্যাসাগর = ২৭৭ 


পাণ্ডতেরা ব্যবস্থা দেন, পুনরায় কন্যার বিবাহ দিব। cmp তিনি 
সচেষ্ট হইয়া বিধবাবিবাহের শাস্ত্রীয়তা প্রাতিপাদক এক ব্যবস্থা পত্র সংগ্রহ 
করেন ।...উহাতে ‘কাশীনাথ তর্কালঙকার, ARE ভবশঙ্কর HE, THOT, 
তক্কীসদ্ধান্ত, ঠাকুরদাস চূড়ামাণ, হারনারায়ণ ত্কীসদ্ধান্ত, মুক্তারাম 1বিদ্যা- 
বাগীশ প্রভাত কতকগুলি ব্রাহ্মণ পাঁণ্ডতের স্বাক্ষর আছে। 

...কিন্তু আশ্চর্যের বিষয় এই, এক্ষণে প্রায় সকলেই িধবাবিবাহের 1বষয় 
বিদ্বেষী হইয়া উঠিয়াছেন। ই'হারা পুব্বেই কি Tia, বিধবাবব৷হ শাস্ত্- 
সম্মত বলিয়া, ব্যবস্থাপত্রে স্ব স্ব নাম স্বাক্ষর কাররাছিলেন; আর, এক্ষণেই 
বা কি «mr, বিধবাববাহ অশাস্তীর বালয়া, বিদ্বেষ প্রদর্শন কারতেছেন, 
তাহার 1নিগঢ়ে wa ইতহারাই বলিতে পারেন।” 

“বধবাবিবাহ্‌ প্রচলিত হওয়া উঁচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’ থেকে 
ঈষদংশ উদ্ধার করি : “দুর্ভাগ্যক্রমে বাল্যকালে যাহারা বিধবা হইয়া থাকে, 
তাহারা যাবজ্জীবন যে অসহ্য যন্ত্রণা ভোগ করে, তাহা, যাঁহাদের কন্যা, ভাগনী, 
oat, প্রভৃতি অল্প বয়সে বিধবা হইয়াছেন, তাঁহারা fare অনুভব . 
কাঁরতেছেন। কত শত শত বিধবারা ব্রহ্মচর্য্যানব্বাহে অসমর্থ হইয়া, ব্যাভচার- 
দোষে দূষিত ও ভ্রুণহত্যাপাপে লিপ্ত হইতেছে; এবং পাঁতিকুল, পতৃকুল ও 
মাতৃকুল sates কাঁরতেছে। বিধবাবিবাহের প্রথা প্রচাঁলত হইলে, অসহ্য 
বৈধব্যযন্ত্ণার নিবারণ, ব্যাভচারদোষের ও ভ্রুণহত্যাপাপের পাঁরহার, ও তিন 
কুলের কলঙকবিমোচন হইতে পারে। যাবৎ এই শন্ভকরী প্রথা প্রচলিত না 
হইতেছে, তাবৎ ব্যভচারদোষের ও ভ্রুণহত্যাপাপের স্রোত, কলঙ্কের প্রবাহ, 
ও বৈধব্যযন্ত্ৰণার অনল উত্তরোত্তর প্রবল হইতেই থাকিবেক ৷” 

১৭৭৬ শকের চৈত্রমাসে তত্ত্ববোধিনী পত্রিকা’ [লিখেছে : “কয়েক বৎসরের 
মধ্যে বিধবাগণের পুনঃসংস্কার প্রচলিত হইবার বিষয় এতদ্দেশে বারম্বার 
উত্থাপিত হইয়াছে, কিন্তু এবংসর এই বিষয় লইয়া যাদ্‌শ আন্দোলন উপস্থিত 
হইয়াছে, তাদ্‌শ আন্দোলন অন্য কোন WAT হয় নাই। ARS ঈশ্বরচন্দ্র 
বিদ্যাসাগর মহাশয় প্রণীত বিধবাবিবাহ বিষয়ক যে পুস্তক AAA 
পত্রিকায় প্রকটিত হইয়াছে, তাহাই এ আন্দোলনের মুলীভূত। অপর সাধারণ 
সকল লোকেই db পুস্তক অধ্যয়ন কারবার নিমিত্ত বিষম ব্যগ্রতা প্রকাশ 
করিতেছে, ইদানীং এ “বিষয়ই ALT সকল লোকের কথোপকথনের প্রধান বিষয় 
হইয়া উঠিয়াছে, ব্ৰাহ্মণ পণ্ডিত মহাশয়েরা, শাঙ্কত ও চমাঁকত হইয়া বিধবা- 
বিবাহের নিষেধক বচনের অন্বেষণার্থ অতিবিবর্ণ, কাঁট-নিষ্কুশিত, পুরাতন, 
জীর্ণ পুস্তক প্রভাতি অশেষ গ্রন্থ উদ্‌ঘাটন ও পৰ্য্যালোচন করিতেছেন, 
কুসংস্কারপরতন্্ প্রাচীন-সম্প্রদায়ী ধনাঢ্য মহাশয়ের আপনাদগের গণাক্রান্ত 


^. পাণ্ডিতবর্গকে পাৰিতোষিক প্রদানের আশ্বাস দিয়া বিদ্যাসাগর-প্রণীত ALTE 


পুস্তকের নিরাকরণার্থ নিয়োজন কাঁরতেছেন, কি ইংরেজি কি বাঙ্গলা, 


ও © বিষয়ের বিচারণায় প্রবৃত্ত য়াছে, এবং স্থানে স্থানে এ বিষয়ের 
অনুকূল ও sies. দ্বিবিধ সম্প্রদায় উৎপন্ন হইয়া ঘোরতর বিসম্বাদ 
উপপ্থিত হইয়াছে। কেহ কেহ এ বিষয়ে সপক্ষ হইয়া উহার সংস্াধনাৰ্থ 
আগ্রহাতিশয় প্রকাশ করিতেছে। কেহ কেহ শাস্ত ও যুক্তি এই উভয়ের কিছুই 


"i অবলম্বন না করিয়া চিরাবলম্বিত কুসংস্কার বশতঃ বিষম বিদ্বেষ প্রদর্শন 
^ কারতেছে। কেহ কেহ এ বিষয় প্ৰচলিত হওয়া নিতান্ত আবশ্যক বলিয়া 


২৭৮ করুণাসাগর ববদ্যাসাগর 
মনে মনে স্থির করিয়াছেন, কিন্তু দলপাঁতর ক্লোধাশঙ্কায়, অথবা লোকান:- 


মৃত Tem পাঁতর শোক-মোহে মৃহ্যমানা। ধরাতলে ল:ণ্ঠেমানা ও অহার্নশ 


রোরদদ্যমানা দর্শন কাঁরয়া কাতর হইয়াছেন, তাঁহারেই জিজ্ঞাসা কার, “ীবধবা- 
বিবাহ প্রচালত হওয়া উচিত ক নাঃ” 


হইরা দীনভাবে, শীর্ণ শরীরে, AE নয়নে, দিন পাত কাঁরতেছে, এবং স্বাঁম- 
দাস-দাসীগণ, কর্তৃক উপোক্ষিত ও অশ্ৰাদ্ধত হইয়া কাতর স্বরে sec] a- 
দিগের দয়াৰ্দ হৃদয় বিদীর্ণ কারিতেছে, তাঁহাকেই a 

"বাহ প্রচালত হওয়া উচিত কি নাঃ” যে TAT XD A প্রচুর 
সম্পত্তির অধিকারী, নানা শাস্ত্রে সুপশ্ডিত, লোকজন তি 
পারবেন্টিত, গৃহ মধ্যে উতসব-ব্যাপারে সতত ব্যাপৃত, সেই ব্যান্তকে যানি 
আতবাল-ীবিধবা fla! D E মুখ-চন রয় 
অকস্মাৎ অবসন্ন হইতে, এবং. ।চর-প্রদাপ্ত সুদারুণ শোকনশখা য় 

দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ কৰিতে, দৃষ্টি কারয়াছেন, i aoe 
শবধবা-বিবাহ প্রচালত হওয়া উচিত কি না?” 


g 

3 
2 
sa 
E 


T শাকর্তব্য বালয়া ৬৫ 
বিচার করিয়াছিলেন, উল্লিখিত কয়েকখানি গ্রন্থের একখানি তাঁহারই সহায়তায় প্রস্তুত 
হইয়াছে। ৰ 


করুণাসাগর বিদ্যাসাগর ২৭৯ 


তৃষ্ণায় তালু ও কণ্ঠ পাঁরশুচ্ক হইয়া, দই OR, স্থিরীকৃত কাঁরয়া, প্ৰাণত্যাগ 
কাঁরল, তথাপি কেহ জল-বিন্দ; প্রদান করিল না, এই হৃদয়বদারক ব্যাপার 
Safer স্বচক্ষে প্রত্যক্ষ করিয়াছেন, তাঁহাকেই জিজ্ঞাসা করি, শীবধবা-ীববাহ 
প্রচালত হওয়া উচিত কি নাঃ” 

সেসময়ে শোভাবাজারের রাজা রাধাকান্ত দেবের প্রবল প্রাতপত্তি। 

রাজা রাধাকাল্তের দৌহিত্র আনন্দকৃষ্ণ বস; বিদ্যাসাগরের বন্ধ, | 

আনন্দকৃষ্ণ বস; বলেছেন : 

শবধবা-বিবাহ হওয়া উচিত কি না, এই সম্বন্ধে পুস্তিকা Tigo করিয়া, 
বিদ্যাসাগর আমাদের বাড়ীতে আসেন। তাঁহার, প্াস্তকার র সুন্দর fate 
চতুরতা ও তর্কপ্রথরতা দেখিয়া আমরা বিমোহিত হইয়াছিলাম। আমরা 
বললাম, ‘এখন তুমি RPE প্রচার করিয়া তোমার প্ৰদতাব কাযে পাঁরণত 
কারবার চেষ্টা কর।' বদ্যাসাগর বললেন, ‘যখন এ BAT প্রবৃত্ত হইয়াছ, 
তখন ইহার জন্য প্রাণান্ত পণ জানিও। ইহার জন্য যথাসব্বস্ব দিব। তবে 
তোমার মাতামহ যাঁদ সহায় হন, তবে এ কাৰ্য্য অপেক্ষাকৃত অল্প সময়ে ও 
হইবে। সমাজে ও রাজদরবারে তাঁহার যেরূপ সন্মান, তিন 
z সমাজে সহজে আমার প্রস্তাব গ্রাহ্য হইবে আদমি বাললাম, 
দলা মহাশয়ের সন্মুখীন হইয়া, একথা বলতে সাহস হর না। তিনি 


ebe fiaa, অহা আঁত মনোহর। তবে আমি বিষয়া লোক এ 
সম্বন্ধে কোনরূপ বিচার করা আমার সাধ্যাতীত এবং অসঙ্গত। একদিন 
সাবেক আহবান কৰিয়া এ সম্বন্ধে বিচার করাইবার ইচ্ছা কারি। 

আদ সম্মত হও, তাহা হইলে দিন ধাৰ্য্য কারিয়া পাণ্ডিতমণ্ডলাীকে আহবান 
afar বিদ্যাসাগর সম্মত হইলেন। নিদ্বারিত দিনে অনেক পণ্ডিত ও 
এ সাগর আমাদের বাটীতে উপস্থিত হইয়াছিলেন। সোঁদন কোন মামাংসা 
বাসার টে তবে, বিদ্যাসাগরের তকপ্রিণালীতে মাতামহ মহাশয় পাঁরতুষ্ 
হইয়া, তাঁহাকে একখানি সাল উপহার দয়াছিলেন ৷* 1বদ্যাসাগরকে PPO 
হইতে দেখিয়া, তাৎকালিক সমাজপাঁতরা "সিদ্ধান্ত কাঁরলেন, রাজা রাধাকান্ত 
দেব 1িবধবা-বিবাহ-প্রচলনের পক্ষপাতী। একাঁদন বড়বাজারের গঙ্গোপাধ্যায় 
seared প্রধান «eem; সমাজপাঁতরা মাতামহ মহাশয়ের নিকটে আসিয়া 


» বার্ধক্যে স্মৃতিহ্থাস জন্য এই সাল-উপহারের কথা আনন্দবাব দৃঢ় করিয়া বলেন 


নাই। 


70521 gx e'h bee 22% 152.2 1A 
9 য় _ 15৯৩ 15292] RM, "in 

; p ewe ৫2৬ 12001 ath 1215211৩-321১ 
kya ৯ 91৮2554049৯ bel bake 
‘ath ১৮০৮ ES ‘Als ১৮7৮৬ 2৩১৮১ 
2152] boh RIAD ১৮০৮৪ BH 1১3 


।115/১91৬-7৮১১০৩৯% 


11981 ৮১:১৯ 1102৮ liaa? Bii) ২১০৮1০1104৯) bbris i| | 
: ০৪7৯0 0৮ gelli 4; 


0152115থ bile «delbhle, ১815 2) 
| Mili Ble ৯11৮ Blk HU erable 
lux bbls &) EI Als ৮1৮ $2 
1115 121০8 ১০৮ ৪282৩ Bille 


। ১১০৬ ZD 1১1৮8 Blik? 212 

1১2৬ Blin ble b} D bile bobby 

| 0৯ ৮1215 15911821 Els 

0৫0৬2 ৮০1৭৮ k Ib. Lake Baie LÀ 
122,5 Bllglob? BIA Blk Blt 1011 
1৮৬৭৯ bm 42০১০ 2১১ EDO Lethe, 48৯৮, 
[ই ১৬) RIIK 1৯21152 
4৮8১ Lar লা pills ej ১ 
18৮৮ io) 2৮1৯০ Pe SIIB] 18৭5 
1021৮ elle BID OF ALS 12৮21 

1 021 1৯৪৫ bite HDI] blk OB 

1৬2১৮ Held Az 19115 edis BAER 
lkk Bile alh Hl AI loo} 15216 
1157৮ "ee "ue BB ৯1৮৮ BOB] BIA 

1 15214) 15218215282 IAD ৩১০1২৯15282 Sb 
1৮296 ৮৬] LIS ১৮৯ ৯৮৯ 

। ৮)ইই 1৮২৬2 bib] Et» 2 ৯১১ 

[| ই? LAE Db “lk BIA Babb 

ও ই Bl 1৮80 Adlad bb Zb) 
11১৯1-১1৯৯৮। Mb 4১021112449 
1191৮ ৯০1০ Oke de 

WAR) DUELL Be) Bholb 1৯ 11৯2 
122) O22 ৯৯৮ Dlls) zo] 1৯ Mele? 


এই চাঙ]! 1৬৮) Bielle 


E 


NAD ১9৬০ elh) bd D 1০2৮ Bb) 

। 2১) 15215 ৯৮ AWARE 481811515 
122৫ Bille 20) BIA! E eh 

। 12 Jb ab 151৬ 15 15৫৮ 
13৬10181151 14111051528 2 
(AR 22251 Jeu] lilalila 
Malle? ble 122৮2 4৫120 jy 18162 
| 18182 1528 Blin Ab ak odd 
152৮ Mle Ble 1805 1202 ৪28৬ 


ud 5 


(ED ile B22 Belbl eye 2b) 


(BB Ab Eb Albo pz Ab 
elm ৯৮৬৮ ১০৯১১ 


11212 ৪000৩ 1500 1811, 


: * Bakdo, pe] 

(leva 1942১, ১৯১৯৭৯৯৮, (D-ReAs) a ১১৮৮ ble 
১ «d dl এ le) "bol Boe 1২০২142411০ Hoke) ‘ate 11801) babe 
০২ ‘A Ph ৪০০1০ B) balla "sl ই Lola Bab 
) a‘ > ৮1৮৮৮] f X P ০1৬1৩, 
Aklat চি T পালার পা 522 
Bib MAUS lle) bsle “(hole BASIA liis» 2251৮ এত 2b) ‘Lola 


| 128118৯1০12 151৯], bb ১৬২৮৮1৯৮) 1151৮ "obse 9186 
TOS “RH Lalala Blaa Le "Rip sí ‘ke © Venues 
51৮1৯ ৮৯৮০৪ Bagua lalo Zibb) 1৮৮৯ ‘hae 5১215 
৯১৮১০৩01815 11০0৯ ‘LE abide soul, Mhz ১৮21০0110৮1 


(4211৩ Bll Ble Bg Blk flik 1০৮1৬ bial qiie 
১১018 Dalk 12528114১1৮ 0110৮ Besala bls 11৮1 bibile 
Elle Dlake ২11৮৯ 01425 ‘idle Miele bulls | Bite bals» 
BILIA lob» lobb?) 0521৮ ৷ ইত BS Holle gab, 


৮24 
OMM, P IB, Akela ২৮0৮৯] 15528 le LIN Ble buble 
1০৮1 & LETT late 51159152211 1541 bD Bila 2৩151৮৮2115 
Besala | উই Bb Blab, 1৮1 SD Bis “WES lale ১৩2৭ 
"ROMs Rebuke ‘ola 11105811891 Bide, lle SASIA Ise 


Elle] Else ০৭২ 


২ করণণোসাগর বিদ্যাসাগর 


Te আর ভাব সকলেতে, 

জাত-আভিমান সাগরে দাও সপে 7 

এক ধৰ্ম্ম প্রায় আগত, ভারত আদি পুরাণমত, 
ভারতে চাঁলবে না কোনরূপে 7 

যখন করেছে এ ভারত আঁধকার কাঁল-ভূপে ৷৷” 


r “কানেড়া-বাহার_একতালা। 
বিবাহ কাঁরতে দিদি! আছে [বধবাদের fats, 
মরুক দেশের পোড়া-কপালে, সকলে, 
কথা ছাঁপরে রাখে হ'য়ে বাদী॥ 
আমাদিগকে দিতে নাগর, 
এলেন, গুণের সাগর বিদ্যাসাগর, 
বিধবা পার করতে, তরীর গুণ ধরেছেন গুণানাধ॥। 
কতকগুলো অধান্মিকে, বিপক্ষ গবধবার দিকে, 
aoe কাঁলকাতায়, এই কথায়,_ 
তারা বিপক্ষ হয় হয়ে বাদী॥ 
"ঈশ্বর গুপ্ত অলেপয়ে, 
নারীর রোগ চেনে না বৈদ্য হয়ে 
হাতুড়ে বৈদ্যেতে যেন 
Tau দিয়ে দেয় প্রাণে বাঁধ nee 


১৮৫৬ সালের ১৭-জুলাই হিন্দ; CUSU লিখেছে: £ 
“. . , The first pamphlet by Pundit Issur Chunder Bidya- 
sagur, which initiated the agitation, was written in a clear 
business like argumentative style. It was graced by none of 
the ornaments of rhetoric, and owed its unprecedented circula- 
tion to the intense interest of the subject and the very becom- 
ing manner in which it was introduced. It was just such a 
statement as a case should be opened with. We have called 
the circulation of Pundit Issur Chunder Bidyasagurs pamphlet 
"unprecedented, for we do not think that the history of Bengalle 
literature presents another instance of so universal, yet so rapid, 
a dissimination of a writing. From the moment it issued from 
` the press, it created a sensation which extended itself to the 
very corners of the country. It stirred Bengallee society to 
its very depths. One most hopeful sign in our social condition 
was made apparent by the.issue of this pamphlet. It elicited 
replies from a host of opponents the majority of whom belonged 
to the priestly and the professionally learned classes. Doctors 
of Hindoo doctrine and learning, who viewed the printing 


করুণাসাগর বদ্যাসাগর ২৮৩ 


press with almost the same jealousy that the priests of mediae- 
val Europe viewed it, resorted to the suspected engine for the 
marvellous facilities it afforded for publishing ones wisdom 
and knowledge. The fact was placed beyond a doubt that 
we are a pamphlet-reading nation, and that is a fact of un- 
speakable social importance.” 

ae সত বিধবািবাহের বিরদ্ধে করেকখানা TROU নিধি 
ফেললেন। ENS De আমাদের uu বিধবাদের বিবাহের বিধি 


নেই ৷ 

হের প্রতিবাদ কয়েকজন পাঁণ্ডতের নামোজেখ কটি : উমাকান্ত 

তর্কালঙ্কার; শ্যামাপদ ন্যায়ভূবণ; শাশজীবন wd জানকীজীবন ন্যায়- 

রত্ন; পার্বতীনাথ রায়চৌধুরী; কালিদাস OS; সৰ্বানন্দ ন্যায়বাগীশ; রামচন্দ্র 

বাতা না তর তার বির জনা শান 
নে নব য়া তপন সোল 


'ধনলেন। feu পর 


করলেন। 
বহাপ্আসল ব্যাপার গোপন থাকল না। সব জানতে পেরে সেই ভদ্রলোক 
আসা হার হছে ET 


শবদ্যাসাগর ঘললেন-_তাহলে আর চাকার হত IU 
সো বরে ems আরেকখানা বই cm SDN 


i ধবাবিবাহ, প্রচলিত ইখন কাঁ 
পুস্তক" গকয়দ ংশ ধার q: 

po ঘেরা মানবগণ! আর কত কাল তোমরা, মোহানদ্রায় wee 
PE কারা থাকিবা একবার উল 
দেখ, তোমাদের পুণ্যভূমি ভারতবর্ষ দোষের ও ভ্ৰণেহত্যা পাপের 
স্রোতে উচ্ছালত যাইতেছে! আর কেন, TU হইয়াছে অতঃপর, 


। ৮ “le 9৯৬১৪ ১০৮৭, "ueniet | NET 
Bal yeri eem ES LAS 16115) 914০১৮৪৮৬৭৮ 281৮ - 
Bib hg ma ep un] ga i ৮৪ OQ HA ESN A s 

(1420 8015 sales Beaga? ই palesi BO TSS 
8০১৬-৬৮ ১25) Idle) ১1৫৯ । উঠত Web helles 21448 
2485 ৮1 1৩4) Bege byla 


bja, SWI] 10225 2১1০-০৮ blah 111 ৮৮৩1৮] 
15816 bakio Halbe èI) bleke ৮০৭১৮ khet 
alle 


১০০৮, 1৩ bbdllcithby QPAD? 182 ৮৮101৮72 BOIbb]lbhb] 
ovd RIS 11955501 ৬1০০৮ do EX : pelle থা BM Zk? | leh 
৭৩৯] উ2১)৬ bb) 91215 RoE SEDIS ৮2৩ Joni ২১৮15 ZD bible 


wll Eo Elle Moabi ble bik 182 1182 
১ ‘pole ৯৮11৬ bbelie 
‘bol 5০4-৮3৮) "pou bib bh) Men 


"jh ble 12) ৮১০৯ ৮৮০৩১ 1১৯ 
eB S b)bb) 1১05.92) 11112) 102 Dh? 

‘byl t^ ৮21৯৩ ৷ ‘ph ale bit bib 
02৮] DI Bubb! Als bd ৯০৮ 
(ELE [basal ৮12৮৮} Sil kle 


ala 11515) 116 YeD Mle ১2115 BS 
| ১21!) 1১৪১2, Alle AIBN 
4৮1 BO ৬৮ 51৮ 1৮] | 20115 252551419১55532 ১০৯৯১ 
, Balle kebeh BAR 122 1৯০৬৩ SEX e llle 1141৩115193 193 
[AIBIAS এ BI) Xibb|-lbhb] ১211422৫151 2151৮-021৯ ‘th 

gelde 11১১ 222১11-22811৬ Lobb? 11562 8215 BI-B 18282 2০৩০ 
peel BAG lox ORe ১24৯ keblei 
৮14৪29২1১৯৮ ৮৯০০৩ tag ৯৮৪৯ [BURBS 21115152152 
Alef dled 1৮8৮০ 1৮1৮5 8৮24৯ LEPSA 1509-91, bes hie 
১০৯০৩ 1১১৯ "EE le bleek 15111515815 10155 
aleta 15552 bbae bellus "b) উট? BAYS BZA «aa 
১2৬৫৪ ebl beens ৮1০০০ Sng "E ৮০৪৪ Bike 
৮1৯৮ Bise leleia, pli da? 1519 LZ 251১৩ 524 11৯ 1৬1 
Ele ১5০4৩ ৬০৫২ Bilbo 51965842 LINAS 80০ ১৯12৮০৮ 
_১১।৭৯)/৮৮ lbblble—l LILO ele bell ৮১০০৩ Bibl 


ষ্টিল Bielleliub, ১৩1/১৮৯ 


3১৮ 12801821155 Sable 4০৬০ ১821২ | ayy ৮৯581 
ed ই 60302 Defalle "lb 121৭5 19.810 
LAL ep “ 2 ‘hale * 24511981০০০ p 82020 1115 


12855 BartR 81৯10, pa 45৫0৩) lobi) 181 15181158 Eja 
pelen lesh ‘alla 2542 2৩81৬, 1৬১1০) BIRIA LIZ ৩৭ ১2182 BIAI a 
UES ০৪৬২১০৪৮৮৭৮, Telkla ile ele ELS heh pb 
"Íbhb2 Peleg DIVA 10১৬ fj stay 1 ৩১৮11০1০1৩১ 115. ELA 
স্বান M SUR aa GAE iy con ute pra ee 
ed SAU M ‘hole 18৯৯ Eae slop urea mmm : 

৯২৭৫] ১৮0০৩ "o ui labeh 1162১} 1/০০৯ "bo mits gs 
5292 ©. SUB UE ৪৯২৭২1০৮৮১০ ৪7825. D ৪1১৮৯ 
EMIRA Mkaa 1 ১2১1০ AR? hl. Ebibi 981৮ 11851 
1151৮ 92514৯২৯২৯1152 Dlaidsle a MABE sig BENAL) 
124৯ Bibek MGS IBRA? 11 1211২ 1115 221৯ Ue 1) 


১১৯৯৩৯29451 leka) ‘eon are rum । ৮7৮15 ০০৮1১ 1011৮] 
২০1৩৬ Blobs Bee 1819 ‘aX ৪১৮০1৮16৮45 Lik ena ybi ৮৬ 
18১01 122১9245225 Plek D 1০১1৩ bik bna. ‘DIA dob lho 


15141৮৮) ৮1০1141৮ ৪4২ 


২৮৬ করুণাসাগর বিদ্যাসাগর 


অতঃপর বিদ্যাসাগরই তাঁর «eT করেছেন। এবং শেষপর্যন্ত বিদ্যা- 
সাগর তাঁকে কিং অর্থসাহায্যও করেছেন। 

বিধবাবিবাহ আন্দোলনের সময় স্বভাবকবি elas বিদ্যাসাগরের নামে 
একটা গান বে'ধেছে। গানটি, আচার্য কৃষ্ণকমলের মতে, রুচাবগাহিত, 
অশ্লীল ৷ 


কিন্তু বিদ্যাসাগর ধারাজকে নিজের বাড়িতে WS ভাকিয়ে আনতেন। বলতেন - 


ধীরাজ, একবার সেই গানটা গাও তো। সেই যে, শবদ্যেসাগরের বিদ্যে বোঝা 
গিয়েছে’... 


পরাশরের * * * দিয়েছে।২ 


১৭৭৭ শকের অগ্রহায়ণে Swat পত্রিকা’ লিখেছে : 
“ae ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ইতিপূর্বে বিধবাদিগের পুনঃ 


ভাবেই কর্তব্য, তাহার সন্দেহ নাই। ভারতবর্ষ‘ "oW সম্পূর্ণ 
বিধেয় বলিয়া অবধারিত -হইল। অতএব এক্ষণে উহা প্রচালত কারয়া 


S ND 
ক্ষণমান্রও বিলম্ব করা উচিত নহে ৷” 

১৮৫৬ সালের ২২-ফেব্রুআরি ও ২৫-ফেব্ুআরির “সংবাদ প্রভাকর থেকে 
wave, মিত্রের একটি রচনা উদ্ধার করি : 


anid SIGS প্রভাকর সম্পাদক মহাশয় spon, 
হাস্য-কৌতুকে সময় সম্বরণ কৰিতে টি 
অননপমা নামা তথায় আসিয়া স্লানভাবে অবনতম5খী হইয়া এক পাম্বে 
SEM, তাঁহার এরূপ erre ও অসোন্দ্যয নিরাশ বক পাবো 
নাম্নী কোন এক কামিনী মধুর সম্ভাষণে জিজ্ঞাসা করিলেন, অনুপমা! 
আদ বোন তোমার সধাংশ-সদূশ সার; লাবশোর এরুপ TOT ওমা! 
জন্য ঘটিয়াছে ও বিমল বদন হতে পাঁফ্যমাথা বাকা সকল ৰে ও 
বিনিগ্গত না হইতেছে, , ভগিনি! একটিবার বিধুমুখে মধ্যমাখা বাক্য কহিয়া 
24 SARIS সবশীতল ও নেরষ্যকো হাস্য করত চৰিতাৰ্থ বর 
আয়া ক তোমার বিমনা ও এর,প ভাবভাঁঙা দেখিয়া স্বচ্ছদ শরণরে এর 
হইয়া রহিয়াছি? ও তোমার নার নেন নিরাখিয়া কি আহযাডিত ই থর 
কখনই নয়, তোমার দণ্তখানলে আমারাদগের অন্তঃকরণ অহরহই দগ্ধ 


করুণাসাগর বিদ্যাসাগর ২৮৭ 


হইতেছে, ভাঁগান! সহাস্যবদনে বাক্য কও, INNA সন্বরণ সাঁললে নিৰ্ব্বাণ 
কর। অনুপমা সাঁঞ্গনীর এর্‌প সম্ভাষণ শ্রবণান্তর অন্তরে আরো খেদান্বিতা 
হইয়া বললেন, বোন! পঁতিহানা নারীর মালনতা ও বন-দণ্ধা হারণীর চাণ্ডল্য 
হইবার কারণ কেন অন্বেষণ কাঁরতেছ? তাহারদের WATT অপরে কি 
প্রকারে বুঝতে পারবে, ভান! আমি পঁতিরত্ন হারাইয়া বেরুপ দনঃখতা 
আছি, ও 'আমার- অন্তর যে তাহার নীরজ ন্যায় নেত্র-যুগলের AT TES 
অন্তর হওয়ায় fe পর্য্যন্ত বিষাদাশ্নিতে বিদগ্ধ, হইতেছে তাহা বর্ণনা কাঁরতে 
কাহার হূদয় না বিদীর্ণ ও শ্রবণ করিতে কাহার মন মলিন না হয়ঃ আহা! 
পাতবিচ্ছেদ "কি পাঁরতাপ, যাহা স্মরণ করিলে মরণকেও ONL শ্রেয়স্কর 


মঙ্গলদায়ক ও কল্যাণপ্রদ বোধ হয়, আমি কি এরুপ প্রিয়ম্বদ প্ৰিয় মিত্রের 
নেত্রের বাহির হইয়া স্থিরচিত্তে দিন যামিনী যাপন কারতোঁছ? ও আমার ` 


নয়ন কি তাহার মোহন মৰ্ত্ত পারহারপূত্বক অপরের অসামান্য ও ieee- 
কর cera sw হইয়া রাহয়াছে? ও আমার শ্রবণ কি প্ৰিয়তমের Tem 
সম্ভাষণ ও সুললিত শব্দবিন্যাস শ্ৰবণে প্রয়াস না কাঁরয়া অপরের লালত্য- 
রাঁহত যংসামান্য বন্তৃতা-রসে সুশাঁতল হইতেছে কোথায়? তাহারা সততই 
সন্তোষাঁবহীন হইয়া স্বীয় ২ কাৰ্য্য সম্পাদনে সংকট ভাবতেছে, চিত্ত ভগ্ন, 
নেন নীরে মগ্ন, শ্রবণ বাঁধর ন্যায় রাহয়াছে, একে বিধবা হইয়া পাঁতীবরহে 
দেহে সখশনন্য হইয়া UK মনে সময় সম্বরণ কাঁরতোঁছ, তায় আবার আজি 
{নিদারুণ একাদশী উপবাস-রপ আস দেখাইয়া শরীর AEF কাঁরতেছে, 
আমি fe বোন জীবনাবহীনে, জীবন ধারণ ও আহার না কাঁরয়া CQ 
সম্বরণ কারতে সমর্থা হইতে পারি? আমার শরীরে কি এ কঠোররনগ 
একাদশীর উপবাস সহ্য হয়? প্রাণ যায় যায় আর বাঁচি না, শরীর "LET ও 
কম্পিত হইতেছে , ক্ষণে ২ যেন চারি দিক্‌ শন্যে দোখতোছ , এ অভাগিনীকে 


ইচ্ছা নাই, জনক জননী যাঁহারা প্রাণতুল্য প্রয়পান্রী কারিয়া অপারর্য্যাগ্ত 
হত ও Cm প্রদর্শন কারয়াছিলেন তাহারা এক্ষণে হতভাগ্য ও পাপায়সাঁ 
fem আর কোন সম্ভাষণই করেন না, MLA শাশুড়ী যাঁহারদের যতনের 
ধন ও কণ্ঠের হার ও আনন্দের আধারচ্বরুপ হইয়া অসীম সংখ সম্ভোগ 


যাঁদস্যাৎ পতির লোকান্তে নারীগণের পক্ষে ত পাইবার কোন উপায়ান্তর 
করুণা ও Pisa 


থাকিত তাহা হইলে s মহাত্মাগণের এই অনিত্বচিনীয় র z 
See cer প্রকাশ পাইত, পাতর মৃত্যু হইলে বিধবা হইয়া অশেষ রেশ 
ভোগ করা অপেক্ষা সহমরণকে MTOM CAS বাললে সম্ভব হইতে পারে; 


২৮৮ করুণাসাগর বিদ্যাসাগর 


পাতির সাঁহত সন্দর্শন হউক বা না হউক তাহাকে পাই বা না পাই যাবজ্জীবন 
দণ্খানলে দগ্ধ হওয়া অপেক্ষা এক দিবস দগ্ধ হইয়া প্রাণ বিনাশ করা কতই 
ক্লেশকর বল? 


সিন্দুর ও হাতের লোহা অক্ষয় হইল” পাঁতিমুখে এইর১প কৌতুক শুনিয়া 
প্রথমতঃ তাহার মনোরঞ্জন ও সুশীলা স্বভাব প্রদর্শন 
কি ঘৃণা এ কেমন করিয়া হবে, আবার আমরা অন্য 


ঘোমটা "IIT মুখ তুলিয়া কথা কাহব, কি লজ্জা মেয়ে হোয়ে ক এ 
বেহায়া কেউ হইতে 


a 


সংকলন করিতে পারেন, তিনি দীর্ঘজীবী ও বৃহস্পাততুল্য বুদ্ধিমান হউন। 
শৰত অনেক দিন 
শ্দানরাছি যে আমারাদিগের শাকে বালী SLIGHT দুগ্ধে হইবেক, কেবল 
লোকলজ্জায় এতাঁদন প্রকাশ করিতে পারি নাই, ats 


শরীর দোখলে 
ঘূণা ও EPA হয় পাণ্ডিত পোড়ারমখোরা পা ফাটা মাথা চাচা “লেই a 
গুলা গখ্গামৃত্তিকা মাখিয়া ঠিক যেন কুমারট্লর 
গোসাঞিদের বা কি ঢং ঠিক যেন wa 


করুণাসাগর বিদ্যাসাগর ২৮৯ 
পদ্য 


মেয়েলী ছন্দঃ 


এমন সুখের দিন কবে হবে বল, দদা কবে হবে বল লো, 
কবে হবে বল। 
এত দিনে যাবে যত 1বপক্ষের বল, দিদা বিপক্ষের বল লো, 
k বিপক্ষের বল] 
{বিধবার 'বিয়ে হবে এত বড় কল, দাদ এত বড় কল লো, 
এত বড় কল। 
ভূগিতে হবে না আর অধন্মের ফল, দাদ অধন্মের কল লো, 
অধম্মের ফল ৷৷ 
বিবাদী হয়েছে এবে যত সব খল, দিদী যত সব খল লো, 
যত সব খল। 
ঈশ্বরের লেখনীতে সব যাবে তল, দদী সব যাবে তল লো, 
সব যাবে Sil 
পরামর্শ কারয়াছে যত যুবা দল, দদা যত TAT দল লো, 
যত যুবা দল ৷ 
ঘুচাইবে আমাদের নয়নের জল, WIG নয়নের জল লো, 
নয়নের জল॥ 
বিধবার নাহি আর জুড়াবার স্থল, দিদী জুড়াবার স্থল লো, 
জুড়াবার স্থল | 
কতই হইব সুখী বিয়ে হোলে চল, দিদী বিয়ে হোলে চল লো, 
বিয়ে হোলে চল॥ 
অঙ্গে দিলে অলঙ্কার লোকে ধরে ছল, পোড়া লোকে ধরে ছল লো, 
লোকে ধরে ছল। 
অভরে পারব পায়ে চারি গাছা মল, দিদা চারি গাছা মল লো, 
চার গাছা মল॥ 
অবলা সরলা আঁত নাহি কোন বল, দিদী নাহি কোন বল লো, 
নাহ কোন বল। 
পাঁতরে পাঁড়লে মনে আঁখি ছল ছল, করে আঁখ ছল ছল লো, 
আঁখি ছল EST p 
কেন আর মন দুঃখে গৃহে চল চল, দদা গৃহে চল চল লো, 
গৃহে চল চল। 
জানবে অটল ৷৷ 
ধ্বক ধৰক করে মনে সদা দুখানল, দিদা সদা দুখানল লো, 


২১০ করুণাসাগর বিদ্যাসাগর . 


১৭৭৭ শকের চৈত্রে ‘তত্ত্ববোধিনী পাত্রকা" লিখেছে : “যাহাতে এদেশীয় 
িধবাগণের দুঃসহ চির বৈধব্য যন্ত্রণা ও চির বৈধব্য 1নবন্ধন নানা অবৈধ 
ব্যাপারের নিবারণ হয়, শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কাতিপয় বিচক্ষণ 
বন্ধু বান্ধবের সাঁহত মিলিত হইয়া সে বিষয়ে প্রাণপণে যত্ন করিতেছেন, বোধ 
হর জগদীশ্বর ত।হার শুভ সংকল্প সিদ্ধ কারবেন ৷” 

বধবাঁববাহের আইন না থাকলে কিছুতেই fee হবার নয়। যাঁদ 
আইন্সঞ্গত না হয়, কেবল শাস্ত্রসঙ্গত হলে সবই নিষ্ফল । বিদ্যাসাগর অতএব 


ভারত-গবর্নমেণ্টের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছেন ১৮৫৫ সালের 
৪-অক্টোবর : 


“To 

W. Morgan Esq. 

Clerk to the Honorable the 
Legislative Council of India 
Sir, 

On behalf of the Petitioners I have the honor to forward 
therewith the Petition of certain Hindoo Inhabitants of the 
Province of Bengal which I beg to request you will do me the 
favour to lay before the Honorable Council at their next sitting. 

I have the honor to be 
Sir 
Your most obedt. Servant 
Eshwar Chandra Sharma” ২২ 


Calcutta 
Sanscrit College 
The 4th October 1855. 


আবেদনপত্ৰে সকলের শেষে স্বাক্ষর করেছেন বদ্যাসাগর। এই আবেদনপত্রে 
ART ৯৮৬ জনের দ্বাক্ষর আছে। দেখা যাচ্ছে, H. C. Banerjee 
নামে জনৈক ভদ্রলোক নাম স্বাক্ষর করে আবার কেটে 'দিয়েছেন। 


১৮৫৫ সালের ১২-নভেম্বরের 'সমাচার সুধাবর্ষণ” থেকে একটি পদ্য 
উদ্ধার কার: 


“শুন ২ বিধবারা শুভ সমাচার । 
হবে রবে সমাচার ॥ 
হইয়াছে যত গ্রন্থ "বিবাহ বিপক্ষে ৷ 
তিষ্ঠীতে না পারবেক সাগর সমক্ষে॥ 
তীয় আনি 
কেহ না জানেন তাহার সন্ধান ॥ 
করিয়াছিলেন বাধা বহ ভট্টাচার্য্য । 
"PLE তরঙ্গ তাহে না হয় 'নবার্য্য॥ 
তকেতে উঠিয়াছে যতেক আপত্তি। 
ঈশ্বর সূত তার হইল বিপাত্ত॥ 
দ্বিতীয় পৃস্তক যাহা সাগর হইতে। 
উঠিয়াছে সংপ্রমাণ sate সহিতে॥ 


— আরা ক বাসস ক. লাল 


কর.ণাসাগর বিদ্যাসাগর ২৯১ 


সে সব প্রমাণরত্ব যত্নে কার হার। 
{বিবাহ সময়ে দিব গলে বিধবার! 
সাজ গো 1বধবাগণ ফুটিয়াছে ফুল। 
তোমাদের সৌভাগ্যে ঈশ্বর সান কল ॥ 
শাস্ত্রীয় প্রমাণ ছাড়া গোঁড়া অবতার । 
চলিতে না পারবেন IENA আর॥ 
নিবারণ কাঁরবেন কি প্রমাণ দিয়া । 
টানাটানী পাঁড়বেক নবদ্বীপ নয়া 
ব্ৰজনাথ বিদ্যারত্ব পাইবেন মান। 


dered Tanase যুড়ীদার। 
হইবেন ডাহিনের THAT দোহার! 
বাম দিকে কাশীনাথ বাজাবেন গাল ৷ 
ধাঁরবেন তালে ২ ম্‌দণ্গের তাল॥ 
পৃন্ঠভাগ্গে রামতন আদি অধ্যাপক। 
তালে মানে গাঁহবেন পুরাতন লোক॥ 


মীমাংসায় তাল মান রাঁহবে না পরে॥ 
প্রথমে দিবেন বটে ধনিগণে পেলা! 
সাগরে ডুবিয়া যাবে সব লীলা CAST 


বামাঁদকে বাঁসবেন বাব রত্বরায়। 
পেলা দিতে বলবেন গঙ্গ উপাধ্যায়।। 


ধন্যবাদ দিতে হবে সাগর সমাজে ৷৷” পেং ৩-৪) 


, 


২৯২ করুণাসাগর বিদ্যাসাগর 


১৮৫৫ সালের ২০-নভেম্বরের ‘সংবাদ প্রভাকর' থেকে, একখানা প্রোরত 
পর উদ্ধার করি : 


“মান্যবর BS বাবু ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রভাকর সম্পাদক মহাশয় 
ATCA, | 
সম্পাদক মহাশয় নিতাই চৈতন্যের ন্যায় সুপাণ্ডিতবর 'বদ্যাসাগর মহাশয়ের 
নাম প্রাতঃস্মরণীয় ও চিরস্মরণীয় হইবেক, এক্ষণে িধবাকুল BATA 
লোচনে সতত জগদী*্বর সান্নধানে সদর হৃদয় বিদ্যাসাগর মহোদয়ের Wie 
. জীবন প্রার্থনা কারতেছে ও ভাবি সুখানুভবের আশায় অনেক বিধবা মহিলা 
নিম্ন লিখিত গান গাইয়া বেড়াইতেছে। 


গান 


দিদি বিধি ভাল বিবেচনা করেছে করেছে করেছে। আম শুনে এলে 
ওদের ঢোলে, শুনে মন গেলো উতুলে, রাঁড়ের বিয়ের ছাপা নাক এসেছে, 
দাদ বিধি ভাল শববেচনা করেছে। ; 


Fi 
কপালে, একাদশী করা TIR » ডায়মোনকাটা মল Aer পরালে। বাবা 
বিদ্যাসাগর এতাঁদনে, বিধবা নারীগণে, একলা শোয়ার কত জবালা জেনেছে 


ছাপা লো। যাতে ER ছিলো মনে, বাঁধ বুঝ এতো দিনে, রাঁড়ের ats 
অনুকুল হুয়েছে। à 

দিদি বিধি ভাল বিবেচনা করেছে॥ 
কশ্চিৎ ঈশ্বরানুরাগণ” 


পাই না, তবে Fe বিধবা বিবাহে সকলে সম্মত হইলেন, “মৌনং সম্মত লক্ষণ 


ii র হইয়াছে, সকলে পাঠে ২ তাহা পুরাতন 
করিরা ফেলিয়াছেন তথাপি যে কেহ উত্তরের একখানা ঠাট que “aioe 
করিলেন না, ইহাতেই বোধহয় ভাড়াপনজী শেষ হইয়া গিয়াছে মনযয্য 
জাবন্দশায় থাকিলে সকাল i ধান বিদ্যাসাগর ভট্টাচার্য্য যখন গ্রথ' 


পা চোক মুখ লাড়াই বা কে দেখে? অগণ্য ধনিদিগের বাটী M 
আর বিচারের ঘটাই বা কি? “কচ্ছে "UE" অৰ্থাৎ কাছায় পাছা ঢাকাও নাহিল 
না, প্রায় বিবস্ত্র হইয়া SEQ APSF রুপ কত অস্ত বাহির করিয়া দিলেন 
যাহারাদগের ASI নাম ধাম কেহ জানিত না ভাঁহারাও কিণ্যিং ২ 
ধন ব্যয়ে অধ্যাপকাঁদগের দ্বারা এক ২ পুস্তক বাহির , তাহাতেই 


নাম বাহির হইল অমুক অমনকের সভাপণ্ডিতেরা এই পুস্তক বাহির 


CT বাল, ৰ 


| 


করুণাসাগর 'বদ্যাসাগর ২৯৩ 


করিয়াছেন, হায়, সভাই বা কোথায়, সভাপশ্ডিতই বা কৈ? সভার মধ্যে বাড়ীর 
ভৃত্যগণের মেলা, সভাপতির মধ্যে ANA, সভাপাণ্িতের মধ্যে খোলাকাটা 
এইক্ষণে আর আর সভাও নাই, সভাপতিগণের নামগন্ধও পাই না, বিদ্যাসাগর 
ভাঙ্গা কৃষ্ণ বাঙ্গা TNCS কথা SUIT থাকুক, নগর বাহির বাসি নানা 
স্যানীর 'দলপাঁতিগণ যাহারা ধন মান জ্ঞান গুণ্যাভমানে উন্নত হইয়াছেন অথচ 
li রর প্রথম পুস্তকের উত্তর দিয়াছেন তাঁহার কেন মৌনবতার শরণাগত 
হইলেন, যাদি প্রথম পুস্তকের উত্তর প্রদানে এইরূপ করিতেন তবে আমরা 


সে মানের মূল পু কারতে পারি না, একবার যখন উত্তর দিয়াছেন তখনই 
ধারণ করিয়া যযম্ধস্থলে দণ্ডায়মান হইয়াছেন এইক্ষণে Fae হইলে 
বালকেরাও বাঁলবে পরাজয় মানিলেন তবে ধর্ম শাস্মই বা কোথায় রহিল আর 
হারাই বা emper ধৰ্ম্ম রক্ষা কাঁরলেন ? সুতরাং বিধবা বিবাহ ces নহে 
ইহা স্বীকার কাঁরয়া লইলেন, বাঁদ শাস্তীয় প্রমাণে wow হইলেন তবে 
হত বাৱে আবেদনে আর কি ফল প্রাপ্ত হইবেন যাহারা বিধবা বিবাহের বিধ 
কাঁরতে প্রবর্ত হইয়াছেন তাঁহারা অনায়াসে বাঁলবেন “তোমরা শাস্ত্রীয় প্রমাণে 
qus হইয়াছ ক প্রমাণে তোমার দিগের আবেদন গ্রাহ্যযোগ্য হইবেক” অতএব 
তামরা স্মরণ করাইতোঁছ যাহাতে রাজদ্বারে বড় মুখ ছোট কারতে না হয় 
আহ এমত কোন SW করুন শালরীয প্রমাণ স্বরূপে রজ্জ দ্বারা বিদ্যা" 
সাগরের দ্বিতীয় গ্রন্থকে TAA পদচ্ছে বন্ধন করিয়া না দিলে ব্যবস্থা 
সাগরের রা আবেদনকার দিগের কোন কথা wi না, শ্রীল রম লাভ 
wp সহিত ইহা স্থির স্থার হইয়া গিয়াছে এইক্ষণে আপনার দিগের বল 


aam ফল প্রার্থনা করন ৷” 


১৮৫৬ সালের ১৩-ফেরআরির ‘সংবাদ প্রভাকর’ থেকে একটি প্রেরিত পত্র 


“প্রভাকর সম্পাদক মহাশয় সমীপেষু 
“পরভাক wi আমি রামতন, চকত, আমার দুখ বৰ্ণনা করতে 
faa লেখনীও 1বরসমনা হন, আহা কি আক্ষেপ! উদ্বাহ উৎসাহে মানব- 


যন্ত্র হইতে TTA, রূপ যে রূপম নাদ {নসৃত হইতে থাকে, তাহা 


বন্য হতো Gre জন্মে, ধনী কি vias গাৱে হিরা লেগনে কোন, ব্যস্ত 


না আনন্দ কারিয়া থাকে, নানারূপ শোভনায় বসন ভূষণে ভূষিত হইয়া মহা" 
সমারোহ পূর্বক অ হত অন্ন ভক্ষণে অর্থাৎ আইবড় ভাত খাওয়াতে কাহার 
চিত্ত উল্লাসত না হয়। বন্ধন শব্দাট রবে প্ৰায়ই নন উদিত হইয়া 


fare হস্তে সর বন্ধন কি মিষ্ট, বরং 


ধববাহের বন্ধনে তো আনন্দের সীমা থাকে না, 

ME Rec আমরা প্রায় onum AS বালিতে SA TS 
কামিনীদিগের যৌবন ভাগীরথাীতে ভাটা না 
aes সক্ষমা নহেন, তদ্রুপ আমারদিগেরও রূপ দিবাবসান না 


ave সাললে স্নান করিয়া স্নিগ্ধ হওয়া সকতিন র 


২৯৪ করুণাসাগর বিদ্যাসাগর 


করিতে পারিলাম না, আমারাদিগের স্বপাকাঁভন্ন বিপাক উদ্ধারের কোন উপায় 
নাই, গ:বাক ছেদনাস্ত অর্থাৎ জাঁত কিরূপ আমরা কখনই তাহা আনন্দ সহিত 


করুন, কেননা তদ্বারা এদেশের কুসংস্কাররুপ 


যে দিন এদিন হবে সে দিন কি দন 


e 


অপরাহে পাঁযুষ বিষম বিষময়। 
সকালেতে শাক অন্ন, ভাল বোধ হয়৷ 
হতভাগ্যদের ভাগ্যে কত দুখ আছে। 
কেবা PLC মন দুঃখ কই কার কাছে॥ 
চারির্টা বাজিলে তবে বিবাহ হইত। 
বিবি বড় হোয়ে মিঞা পটল্‌ তুলিত 


করুণাসাগর বিদ্যাসাগর ২২৫ 


LAM মারা গেল মম KE 
যে দিন এদিন হবে সে দিন কি দিন৷ 


অনুপমা প্রাণ সমা প্ৰিয়তমা যার। 
গৃহে নাই মিছে গহ জানিবে তাহার॥ 
হেরিলে যাহার মুখ TRA হয় মনে। 
অভাবে AVS ধন WHS সে ধনে ৷ 
যে পদ্ধাত প্রচালত হইবে এখন। 

যোড়ষী রূপসী হবে সহজে গ্ৰহণ৷ 

কুলীন বংশজে আর না থাকিবে ভিন। 
যে দিন এদিন হবে সে দিন কি দিন৷ 


ভবানীপদরস্থ 
সন ১২৬২ সাল কস্যচিৎ 
বিয়ে পাগলা ৷” 
এটি প্রকাশ করে “সংবাদ প্রভাকর” সম্পাদক মন্তব্য করেছেন : “এই রচনা 


আঁত সুন্দর হইয়াছে।” 

তবিধবা-বিবাহ বিষয়ে ১৮৫৬ সালের ১৫-ফেরুআরর “The Bengal 
Hurkaru and India Gazette afama সম্পাদককে লেখা জনৈক 
ভদ্রলোকের একখানা চিঠি ছাপা হয়েছে। চিঠিখানা তুলে দিচ্ছি : 

“SIR,—It was generally believed that the pamphlet by 
Pundit Issur Chunder Biddasagur in favour of the Remarriage 
of Hindu Widows would do nothing towards the adoption of 
the innovation; but we are now undeceived when we witness 
the daily progress of Society towards regeneration. 

It is indeed a matter of great regret that persons born and 
bred in Calcutta, and with the boasted education they have 
received, should remain indifferent in such matter. I cannot 
but wonder when I reflect on the advantages Mofussil men 
have derived within so short a time from studying the pam- 
phlet and the ardour they display to escape the bonds of super- 
stition though totally destitute of that light which refines the 
understandings of man, by which he discerns the unjustness or 
justness of any thing immediately proposed. There lives à 
man, by birth a Sudra, in the village of Chaldha, which from 


its populousness is known to many, and is less than half a mile 
hter whom he loves 


from Chandernagore. He has an only daug À 
as a doting parent ought to Jove a beautiful child. In time 
his daughter arrived at that age properly fixed for marriage, 
and sober marriage was completed with usual solemnity. To be 
short in my narrative, her husband died a fortnight after his 


২৯৬ করুণাসাগর বিদ্যাসাগর 


y with the sufferings 
of our widows, you will n i i i 
in a corner of your paper. 


Bow Bazar, February 14, 1856 ই 


১৮৫৬ সালের ১৬-ফেব্রআর ‘সম্বাদ ভাস্কর’ লিখেছে : “হিন্দ; বিধবা 
Fore Fee বৈ সকল মহামাহিমেরা সভা কাঁরয়াছিলেন ব্যবস্থা বিধবা 
তহঁহারদিগের আবেদন সমর্পণ হইয়াছে » আবেদন পত্রে বহুলোকে নাম স্বাক্ষর 
SITE, সভা মহ'শয়েরা পি গ্রামে গ্রামে লোক পাঠাই ছোট বাবার 
গাম সবার করাইয়াছিলেন কিন্তু ্বক্ষরকারিদিগের মধ্যে এক আনা মনেকের 

\ 


Ee 


g থালা 


a করুণাসাগর বিদ্যাসাগর ২৯৭ 
নাম লব্ধ ACSA, “পাড়াগেয়্যে ভূত” অৰ্থাৎ পল্লিগ্রামায় দেবযোনি দিগের নাম 


সে সকল ব্যাভাদগের এক ব্যন্ডকেও চানতে পারিবেন না, ইহাতে অপাঁরাচত 
নামে {ক কাম সিদ্ধ হইবেক? ফলে পাঁথবীর CMA আনা মনৃষ্য এক 
fact হউন, আর ARS ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভট্টাচার্য্য মহাশয় এক আনা 
TRI সহিত এক দিগে থাকুন, এবং আমার দিগের বিপক্ষে লক্ষ ২ লোকে 
৷ খড়া ধারণ করন তথাচ 1বিদ্যাসাগর ভট্টাচার্য্য কিন্বা আমরা ইহাতে ভীত 
^s হইব না, পরমেশ্বর বাদ AT পুরুষ উভয় জাতিকে সমান স্বাধীনতা প্রদান 
করিয়া থাকেন তবে হিন্দু বিধবাদিগের যন্ত্রণা ভোগের অবশ্যই পরিশেষ 
হইবেক, আমার দিগের লেখনী এই সাহসে নৃত্য কাঁরতেছে, অনিষ্ট দীর্শরা 
খ্যাম্ট দেহে লৌহশলাকা পর্যন্ত প্রোথিত কারয়াছিলেন তথাচ এ মহাত্মা 
মৃত্যু ভয় করেন নাই “পরমেশ্বর প্রসাদাৎ HW তাঁরব্যাঁম” এই নিশ্চয় বৃদ্ধি 
{বিষয়ে আমার দিগের লেখনীর নিষ্ঠাচার থাকে তবে আমরাও অবশ্য দোখব 
{হন্দ; বিধবা দিগের বিবাহ হইয়াছে, এইক্ষণে দৌখ পরমেশ্বর কি করেন।” 
| _ কাউন্স্লের অন্যতম সভ্য জে. পি. ard প্রস্তাবত বিধবা-বিবাহ বিলের 
খসড়াটি, ১৮৫৫ সালের ১৭-নভেম্বর, কাউন্সিলে উত্থাপন করলেন। সমর্থন 
করলেন স্যর জেমস কলাভল। 

১৮৫৬ সালের ৯-জানুআর খসড়াটি দ্বিতীয়বার উপস্থাপিত হল। 
বিচারের ভার অতঃপর wee হল একটি Prag কাঁমাটর হাতে। লেই 
কামটিতে রইলেন : সার জেমস ee; এলিট? পি ডর লগে? দে 
প্‌. গ্রাণ্ট। 
^o িধবা-বিবাহ আইন যাতে পাশ না হয় সেজন্য, ১৮৫৬ সালের ১৭-মার্চ 
একটি আবেদনপত্র দাখিল করলেন রাধাকান্ত দেব। এই আবেদনপত্রে প্রায় 


৩৩,০০০ স্বাক্ষর ।* 
সেসময়ে বিধবা-বিবাহের সপক্ষে ও বিপক্ষে নানা অণ্ডল থেকে ভারত- 
৷ গবন‘মেণ্টের কাছে বহন আবেদনপত্র গেছে ৷ অন্তত কয়েকখানা আবেদনপত্রের 
ববরণ দাখিল করা যেতে পারে। 
E = ধবিধবা-বিবাহের সপক্ষে একখানা আবেদনপত্র প্রোরত হয়েছে কলকাতা 
? থেকে, ১৮৫৫ সালের ৬-ডিসেম্বর। সেখানায় স্বাক্ষর করেছেন মহারাজ 


+ রাধাকান্ত দেবের নেতৃত্বে প্রোরত এই আবেদনপত্র বর্তমানে ভারতের রাষ্ট্রীয় 
আভিলেখাগারে রক্ষিত আছে। আবেদনপন্রে কৃত সমস্ত স্বাক্ষরের দেখা পাওয়া যাচ্ছে না, 

: কিন্তু বিপলে সংখ্যক স্বাক্ষর যে ছিল, সোবষয়ে সশ্দেহ নেই। ঠিক কত ছিল? GR 
E আবেদনপত্রের পিছনে পেন্সিলে লেখা আছে : 36764; আবার আগের পৃজ্ঠায় এই 
ৰ আবেদনপত্রের স্বাক্ষরসংখ্যা বিষয়ে পোল্সলে লেখা আছে : about 83000 signa- 


tures. 
রাধাকান্ত দেব সহ ৬১৭ জনের স্বাক্ষরে বিধবা-ববাহের বিপক্ষে দ্বিতীয়বার আবেদন, 
পত্র সরকারণ দপ্তরে পেশচেছে। সরকারী তরফ থেকে এই আবেদনপরের পিছনে CT 
ome: "Presented 5 July 1856; রাধাকান্ত: দেবের নেতৃত্বে প্রেরিত 
দ্বিতীয়বারের এই আবেদনপর্রে প্রথমবারের আবেদনপত্র সম লেখা আছে : 
২ “the one signed by Royal Radhacant Deb and 33 thousand 
a Hindu inhabitants. . .!” (Legislative Paper of Act XV 1856.- 
a Vol. I & IL p. 1220) 


২৯৮ করুণাসাগর বিদ্যাসাগর 


শ্রীশচন্দ্র রায়বাহাদুর। এবং কৃষ্ণনগর ও AAS wea অনেক 
অধিবাসী | . 

১৮৫৫ সালের ৭-ডিসেন্বর বারাস্ত, হালিশহর, বেলঘা'রয়া, মহে*্বরপূর 
tres অণ্ডল থেকে বহুজন বিধবা-বিবাহের সপক্ষে মহামাহম শ্রীলশ্রীফন্ 
ভারতববাঁি ব্যবস্থাপক সমাজাধ্যক্ষ মহাশয়ে'র কাছে আবেদন করেছেন। উত্ত 
আবেদনপত্র থেকে অংশাঁবশেষ উদ্ধার কার : “যেহেত্ত স্তীজাতি স্বাভাবিক গুণে 
AST তুল্য। AAT স্ত্রীবিয়োগ হইলে অনায়াসে বিবাহ হইতে পারে। 
অস্মন্দেশে বিধবাগণ মধ্যে এই প্রথা প্রচলিত না থাকা নিতান্ত স্বভাব বির 
ঈশ্বরের নিয়ম ভঙ্গ করায় কেবল যে পাঁতিহীনা কামিনীগণের অসহ্য যন্ত্রণা 
ভোগ করিতে ও কাহার ২ ঘোরতর RA প্রবৃত্ত হইতে হয় এমত নহে, 
পদুরুযাঁদগের ও তাহাদগের দুঃখের ভাগি এবং কখন ২ বা উভয় জাতির 
সম্ভ্রম রক্ষার্থে অসত্যাবলম্বন করিতে হয়। অনেকে এই সমস্ত চিন্তা করিয়া 
বিশেষতঃ ধন্মরশাপ্তজ্ঞ ও দেশহিতৈষী Shy ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 
লিখিত "urere পাঠে বিধবা বিবাহ্‌ অশাস্ত্ৰীয় নহে ইহা জ্ঞাত হইয়া এই 


১৮৫৫ টি নভেম্বর। 

কলকাতা মশনা!র কনফারেন্সের সদস্যবৃন্দ, ১৮৫৫ সালের ২২-ডিসেম্বর 
হিন্দুর ধবাদের ATTRA সপক্ষে গবন'মেণ্টের কাছে আবেদন করস 

কলকাতা ও তংসন্নিহিত অণ্চলের ৬৮৫ জন RTA একখানা আবেদন- 
পত্রবিধবা-বিবাহের, সপক্ষে_সরকারী দপ্তরে এসেছে ১৮৫৬ সালের 
জানুআরি মাসে। US আবেদনপত্র থেকে কয়েকজন স্বাক্ষরকারীর নাম : 
রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, শিবচন্্র দেব, দিগম্বর মিত্র, রামনারায়ণ FAN 
প্যারচরণ সরকার, ভূদেব মুখার্জি, তাঁরণণচরণ সরকার। : 

বিধবা-বিবাহের সপক্ষে ভিণ্ডুরের মারাঠাপ্রধান এবং আরো কয়েকজনের 
আবেদনপত্রের নিচে তারিখ : ১২-জানুআর, ১৮৫৬ সাল। উন্ত আবেদন- 
পন্রখানা নাসিক থেকে পাঠানো হয়েছে ১৮৫৬ সালের ১৮-জানুআরি 


মেদিনীপুরের আধিবাসীদের বিধবাবিবাহের সপক্ষের একখানা দরখাস্ত 
রাজনারায়ণ বসন, ১৮৫৬ সালের ২৯-মার্চ, পাঁঠিয়েছেন। 


বাঁকুড়া ও বর্ধমান থেকে বিধবাবিবাহের সপক্ষে, ১৮৫৬ সালের ১৫- 
এপ্ৰিল, আবেদনপত্র প্রেরিত হয়েছে। ben 
আমেদনগর থেকে ৩৪ জন হিন্দ, ১৮৫৬ সালের ৫-এ1 - 
বিবাহের পক্ষে আবেদন করেছেন। AEE 
বিধবাবিবাহের সপক্ষে ৩১২ জন 


স্বাক্ষারত ১৮৫৬ সালের ৭-মের 
একখানা আবেদনপত্র থেকে একাংশ উদ্ধার করি : পহন্দূজাতীয় স্বীলোক- 


বিবার বিবি হইবেক — /22 / "um 


pL e 
Serna — 
Bon 
Kmen N- fos 4 এ 
১৮ 


আবেদনপত্রের প্রাতিলাপি। মূল আবেদনপন্রৎ 


দিধবাবিবাহ বিষয়ে সরকারী দপ্তরে প্রেরিত একখানা 
e mer ভারতের রাষ্ট্রীয় আঁভিলেখাগারে রক্ষিত আছে। 


//22 


N ris বিবাহের নিযমকরুন | tav বিবাহ ৰিষযকআইন-_ 


বেন এভদেশ্দীয় AINEA এপনাদের TRET 
হইবেক এমতনহে আপনারা ঙদ্বারাএখন্ছসমনশ্-এ্রীব ইমান 


“কণ এবং কঙিচার নিবারণের ‘বিষত: দেশেরপ্রজাবৃদিয়করণ 
বই see হইবেন Rees বিধবা RT RR 
MLR HET এদেশের শাম্্রসিবনিযা- যেএভিপ্রায়ক্__ í 


E SAVERS বিবাহ বিষয়ক সাথ 
আইন কারিনে তাহা সম্পুৰ্ণ হইবেক ৬৮, 1 0^ Yee) — 


বিধবাবিবাহ বিষয়ে সৱকারণ দপ্তরে প্রোরত একখানা আবেদনপত্রের শেষাংশের প্রীতাঁলাঁপ। 
নি সাবোদনপরখানা বর্তমানে ভারতের qty আঁভনেখাগারে EET প্রি 


করুণাসাগর বিদ্যাসাগর E 


fece আপংকালে পত্যন্তরগ্রহণ শাস্রসিদ্ধ যথা AICS প্ররাঁজতে ক্লীবেচ 
পতিতেপতোঁ। পণ্চস্বাপতৃসুনারীণাং পাঁতরন্যোবিধায়তে॥ ইতি৷৷ কেবল 
দেশাচারে প্রচলিত নাই, কিন্তু দেশাচার শাস্ত্রাপেক্ষা প্রবল নহে ইহা সংস্কৃত 
কালেজের প্ৰিন্সিপেল পণ্ডিতবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভট্টাচার্য 
মহোদয় বিবিধ শাস্ন ও যকত প্রদর্শন ATS সপ্রমাণ করিয়াছেন এবং তাহাতেই 
তারতবধাঁয় ভূরি ২ প্রজা আপনাদিগের সমীপে বিধবাবিবাহ বিষয়ক আইন 
প্রচারের প্রার্থনা করিয়াছেন...।” এই আবেদনপত্রের অন্যতম স্বাক্ষরকার) 
দীনবন্ধু মিত্র | 

১৮৫৬ সালের ১৯-মে ভগবানচন্দ্র বস; ময়মনসিংহ থেকে বিধবাবিবাহের 
পক্ষে আবেদন করেছেন। 

বারাসত ও তৎসংলগ্ন অণ্চলের ১১১ জন হিন্দ, ১৮৫৬ সালের ২০ 
জুন, বিধবাবিবাহের পক্ষে গবর্নমেস্টের কাছে আবেদন করেছেন। 

ঢাকা থেকে ১১৩ জন THM, ১৮৫৬ সালের ২৪-জুলাই, বিধবাববাহের 
পক্ষে গবর্নমেন্টের কাছে আবেদন করেছেন। 

রাঁসকরুফণ afer, িশোরাচাঁদ "মত, রাধানাথ শিকদার, প্যারাচাঁদ মিন 
এবং আরো কয়েকজন বিধবাববাহের সপক্ষে সেসময়ে আবেদন করেছেন। 
কেবলমাত্র বিধবাবিবাহের পক্ষে বললে সবটুকু বলা হয় না। সেই আবেদনপন্রে 
লিখিত আছে : 

“the requirements of the case woul 
by a general marriage law, than by a special 
lizing the marriage of Hindoo widows only.” 

অতঃপর বিধবাববাহবিরোধী দলের কয়েকটি আবেদনপত্রের প্রীতি wid- 
পাত করা দরকার | 

{পরা থেকে ৩২০ জন হিন্দ বিধবাববাহের বিপক্ষে আবেদনপর 
পাঠিয়েছেন ফাল্গুন ! 

য়ছেন বাঙলা ১২৬২ সালের OVP হিন্দ; বিধবা- 


d be better met 
enactment, lega- 


এপ্রিলে Tas enc আবেদন করেছেন। 
Ace , ‘ 4 ১৫-এপ্রিল, বিধবা- 


d not to 


stion but to suppress it.” 


নাধাকান স্বাক্ষরে শধবাবিবাহের বিপক্ষে FTO বার 
বা eit csi সরকারী তরফ থেকে ওই আবেদন 


হর বিপক্ষে আবেদন করেছেন: ai ্ 
... your Lordship in Council may be please 


pass the remarriage act in que 


পত্রের পিছনে লেখা আছে : ২৮৫, 
“Presented 5 July 1856” A 
ত্রিপুরা থেকে ৩২০ জন হিন্দ; ৰবধবাবিবাহের বিপক্ষে আবে 

দাখিল করেছেন। 


৩০০ করুণাসাগর বিদ্যাসাগর 


পদ্ণা থেকে বিধবাববাহের বিপক্ষে প্রায় এক হাজার ব্যাস্ত আবেদন 
করেছেন। 

বিধবাবিবাহের বিরুদ্ধে ২৪৫ জন বাঙালী fers APAS একখানা 
আবেদনপত্র দেখা বাচ্ছে। 
কাঁতপয় বযবক সহযোগে” প্ৰাৰ্থনা করায় গবর্ন'মেণ্ট বিধবাবিবাহ বিষয়ক আইন 
প্রণয়নের উদ্যোগ করেছে বলে “নবদ্বীপ ত্ৰিবেণী ভট্টপল্লণ বংশবাটী কাঁলকাতা 
প্ৰভৃতি ধৰ্ম্ম সমাজস্থ” প্রায় এক হাজার পণ্ডিত বিধৰাবিবাহের বিরুদ্ধে 
আবেদনপত্র দাখিল করেছেন : “আমরা কেবল ধন্মদ্রোহ সম্ভাবনা দেখিয়াই 
এই আবেদনপত্র দ্বারা প্রার্থনা কাঁরতোছ আপনারা বিধবাবিবাহবিষয়ক আইন 
প্রচারে ক্ষান্ত হউন... ৷”* 

হিসেব করে দেখা যাচ্ছে, সপক্ষের চেয়ে বিপক্ষের আবেদনপত্রের সংখ্যা 
বেশি। বিধবা-বিবাহ আইনের বিপক্ষে যত স্বাক্ষরকারী আছেন, আইনের 
সপক্ষে তত প্বাক্ষরকারা নেই। আরো বিশদ করতে গেলে বলতে হয় তুলনায় 
সপক্ষে স্বাক্ষরের সংখ্যা অত্যন্ত অল্প। 


৯৮৫৬ সালের ৩৯-মে সিলেক্ট কাম প্রদ্তাঁবত আইনের পক্ষে মল্তব) 


দাঁখল করল। ১৮৫৬ সালের ১৯-জুলাই খসড়ার পাণ্ডুলাঁপ তৃতীয়বার 
পঠিত হল। 


২৮৫৬ সালের ২৬-জুলাই বিধবা-ববাহ আইন পাশ হয়ে গেল। 
র নাম: 


Act XV of 1856, being an Act to remove all legal obstacles 
to the Marriage of Hindu Widows. 


১৮৫৬ সালের ১২-আগস্টের ‘সম্বাদ ভাস্করে' একখানা প্রোরত ^m 
প্রকাশিত হয়েছে। SE পত্রের অংশবিশেষ উদ্ধার কার : «..সম্প্রাতি, পাণ্ডিতবর 
শ্ৰীযযত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, বিধবা বিবাহের সূত্র তুলিয়াই আপনার 
“বিদ্যাসাগর” এই উপাধিটীকে এককালে প্রভূত বিখ্যাত কাঁরয়া 

ও প্রায় সকল স্থানে “বিধবা বিবাহ” এই মহামঙ্গল কর বিষয়সচক নান’ 
কথা উদ্ভাবতা হইতেছে, অধিক আর কি কাঁহ্ৰ কলিকাতা মহান 


কেহ বা মদ্য পানে মত্ত হইয়া “বেচে থাকুক বিদ্যাসাগর fomes য়ে” 
ইত্যাকার ate রচিত atte করিয়া, আনন্দ লাভ করিতেছে, কেবল যে ইয়ে 
লোকেরাই এই LA আনন্দে আছে এমত নহে, অনেকানেক ভ্নলোকে 
সবান্ধব হইয়া VTS সময়ে পক্ষ রচিত ওঁ গান কারিয়া আমোদিত হন। o 


শেষ পৰ্যন্ত বিদ্যাসাগরই জয়ী হলেন। কিন্তু বিপক্ষদলের তখনো আশা, 
আইন পাশ হলেই সাত্যি-সাত্য বিধবাবিবাহ হবে এমন কোনো কথা নেই। : 


* বিধবা-বিবাহের সপক্ষে ও বিপক্ষে প্রেরিত এই আবেদনপন্রাবলী সম্পা্কত তথ্য 
বর্তমানে ভারতের রাষ্ট্রীয় অভিলেখাগারে রক্ষিত “Legislative Paper of Act 
XV 1856, Vol. I & II? থেকে org Te I 


cam ০ 17 zs. 


করুণাসাগর বিদ্যাসাগর S NOS 


কাব ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখেছেন : 


শত শত প্রজা তায় ব্যথা পায় প্রাণে। 
তাদের আদ্দাশ নাহি শহানলেন কানে ॥ 


৩০২ 


শ্রীমান্‌ ধীমান্‌ নীতি-নিম্মাণকারক। 
যাঁরা সবে হতে চান বিধবাতারক ৷৷ 
নতভাবে নিবেদন প্রাত জনে জনে। 
আইন-বৃক্ষের কল ফাঁলবে কেমনে ৷৷ 
বিধবার বিয়ে দিতে যাহারা উদ্যত | 
তার মাঝে বড় বড় লোক আছে যত॥ 
যারে ইচ্ছা তারে হয় ডাকিয়া আনিয়া । 
ঘরেতে বিধবা কত পাঁরচয় নিয়া॥ 
গোপনেতে এই কথা বাঁলবেন তারে। 
জননীর বিয়ে দিতে পারে কি না পারে॥ 
যদি পারে তবে তারে বালি বাহাদুর । 
এমনি কারলে দুঃখ হয় TAN 


পরস্পর আড়ম্বর মুখে কত কয়। 
কেহ আর মাথা তুলে অগ্রসর নয়॥ 
গোলেমালে হারবোল গণ্ডগোল সার। 
নাহি হয় ফলোদয় মিছে হাহাকার ৷৷ 
বাক্যের অভাব নাই বদন-ভাণ্ডারে। 
যত আসে তত বলে কে দিবে কারে॥ 
সাহস কোথায় বল প্রাতিজ্ঞা কোথায়। 
শুই না হ'তে পারে মুখের কথায়॥ 
অনজ্ঠানে কাল হরা। 
মুখে বলা বলা নয় কাজে করা করা 
সকলেই তুড়ি মারে বুঝে নাক কেউ। 
সীমা ছেড়ে নাহ খেলে সাগরের ঢেউ॥ 
সাগর যদ্যাপ করে সামার লঙ্ঘন। 
তবে TLV হ'তে পারে বিবাহ-ঘটনা॥ 
নচেৎ না দেখি কোন সম্ভাবনা আর। 
অকারণে হই হই উপহাস সার॥ 
কেহ কিছ; নাহি করে আপনার TA | 
যাবে যাবে যায় শত্রু, যাক্‌ পরে পরে॥ 
তখন এরুপ কবে হ'লে ব্যতিক্রম। 
“SOR পড়েছে কলা গোবিন্দায় নম॥» 
রাজার কর্তব্য কথা কারতে বর্ণন। 
এরুগ লিখিতে আর নাহি প্রয়োজন॥ 
এইমাত্র শেষ কথা, কহিব নিশ্চয়। 
এ বিষয়ে বিধি দেয়া রাজধর্ম্ম নয়॥ 
ILT মরুক বাদ ATA প্রজায়। 
কোন্‌ কালে রাজার কি হানি আছে তায়” 


করুণাসাগর বিদ্যাসাগর ৩০৩ 


১৮৫৬ সালের ২৮-আগস্ট 'সম্বাদ ভাস্কর’ লিখেছে : “বদ্যাসাগর 
ভট্টাচার্য্য মহাশয় পাঁড়াসাগরে পাঁড়য়াছেন, এই অশুভ সমাচারে আমরা অত্যন্ত 
দুঃখিত হইলাম, শদানলাম কয়েক মাসের অবসর লইয়াছেন, স্থানান্তাঁরত 
হইয়া পাড়া শান্তি করিবেন, ভট্টাচার্য্য মহাশয় দিবা aia অপাঁরামিত পাঁরশ্রম 


FASE টো ২ করিয়া বেড়ান, অধিক বেতন পাইতেছেন তথাচ গাড়ী পাল্কীর 

ব্যয় কুলায় না, উচ্চপদে উঠিয়াও পদকে দুঃখ দিবেন তবে কি প্রকারে সমুখে 
থাকিবেন? শুনিতে ৫০০ টাকা মাসিক বেতন অধিক বটে অন্য লোকেরা 
এতদপেক্ষা অল্প বেতনেও ধনী হইয়াছেন কিন্তু বিদ্যাসাগরের বেতন যেমন 


থাকেন অন্ন বস্ত্র দেন, কাহাকেও বিদায় শব্দ বলেন না, সাধারণ পাকে যাহা 
অথচ রাজকাধ্যে অধিক পরিশ্রম ও চন্তাশ্রম কাঁরতে হয়, বিধবাবিবাহের বিধি 
প্রচার জন্য প্রায় আহার নিদ্রা পরিত্যাগ করিয়াছিলেন, এই সকল নানা কারণে 
রোগসঙ্করাহরণ কাঁরয়াছেন, আমরা প্রার্থনা কার পরমেশ্বর পরোপকার 
বিদ্যাসাগরকে রোগ সাগর হইতে উদ্ধার করুন কিন্তু এ সময়ে তাঁহার অবসর 
গ্রহণ হিন্দু সমাজে উপহাসের এক fare কারণ হইয়া উঠিবে, অনেকে 
কহিবেন বিদ্যাসাগর TA সাগর ব্যবস্থাকাঁর নাগর দিগকে বলয়া ছিলেন 
হিন্দ; বিধবার লজ্জা পরিত্যাগ aes বিবাহসজ্জা কারয়া উন্ম,খী হইয়া 
রাহয়াছে, "বাধ প্রচার হইলেই নিধি লাভ জ্ঞানে বর গ্রহণ করিয়া m 
হইবে কিন্তু বাধি প্রচার পরে এত দিন গেল একটা বিধবাও বিবাহ কাঁরতে 
আসিল না ইহাতেই বিদ্যাসাগর গুশসাগর শ্বেত কলেবরদিগের নিকটে লজ্জিত 
হইয়া রোগ সজ্জা করিয়া দীর্ঘকালীন অবসর লইলেন অতএব আমরা পরামর্শ 
বাল যে পর্যন্ত শরীর থাকিবে সে পৰ্য্যন্ত প্রতিজ্ঞা তাবিষয়ে উদ্যোগে 


পরামর্শ দ্বারা ৈন্যাদগকে উৎসাহ দিয়া কর্ম সাধন করেন, মলতানীয় সমর 
সময়ে জেনেরল mie সাহেবের ভয়ানক জবর বিকার হইয়াঁছল, তান ডাক" 
í a a প্র চাকৎসকেরাও তাঁহাকে এই 

৫ fag তান সমর র পাঁরত্যাগ কারলেন না, জবর 
পরামর্শ দিয় হিন জালে মতা দা বেষ্টন কারলেন এবং একরান্র 
গাব wo aia ৫০ তোল খাড়া le দিযে হে রা 

Y পক্ষায় সেনাপতি মূলরাজ ৫০০ সৈন্য সাহত 
রণাগত হন, যুদ্ধ জয়ী হইয়া তাঁহাব- 


৩০৪ করুণাসাগর বিদ্যাসাগর 


হইয়া পড়িয়াছিলেন, শোক জন্য TOT রোগ জন্য দুঃখ আঁত বল নয়, 
সেই প্রবল শোকানল রোগে প্রাণ বিয়োগাবস্থাতেও ধনঞ্জয় যুদ্ধ পারত্যাগ 
করেন নাই, কুরুকুল নির্ম্মল হইয়া গেল, দুর্য্যোধন একাকী হইয়া শোকাকুলা- 
বস্থায় ক্ষিপ্তের ন্যায় রোদন কাঁরতে লাগিলেন তথাপি হুদ্ধস্থলে যুদ্ধে ই 
সাংঘাতিক পড়ায় 
wigs হইয়া পাঁড়রাছেন দীর্ঘ বিদায় গ্রহণ কারলেন? না, না, এ সময়ে 
বিদায় গ্রহণ ব্যবহার করা হইবেক না, বাঁদ উত্থান wig afew হইয়া থাকেন 
তথাচ বাসায় পড়িয়া থাকিয়া পাড়া চিকিৎসা করাইবেন, পাড়া নিমিত্ত Sis 


উপস্থিত হর হইবে, এক সময়ে তাহা হইবেই {নিশ্চিত ৷” 
১৮৫৬ সালের ২৫-সেপ্টেম্বর ‘সম্বাদ ভাস্কর" লখেছে : “বাল 
দেওয়ানগঞ্জ নামক প্রসিদ্ধ প্রদেশ মধ্যে মাঝের গ্রাম নামক এক গ্রাম আছে এ 


এক aac এ বিধবা কন্যা সম্প্ৰদান কাঁরয়াছেন, যাঁহারা বলতেন 
সমাজ বাঁধ প্রকাশ করিরাছেন অথচ বিধবা সম্প্ৰদান হইল না 
Us মাঝের গ্রামে এই বিধবা বিবাহ হইয়াছে যাঁদ কহেন অ 
পবিত্র ব্ৰাহ্মণ নহেন, পতিত ৱৰাহ্মণদগের কৰ্ম বিশিষ্ট দক্টান্ত স্বরূপ হইতে 
পারে না, তরে বিশিষ্ট হিন্দরা অগ্রদানী amar দ্বারা পৌরোহিত্য করাইয়া 


$ ত 


হন্দ্যাদগের আদ্যকৃত্য হইতেছে তাঁহার দিগের মধ্যেই সৰ্বাগ্ৰে বিধবা 
প্রচলিত হইল, এ বিবাহ অবিহিত বিবাহ বলা যায় না, যাঁদ (হানা বাহ 
সন্দেহ করেন তবে বালি দেওয়ানগঞ্জে অনুসন্ধান কাঁরলেই সন্দেহ ভঞ্জন 
হইবেক m x 

১৮৫৬ সালের ৪-ডিসেম্বরের Friend of India’ থেকে জানা যাচ্ছে 
যে ১৮৫৬ সালের ১-ডিসেন্বর মান্রাজে একটি হিন্দ; বিধবার বিবাহ হয়ে গেছে : 

“The Madras papers mention the remarriage of a Hindu 
widow at Salem. She was a girl of 13 who had never lived 


with her deceased husband. Her father determined to re- 
marry hér, and did so though threatened with excommunica- 
tion by his caste. Numbers of respectable natives were present 
at the ceremony and “a gentleman of the Civil Service honored 
the occasion.” The caste of the family is not mentioned.” 
১৮৫৬ সালের ২৬-নভেম্বর The Englishman and military 
Chronicle- এ একখানা গ্রোরত পত্র প্রকাশিত হয়েছে। VE পত্রের একাংশ 


উদ্ধার কৰি: 
“The late act passed by the Legislative Council through 


the great exertions of the Honorable Mr. Grant and Pundit 
Isser Chunder Bydasagur in legalizing the marriage ceremony 
‘of the Hindoo Widows, has hitherto brought forth no happy 
result; though some four or five months have elapsed, that 
such a decree has been publicly enacted, yet we scarcely find 
any one of an enterprizing disposition who is bold enough to 
carry it into execution, True, that speeches and lectures are 
every day offered by Young Bengal in all public places; and 
it is laudble to see him engaged in solemly discussing every- 
point of his controversy; but where, I ask, Sir, has been the 
good result of his exertion?. . .” 

বাঙলাদেশে আইনসম্মত বিধবাবিবাহের আঁদপর্বে একটি হতাশার সংবাদ 


আছে। ১৮৫৬ সালের ২৫-নভেম্বর 'ইংলিশম্যান : 
“We regret to hear that Pundit Sreesh Chunder Nyruteen, 


Judge’s Pundit in the Moorshedabad circle, who had openly 
expressed his intention of marrying a young widow in her 
teens, has been dissuaded from his laudable purpose. The 
venerable lady, his mother, distinctly told him that it would 
be impossible for her to’ remain in the same house with him 
if he took to wife a widow, and that in obtaining a wife, he 
must be prepared to lose a mother. The Pundit was compelled 
at last to abandon his intention.” 

১৮৫৬ সালের ২৬-নভেম্বর ‘ইংলশম্যান’ লিখেছে : 

“We hear that a millionaire native gentleman of the ortho- 
dox class having espoused the cause of the injured party, an 
interesting case will be set down in the Cause Board of the 
Supreme Court, viz., Widow Vs. Pundit. The fair complainant 
states, that she is the decendant of a long line of illustrious 
Brahmins, and the widow of a respectable inhabitant of Santi- 
pore; and that she was induced by the promises of the defen- 
dant, and of his Young Bengal friends in general, to quit her 
house and relations, and reside in Calcutta at the house of an 
opulent Banerjee Baman, in the hope of being married by 


২০ 


৩০৬ করুণাসাগর বিদ্যাসাগর 


the defendant. That the said defendant without any just or 
probable cause, has receded from his promises, and refuses 10 
marry her. That she has by such refusal lost her position in 
society, and is now an outcast; and as the defendant is 2 man 
of property, she estimates her damage at forty thousand rupees. 
The defendant, it is said, will urge in mitigation of damages, 
that he was not, what he poetically called, “in love,” but mere- 
ly wanted to prove to his countrymen, that it was neither 
morally nor physically impossible to comply with the object of 
the new law, and that he is prevented from carrying out his 
intention by the force of parental authority. Many witnesses 
will be examined on both sides, but the fair complainant, it is 
said, is likely to win." 

উপরোন্ত সংবাদে 'পাণ্ডিতে'র নাম গোপন রাখা হলেও. একথা অনুমানে 
সকলেই বুঝতে পেরেছেন যে ওই 'পাণ্ডতে'র নাম শ্রীশচন্দ্র [qum 

১৮৫৬ সালের ২৭-নভেম্বর “The Englishman and Military 
Chronicle’ গলখেছে : 

“If any fresh confirmation of the melancholy fact that 
Young Bengal is mere sound and fury were necessary, that 
confirmation will be found in the finale of the recent widow 
marriage movement. Young Bengal was clamorous about a 
law, and the law was manufactured accordingly. What TOR 
can he expect at the hands of the rulers? Why did not widow 
marriage take place? Forsooth, because an old lady threaten- 
ed separation from her son!, , .” 


১৮৫৬ সালের ২-ডিসেম্বর ‘সম্বাদ ভাস্কর, লিখেছে : 
“বিদিত হইল শাল্তিপরবাঁস কোন যুব ব্ৰাহ্মণ Seat বাসন সং- 
কুলজাতা কোন বিধবাকে বিবাহ কাঁরতে স্বাকার করিয়া তাঁহাকে কালকাতায় 


S P] নাই 

বোধ হয় বিধবা জয়লাভ কাঁরবেন। নিষ্পত্তি করেন নাই 
আমরা ইংলিসম্যান হইতে এই সমাচারটী গ্রহণ কারলাম ইংীলসম্যানের 
সম্বাদ লেখক প্রকারান্তরে সমস্তই লাখয়াছেন কেবল বর বাবুর নামটা প্রকাশ 
করেন নাই কিন্তু অনুমানে সকলেই বাঁঝতে পারবেন শ্রীশচন্দ ভট্টাচার্যের 
উপর এই অভিযোগ উপস্থিত হইয়াছে “বড় ২ বানরের বড় ২ পেট, লঙকায় 
যাইতে মাথা করে হেট” হিন্দ;কালেজায় নবীন প্রাচীন ছান্র মান কেহ বাগদাদ 
নহেন বিধবা বিবাহ প্রসঙ্গে একমুখে AGT ন্যায় বন্তৃতা করেন; তাহাতে 


করুণাসাগর 1বদ্যাসাগর ৩০৪ 


সেই কন করিতে পারেন? আর ধর্ম দিতেই বা রুপে উদ্ধার হইতে 
পারবেন? এক কুলবালাকে নানা প্রকারে আশ্বাস দিয়া জ্ঞাতি বাঁদর 
পারতে বাহির করিয়া লইয়া আসিলেন এইক্ষণে আর সে SET UE 
মধ্য হইতে পারিবেন না, তবে তাহার জাবন রক্ষার উপায় FTE বন 
উন বাজ mcs আঁভযোগ কয়া থাকেন তবে উত্তম AIT 
সর তকে চাঁলিশ সহস্র টাকা দিয়া করি হস্ত পা হইলেন 
করুন কুকম্ম ছিলেন, এ বিষয়ে কেবল AHR আপনি কৃতঘ! হইলেন 
এমত নহে, বান্ধবগণকেও লজ্জা {দলেন, বান্ধবেরা কি আর ইংরাজ মণ্ডলে 
এমত সহে, নেখাইতে পারিবেন, এবং যে সকল বিধবার অভিলাষ ছিল UT 
মুখমণ্ডল দে তাঁহারাও ভাতা হইবেন, নানা ইতিহাসে লেখেন CTS 


১৮৫৬ সালের র s z খেছে : 

“THE ENGLISHMAN severely criticises the conduct of 
“young Bengal” in the matter of i 
The law has been passed, but not a widow is married yet. One 


Baboo promised to marry à widow, and when all was settled 


backed out for fear of the displeasure of his relatives. Time 


will show whether “Young Bengal” was sincere in the move- 


ment or not, and a few weeks whether he can brave public 


opinion.” 
১৮৫৬ সালের ২১-নভেম্বর 'ইংলিশম্যান৷ 
“We understand that a petition 
presented to the Legislative Council, signe 
cant Deb, Rajah Komul Kishen Bahadoor, 


খছে : 

will be immediately 
d by Rajah Rada- 
Baboo Khelut 


৩০৮ করদণাসাগর বিদ্যাসাগর 


Chunder Ghosh, Obey Churn Banerjee, Loll Chunder Misser, 
and about ten thousand heads of orthodox Hindoo families, 
praying for recision of the Widow Marriage Act. The peti- 
tioners state, that though a poor woman or two could be found 


ভঙ্গীতে আমার উদ্যমভঙ্গের আশঙ্কা দোখতোঁছ আপনাকে অন্তরের সাঁহত 
শ্রদ্ধা কারয়া থাকি, নচেৎ আপনাকে” Se TT তাঁহার কথা শেষ না হইতেই 

যা আমাকে এই আসন হইতে এখান উঠাইয়া দিতে। ঈশ্বর! তুমি 
এই GA দড়সংকল্প এবং একাগ্রাচত্ত হইয়াছ তাহাতে আম এইরূপ 
উত্তর পাইব বলিয়া প্রস্তুত হইয়া আসিয়াছি। ইহাতে অপমান "uw নছি। 


ৰ ৰন 4 ত 
বিজ্ঞ ও বদ্ধমণ্ডলী বলিয়া যাহা কহিতেছেন ইহাতে র রাধাকান্ত 
দেব বাহাদুর রীতি আপনার লক্ষ্য কি না? আমি উহাদের mere NUT 


(এখন তাহাদের আচরণ দেখিয়া নিতান্ত বিস্মিত হইব 


মহাশয়! আমি অনেকদ্‌র অগ্রসর হইয়া , এখন z প্রাতনিবৃত্ত 
করিবার কথা বলা না হয়। তকৰাগাশ বাঁধলেন a d 


প্রকৃতি e অদম্য “fea প্রতি আমা 'রাইয়া " 
Scene ত আমার লক্ষ্য রহিয়াছে, তোমায় ভগ্নোদাম 


অর্থ ও লোকবল আবশ্যক। বিজাতীয় রাজ র 
সম্ভাবনা নাই | বিধবাগর্ভজাত সন্তান দায়ভাক হইবে বলিয়া oa tale wore 


ৰ কর;ণাসাগর বিদ্যাসাগর 3৮২ 


তাহাই পৰ্য্যাপ্ত জ্ঞান কৰরিতে হইবে। যখন তুমি রাজপুর্ষদের সাহায্যে এই 
H বাঁধ প্রচলিত করাইতে সমর্থ হইয়াছ তখন AAAS দেশবিভাগের সমাজ- 


_ পাভাঁদগের সহায়তা লাভে যে কৃতকাৰ্য্য হইবে ত্ববয়ে সন্দেহ জান্মতেছে না। 
ইহাতে যেমন কালাবলম্ব , তেমন সময়ের স্রোত তোমারই GATE 


বাহবে। লোকবলের নিকটে অর্থাভাব অনুভূত হইবে না। ত্বরায় প্রয়োজন 
দেখি না।' হিন্দসমাজ এ পর্য্যন্ত অনেক সম্প্ৰদায়ে বিভন্ত হইয়াছে। দুই 
বিধবাবিবাহ দিলে আর একটা থাক বাড়ান মাত্র হইবে; সমাজবন্ধন 


ৰ 
{ 
; 
| 


তেরো 


১৮৫৬ সালের ৭-ডিসেন্বর। যতদুর -জানা যাচ্ছে, সোঁদনই সম্ভ্ৰান্ত 
হিন্দ:সন্তান প্রথম আইনসম্মত বিধবাববাহ করেছেন। পাত্রীর নাম seriei 
দেবী। পারের নাম শ্রীশচন্দ্র fames | এই বিয়েতে খরচ হয়েছে প্রায় দশহাজার 
ঢাকা। 

বিয়ে হল বিদ্যাসাগরের বন্ধু রাজকৃষ্ণ বন্দ্োপাধ্যায়ের বাড়তে | বাঁড়র 

বারো নম্বর সুকিয়া SEDI সেদিন সম্ধ্যাবেলা ওই বাঁড়র সামনে 
অসংখ্য মানুষের ভিড়। তিলধারণের স্থান নেই কোথাও। 

রাস্তায় পলিশ পাহারা দিছে। দুহাত অন্তর একেকজন পলিশ | পাছে 
কোনো গোলমাল হয়, সেজন্য বিদ্যাসাগর আগে থাকতেই পঢ়লশের ব্যবস্থা করে 
রখেছেন। পথের ভিড় এমন সাংঘাতিক যে বরের পাঁজ্ক আর এগোতে পারে 
না। সারা শহর যেন ভেঙে পড়েছে, দেখতে এসেছে আইনসম্মত প্রথম বিধবা- 

র বর শ্রীশচন্দ্র বিদ্যারত্তকে। এত ভিড় দেখে Sb vn বর একট; ভয় 
পেলেন। তখন বরের পাজিকর দুপাশে দাঁড়ালেন রামগোপাল ঘোষ, apo 


ঘোষ, শম্ভুনাথ পণ্ডিত এবং আরো কেউ-কেউ। এ'রা সকলেই বিদ্যাসাগরের 
বন্ধ, । বরের পাঁল্ক এগিয়ে চলল ৷১% 


হইল।...আমি আহারাদির পর দাদা, শিবচন্দ্র দেব 


á হয়া।ছল। নব্যবজ্গের 
দল ত ছিলই, তদ্ব্যতীঁত Tort সংস্কৃত কলেজের 


কয়েকজন অধ্যাপক এবং 
বালী ও অন্যান্য স্থ নের কয়েকজন পণ্ডিত,.ও বাঙ্গালার প্রাচীন 


সম্প্রদায়ের 
Tiam ব্য উপস্থিত ছিলেন। সকল কাৰ্যই নিছে সংগত aae 
পদ্রাতন শাস্তরসম্মত পদ্ধাতি অনুসারে ক্রিয়াটি আচারত হয়। কন্যার মাতা 
লক্ষী দেব্যা কন্যা সম্প্ৰদান কারলেন। 


যে ঘরে সম্প্ৰদান হয় সে ঘরে আমি ও 
গার মায় SCANS: ATRA রা tem আর যে আও 
চন্দ্র বিদ্যাসাগর ছিলেন, যাঁহার আবিশ্রান্ত ৎসাহ এবং অননুকরণীয় ate 
কুশলতার জন্যই এই WD ফল প্ৰধানতঃ Be T ক 


সেসময়ে ‘সংবাদ প্রভাকর' এই বিধবা at a 
দাখিল করেছে। সেই বিবরণের eae UU একাঁট বিবরণ মল্তব্যসহ 


দিচ্ছি: 
“গত ২৩ অগ্রহায়ণ রবিবার বিধবার বিবাহ? 
হইবেক, প্রতি বংসর তাঁহারা এ দিবস pre ব্যান্ধিব্য,হের বিশেষ স্মরণীয় 


প্রমোদ করিলেও করিতে পারেন, ন্যায় J 
hix mur EPERE প্রতি যেহেতু by দিবা যামনীযোগে তাঁহারা 


* এ-বিষয়ে মতান্তর আছে। শম্ভুচন্দ্ৰ বিদ্যার লিঃ Ge, পাজ্কীতে 
বিবাহ কারিতে আইসেন নাই। বাবু রামগোপাল বাৱ 


আইসেন। এ গাড়ীতে রামগোপালবাব: প্রভৃতি ছিলেন। জিন 


উদ্বাহ কাৰ্য্য নিৰ্ব্বাহ কীরয়াছেন...। 
...বাবু নীলকমল বন্দ্যোপাধ্যায়, বাব রামগোপাল ঘোষ, বাব; র 
রায়, বাব; দিগন্বর fun, বাব; প্যারিচাঁদ মিত্র, বাবু DE E. 
কালপপ্রসন্ন Rer ডালৰ সম্পাদক, প্ৰভৃতি অনেক লোক উপস্থিত হইয়াঁছলেন 
বটে, কিন্তু তাহার মধ্যে বিদ্যালয়ের বালক ও কৌতুকদার্শ লোক সংখ্যাই অধিক 
বাঁলতে হইবেক, রঙ্গতৎপর লোকসমারোহে রাজপথ আচ্ছন্ন হইয়াঁছল, সারজন 
সাহেবেরা পাহারাওয়ালা লইয়া জনতা নিবারণ করেন, STE অনমান ১১ ঘাঁটকা- 
কালে বর বাহাদুর শকটারোহণে সমাগত হইয়া সভাস্থ হইলে সমাদর 
তাঁহাকে গ্রহণ করেন, দুই এক টাকা বিদায় পাইবার প্রত্যাশাপন হইয়া প্ৰায় 
শতাধিক লোক লাল’ বনাতাবৃত ভট্টাচাৰ্য্য ও রামগাঁত প্ৰভৃতি কয়েকজন ঘটক 
ও em. ভাট প্রভাত কয়েকজন ভাট উপাস্থিত থাকিয়া গোল করিয়া হাট 
হু অনুষ্ঠানের কিছুমাত্র বৈলক্ষণ্য হয় নাই। 


পত্র হইয়াছে, অঙ্গনাগণও বিলক্ষণ আমোদপ্রমোদ কাঁরয়াছিলেন, দম্পাতর 
উভয় কুল fern হইল, “যেমন হাড় তেমান সরা মাল, বিদ্যাসাগর 
মহাশয়ও তদন্সঙ্গে বিধবার রা্গগণের ভাব-ভঙ্গ দেখিয়া অনেকেই 

তাঁহাঁদগের সাধুবাদ করিয়াছেন। 
পাঠকগণ! আমরা পু শলখিয়াছ এবং 
tee gen এই প্রথম বিবাহ কোন কেই TATTLE বাচা হইতে 
হিন্দ, tg বিবাহপ্থলে দশ্পতির পাবার বা জাতি Sio কেহই 
A e হয় নাই এবং কন্যার «qur কিন্বা ভ্ৰাতা ইত্যাদি কেহই তাঁহাকে 
Í জননী চক্রাকার রূপচাঁদের মোহনমন্তে ম:গধা হইয়া 


তাঁহাকে সম্প্রদান করিয়াছেন, বরপান্র র fem র 
প্রত্যাশায় এতদ্রুূপে তরিকুল পাঁবন্ন কাঁরলেন, পাঁরশেষে fe হয়, তাহা 
iere DAT, cota প্রথমতঃ সাহাসকরূপে বুক বাঁধিয়া এত, 


আনব হওয়াতে বিধবার বিবাহপক্ষগণ অবশ্য তাহাকে সাধনাদ তন 


৩১২ করুণাসাগর বিদ্যাসাগর 


সংক্ষেপে বালিতে হইলে হিন্দ: মধ্যে অসংখ্য লোক আমারাদগের বিপক্ষ হা 
রহিয়াছেন, আমরা এক দিগে হইয়া কেবল পরমেশ্বরের 'অনগ্রহ প্রার্থন 
ক্রিয়াছি, এবং যে প্ৰতিজ্ঞা করিয়াছুলাম তাহা হইতে বিচলিত হই নাই, গত 


করেন, প্রাপ্ত রামধন তকর্বাগীশ ভট্টাচার্য্য মহাশয় বিনি এতন্দেশে আদ্বিতীয় 
Aus কতা ব্যবসায় কৰিতেন, শ্রীশচন্দ্র ভট্টাচার্য্য মহাশয় তাঁহার প্র, 
সংস্কৃত কালেজে এতদ্দেশে প্রচলিত প্রায় সব্বশাস্ত্র পাড়য়াছেন, গবর্ণমেন্ট 
তাঁহাকে সুপণ্ডিত জানিয়া মু দি কয়েক জেলার পাণ্ডাত কর্মে 

F করিয়াছেন, ্ীশচন্দ্রের কোন দোষ নাই, বরং DOU কার্ড কলে 
জাভা ক দেখা বায় না, সেই শ্রীশচন্দু বরপার, কন্যা আঁত RERS qur 
জাতা সদ্বংশ বনিতা, বিধবা হইয় 


বৎসর, এ সংকুলজাতার মাতার নাম শ্রীমতী লক্ষরীমাণ দেবী, তান প্রাণাধিক 


চালিত পত্র বিতরণ হইয়াছিল 
নই অনেকে উপস্থিত হইয়া 


RT লইয়াছেন, বরযাত্র কন্যাযান ও দর্শকাঁদ ae 


ইহারা এতংপথের উদ পাব সরিয়া 
রা এইক্ষণে আমারদিগের রন্ত হইবেন 
কিন্তু কিছ:কাল পরে যখন বিধবাগণের স্বত্বাধিকার «juve পারিবেন তখন 


করুণাসাগর বিদ্যাসাগর ৩১৩ 


AAA স্নেহভাব প্রকাশ কাঁরবেন, আমরা ভীতভাবে নত হই না, প্রকৃত 
বিষয়ে প্রাণপণ অঙ্গীকার করি, সহমরণ নিবারণ কালেও হিন্দুমহাশয়েরা 
আমারাদিগের প্রাত খড়ুগ হস্ত হইয়াছিলেন কিন্তু এইক্ষণে আর কেহ সতী 
দেখিতে পান না, অনেকে বলেন সহমরণ নিবারণে হিন্দুরাজ্য স্ব্রীহত্যা পাপ 
হইতে উদ্ধার পাইয়াছে, হিন্দ; বিধবাঁদগের বিবাহ প্রচাঁলত হইয়া গেলে কিছ 
কাল পরে সকলেই বাঁলবেন গর্ভহত্যা পাপ হইতে নিস্তার পাইলেন, হিন্দ 
বিধবা বিবাহ বিষয়ে এ দেশের মান্য ২ লোকেরাও অনেকবার উদ্যোগ কাঁরয়া- 
ছিলেন, uicit ac Fi eae rab 
পরাক্রান্ত মনদয্য হংয়াও ত কৃতকাষয T ত পারেন নাহ, ARG ঈশ্বরচন্দ্র 

কায়িক ও মানসক পারিশ্রমে ACTA ঢাকা 


বিদ্যাসাগর ভট্টাচার্য্য মহাশয় কা? 
ধারী আঁভমানভারী মহাশয়গণ এইক্ষণে কোথায় রাহলেন? প্রাত বাড়ীর 
নব্য কল্পেরা এই বিবাহ সভায় গমন করিয়াছিলেন, দলপতি মহাশয়েরা ক 


সম্পন্ন হইয়াছে, ইহাতে বিপক্ষ পৰ দেব, কে, কোথাকার ATCT, তাহার 
কারভেছেন তাঁহারা কহেন লক্ষণ কোথা হইতে avi 
কুড়াইয়া বিবাহ দিয়াছেন, যদি সামান্য লোকেরা এ সকল কথা বালত 
তবে আমরা ত কাঁরতাম, মান্য কল্পেরাই এই সকল জল্পনা কারতেছেন 


তাঁহারাদগের ভ্ৰমনিকর কারকুন্তে এই wepr প্রদান কাঁর। 
SIT diy ini মহাশয়গণ, এ লক্ষনীমাণ সামান্যা লক্ষ্মীমণি 


হে খণ্ডজ্ঞান বিতণ্ডা বাদ রি 
লক্ষ্মণ দেবীর পিতা * আনন্দচন্দ্ৰ চট্টোপাধ্যায় মহাশয়, তাঁহার নিবাস 
ere did আঁত প্রধান wenns ছিলেন, লক্ষনীমাঁণ দেবীর 


সহিত কালীমাতর প্রথম বিবাহ দেন, 


৩১৪ করুণাসাগর বিদ্যাসাগর 


রাজগোম্ঠীর মান্যবর গুরুগোল্ঠী, ব্ৰহ্মানন্দ মুখোপাধ্যায় মহাশয় চার বৎসর 
বয়ঃক্রমে এই কন্যা সম্প্ৰদান করেন, ছয় বংসর বয়ঃক্রমে কালীমতা পাঁতহীনা 
হন, এইক্ষণে তাঁহার বরঃক্রম দশ বৎসর, বিপক্ষ মহাশয়েরা বিধবা বিবাহ বিপক্ষ 
পত্রে একবাই নাম স্বাক্ষর কারবার জন্য দেশে ২ কত ভাতমারাকে পাঠাইয়া 
দিয়াছলেন সে সকল ভাতমারা লোক এখনও উপস্থিত থাকতে পারে, তাঁহার- 
hom অভাব কি? পেট:কাঁদগকে কতই "দিয়াছেন, আর 1কাণ্ডৎ ব্যয় কারিয়া 
শান্তপুর, পলাসডাঙ্গা, বাহিরগাঁছ এবং নবদ্বীপ রাজবাড়ীতে প্রেরণ 
কাঁরলেই THA শ:ল সংশয় হইতে G.S হইবেন; বিপক্ষেরা ইহাও বলেন 'বদ্যা- 
সাগর লক্ষ্যীমণি দেবীকে অর্থ দ্বারা বশীভূত করিয়া কন্যা সাহত কালকাতায় 
লইয়া আসিয়াছেন, অর্থে কিনা হয়? এ পক্ষেও সংশয় a, বিপক্ষ মহামাহম- 
[দের গাত্রদাহ্‌ কারিতেছে অতএব আমরা [কিং Say প্রদান কার, লক্ষ্নমাণর 
পিতৃকুল স্বামীকুল উভয় কুল মধ্যবিত্ত ধনী ছিলেন, লক্ষ্ম্মাণ পিতার এবং 
স্বামীর সমস্ত বিষয় প্রাগ্তা হন এবং তাঁহার ও কন্যার দুই তিন সহস্র টাকার 


বিবাহ করলেন। পাত্রীর নাম থাকমাঁণ। সিন রোব! বিধবা 

১৮৫৬ সালের ১১-ডিসেন্বর “হিন্দ; Colis? forera ; 

“At the beginning of the week two marriages were cele- 
brated under the recent Act for the removal of the legal dis- 
abilities of Hindoo Widows. The fears of those who thought 
the country was utterly unprepared for this great social inno- 
vation, and the hopes of those who wished ill to the cause have 
alike been dissipated. As to the merits of the change itself, 
the question has assumed a shape which makes it extremely 
unsuited for discussion. The more liberal view is now daily 
gaining adherents, while the holders of the orthodox tenet are 
receding in number. Discussion cannot now help on progress, 
and it is not necessary to obviate a reaction. Our duty now 
is, simply, to congratulate those who have laboured in this 
good cause upon the realization of their objecti for that has 
been attained in the character and strength of the examples 
now set... 

The marriages, it will be observed, have taken place pre- 


করুণাসাগর বিদ্যাসাগর eo 


cisely in those grades of society whose social influence is 
greatest, and whose acts operate most powerfully as examples. 
Already there is gone forth a cry that the ancient institution 
of the life-long celibacy of Hindoo widows can no longer be 
maintained. The last argument of the oppositionists, namely 
that the law lately passed was unnecessary and would remain 
inoperative is crushed beneath the wright of facts. It remains 
now for the country to accept this change with a cordial 
acknowledgment of its benefits, and for hypocritical heads of 
families to cease wailing fancied dangers to which they aver 
Hindooism is freshly exposed, and to turn their anxiety towards 
the interests of genuine social morality.” 

১৮৫৬ সালের ১১-ডিসেম্বর ‘সম্বাদ ভাস্কর' লিখেছে : “গত রাববাসরাীয় 
বালিতে এক বিধবা পান্রসাৎ হইয়াছেন, আমরা সেই আনন্দে থাকিতে থাকতেই 
রাতে এজ নিমগ্ন হইয়া, সেই রাতির পররাতিতেই পিঠাপিঠী আর এক 
বিবাহ হইয়াছে...প্ব,র «co AS জাতি প্রধান জাতি ব্রাহ্মণ জাতির মধ্যে 
বিধবা বিবাহ সম্পন্ন হইয়াঁছল, তৎগর রাতেই কুলীন কায়স্থ দিগের মধ্যে 
বিধবা বিবাহ সম্পন্ন হইল তবে আর কি অবশিষ্ট রহিল? দুঃখের বিষয় এই 
বিধবা নাৰ আসের মধ আর aper dee ees A দোষ মা 
যে হারলে অতএব SENSU বা রত রানি mo 
মাস আসিলে সকলে দেখবেন কত বিধবা সধবা হইবেন... ৷” 

‘সম্বাদ ভাস্করে' প্রকাশিত একখানা 


১৮৫৬ সালের ১৬-ডসেম্বরের ত 
প্রোরতপত্র থেকে অংশবিশেষ উদ্ধার করি : বৃদ্ধেরা বালভোছলেন “বিদ্যাসাগর 


বিবাহ দিতে পারবেন না” এখন যে তাহারা নার র্‌ 
fer. nd কারিয়াছিলেন এক্ষণে উহা যে 


: 5 ত Wal a 
১৬১০৯ 
করেন না যে এই লাক সভাস্থ হইয়াঁছলেন ইহা ছাড়া এ 
কুন কহ tue at ও d HUM যত লোক আনিয়া ছালৰ বু 
আঁধকাংশই বিদ্যাসাগরের অধীন তিনি উপরোধ করাতেই তাঁহারা আঁসয়া- 
ছিলেন বিধবা বিবাহ করা তাঁহাদগের যথার্থ অভিপ্রেত নহে” 
য়র বায জানিবেন উত্ত মৃহাত্মার স্বভাব সে রুপ নহে ভিনি verme 
পরের নারে নো wur b সকলেই মল কু লভাৰ EHE 
হইয়াছিলেন এবং তন্মধ্যে প্রায় সকলেই স্বাধীন বরং অধান কার্যযকারিমধ্যে 
 উৎসাহশালী হইলেও বিশেষ প্রাতিবন্থক 


আঁধকাং এ বিষয়ে যথা 
পা পারেন নাই কিন্তু বিদ্যাসাগর মহাশয় তাহাদিগকে SEE 
ue হারা নিঃসন্দেহে আসতেন তও ক তাঁহার 


LU ifa থাকে তাঁহাঁদগের বৈবাহিক সভায় উপস্থিত 
হওয়া xem হয় না, অতএব হে স্বদেশীয় মহাশয়গণ, আপনারা নিশ্চয় 


৩১৬ করদণাসাগর বিদ্যাসাগর 


গহাঁত পাত্ৰ অথবা কৃপানিধান পরমেশ্বর এতন্দেশায় বিধবাদিগের অসহ্য 

am দর্শনে স্বয়ং ঈশ্বরে অবতীর্ণ হইয়াছেন ‘ললেও, বল, আহা 

পারে...” 
১৭৭৮ শকের পোঁষে 'তত্ুবোধিনশ পত্রিকা’ লিখেছে: 


ইসির সে ইহার বালের রর 
ইহার জননী স্ব দু হার অসহ্য বৈধব্য যন্ত্রণা সহ্য করতে না পারিরা 
আগা আত্মীয় বের সম্মাত অনুসারে তাহার পুনঃ পরিণয় ক্রিয়া সম্পাদনা্থে 
টি H লোকান্তারিত যারে এই MIS qw সম্পূর হয়। 
এই কন্যার পতা লোকান্তারত হওয়াতে ন মাতা লক্ষ্মীমাণ দেবী হিন্দ: 


n 
নর অনা NEP পর Tt রূপে সত কাবার I 
| পাঠকগণের অবগাঁতর জন্য আমরা 4& প্রকার পন্রই পশ্চাতে 


কার E ME ১৪ সংখ বনে পরান কাকার পাতা 
করিবেন, পত্র দ্বারা নিমন্ত্রণ কাঁরলাম ইতি। তারিখ ২১ অগ্রহায়ণ শকাব্দাঃ ১৭৭৮। 
অন্ত্যে ভোঁমে নিশান্তে বিলসতি নিতরং। পাদ্মনাপ্রাণকান্তে স্বাহাকান্তেক্ষণাংশে 
দিনকিরণদিনে "memo oai ভুয়োভাবী বিধানাৎ পাঁরণয়নাবাধভর্ভহাঁনাত্মজায়াঃ 
RRR সদাঁস গতৈন্ম'ধকৃপাপারতন্য্যাং ৷ 


উল্লিখিত মহৎ ব্যাপার সম্পন্ন উপলক্ষে মহা সমারোহ হইয়াছিল। «pe 
আমু সয়া কালকাতা নিবাস প্রধান জুৱান সময গল 
অধিষ্ঠান হইয়াছিল এবং অনেক ভাসমান qu re ভু UNTER 


করুণাসাগর বিদ্যাসাগর ৰ টি 


Uu কৰ্ম্ম সমাধা করিয়াছলেন। উল্লিখিত পর্বে এত লোকের সমারোহ 
হইয়াছিল, যে সকল লোকে সুন্দর রূপে বসিতে স্থান প্রাপ্ত AAA নাই এবং 
কন্যা সম্প্রদানের বাটার নিকটস্থ রাজ পথ শকটাঁদ দ্বারা পাঁরপুতিত 
হইয়াছিল। বিশেষতঃ হিন্দু শাস্ত্র ব্যবসায়ী অনেক ব্ৰাহ্মণ পণ্ডিতও Be 
বিবাহের সভায় অধিষ্ঠিত হইয়া শুভ কর্ম্ম সম্পন্ন করাইয়া ছিলেন। এই 
মহত ব্যাপার সম্পন্ন হওয়াতে যে বঙ্গ দেশের মধ্যে প্রকাণ্ড আন্দোলন উপস্থিত 
হইয়াছে, তাহাতে আর সন্দেহ নাই। কোন কোন Tis মহানন্দে পুলকিত 


4 পু 
ও সকল যত্বকে সার্থক জ্ঞান করিয়া আনন্দস্রোতে প 
দেখিতেছেন যে জগদীশ্বরের অসদৃশ করুণা প্ৰসাদে তমসাচ্ছম ভারত বষে 
দেন সযেঠর উদয় হওয়াতে ক্রমে কমে এখান হইতে অজ্ঞানান্ধকার TAILS ভূত 

: প্রভাবে ভারত বর্ষের অনেক সন্ত জননী জন্মভূমিকে 


হইতেছে, জ্ঞান জ্যোতিঃ 
শ্টকে বিদ্ধ দেখিয়া তাহা উত্তোলন করিবার জন্য 
ui A তাহাকে পণ্যে কর্ম রূপ পরম শোভনায় 


ব্যাকুলিত চিত্ত হইয়াছে এবং 
ব্যকুলিত চিত্ত RT তে কারমনো বাকো শীল হইয়াছে, তাঁহারা 
দেখিতেছেন, যে পাপভার প্রপণীড়ত ভারত ভূমি অনেক সাধ: ব্যত্তির যত্ন হেতু 
এত দিনে এই সকল পাপের ভার হইতে ATA মন্ত হইতেছে ভূবন বিখ্যাত 
পরার See 

e অবনত aq স্থান MAT উন্নত য়া আপনার মহত্ব 
ee বনত মনত হি হইতেছে এবং তাঁহারা এই সমস্ত nue চিহ 
rd rnit q গ্ৰীব্‌দ্ধির ও হিন্দ; জাতির গৌরব বাদ্ধির জন্য 
কে বত কাঁরতেছেন। কিন্তু যে সকল জ্ঞানহাঁন পশ্ডিতা- 


বব দ্বেষ পরবস লোকে শান্ত কর্ম মনে করিয়া ইহা সম্পন্ন হইবার 


কৰিয়া এবং পাপ পঢুণ্যের প্রতি কিছ, a দৃষ্টিপাত না করিয়া এই শনভ দিন 


1 —— t=‘ 


৩১৮ করুণাসাগর বিদ্যাসাগর 


উপস্থিত হইবার আশঙ্কার নিয়ত শাঁভকত হইয়াছে এবং যাহারা এই 
{LSM কর্তা সাধ; দিগের আশা লতার মূলচ্ছেদ কারবার জন্য কায়মনো 
বাক্যে চেস্টা করিয়াছে এবং যাহারা জ্ঞান চক্ষুকে একেবারে রুদ্ধ কাঁরয়া এবং 
বুদ্ধ যুক্তি ও বিচারের পথে এক কালে কণ্টক প্রদান কাঁরয়া দেশ প্রচালত 
ব্যবহার পরম্পরাকেই সৰ্ব্ব সিদ্ধি জ্ঞান করিয়া তাহা নিরাকৃত হইবার নাম 
শ্রবণ করিলে স্তব্ধ বুদ্ধি ও লোমাণ্ডিত কলেবর হইয়াছে। এই 'নত্য বাঞ্ছিত 
শুভ সংকল্প সিন্ধ হওয়াতে তাহারাই ঘ্রিয়মাণ হইয়াছে এই মঙ্গল ময় সুখের 
দিন উপস্থিত হওয়াতে তাহারাই শোক সাগরে মগ্ন হইয়াছে এবং এই সন্তাপ 
হারক শীতল তল ধর্ম বৃক্ষ ফলবান্‌ হওয়াতে তাহারাই হতাশ ও হতচেতন 
প্রবল হওয়াতে ধন্মের স্রোত এক কালে রুদ্ধ হইবার উপক্লম হইল, ধৰ্ম্ম শান্ত 
লোক সমাজে অমান্য হইয়া উঠিল এবং ভারত বর্ষে অধৰ্ম্মে'র অধিকার দন 
দিন বিস্তার হইতে লাগল, তাহারা ভাবতেছে যে এত দিনের পর হিন্দ; নাম 
বিলত হইবার উপক্রম হইল, ভারত ভূমি ক্রমে পাপ ভারে ভারাক্রান্ত হইতে 
লাগিল এবং ভারত বধাঁর হিন্দ; জাতির মান বশ শ্রী সৌভাগ্য সকাল অন্তারত 
হইয়া গেল এবং তাহারা এই সকল অমূলক আশঙ্কা কল্পনা কাঁরয়া আপনা- 
দিগের ভাবি সৌভাগ্যের আশা ভরসাকে এক কালে ক্ষীণ কারতেছে। কিন্তু 
ফলত এই বিধবা বিবাহের প্রথা প্রচালত হইতে আরম্ভ হওয়াতে যে ভারত 
বর্ষের কি পর্যন্ত সৌভাগ্য উপস্থিত হইয়াছে এবং ভারত বর্ষ বাসি হিন্দ; 
জাতির কতদূর গৌরব বৃদ্ধ হইবার পথ হইয়াছে, তাহা বৰ্ণন কাঁরয়া শেখ 
করা যায় না। এই রূপে ক্রমে যাঁদ ভারত বর্ষের সকল কুপ্রথা TES হয় 
এবং এখানে সনপদ্ধাত সকল প্রচালত হইয়া উঠে তাহা হইলে, ভারত ভূমি 
পৃথিবীর মধ্যে AAA সৰ্ব্বাগ্ৰগণ্য ধৰ্ম্ম ক্ষেত্ৰ বালয়া পাঁরাচিত' হইতে পারে, 
এবং হিন্দ, জাতি সম্যক রূপে নিচ্কলঙ্ক ও নিষ্পাপ হইয়া উঠে। বিধবা 
বিবাহ কার্যতঃ প্রচালিত হওয়াতে যাহারা মনে মনে বিষণ্ন হইয়াছেন, এবং 
এদেশের অদৃষ্টকে অকারণে নিন্দা করিতেছেন, তাঁহারা কিং +ববেচনা 
করিয়া দেখিলেই তাঁহাদিগের সে বিষাদ দূর হইবেক এবং তাহারা স্বদেশকে 
সৌভাগ্যবৃন্ত দেখিতে পাইবেন। এদেশে পাতিহণীনা অনাথা দিগের পনরঃ্বাহের 
প্রথা প্রচলিত না থাকাতে যে এখানে ভ্রণহত্যা স্ত্রাহত্যা ব্যভিচার প্রভাত নানা 
প্রকার উৎকট উৎকট পাপের পথ পাঁরজ্কৃত ছিল, তাহা নানা পণ্ডিত বারম্বার 
নানা প্রকার aie দ্বারা প্রাতপন্ন কাঁরয়াছেন এবং যাহার আঁত qe সামান্য 
TP আছে, সেই ব্যান্তই তাহা অনায়াসে বাঁঝতে পারে, অতএব সেই প্রথা 
প্রচলিত হইলে যে এ সমস্ত পাপের পথ অবশ্যই রুদ্ধ হইবে তাহাতে আর 
সন্দেহমান্র নাই এবং তদ্ৰারা দেশের মঙ্গল ভিন্ন অমঙ্গলেরই বা সম্ভাবনা 
কি? ইহাতে হিন্দুধ্ম্মাভমানাী প্রাতপক্ষায় মহাশয়েরা is জন্য যে 
উৎসাহান্বিত না হইয়া বিষণ্ণ হইবেন তাহা আমাদিগের বুঝবার শান্ত নাই, 
তবে তাঁহারা যদি কেবল অভিমান পরবশ হইয়া এবং যথার্থ ধৰ্ম্মাধৰ্ম্মের off 
কিছ; মাত দৃষ্টি পাত না করিয়া বহুকাল প্রচলিত বংশ পরম্পরা গত দেশ 
ব্যবহারের উৎসেদ ও অপ্রচলিত আধ্মানক পদ্ধতির প্রচার দেখিয়া দুখত 
হয়েন তাহা হইলে আর আমাদিগের কোন উপায় নাই। কিন্তু যাহারা বাদ্ধি- 
মান্‌ বলিয়া মনে মনে অভিমান করেন, পণ্ডিত বলিয়া পরিচয় দেন এবং ধর্ম 
পালক বলিয়া FS করেন, এমন মঙ্গল বিষয়েও এগ্রকার আনন্দের স্থলে 


করুণাসাগর বিদ্যাসাগর ৩১৯ 


তাহাদিগের দুঃখিত হওয়া ও অনাহনাদ প্রকাশ করা কোন ক্রমেই উপযুক্ত হর 
না। visere পর শরীরের কোন চির রোগ আরোগ্য হইলে তক্জন্য 
আক্ষেপ করা যেমন অসঙ্গত, সেইরূপ দেশ প্রচালত কোন প্রাচীন কুপ্রথার 
উৎসেদ দোখয়া খেদ করাও অন্যার। যাহা হউক প্রাতপক্ষীয় মহাশয়াদগের 
যখন চিত্ত কিঞ্চিৎ স্থির হইবে, দ্বেষানল নিৰ্ব্বাণ হইবে এবং অভিমান দরে 
গমন কাঁরবে, তখন তাঁহারা আপনা হইতেই CHATS পাইবেন, যে এখানে বিধবা 
বিবাহের প্রথা প্রচলিত হওয়াতে এদেশের কি পর্যন্ত সৌভাগ্য হইয়াছে। 
এক্ষণে যে সকল অসামান্য লোকের ACR এই মহৎ ব্যাপার সম্পন্ন 
ই চির বাঞ্ছিত RAN প্রচালত হইয়াছে, 
গুণের বিষয় বৰ্ণন না কাঁরয়া কোন 
মতে নিরস্ত থাকিতে পারা যায় না। এই মহৎ ব্যাপার যে কএক ব্যক্তি অসামান্য 
মতি মহাত্মাদগের সমবেত চেষ্টা দ্বারা সম্পন্ন হইয়াছে, 
তাহাতে আর সন্দেহ নাই, কিন্তু তন্মধ্যে মহামান্য ও men] রী 
হা বিদ্যাসাগর মহাশয়ের গণ আমরা জাবন সত্বেও ভুলিতে পারব না। 
i নাম এই অসাধারণ wife সহিত মহাতলে চির কাল 
এই মহৎ ব্যাপার সম্পন্ন কারবার জন্য তান যেপর্যান্ত 
আত ও cms sg ্বাকার কারিয়াছেন, তাহা আমরা TO ও বল 
গাম করতে পাৰিব না, তাঁহার অসাধারণ em, Pro Totem 
a ব্যাপার সম্পন্ন হইবার প্রাত প্রধান কারণ। 


তাহার শেষ র রি 
=! H 

তাঁহারই হিন্দ্‌ শাস্ত্রের sores দিয়ে, হইল এবং তাহার ST 

হিন্দু প্রভাবে ঘা হইতে য়াদ “Tee! TU এই শুভ সংকল্প 

হিন্দ বিধবার, কে নিন্দা বোধ করেন নাহি UT করেন নাই। 

ও উপহাস্যাদির প্রতি ACF পও করেন নাই। 


করেন নাই, এবং কট: কাটব্য 
; ae প্রচার করেন তখন প্রতিবাদিগণ 
তিনি যখন বিধবা বিবাহ যব রাখে নাই, নিন্দা কাঁরতেও ন্ট 


যেমন vers উপর পতিত হইয়া আঃ 
সেইরূপ তাঁহার উপর পাঁতত হইয়া আপনা হইতেই 
বাদ ও কট; বাক্য TUIS Dia ed অবোধ লোকের বৈর ব্যবহারে বির 


নিস্তেজ হইয়াছে। তিনি ৷ 
হইয়া এই শংভান:ষ্ঠান ধ কাঁরতে কোন রূপে ক্ষান্ত থাকতেন, তাহা হইলে 
ইয়া এই বানান mede বৈধব্য যন্ত্রণানল FAST হইবার আর 
ius Tas না এবং TST ভারত বর্ষ RU NUT T ভচারাদি গাপ 
TM পি মন কালেও våga পাইত না, অনাথা বিধবাঁদিগের mano 
988 ভারত বর্ষ চির দিনই দগ্ধ হইত। 


৩২০ করুণাসাগর বিদ্যাসাগর 


বিধবা বিবাহের প্রথা প্রচালত হইয়া পাঁতহীনা অবলাদগের আঁনবার্ধ্য 
শোকাগ্নকে নিৰ্ব্বাণ কাঁরবে, কে মনে কাঁরত যে হিন্দ বিধবা বাঁনতারা দুশ্চ্ছেদ্য 
শাস্ত্রের শাসন ছেদন করিয়া আপনাদগের দুঃখ রাশকে নস্ট কারতে সক্ষম 
হইবে, আহা! তাহাদগের অসহ্য যন্ত্রণা স্মরণ হইলে এখনও আমাদগের 
অশ্রুপাত হয়, তাহারা যে আবার এ শুভ দিন প্রাপ্ত হইবে, আমাদিগের আর 
ইহা মনে ছিল না৷ কেবল তোমার কৃপাই এসকলের মূল ৷ ভারত ভুমি পূর্্বা- 
বাঁধই ধৰ্ম্ম ভূমি বালয়া প্রসিদ্ধ ছিল এবং হিন্দ; জাতি চিরাদনই erage 
রূপে পরিচিত ছিল, কিন্তু তাহাঁদগের দারুণ দেশ ব্যবহার সে সকল 
সম্পাত্তই হরণ কারয়াছিল, আবার তুমিই তাহাদিগকে সে অমূল্য সম্পান্ত 
প্রদান করিবার পথ প্রস্তুত করিলে। অতএব আমরা তোমাকেই নমস্কার PA | 
যে বৈধব্য যন্ত্রণাকে এদেশীয় স্তীলোকে অনিবার্য্য মনে করিয়াছিল, যে রোগকে 
তাহারা অসাধ্য ও অনারোগ্য ভাবিয়াছল, যাহা হইতে তাহারা কাস্মন্‌কালে 
মস্তি পাইবার আশা কাঁরত না এক্ষণে যে মহাত্মা ব্যান্তর প্রযত্রে সেই যল্্ণার 
শেষ হইল সেই রোগের এঁবধ PA হইল এবং তাহা হইতে এদেশীয় অবলান্না 
মস্তি পাইল তাঁহার এই অসামান্য কীৰ্ত্তি, যেন নিত্য কাল পাঁথবী মধ্যে 
তোমার মাহমাকে মহীয়ান করে, অবশেষে এই আমাদগের প্রার্থনা ৷” 

বিধবাববাহ প্রবর্তন করেছেন বলে একদল লোক 'বদ্যাসাগরের বিপক্ষে 
দাঁড়য়োছল। 'বদ্যাসাগর রাস্তায় বেরোলে চারাঁদক থেকে লোক এসে তাঁকে 
ঘিরে কেলত। কেউ গালাগাল করত, কেউ SGT করত, কেউ-কেউ মেরে ফেলবার 
ভয়ও দোঁখয়েছে। কিন্তু, না বললেও চলে 1নশ্চয়ই, 'বদ্যাসাগর কণামান্র 
1বচালিত হনান। 

একাদিন শুনলেন, কলকাতার একজন বড়মানুষ তাঁকে মারবার জন্য লোক 
লাগিয়েছেন। ভাড়াটে গৃণ্ডারা তক্লে-তক্কে আছে। সুযোগ পেলেই 1বদ্যা- 
সাগরকে মারবে | 

বিদ্যাসাগর সটান সেই বড়মানুষের বাড়তে গিয়ে উপস্থিত হলেন 
একাঁদন। বড়মানুষটি তখন মোসাহেবদের নিয়ে মশগুল হয়ে আছেন, ভাড়াটে 
গৃণ্ডাদের হাতে মার খেয়ে বিদ্যাসাগরের কী দশা হবে সেই তত্ত্বকথায় ব্যস্ত 


আছেন। এমন সময় বিদ্যাসাগরকে সশরীরে দেখে নির্বাক হয়ে গেলেন 
সকলে | 


কিন্তু বিদ্যাসাগর এখানে এসেছেন কেন? 

বিদ্যাসাগর বললেন--শুনলাম, আমাকে মারবার জন্য আপনাদের ভাড়াটে 
লোকেরা আহারীনদ্রা ছেড়ে আমাকে খুজে বেড়াচ্ছে। তাই আম ভাবলাম, 
ওদের কষ্ট দেবার দরকার ক, আমি নিজেই বাই ৷ নিজেই চলে এলাম। এখন 
আপনাদের BSG সিদ্ধ করুন। এর চেয়ে ভালো সুযোগ আর পাবেন ATS 

যেকোনো সময় বিদ্যাসাগরের দারুণ বিপদ হতে পারে, এ-সংবাদ বীর- 
সিংহে ঠাকুরদাসের কানে পৌঁণ্ছল। শ্ৰীমন্ত নামে একজন জেলে-সর্দারকে 
কলকাতায় পাঠিয়ে দিলেন Tei! রাস্তাঘাটে শ্রীমন্ত সবসময় বিদ্যাসাগরের 
সঙ্গে ঘুরে বেড়ায়। হাতে তার লাঠি। আর লাঠিতে শ্ৰীমন্ত ওস্তাদ। 

একাদিন রাত্রে বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে বাসায় ফিরে আসছেন। 
ঠনঠনের কালীতলায় দেখলেন, কয়েকজন TORTS গুণ্ডা তাঁর দিকে এগিয়ে 
আসছে। লক্ষণ ভালো নয়। 


করুণাসাগর বিদ্যাসাগর ৩২১ 
একবার শ্রীমন্তকে ডাক দিলেন বিদ্যাসাগর_কই রে ছিরে, সঙ্গে আছস 


কি? 

পছন থেকে শ্রীমন্ত বলল--তুমি চলো না। কে আসে-যায়, সে আম 
দেখব। তুমি চলে যাও। চাকর সঙ্গে আছে : 

অতঃপর 1বধবা-বিবাহ করেছেন WRT বস; ও মদনমোহন বসব! 
দুজনেই স্বনামধন্য রাজনারায়ণ বসুর ভাই। AMAT জ্যেঠতুতো ভাই৷ 
মদনমোহন সহোদর ৷ 

হ্যা, রাজনারায়ণই নিজ পাঁরবারে বিধবা-বিবাহ প্রবর্তন করেছেন। RATE 
নারায়ণ যখন বিধবা-বিবাহ করতে যাচ্ছেন, গ্রামের ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায় 
পাল্কির ভেতর মুখ দিয়ে বললেন_দ্গ, তোর মনে এই ছিল, একেবারে 
মজা।ল। 

হরনারায়ণ দত্ত সেসময়ে মোদনাপমরে গবর্নমেণ্ট উকিল ৷ তিনি বলোছলেন 
_রাজনারায়ণবাব্‌ জানেন না যে তিনি বাঙলা ঘরে বাস করেন। 

অর্থাৎ বাঙলা ঘর অনায়াসে পড়িয়ে দেওয়া যায়। 

জঙ্গল থেকে একটা মোটা লাঠি কেটে নিয়ে এসেছেন রাজনারায়ণ। যাঁদ 
দাঙ্গা হয় আত্মরক্ষা করতে হবে তো। 

িবাহকালে রাজনারায়ণের মা মথ্ুরায় ছিলেন। তিনি বাড়িতে থাকলে 
রাজনারায়ণ বোধ কারি দু-ভাইয়ের বিধবা-বিবাহ দিতে পারতেন না। এই 
গিধবা-ীববাহের জন্য তান ক্ষিপ্তপ্রায় হয়োছিলেন। একাদন বলোঁছলেন-- 
রাজনারায়ণ, তোর মনে এই 1ছল। 

রাজনারায়ণের বাড়ি বোড়াল গ্ৰামে ৷ বোড়ালের লোক সেসময়ে বলোঁছল-- 
রাজনারায়ণ বস গ্রামে এলে আমরা ইট মারব। 

একথা শুনে রাজনারায়ণ বলোছিলেন_তাহলে আমি aT হব। আমি 
বাঙালীকে উদাসীন জাতি বলে জানি। এমন ঘটনা হলে আম বুঝব, এখন 
ধবিধবাবিবাহের প্রতি তাঁদের বিদ্বেষ যেমন প্রবল, বিধ্বাবিবাহ যখন ভালো 
মনে করবেন, তখন তার প্রাত তাঁদের অন:রাগও তেমনি প্রবল হ্বে। 

মহার্ দেবেন্দ্রনাথ তখন পশ্চিমাঞ্চলে ৷ {তান রাজনারায়ণকে লিখেছেন : 


অক্ষয়কুমার দত্ত একখানা চগিতে রাজনারায়ণ বসকে, শীলখেছেন : 
«আপাঁন মোঁদনপুর অণ্চলে-বধবাবিবাহ সম্পাদনার্থ WAITS আছেন 
শুনিয়া সুখী হইয়াছি। আমাকে তাঁদ্বষয়ের সমাচার শীলীখতে আলস্য 
কাঁরবেন aT) বিদ্যাসাগরকে মনের সাঁহত আশীর্বাদ কারতেও WU কাঁরবেন 
না। জয়োস্তু! জয়োস্তু ৮” 

ধবদ্যাসাগর একখানা 'চাঁঠতে রাজনারায়ণকে TUNEN : "geret 
অসাধারণ সাহস প্রদর্শন MAH বিধবাবিবাহের মঞ্গলার্থে প্রবৃত্ত হইয়াছেন... | 
বস্তুত আগনি আঁত মহাত্মার কর্ম কারয়াছেন। এ বিষয়ে প্রবত্তে হইয়া নানা 


লিভ উল্লেখযোগ্য, se er wave লিখেছেন : “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর RNAS 
সাঁহতও PA সংঘর্য উপস্থিত হইয়াছিল। বিদ্যাসাগর মহাশয় একবার STAT ধনী 


২১ 


৩২২ করুণাসাগর বিদ্যাসাগর 


প্রকারে আপনার মনের যেরূপ ক্লেশ হইতেছে » আর কাহাকেও সেরূপ ক্লেশ 
পাইতে হইতেছে T 


৯৮৫৭. সালের ৫-কেব্রুআঁরর ‘সম্বাদ ভাস্করে, প্রকাশিত একখানা 
প্রোরতপন্র উদ্ধার siz: 


সংবৎসর মধ্যে বিধবা বিবাহের সাহায্য ও উৎসাহ বর্্ধনার্থে 
প্রত্যেক বিবাহে সহস্র মুদ্রা পারতোবিক প্রদান কারবেন সে বিজ্ঞাপন এইক্ষণে 
কোথায় থাকিল, বাব, মহাশয়ের বাক্য শরৎকালের মেঘ গ্্জ'নের ন্যায় কেবল 
ডাক হাক সার হইল, আমি বিধবা রমণনর-পাঁণ পাঁড়ন কায়া মহ্যাবপদপ্রস্ত 
হইয়াছি, কোন Bisa পরামর্শকুমে মহাশয়কে পত্র লিখিয়া শবস্তারত 


কৃষ্ণকমল ভট্টাচাৰ্য NM 
fer dh কাটা নয়, বিধবা নিশি * হইয়াছিল। «paz দাঁত 
করিতেছে, META একটা রব উঠিয়াছিল pro ‘রাজ হিন্দুর 


_দেসময়ে কেউ কেউ রটনা করেছেন যে fa 
বলেই এই নিপাহী-বিদ্রোহ হল, আর বিধৰাবিবাহ আইন পাশ হয়েছে 
বাঙলা ৯২৬৪ সনে সিপাহী বিদ্রোহের সময় যে দক্ষ এবং মহামারণ 


OO রায় + O ET NN F 
চত ৮ সাকির যাক 
ড় ়াীে়়৯ ত ছছৎৰৰিে ২5২ তর কর 

Br. 2 


করুণাসাগর বিদ্যাসাগর ৩২৩ 


হয় তদুপলক্ষে ১২৬৪ সনের ‘বৰ্ষাবদায়’ লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওই 
umor বিধবা-ীববাহ বিষয়েও কটাক্ষ আছে: 


“কাট কাট মার্‌ মার্‌। মুখে রব যার তার॥ 
বলহান পাঁরবার। কারো নাই ঘর TAN 
বৃক্ষতলা কার সার। চক্ষে ফেলে শতধার॥ 
শত শত সধবার। শাকা ATV; নাহ আর॥ 
পাঁতিহীন হয়ে AA কাঁদতেছে হাহারবে॥ 
অন্ন নাই Ta নাই। কিসে বাঁচি ভাবি vm 
বিদ্যাসাগর নাহি তথা । কে কবে বিয়ের কথা? 
বিয়ে হ’লে বেচে যেত ৷ সাধ পুরে খেতে পেত॥ 
গহনা উঠিত গায়। এড়াতো সকল দায় ॥ 

fg করে কপাল পোড়া ৷ বিধাতা নষ্টের গোড়া ৷ 
যায় সব ঘমপুরে। সাগর অনেক দুরে 
উজানেতে থাকে তারা। সে জলের ভাঁট-ধারা॥ 


সে বিয়ে কি সিদ্ধ নয়। করে যাবে AAN 
1 আখ: 


জান না সতাঁর শাপে। ভুবন ভয়ে কাঁপে ॥ 
পেয়ে সাবিত্রীর শাপ। যম বলে বাপ বাপ... 


argue বিদ্যা লিখেছেন : “সন ১২৬৪ সালের অগ্রহায়ণ মাতে সাহা 
নহা যা) freu: মহোদরকে বলিয়াছিলেন যে, MU 
কাৰ্য্য স্থাঁগত রাখা হইয়াছে। ইহা শ্রবণ কীরয়া 
বিয়াহ caren বলিলেন, যখন আমাদের তরবারির উপর um EE 
সিসিলবাডন areas কাৰ্য? স্াগত রাখা তোমার Vus nr STS 
ভর ual নয়া পনর বিধ্বাবিবাহ দিতে যান হইলেন 
১৭৭৯ শকের পোষে ‘তত্ত্ববোধিনী পত্ৰিকা [িখেছে : ৰ 
“গত ২৮ অগ্রহায়ণ শনিবার রঙ ত একটা বিধবা কন্যার quel 
সম্পন্ন হইয়াছে। এই কন্যার পিতা বর্তমান করিয়াছেন। 
পর হইয়াছে ne eri সতী করা আতা a 
Thabane ও সব্বংশজাত TET আঠার SE ; 
auge আট বৎসর মান্ন। এই বয়সের মণ তান বিবাহ সংস্কার লাভ ও 


৩২৪ করুণাসাগর বিদ্যাসাগর 

বৈধব্য যন্তণা ভোগ করিয়াছেন। অতি শিশকালেই লই অর্থাৎ দেড় বৎসর বয়সে 
বিবাহ ও আড়াই বৎসর বয়সে বৈধব্য সং হইয়াছিল। এরূপ অল্পবয়সে 
বিবাহ হইলে এ বিবাহ প্রকৃত বিবাহ, সংস্কার বলিয়া গণ্য হওয়া" উচিত কি না, 


সংস্কার বালয়া অঙ্গীকৃত হইয়া থাকে এবং এরুপ নাম মাত্র বিবাহের অব্যবাঁহত 


গত আছেন। অতএব শাল্তান:সারে চালয়া অবলা জাতিকে 


দঞ্চসহ বৈধব্য RT হইতে মত করা Gia} Seas Terum কিনা এবিষয়ে 
ধক বলা বাহ-ল্য মাত্ৰ৷ 


: ৪ কুসংস্কার মনুষ্যের আঁত বিষম 
Mey! বিধবা বিবাহ প্রচলিত হইলে যে aren oe অনৰ্থ" নিবারণ হইয়া 
eR সংশয় নাই। কিন্তু বি বহুকাল প্রচলিত ছিল না। 
ফাঁতপর পরবপ্রষেরা এ ব্যবহার অবলা : $ 
কার লোকাঁদগের চিত্তক্ষেত্রে ক্রমে ঃ 


জাবনযান্তা সমাপণ কারিতেন। সূত্র 


e মৰে 
অবলোকন করিতে হইত না। যাঁদ বিধবার সংখ্যা 


D-a 


| করুণাসাগর বিদ্যাসাগর ৩২৫ 


সংখ্যাও অত্যন্ত আঁধক হইয়া উঠিয়াছে এবং তান্নবন্ধন অনৰ্থ সংঘটনের 
পাঁরমাণও উত্তরোত্তর অসম্ভব বাদ্প্রাপ্ত হইতেছে, অতএব, যে কারণের 
পারমাণও উত্তরের হের প্রথা অপ্রচলিত হইয়া আসিয়াছিল, যখন È কারণ 
লক্ষণ প্রবল হইয়া উঠিয়াছে, তখন বিধবা বিবাহের প্রথা অবলম্বন Tem 
অনৰ্থ" নিবারণের আর কোন উপায় হইতে পারে না। 

গত বৎসর অগ্রহায়ণ মাসের ব্রয়োবংশ দিবসে এই শুভ কর্মের 


অনষ্ঠানারন্ভ হইয়া মে বসে বর্ণ ও কায়স্থ জাতীয় avi বিধবার 


Sayo শকের শ্রাবণে ‘তত্ত্ববোধিনী sitaer লিখেছে : 
‘এক আহনাদের বিষয়! e en ও ২৮ আষাঢ় হগলিজিলার অন্তঃপাত! 
ধবাবিবাহ সম্পন্ন হইয়া গিয়াছে। 


বশীভূত। এমত স্থলে এরনপ ব্যাপার হিতকর 
এই কথা অতি যথাৰ্থ বলিয়া আপাততঃ প্রতীয়মান হর fang 1কাঁ' 
আঁভানবেশ Te পৰ্য্যালোচনা কবিয়া পূর্ণ বিপরীত 


লক্ষণ লাক্ষত হয়। এক্ষণে এতন্নগরে অনেকেই স্যাশাক্ষত হইয়াছেন সন্দেহ 
নাই, কিন্তু অধিকাংশের শে EUER Pee সম্যক ফলোপবায়িনী হইয়া উঠে 
নাই, দ্ধের ফল লক্ষিত হইতেছে যে, অনেকেই প্ৰদেশ ব্যবহার 

তা ইউরোপীয় লোক দিগের আচার বালা 


| 
ব্যবহার জঘন্য বোধে পাঁরত্যাগ কারঃ 
ম্বন করিয়াছেন, কিন্তু যে সমস্ত গণ ত ইউরোপীয়, লোকেরা 
প্রশং eters, FE Get amet দেখিতে পাও আলোর 
৷ আচার ব্যবহারের অনুকরণে বিশেষ, এত 
SHE SEI তা পর লালের জনের পা ত 


৩২৬ করুণাসাগর বিদ্যাসাগর 


পারতেন তাহা হইলে এত AA এতদ্দেশের কত শ্রীবাদ্ধ হইত বলা যায় AT! 
যংকালে যুবকেরা ‘বিদ্যালয়ে অধ্যয়ন করেন, তাঁহাদের তৎকালীন ভাব দেখিয়া 
সকলেই মনে করেন ইহাঁদগের দ্বারা অনেকাংশে দেশের দুরবস্থা বিমোচন 
হইতে পাঁরবেক। কিন্তু এ সকল যুবক বিদ্যালয় পারত্যাগ stam [434 
কর্মে ও সংসার ধর্মে প্রাবস্ট হইলেই সেসকল ভাবের এক কালে অভাব 
হইয়া উঠে। 

যাহা হউক রামজীবন পরে বে প্রণালীতে বিধবা বিবাহের শুভ সূত্রপাত 
হইয়াছে, তাহাতে এরুপ প্রত্যাশা করা যাইতে পারে, È গ্রামে ও তংসান্নহিত 
গ্রাম সমূহে এই মঙ্গলকর ব্যাপার অনায়াসে প্রচালিত হইতে পাঁরবেক। প্রথম 
বিবাহ ৱাম্মণ কায়স্থ নবশাখ প্রভৃতি প্রায় দুই সহস্রের অধিক লোক 
TS ও সভাস্থ হইয়া যথাবিধানে কাৰ্য্য সম্পন্ন কারয়াছেন। বর ও কন্যা 


রে দিবস সমারোহ হয় নাই, কিন্তু উহাও যথাবিধানে 


এক্ষণে প্রার্থনা এই, জগদী*্বর সুপ্ৰসন্ন তদ্দেশীয় Tees 
এর,প স:মাঁত প্রদান করুক যে S Cea am | দিয়া, 
যাহাতে এই পরম হিতকর ব্যাপার স্বদেশে শাঁত চাল হয় তদ্বিধয়ে 
আন্তাঁরক যত্ন ও আগ্ৰহ প্রদর্শন করেন।” E 

১৭৮০ শকের ভাদ্রে ‘তত্ত্ববোধিনী easy লিখেছে : 


“গত মাসের পত্রিকাতে WAST িধব্যাববাহের খত হইয়াছিল। 
রা 


হইয়া গয়াছে। এই আর ! x 
হওয়া অত্যন্ত এই মধ্যে পল্লীগ্রামে সাতটী বিধবার বিবাহ 


ও অত্যন্ত আহনাদের বালতে হইবেক 
হউক এক্ষণে এরুপ প্রত্যাশা করা অন্যায় au ই oot 
এই শুভ ব্যাপার এক প্রকার প্রচালিত হইয়া উ are | 


১৭৮০ শকের আশ্বিনে Senaat পাঁৱকা’ লিখেছে 


বিবাহ নিৰ্ব্বাহ হইয়াছে। পরে ১লা ও ১৭ই ভীত গে ন 
বালিকা বিধবা কন্যার বিবাহ হইয়া গিয়াছে। এ i ret | 


ভাদ্র পৰ্য্যন্ত এ অঞ্চলে সমণদয়ে নয়টী a ae 


করুণাসাগর বিদ্যাসাগর ৩২৭ 


স্বল্পকাল মধ্যে SALA {বধবাবিবাহ সম্পন্ন হওয়া অল্প আহনাদের বিষর 
নহে। জগদা*্বরের নিকট প্রার্থনা এই যেন তাহার প্রসাদাৎ এই LESS 
ব্যাপার এতদ্দেশে আঁবলম্বে প্রচালত হইয়া উঠে।” 

১২৬৯ সালের ২৪-শ্রাবণ বীরাঁসংহে প্রথম বিধবা-ববাহ হয়েছে ৷ 

১৮৬২ সালের ১৮-আগস্ট ‘সোমপ্রকাশ' লিখেছে : “আমরা শ্রবণ কাঁরয়া 
পরম আহ্মাদত হইলাম, হং sad অন্তঃপাতী বাঁরাসংহ গ্রামে ২৪ 
a Lear মহাসমারোহে একটি বিধবাব্বাহ হইয়া গিয়াছে এই qi 
{সিংহ বধবাবিবাহপ্রবর্ত্তক শ্রীফূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাসস্থান৷ ইতি- 
পুবের্বে এই গ্রামের চন্দ্ৰকোনা ATTA SETS নানাস্থানে বিবাহ 
হইতোঁছল, বাঁরাসংহ গ্রামে এই প্রথম সূত্রপাত হইল। বাঁরাসিংহ রাধানগর 
ঈড়পালা TA THA উদয়গঞ্জ TATA F 


হইয়াছে কিন্তু কোন এরুপ সমারোহ ও এরুপ বহ্রামের সম্মতি ও 
বহু ভদ্রলোকের সমাগম হয় নাই৷ বরের নাম SO SD , বয়স: 


Sager নিবাসী APS হারাধন চট্টোপাধ্যায়ের কন্যা পাঁচ বৎসর বয়সে 
ন *সীতারাম চৌধুরীর সাঁহত প্রথম হইয়া d বংসরেই 
বৈধব্য সঙ্ঘটন EX! MC কাদম্বিনীর বয়ঃক্রম ৯'নয় বংসর sua! বিবেচনা 
বৈধব্য ঘটনা কাদা্বনীর বিবাহের প্ৰকৃত বয়স হয় নাই। এই বলে? 
ray বিবাহ বৈধব্য সঙ্ঘটন ও পুনরায় বিবাহ হইল ৷” 

বৰাহ নেক বিধবািবাহ হয়েছে, কিন্তু সমস্ত বিধবাবিবাহেৰ বিবরণ 


উদ্ধার করা দুঃসাধ্য এবং হয়তো আপাতত অনাবশ্যক। 
রর করা pm এবং Teac নাম হয়ে গেছে: বিধবার Tt 


উন্ম; না...” 

হয়েছে। সামাজিক eH, ভান এবারে UNIT কিন্তু কিছুই গ্ৰাহ 

করেনান বিদ্যাসাগর | তিনি নিজেই লোকদের বলতেন--ওহে আমার সঙ্গে 
তো ইত্যাদ। 


খেলে তোমাদের কোনো FATS হবে না 
ঢ় গিয়েছেন নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় 


{বদ্যাসাগরের সঙ্গে একবার কামটাড়ে 
ন | বিদ্যাসাগর নগেন্দরনাথকে বললেন_ তোর 
নগেন্দনাথ প্রাচীন সমাজের ডাল z নিজে রোখে খেতে পারিস কিংবা 


যা তোর ইচ্ছা কর।” 


৩২৮ করুণাসাগর বিদ্যাসাগর 


বৃঝেছেন, চিরকাল AS তাই করেছেন। কারো অন্যায় বা ভীরূতা তান 
মুখ বুজে সহ্য করতে পারেনানি। 

বিধবা-ীববাহ প্রবর্তনে অনেকেই বিদ্যাসাগরকে উৎসাহ TO OmU, সাহায্যের 
শ্রাতশ্রীত,দরেছেন। বিদ্যাসাগর বিশ্বাস করেছেন সকলকে, [eng তার ফল 
ভালো হয়ান। কথা রাখেননি সকলে। 

শ্রীশচন্দ্র বিদ্যারযের বিধবা-ববাহের অনুষ্ঠানে, শোনা যায়, রমাপ্রসাদ রায় 
উপস্থিত হতে রাজি হনান। রমাপ্রসাদ রাজা রামমোহন রায়ের ছেলে। 
বিদ্যাসাগরের | আগে রমাপ্রসাদ কথা দিয়োছলেন, কিন্তু এখন তান 
সেই 'িধবা-বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকতে আনচ্ছকে কেন? 

রমাপ্রসাদ বললেন--আমি তো ভেতরে-ভেতরে আ'ছই। সাহায্যও করব, 
তবে বিবাহস্থলে না-ই বা গেলাম। 

এ তো সাহসীর কথা নয়, ভীরুর কথা । হায়, রাজা রামমোহন রায়ের 
ছেলের মুখে এই কথা! 

রাগে ও বিরন্তিতে বিদ্যাসাগর fear স্তব্ধ হয়ে বসে রইলেন। চোখ 
পড়ল দেয়ালের দিকে। দেয়ালে একখানা ছাব, পরম সাহসী মহাপ7রষের ছাঁব, 


রাজা রামমোহনের ছাবি। বিদ্যাসাগর ছাবখানার দিকে তাঁকয়ে বললেন--ওটা 
ফেলে দাও, ফেলে দাও 1১৪ 


সেসময়ে এ-বিষয়ে বিদ্যাসাগর লিখেছেন: “তাধিকাংশ' ব্যান্তই অঙ্গীকৃত 
সাহায্য দানে পরাজ্জুখ হইয়াছেন। উত্তরোত্তর এ বিষয়ের ব্যয়বাদ্ধ হইতেছে 
কিন্তু আয় ক্রমে খৰ্ব্ব হইয়া উঠিয়াছে সৃতরাং আম বিপদগ্রস্ত হইয়া 
পাঁড়য়াছি। সেই সকল ব্যক্তি অঙ্গীকার প্রাতপালন করিলে আমাকে এরূপ 
সঙ্কটে পড়িতে হইত না। কেহ মাসিক কেহ এক কালীন কেহ বা উভয় এইরূপ 
নিয়মে অনেকে দিতে স্বীকার কারয়াছলেন। তন্মধ্যে কেহ কোন হেতু 
দেখাইয়া কেহ বা তাহা না কারয়াও 'দতেছেন না।...এইরূপে আয়ের অনেক 


খব্বতা হইয়া আসিয়াছে far য় পূব্বাপেক্ষা আঁ রা উাঁঠয়াহে 
RO LENS z a 


হইয়াছে তাহার সহসা পাঁরশোধ করা 
কঠিন হইয়া পাঁড়য়াছে। যাহা হউক আমি এই খণ পারশোধের সম্পূর্ণ চেষ্টা 
দেখিতোঁছি। অন্য উপায়ে তাহা না কাঁরতে পার, অবশেষে আপন সৰ্বস্ব 


চাঁদার খাতা নিয়ে বোঁরয়ে পড়লেন প্যারীচরণ। চলে এলেন প্রসন্নকুমার 
ঠাকুরের কাছে। 


প্রসম্কুমার চাঁদার খাতায় সই দিলেন না। উপরন্তু, ধর্মীবরোধ অনুষ্ঠানে 
যোগ দিয়েছেন বলে প্যারণচরণকে mum শুনিয়ে দিলেন। 


সব কথা যথাসময়ে বিদ্যাসাগরের কানে গেল। অপমানিত বোধ করলেন 


p রণের জন্যই এই অপমান মত 

eee হলেন বিদ্যাসাগর | আপন অসন্তুষ্ট জানানোর জন্য একজন 

ধিদ্যাসাগরেরও বন্ধু ৷ কাছে। ভদ্রলোক প্যারীচরণের বন্ধ 
নেক বাড়িতে এসে পাঁচজনের সামনে প্যারীচরণকে 


কির র 
পূরনাই Tai | পেগ “= যেন আমার ক্ষমা করেন।, 
ধবাবিবাহের জন্য কে s vire নিদান বান হয়ে পর 
ü xm JITA তখন বাঙ । কথায়-কথায় বাঁডন সাহেব 
জানতে পারলেন যে বিদ্যাসাগর Faris | বাঁডন সাহেব বিদ্যাসাগরকে 
জজ্ঞেস করলেন-আপান কি আবার চাকার নিতে ইচ্ছক 


বিদ্যাসাগর | চিঠিখানা তুলে দিচ্ছি : 

“My dear Sir,— an circumstances compels me to 

trouble you with a reques mething for me if possible. 

i ible for me to 
ome. About this 

whether I was 

think I expressed my 


n a matter of choice 


has now become à ma er 
to be excused for the trouble. 


Trusting 
Jsvara Chandra Sarma.” ` 
তাল নাহৰ জুল কে e ee 
sime eee ই সা পন 
রাখবেন। 
কোনো চাকার পেলেন না! 


৩৩০ করুণাসাগর বিদ্যাসাগর 


বিদ্যাসাগর পেতে পারেন নাঃ বিদ্যাসাগর প্রোসডোন্স কলেজে সামৰ 
অধ্যাপক হতে রাজ আছেন। কিনতু ST অধ্যাপকদেৱ চেয়ে কম মাই: 
দিলে বিদ্যাসাগর কিছুতেই রাজি হবেন না। বিদ্যাসাগর বিপন্ন, প্রেসিডেন্সি 
কলেজে সংস্কৃত অধ্যাপকের কাজ পেলে ভালো হয়, কিন্তু ALATA অধ্যাপক 
দের থেকে কম মাইনেয় প্রোসডেন্সি কলেজে বহাল হয়ে বিদ্যাসাগরের পক্ষে 
আত্মসম্মান নষ্ট করা অসম্ভব | 


একখানা চিঠিতে বিদ্যাসাগর বাঁডন সাহেবকে সবকথা স্পন্টভাষায় জানিয়ে 
দিলেন : 


“About three years a; 
ness to re-enter the pub 
I was in, and Solicited 
cable, you were please 
my wishes in mind. Sin 
ally assumed a far mo 
though most unwilling] 


g0, I communicated to you my willing- 
lic service on account of the difficulty 
you to do some thing for me if pres 
d to say in reply that you would bear 
ce that time my difficulties have ga 
re serious aspect, and I am m 
Y, to trouble you again with the reques 
me, if practicable. 


Selected for the appointment, kindly 
give it to me, But I must Say candidly that notwithstanding 
the serious nature of the di culties I am in, my vanity would 
not permit me to serve if the Salary which European professors 
of. the Institution draw, is: not allowed to me, the grant © 
such an indulgence would not be an altogether unprecedented 
One. The native Judge of the High Court can be pointed out 
as an instance, with every sentiment of respect and. esteem. 


Yours Sincerely, "T 
Isvara Chandra Sarma” * 
বাঁডন সাহেবের ইচ্ছা পূ করতে পারলে cr হতেন বাঁডন সাহেব। 
মাইনেতে প্রোসডোন্স কে আরত-সরকার য়ুরোপাঁয় অধ্যাপকদের 


x বিষয়ে ater সাহেবই বৰা সৰ্বেসৰ্বা। 
জানতে পারলেন, তাঁর ধারণা ভুল। The সাহেবকে নিতান্ত "ব্যক্তিগত বিষয়ে 
না, CRM আপন প্রস্তাব প্রত্যাহার 
PCS নলে ন, বাঁড হেবকে অনুরে জানালেন ‘তান ব্যাপারে E 
কোনো কষ্টস্বীকার না করেন। বিদ্যাসা SERES a 


গর সাহেবকে, 1লিখেছেন : 
“When I wrote to you about the Sanskrit Professorship, I 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৩১ 


was under the impression that the creation of such an appoint- 
ment had been settled and that the place was entirely in your 
gift. But as it appears from your favour of the 9th ultimo 
that there is likely to be great difficulty in the matter, and as 
it is farthest from my wish to put you to any sort of incon- 
venience on my personal account, I most gladly withdraw my 
request. You need not trouble yourself any farther on the 


subject.” > 
সমস্ত বিষয়টির উপর এখানেই যবানিকা -পড়ল। 
বিদ্যাসাগর তখন কলকাতার বাইরে গেছেন। ধবধবা-ীববাহের জন্য বিদ্যা" 


সাগর খণভারে বিপন্ন, অতএব 
ণমুক্ত করুক।* সেই, প্রস্তাব ছাপার 


দেশবাসী চাঁদা দিয়ে বিদ্যাসাগরকে 3 
কয়েকটি পত্র-পত্রিকায় প্রচারিত হল। 


মুহুর্তে জনসাধারণকে এ-বিষয়ে আপন বন্তব্য জানালেন : 
“I have thought it proper to publish this statement solely 
and wholly in the interest of the cause. I do not care what 
people may think or say of me individually, but I should be 
anything done which, though originat- 


ing with the best of motives, was calculated to harm the cause 


I have expoused. 
on foot, had confined their efforts to 
Marriage Fund, and had 
ties, for meeting which, 
and have not the remo 


would not have felt it neces 
But the national o 


sary to remonstra t 
agitation. bject for which I am laboring 


মহাশয় অত্যন্ত চিন্তি হইয়াছলেন এবং এডুকেশন T টে প্রকাশ করেন যে বিদ্যাসাগর 
কাৰ্য্যে হইয়াছেন। অতএব তাঁহার FAM কৰ্ত্তব্য যে, 
Oa মহাশয় অরেশে খণ দায় হইতে UM 


১৮৯১, প্‌. ২০২-০৩।) 


৩৩২ করুণাসাগর বিদ্যাসাগর 


has been so much mixed up with me personally that I must 
‘protest against the move under notice, and request those 
gentlemen who have initiated it to desist in their efforts.” ২০ 

মধুসুদন TORR বিদ্যাসাগরের পরম বন্ধ: ৷ তান একদিন বিদ্যাসাগরকে 
জিজ্ঞেস করলেন-__আাচ্ছা বিদ্যাসাগর, দেশে এত লোক থাকতে তুমি কেন 
একাজে একা এগোলে ? 

বিদ্যাসাগর বললেন-_বখন আরম্ভ করেছিলাম তখন হি আর একা ছিলাম। 
অনেকে মিলে-ীমশে একাজে হাত 'দিয়োছিলাম, কিন্তু যারা মায়ের ব্যাটা তারা 
চুপে-চুপে ঘরে গেল, মায়ের ছেলে মায়ের কোলে গেল, আর আম বাপের ব্যাটা 
কাজে-কাজেই ধরা পড়লাম I 

মনে রাখা দরকার, আপন উপার্জন থেকে বিদ্যাসাগর সব খণ পাঁরশোধ 
করে গেছেন। 

িধবাশীববাহ নিশ্চয়ই কোনো হাঁসঠাট্রার বিষয় নয়। অল্তত বিদ্যাসাগরের 
পক্ষে নয়। কিন্তু খাশ [বধবা-ীববাহের আসরে বসেও বিদ্যাসাগর বিধবা ও 
বিবাহ সম্পর্কে রঙ্গ করতে পেরেছেন। 'বদ্যাসাগর বলেই পেরেছেন। . 

এক বিধবা-ীববাহের নেমন্তনে গয়েছেন বিদ্যাসাগর । সেখানে একজন 
বন্ধুর সাত-আট বছরের একটি মেয়ে এসে তাঁকে প্রণাম করল। 


গর বললেন--বে‘চে ই E , আমি 
আবার fact গদ। খাকো'মা। ser হোক, বিধবা হও 


উপস্থিত সকলে দরাজ গলায় হেসে উঠলেন। 


টার হানতে হাসতে বললেন_-আরে, আমার বন্ধুদের মেয়েরা বিধবা 
না হলে আদি বিয়ে দেব কার 2২২ 


১২৭৭ সালের শ্রাবণের 'বামাবোঁধনী পাত্রকা'য় প্রকাশিত পহল্দু গবধবা, 
নামক একটি রচনা থেকে কিয়দংশ তুলে দিচ্ছি : 

“বিধবা কুলহিতৈষা পণ্ডিতবর বিদ্যাসাগর মহাশয় বিধবাগণের বিবাহের 
জন্য কায়মন ও অর্থ দিয়া যথেষ্ট চেষ্টা করিয়াছেন, কিন্তু ফল দ্বারা আমরা 
প্রণালী থাকিতে ইহা সফল হইবার আশা নাই। সাধারণ লোকে যুন্তও বুঝে 
না, Woe বুঝে না, দেশাচার ও মোটামুটি একটা সংস্কার ধাঁরয়া কাৰ্য্য 
করে। তাহারা বিধবার বিবাহ শুনলে মহাপাপ বলিয়া aerea ঘণা প্রদর্শন 
TA এ প্রকারে বিবাহিত দম্পীত সাধারণের চক্ষুশূল, বিদ্বেষ ও বিদ্রুপের 
পান্ত হইয়া কি প্রকারে সমাজে বাস কারতে পারে? D 

শোনা গেল বিদ্যাসাগরের একমাত্র পুত্র নারায়ণচন্দ্ৰ ধবধবা-ববাহ করবেন। 

পটীত ২৪-আষাঢ় শঙ্ভুচন্দু fame একখানা চিঠিতে বিদ্যা- 


বিশেষরপ অবগত নহি। আমি কন্যাকে মহাশয়ের নিকট পাঠাইয়াছি মহাশয় 
কৰ্ত্তা আপনি কন্যাকে যে পাত্রে দিবেন তাহাতে আমার কোন আপাতত নাই 
আর নারায়ণের মাতা আমাকে বংথা দোষ দেন, নারায়ণ ছেলে মানূষ নয় যে 
আমি ভুলাইয়াছি। কৃষনগরের কন্যার বিষয় মহাশয়ের যেরুপ আঁভলাষ হয় 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৩৩ 


তাহাই করিবেন vien আমার কোন কথা বাবার নাই eir UU 
বিবাহ হয় তাহা হইলে জনন। = দেবীকে যেন পত্র পাঠাইয়া লইয়া যান জনন] 
দেবীর বিধবাবিবাহে বিশেষ যত্ন আছে।” 

কেউ-কেউ বলত, পরের বিধবা মেয়ের বিয়ে দিয়ে পরের ছেলের জাত 


মহাশয়কে লিখিতেছি। ইহারা বলেন “আরো RIS বৎসর নারায়ণ 1বধবা- 
মহাশযকৌরতে eus থাকুক, “পুরে সাদি বিধবাবিবাহ TE ET হইলে 
বিবাহ কৰিতে রর অর্থাৎ অক্ষত যোনি ফা পাত 
তাল দেখায় ও APES হয়! আর ইহারা আমাকে বলেন 'বদ্যাসাগর 
[মত তাহাতে আমাদের আপত্তি নাই, নারায়ণের বিধবা” 


৩৩৪ করুণাসাগর 1বদ্যাসাগর 


ধনবারণ করা আবশ্যক, এবিষয়ে আমার বন্তব্য এই যে, নারায়ণ স্বতঃ AS 
হইয়া এই Tex করিয়াছে; আমার ইচ্ছা বা অনুরোধে করে নাই। বখন 
শহীনলাম সে বিধবাবিবাহ করা স্থির করিয়াছে এবং কন্যাও উপস্থিত হইয়াছে, 
তখন সে 1বষয়ে সম্মাত না দিয়া প্রাতবন্ধকতাচরণ করা আমার পক্ষে কোনও 
মতেই Vive কৰ্ম্ম হইত AT! আদম বিধবাববাহের প্রবর্তক, আমরা উদ্যোগ 
কাঁরয়া অনেকের বিবাহ 'দিয়াছি, এমন স্থলে আমার পত্র বধবাববাহ না 
কাঁরয়া কুমারী বিবাহ করিলে আমি লোকের নিকট মুখ দেখাইতে পারতাম 
না। ভদ্রসমাজে নিতান্ত হেয় ও অশ্রদ্ধেয হইতাম। নারায়ণ SLATS হইয়া 
এই বিবাহ করিয়া আমার মুখ উজ্জবল কাঁরয়াছে এবং লোকের নিকট আমার 
পুত্র বলয়া পাঁরচয় দিতে পারিবেক তাহার পথ কাঁরয়াছে। ধিবধবাঁববাহ 
প্রবর্তন আমার জীবনের সৰ্ব্ব প্রধান সংকৰ্ম্ম' ৷ এজন্মে ইহা অপেক্ষা আঁধকতর 
আর কোনও সংকৰ্ম্ম কারতে পারব তাহার সম্ভাবনা নাই। এবিষয়ের জন্য 
সব্ব্বান্ত কাঁরয়াছ এবং আবশ্যক হইলে প্রাণান্ত স্বীকারেও পরাঙ্মুখ নহি I 
সে বিবেচনার কুটুন্বাবিচ্ছেদ আঁত সামান্য কথা। কুটুম্ব মহাশয়েরা আহার 
ব্যবহার পাঁরত্যাগ কাঁরবেন এই ভয়ে যাঁদ আম প্রকে তাহার আভপ্রেত বধবা- 
শববাহ হইতে 1বরত FIAT, তাহা হইলে, আমা অপেক্ষা নরাধম আর কেহ 
হইত না। অধিক আর fe বালব সে স্বতঃপ্রবৃত্ত হইয়া এই 1ববাহ করাতে আম 
আপনাকে চাঁরতার্থ জ্ঞান কাঁরয়াছি। আম দেশাচারের THORS দাস নাহ, 
faced বা সমাজের মঙ্গলের 1নামত্ত যাহা উচিত বা আবশ্যক হইবে, তাহা 
কাঁরব, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না। অবশেষে আমার ` 
বন্তব্য এই যে সমাজের ভয়ে বা অন্য কোন কারণে নারায়ণের সাঁহত আহার 
ব্যবহার কাঁরতে যাঁহাদের সাহস বা প্রবাত্ত না হইবেক, তাঁহারা চ্বচ্ছন্দে তাহা 
রাঁহত কাঁরবেন, সে জন্য নারায়ণ কিছুমাত্র দুখত হইবেক এরুপ বোধ হয় না 
এবং আমিও তজ্জন্য বিরন্ত বা অসন্তুষ্ট হইব না। আমার বিবেচনায় এরুপ 
বিষয়ে সকলেই সম্পূর্ণ স্বতন্রেচ্ছ, অন্যদীয় ইচ্ছার অন্বস্তাঁ বা অনুরোধের 
was’ হইয়া চলা কাহারও উচিত নহে। ইতি ৩১শে শ্রাবণ। 
শৃভাকাজ্ষণঃ 
শ্রীঈশ্বরচন্দ্র শৰ্ম্ম'ণঃ Un 


১৮৭০ সালের ১২-সেপ্টেম্বরের 'সোমপ্রকাশে' প্রকাশিত একখানা TATE- 
পত্র উদ্ধার কাঁর : “সম্পাদক মহাশয়! আমরা জনশ্রাততে জানতোছ যে 
TIGA | মহাশয় এখনত সকলের ভ্রম Tide গেল। বিদ্যাসাগর মহাশয় 
অবলা 1বধবাদের জন্য যত্বের একশেষ কারলেন ৷ সম্পাদক মহাশয়! আমাদের 
পতা মাতার হৃদয় fe পাষাণ নিৰ্ম্মিত? দয়ার লেশ মাত্র নাই? জগদী*্বর 
এমন কঠিন বংশের লোপ করেন নাই কেন? আমরা এতাঁদন মনকে এই বালয়া 
প্রবোধ দিয়াছিলাম যে বিদ্যাসাগর মহাশয় স্বয়ং প্রবৃত্ত হন নাই, এখন ত আর 
মন প্রবোধ মানে না। ভাল আমরা ব্যগ্রতা AAS বিলাপ বাক্যে আপনাকে 
জিজ্ঞাসা কার, আমাদের দেশের প্রধান am বংশোদ্ভব শ্রীযুক্ত বাব; দ্বারকানাথ 
. মন বিনি হাইকোর্টের জজ হইয়াছেন, তিনি চেষ্টা করলে কি আমাদের দেশের 
বিধবাঙ্গনাদের কিছু উপকার হইতে পারে না? দ্বার বাব; জজ হওয়াতে 
আমরা মনে কাঁরয়াছিলাম আমাদের দেশে ত দ্বিতীয় আর এক জন বিদ্যাসাগর 


করণাসাগর বিদ্যাসাগর তত 


soa করিলেন না। বাবুর CU 
অতীত হইল না। জজ TWA 


বাব fe আমাদিগের দুখ একবারও THES না? 
উঠা ভাঙি Awe} smia দেবা 

| Sel carat দেবা 
শ্রীমতী মেঘমালা দেবী 

শ্রীমতী রাজকুমারী দাসী” 


িধবা-বিবাহ ব্যাপারেও বিদ্যাসাগর প্রবাণ্চিত হয়েছেন। দবধবা-ীববাহের 
ধুর বেছে, একর পদ কেউ 
| কেউ হাহ বপন করতে পাৰেননি যে এমন কাণ্ড কে? 


৩৩৬ করুণাসাগর বিদ্যাসাগর 


১২৮৩ সালের শ্রাবণের 'বামাবোধিনী পাত্রিকা'য় প্রকাশিত “বিধবা বিবাহ’ 


নামক একটি রচনার অংশবিশেষ তুলে দিচ্ছি : - 
“বধবাশীববাহের প্রস্তাব যখন প্রথম বঙ্গসমাজে অবতারত হয়, তখন 
অনেক শিক্ষিত যুবক সাহসী হইয়া বিবাহ করিতে চাহিয়াছলেন। দুই 


একজন 1ববাহও করিয়াছলেন। তখন বিধবা কন্যা পাওয়া দুঃসাধ্য ছিল। 
তখন জনক জননী কন্যার বিবাহ দিতে অগ্রসর ছিলেন না। তখন তাহাঁদগের 
এ সংদ্কারে তেমন আস্থা ছিল না। তখন বিধবাগণ নিজেই তত প্রস্তুত ছিলেন 
Tl কিন্তু আজ দশাধিক বংসরে, দশ শত বৎসরের কাজ হইয়া িয়াছে। 
লোকের প্রবৃত্তি ও ভাব অনেক পাঁরবার্তত হইয়াছে। দুঃখ ও প্রয়োজন 
কুসংস্কারকে KASS করিয়াছে । আজি fae বিবাহ সম্বন্ধে সমাজ ঠিক 
বিপরীত ভাবে অবাষ্থত। পূর্বে কন্যা প্ৰস্তুত ছিল না, বর প্রস্তুত; এখন 
কন্যা অগ্রসারিণী, বর পশ্চাৎগামী হইতেছেন।... 

শিক্ষিত ফুবকগণকে আর একবার উত্তেজন বাক্যে সম্বোধন কাঁরতোঁছ, 
কেন তাহারা বিধবা বিবাহ 1ববয়ে এত উদাসীন ও শাথিল যত্ন হইলেন? 
তাঁহারা নিঃসহায়া, অবলা 1বধবাগণের জন্য দক দুখত নহেন? তাহাদিগের 
কি কৰ্ত্তব্য নয় সেই TA মোচন করেন? তবে তাঁহাঁদগের সুশিক্ষার কৈ ফল 
হইল? তাঁহারা সকলে সমবেত হইয়া এ বিষয়ে পুনরায় উদ্যোগণ হউন, অবশ্য 
কৃতকাৰ্য্য হইবেন। সমাজ তাঁহাঁদগের দ্বারা যাঁদ উন্নত না হইল, তবে আর 
কাহাঁদগের নিকট হইতে সে প্রত্যাশা করা যাইতে পারে? সকলে WAS হইয়া 
আর একবার প্রাণপণ চেষ্টায় সমাজের উন্নাত সাধনে ARC হউন, দোখবেন 
এক্ষণে পথ ATE হইয়া আঁসয়াছে। কারণ আমরা দোখয়া আসিতোঁছ 
অধ্দনা দশ বৎসরে দশশত বৎসরের কাজ হইয়া যাইতেছে 1” 

ছোটোলাট স্যর রিচার্ড টেম্পলের আমলে বিদ্যাসাগর গবর্নমেণ্টের কাছ 
থেকে একখানা সন্মানপন্র পেয়েছেন। বিধবা-ীববাহ আন্দোলনের নেতা বিদ্যা 
সাগর, এই নেতার আন্তরিকতায় গবর্নমেন্ট নিঃসন্দেহ ; ভারতবর্ষের প্রগাঁতিশল 
সম্প্রদায়ের নেতা হিসেবেও বিদ্যাসাগরের মর্যাদা স্বীকার করেছে গবর্নমেণ্ট। 
তাই এই মানপন্র। 

জীবনের শেষপর্বেও বিদ্যাসাগর বিধবা-বিবাহ বিষয়ে আপন কল্যাণহস্ত 
প্রসারত রেখেছেন। ১৮৯০ সালের মাৰ্চ মাসে 'বামাবোধনী পাকা” 
লিখেছে : “শ্রীহট্রে বালাবধবাঁদিগের বিবাহ সম্পাদনার্থ এক সভা হইয়াছে, 
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ইহাতে ৫০০ টাকা দান কাঁরয়াছেন ৷...” 

বিদ্যাসাগরের মৃত্যুর সঙ্গে-সঞ্গেই বিধবা-বিবাহ বন্ধ হয়ে যায়ানি। বিদ্যা- 
সাগরের মৃত্যুর প্রায় এক যুগ পরে ১৩১২ সালের বৈশাখে ‘SAS? মন্তব্য 
করেছে : “অনেকের ধারণা, বিদ্যাসাগরপপ্রবর্তিতি বিধবাবিবাহ শুধু বিধিবদ্ধ 
হইয়া, আছে, কাষণতঃ হিন্দ:সমাজ এই সংস্কারের সঙ্গে কোনরূপ SERVED 
প্রদর্শন করেন নাই। বিধবাবিবাহ প্রকৃতপক্ষে হিন্দুসমাজে ক্রমশঃ শণ্তি-সণ্চয় 
SS 9I, ভ করিতেছে ৮ 

মন্তব্যসহ গত সাড়ে তিন বছরের 'িধবা-বিবাহের একটি তালিকাও আছে। 
তালিকা থেকে দেখা যাচ্ছে ওই সাড়ে তিন বছরে সাকুল্যে একাঁশাট বিধবা- 

হয়েছে। বলা দরকার, এই তালিকাটি সর্ভারতীয়। “এই তালিকার 
সকল বিবাহগ;লিই স্বজাতি ও স্ববর্ণের মধ্যে অনুষ্ঠিত হইয়াছে।” 

িধবা-িবাহ প্রবর্তন, বিদ্যাসাগরের বিবেচনায়, তাঁর জীবনের সর্বপ্রধান 


= 


কর্‌ণাসাগর বিদ্যাসাগর ৩৩৭ 


সংকর্ম। কিন্তু কেবলমাত্র এই সংকর্মের জন্যই কি বদ্যাসাগর অবিস্মরণীয় 
হয়ে আছেন? 

না। 

১৮১১ সালের ২৪-আগস্ট ‘ইণ্ডিয়ান নেশন’ যথাৰ্থ লিখেছে: 

“Vidyasagar will be remembered more for his charity, his 
educational work, his literary work, and his reforming spirit, 
than for the single legislative measure he succeeded in getting 
passed.” 


২২ 


চোদ্দ 


z সমিতির কথা আগেই বলা হয়েছে। সুহৃদ সামাতর দুজন 
EAS Tibi মিন ও অক্ষয়কুমার দত্ত। ১৮৫৫ সালের গোড়ার 
দিকে aga সমিতি গবনমেণ্টের কাছে বহুবিবাহ নিবারণের জন্য আবেদন 
করেছে। ১৮৭১ সালে বিদ্যাসাগর লিখেছেন : “প্রথমতঃ, ১৬ বৎসর শা 
BUS বাব; 1কশোৱর চাঁদ মিত্র মহাশয়ের উদ্যোগে, বন্ধূবর্গসমবায়নামক 


SEAR MOTHS কারা, তাহা রাহিত হইলে essei ধৰ্ম্ম'লোপ্‌ 
, অতএব এ বিষয়ে গবর্ণমেশ্টের হস্তক্ষেপ করা বিধেক নহে, এই 
তকমলে পক্ষ হইতেও এক আবেদনপত্র প্রদত্ত হইয়াছিল ৷”২ 
১৮৫৫ সালের ২৭-ডিসেম্বর বর্ধমানের মহারাজা গবর্নমেণ্টের a 
Ps tua INT আইন পরনের প্ৰাৰ্থনা জানিয়ে আবেদন করেছেন $ 
১৮৫৫ সালের ৩১-ডসেম্বর “সমাচার সধাবর্ধণ' লিখেছে : “BIS 
এই d প্রসমকুমার ঠাকুর গবর্ণমেন্টে এক দরখা্ত করিয়াছেন তাহার আশয় 
এই যে ভারতবীর্ মন্মুয্যাদগের মধ্যে কুলিন ব্ৰাহ্মণ মহাশএরা এককশত 
হই কেন এবং সেই এক বাতি মতে হইলে ode যা একক বিধবা 
টি লা সানায়ে কনা তাহার অমর um : 
অনেকে ও ধৰ্ম্মত্যাগ পূর্বক ভচারণী হইয়া স্বেচ্ছাচারণী হন অতএ 
2 
গে না পারেন স্ত্রী ত D 
MEATS হইতে আইন প্রকাশ হতে Rt কারিতে পারিবেন এ 


F N ময়মনাঁস বহু l 
ঢাকার জমিদার = ন রায় গবর্নমেণ্টের বহু, দি রাধক 
pi en ie প্ৰাৰ্থনা জানিয়েছেন? ১৮৫৬ e সফর 
স্বাক্ষরসংখ্যা ন-হাজার।5 প্র প্রোরত হয়েছে। এই সমস্ত আবেদন 


দি লোবীন্লাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৮৭১ 

সালে বিদ্যাসাগর লিখেছেন : « UN Zh 

Ra) S 
মহাশয়, এই সময়ে, এই own প্রথার নিবারণ দিনা a 
র &-এ E: j 4f 
টি ই ae Teeter HSCS সেরার একখানা চিঠিতে ভারত 
“This petition of the Maharaja's. "1 a 
less than 127 others of the same tenor, DN zA AESI ^ id ET 
from all parts of Bengal; and one from Benar es. . ” (Procee- 
dings of the Lieutenant-Governor of Bengal daring May 1866. 
General Department, No. 76, p. 49) 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৩৯ 


হইয়াছিলেন, এবং নিরতিশয় উৎসাহসহকারে অশেষপ্রকারে যেরূপ পরিশ্রম 
করিয়াছিলেন, তাহাতে তাঁহাকে সহস্ৰ সাধুবাদ প্রদান কাঁরতে হয়। ব্যবস্থাপক 
সমাজ বহীববাহনিবারণী ব্যবস্থা বিধিবদ্ধ কারবেন, সে বিষয়ে সম্পূর্ণ 
আশ্বাস জান্মিয়াঁছল। কিন্তু, এই হতভাগ্য দেশের TMA, সেই সময়ে 
রাজাবিদ্রোহ উপস্থিত হইল। রাজপুরুষেরা, বিদ্রোহানবারণাঁবষয়ে সম্পর্ণ 
্যাপৃত হইলেন; বহনবিবাহনিবারণবিষয়ে আর তাঁহাদের মনোযোগ দিবার 
অবকাশ রাহল না ৷’ 

রমাপ্রসাদ রায় বহযীববাহ নিবারক আইনের জন্য একটি খসড়া বিলও 
রচনা করোছলেন। পরবর্তীকালে চেষ্টা করেও সেই খসড়া বিল সংগ্রহ করা 
যায়নি। 

“Endeavour has been made to obtain a copy of Babu 
Ramaprasad's Bill, but without success.”* 


১৭৭৭ শকের চৈত্রে 'তত্ববোধিনী পান্রকা'য় প্রকাশিত 'বহ্নাববাহ' নামক 
একটি রচনায় বহ্যাববাহের মতো ভয়ানক কুপদ্ধাত সম্পর্কে বস্তারিত আলো- 
চনা আছে। রচনাটির শেষাংশ তুলে 'দাঁচ্ছ : “এমত ভয়ানক কুপদ্ধাত এই 
দণ্ডেই দেশ হইতে দূর করা বিধেয় কি না? রাজানয়ম রাজদণ্ড প্রভাত এ 
কুপদ্ধতি নিবারণ কারবার অনেকানেক উপায় আছে বটে, কিন্তু তদ্ৰারা 
রত হইলে আমাঁদগের দেশের [e মহত্ব রহিল এবং দেশস্থ লোকেরই 


এবং রাহত করিলে অশেষ প্রকার উপকার ব্যতীত কোন হান নাই, তাহাতে 
কি জন্য আমরা লিপ্ত থাকিয়া বৃথা দামের ভাগী হই, লোকের নিকট 
নিন্দনীয় ও ঈশ্বরের নিকট পাপ ভাজন হই ও আপনাদিগের পরমার্থ পথে 
কণ্টক প্রদান কাঁর ৷ ইহা রহিত করা কিছ: বহু আয়াস কি বহনব্যয় সাধ্য নহে, 
কেবল পরস্পর আপনারা সকলে মনোযোগাঁ হইলেই এইক্ষণে এ 'ব্যরে 
কৃতকাৰ্য্য হওয়া যাইতে পারে | অতএব এক্ষণে দেশস্থ মহাত্মা দিগের সমীপে 
পিনীতভাবে আমাদিগের এই নিবেদন যে অনুগ্রহ কাঁরয়া এ বিষয়ে, তাঁহারা 
{কণ্ডিৎ মনোযোগণ হউন, আর বিলম্ব করা কোন মতেই শ্রেয় নহে” 

fes বহুবিবাহ বিষয়ে গবর্নমেস্টের TOCA ১৮৫৫ সালের জুলাই 
থেকে ১৮৫৭ সালের ফেব্রুআঁর পর্যন্ত বিস্তর আবেদনপত্র এসেছে। 
হিন্দুদের ARATE নিরোধক আইন প্রণয়নের পক্ষে বহ, আবেদনগন্র এসেছে: 
বিরুদ্ধে রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে কেবলমাত্র ১৬৩৮ জনের স্বাক্ষারত 
একখানা আবেদনপন্র। 

“The Petitions, in favor of a Law on the subject, are not 
only numerous in themselves, but bear the signatures of the 
most distinguished Hindoo families from nearly all parts of 


Bengal. There are Petitions from the Rajahs of Burdwan, of 
Nuddea, of Dinajpore and of N attore, as well as from other indi- 
viduals of distinction and rank. These facts prove that there 


is a large and intelligent body of Hindoos, who are anxious 


৩৪০ করুণাসাগর বিদ্যাসাগর 


that some Legislative provision may be made against the 


Pa 


abuse of Hindoo polygamy. . - 


১৮৬৩ সালের ২৩-আগস্ট রাজা দেবনারায়ণ "সিংহ বহুবিবাহের বিরদ্ধে 
গবর্নমেন্টের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছেন। আবেদনপত্রের সঙ্গে 
দেবনারারণ বহুবিবাহ নিরোধক একটি খসড়া fare দাখিল করেছেন ৷” 

১৮৭১ সালে বিদ্যাসাগর লিখেছেন : “বারাণসীনিবাসী অধুনা 
লোকান্তরবাসী রাজা দেবনারারণ সিংহ মহোদয় বহুবিবাহ নিবারণবিষয়ে 
অত্যন্ত উৎসাহী ও উদ্যোগী হইয়াছিলেন। এই সময়ে, উদারচারত রাজা- 
বাহাদুর ভারতবষা'য় ব্যবস্থাপক সমাজের সভ্য ছিলেন। তান নিজে সমাজে 
এ বিষয়ের উত্থাপন করিবেন, স্থির কাঁরয়াছিলেন। তদনুসারে তাঁদববয়ক 


কলকাতাস্থিত ৪৮ নম্বর নয়নচদি দত্ত TED থেকে প্রাণনাথ চট্টোপাধ্যায়, 
৯৮৬৩ সালের , ১-অক্টোবর, বহববাহ নিরোধক আইন প্রণয়নের পক্ষে 
RC প্বাক্ষীরত একখানা আবেদনপত্র গবর্নমেণ্টের কাছে পাঠিয়েছেন। 
উত্ত আবেদনপত্রে প্রাণনাথ “লিখেছেন : 

“Some years ago a 


1 similar Petition was laid before the old 
Legislative Council, but, owin 


হন্দনদের বহণবিবাহ নিরোধক আইন প্রণয়নের বিপক্ষে গবর্নমেণ্টের কাছে 
আবেদন করেছেন রাজা রাধাকান্ত দেব এবং আরো অনেকে আবেদনপন্রের 
Sue SST, ১৮৬৬ সাল। এই আবেদনপত্রের শেষাংশের কয়েকটি 

“That, whatever might be the supposed evils of Kulin 
polygamy, your petitioners apprehend your Hon'ble Council 
cannot interfere with that subject without legislating on Hindu 
polygamy in general, nor would it be fair, they submit, to 
enact a law prohibiting polygamy among the Hindus without, 
at the same time, abolishing Mahomedan polygamy, so that 
your Hon’ble Council will have to consider whether polygamy 
as well amongst the Hindus as the Mahomedans should at 
once be abolished. . .” ১২ 


১৮৬৬ সালের গোড়ার দিকে বর্ধমানের মহারাজা এবং প্রায় ২১,০০০ 
বাঙালী হিন্দ; aa fare নিরোধক আইন প্রণয়নের জন্য গবর্নমেন্টের কাছে 
আবেদন করেছেন।১ 


LT 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৪১ 


qt 
বিদ্যাসাগর মাকে জিজ্ঞেস করলেন_মা! এ'রা কে? এখানে বসে আছেন 


বিদ্যাসাগরের মা বললেন-_এ'রা মা আর মেয়ে। তোমার বাল্যকাল 
এ র-মশায়ের প্রথমা POY আর তাঁর মেয়ে। তোমাকে এদের GOAT কথা বলার 


sacar ver কুলান। পাচ-ছটি বিয়ে করেছেন। কিনতু কোনো UTE 
পরপর বাড়িতে এনে রাখতে পারেন না। AARNE বাড়তে থাকেন তর 
বান আর ভাগ্নেন্ভা্নারা | যা উপার্জন করেন গায় সবই INTE 
তে দেন। দবোনই অত্যন্ত AR, প্রথরা। কোনো স্ত্রীকে যাদ গন 


যাচ্ছে। এ'র ং 
দুজনকে ভাত-কাপড় দিতে পারব না। 
গরমেশারের প্রথমা স্মী ছেলেকে বলেছেন_বল কি বাবা? তুমি এমন 
বললে আমরা থায় যাই। 
আমরা তুমি মা। তোমাকে না হয় খেতে দতে পার, THOS বোনকে 
খেতে দিতে পারব না! 
_ কুলীনের sul চির ভাইয়ের বাড়তেই থাকে 
তিতা ae রদ কো, 


৩৪২ করুণাসাগর বিদ্যাসাগর 


মা রাগ করে বললেন--তুমি খেতে দেবে না, তবে [€ প্রসন্ন বেশ্যা হয়ে 
যাবে? 

মেয়োটর নাম প্রসন্নময়ী। 

প্রসন্ময়ীর ভাই বলল--ওর বা ইচ্ছা তাই করুক। 

এই নিয়ে মারের সঙ্গে ছেলের মনাল্তর হল। চতুৰ্দি'ক অন্ধকার দেখলেন 

রীর মা। 

শদনলেন, তাঁর মাসতুতো ভাইয়ের বাড়িতে একটি পাঁচকার দরকার | AAA- 
ময়াকে নিয়ে মাসতুতো ভাইয়ের বাড়িতে গিয়ে উঠলেন। কিন্তু, TSIM, 
আগেই সে-বাড়িতে পাচিকা বহাল হয়ে গিয়েছে। 

মেয়েকে নিয়ে কোথায় যাওয়া যায়, St করা যায়। : 

মনে পড়ে গেল, কাছাকাছি একটা গ্রামে চট্টোপাধ্যায়ের আরেক স্ত্রীর 
বাড়ি। তাঁর ছেলে ব্যবসা-বাণিজ্য করে বিলক্ষণ সংগাঁত করেছেন। ভালো 
ছেলে। হয়তো বিমাতাকে সে তাঁড়য়ে দেবে না, হয়তো মাতার মেয়েকেও 
সে খেতে-পরতে দেবে | 

সেই ছেলেটির কাছে গিয়ে সব বললেন প্রসন্নময়ণর মা, ছেলেটির হাত 
ধরে কাঁদতে লাগলেন। সাঁত্যই ভালো ছেলে। মাতা বলে সে um করল 


না। বলল--মা, যতাঁদন তোমরা দুজনে বে'চে থাকবে ততাঁদন আম তোমাদের 
খেতে-পরতে দেব ৷ 


ভালো ৷ সুখের কথা ৷ * 

কিন্তু ছেলে ভালো হলে কাঁ হবে, বাড়ির মেয়েরা সেরকম নয়। মেয়েরা 
প্রায়ই বলে-এ আপদ আবার কোথেকে এল। 

অবস্থা এমন হয়ে উঠল যে প্রসন্নময়ী এবং তার মায়ের আর ও-বাড়িতে 
থাকা অসম্ভব। সতাঁনের ছেলেকে সব কথা জানালেন প্ৰসন্নময়ণর মা। 

P ছেলে বলল--আগেই আমি সব জানতে পেরেছি। বাড়ির মেয়েদের 
শাসন করলে ওরা তোমাদের সঙ্গে আরো খারাপ ব্যবহার করবে। এই অবস্থায় 
তোমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। তোমাদের খাওয়া-পরা বাবদ 


কিন্তু সেখানে কোনো KII হল STI বোনেদের পরামর্শে চট্টোপাধ্যায় 
স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন--তোমাদের এখানে থাকা হবে না। মাচ খেতে- 


; ý বাড়ি থেকে বের করে ্দলেন। আপাঁন 
ওঁদের বাড়িতে রাখবেন কি না, জানতে ইচ্ছা কার। 


e 4 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৪৩ 


বিদ্যাসাগরের ভাবভাঁঙ্গ দেখে AAMT ভয় পেলেন। বললেন- তুমি 
আমি ঘরে দুই বোনের সঙ্গে বুঝে-শ নে পরে তোমার 


কাছে যাচ্ছি। 
{তান বিদ্যাসাগরের কাছে। বললেন_যাঁদ 
জী cam rer nea a oe 
ST m আমার বোনেরা ওদের বাড়িতে রাখতে রাজ 


{তন মাসের র 
ভিন না আরম পাবেন। এছাড়া এদের কাপড় দেবার ভার আমার উপর 


রইল। 
দের ছ-মাসের কাপড় বিদ্যাসাগর গুরমেশায়ের হাতে দিয়ে দিলেন 
val আর মেয়েকে নিয়ে গুরুমশাই নিজের 107 


ওরা কোথায়? 
গরুমশায় ওদের তাঁড়য়ে দিয়েছেন। 


বোনেদের কথায় SIS 
বোনে জন্য মাসে-মাসে বিদ্যাসাগরের কাছ থেকে নতুন মাসহারা পাওয়া 


যাচ্ছে, তব: ওদের তাড়ানো হল কেন 


প্রসগায়ের বোনেরা ভেবোঁছল : ধবদ্যাসাগরের দেওয়া নতুন মাসহারা 
কোনো কারণেই আর সেটা বন্ধ হওয়ার 


MI 
পুরনো মাসহারার সামিল হয়ে গেছে, 


আমার wis বিচলিত হইয়াঁছল 
ঘটনাতেই wis বিচাঁলত হয়োছল। 

সম্ভবত er ফেরার বিদ্যাসাগর PAT রাত, TE 
(তীর গবর্নমেন্টের কাছে অবেদনপত্ৰ দাখিল রছেন। ১৮৬৬ সালের 

ই৬-মার্চ “হিন্দ; ATD লিখেছে: 
“After the lapse of a decade a fresh agitation has been 
{ that ardent advocate of social 
Vidyasagur, for the restriction 


organized under the auspices 
reform, Pundit Eswar Chunder 
of the abuses of Koolin Polygamy: * - 

১৮৬৬ সালের ১-ফেব্রুআ'র মহারাজা seem রায় বাহ tA এবং 
আরো অনেকে গবর্নমেণ্টের কাছে হন্দুদের বহুবিবাহ {নরোধক আইন 
আৱো অনেকে দন মেক করেছেন ওই আনান নে 


৩৪৪ করুণাসাগর বিদ্যাসাগর 


ELE কাছে cot ee দিয়েছেন একটি ডেপনটেশন। চত্বিশজনের ডেপুটেশন। 
চৰ্বিশজনের অন্যতম বিদ্যাসাগর। আরেকজন রাজা সত্যশরণ ঘোষাল? তিনি 
আবেদনপন্রখানা পাঠ করেছেন; এবং বর্ধমানের মহারাজার পক্ষ থেকে বহু 


বিবাহাবরোধী একখানা আবেদনপন্র দাখিল করেছেন। ১৮৬৬ সালের 
১৯-মাচেরি বিকেলবেলার ঘটনা ৷ 


“T have taken a deep interest in the question since it was 
first seriously agitated by our late lamented friend, Baboo 
enactment. Vidyasagar thereupon saw the- Maharajahs of 
petitions on the subject had been presented to the Legislative 
Grant promised very shortly to introduce a 


ut for the mutiny of the 


n afterwards. Three years 
ago my honorable friend, Raja Deonarayan Singh, of Benares, 


১৮৬৬ সালের ২৪-মে ময়মনসিংহ থেকে তিনশো ব্যক্তি গবনমেন্টের কাছে 
দের mer নিরোধক আইন প্রণয়নের জন্য আইন মের কাছে 
আবেদনপত্রে পণপ্রথা নিবারণের 


“The Pundit was advised by Ceci] Be 
memorial from the Hindus of 
enactment, Vidyasagar 
Burdwan and Krishn 
rial. The members of the British 


adon to present a 


his proposa] and encouraged him in every 
Way possible. The memorial was then submitted with the 
name of His Highness the Maharajah of Burdwan at the top 
of the signatories, At this, said Vidyasagar to us, the Calcutta 
Zemindars took offe i 


attitude in the matter, and 
T this treachery, said Vidya- 


| 


করুণাসাগর বিদ্যাসাগর one 


ue to us, he never crossed the threshold of these Zemin- 
dars. ১১ ; 
১৮৬৬ সালের ৫-এপ্রিল, ১২-জুন ও ৮-আগস্ট বেঙ্গল গবনমেণ্ট 
i বহুবিবাহ নিরোধক আইন প্রণয়ন সম্পর্কে ভারত-গবর্ন'মেণ্টকে 
ঠি লিখেছে। বিষয়টি ভারত-সরকার, ১৮৬৬ সালের ১৬-আগস্ট, সেক্রেটার- 

অফ-স্টেটকে লিখিতভাবে জানিয়েছে। সেক্রেটার-অক-স্টেট, ১৮৬৬ সালের 
৩১-আক্টোবর, ভারতের গবর্নর-জেনারেলকে লিখেছেন: 
I concur with your Excellency in the opinion that there 
is not sufficient evidence “that a large majority of even the 
more enlightened people of the Province” of Bengal “will be 
found to be heartily against Polygamy, apart from the special 
abuses practised by the Kulin Brahmins.” 

I am inclined to think therefore that at present no measure 
of a legislative character should be taken. ) 

Any legislation having reference to the marriages of natives 


should, in my opinion, emanate from your Excellency in Coun- 
cil, and no proposal for legislation on that subject, affecting so 
deeply the feelings both of Hindoos and Mussulmans, should 
be entertained without the sanction of Her Majesty's Govern- 


ment previously given.” ২০ : 


সালের ২২- র সরকারী চিঠি থেকে দেখা যাচ্ছে যে সি. 
দি ১ দিগন্বর মিত্র, রমানাথ ঠাকুর, বিদ্যাসাগর 


for, হবহাউস, রাজা সত্যশরণ ঘোষাল, ঠাকুর 
এবং এইচ টি Terent “appointed to form a Committee to report 

besi f giving practical effect to the wishes of 
a on the subject of restricting unlimit- 
dus in Bengal by legal enactment." ২১ 
^ রকার থেকে জানা যাচ্ছে 
১৮৬৬ সালের SVIN টন্বরের একখানা সরকারা চিঠি! 


জয়কৃষ্ণ TCA MAMAS ওই কমিটিতে নিষনন্ত হে 
= মু দের সঙ্গে বিদ্যাসাগর আলোচ্য বিষয়ে সম্পূর্ণ একমত হতে 


পারলেন না। 
১৮৬৭ সালের ২২-জান আর বিদ্যাসাগর {লিখেছেন : 
*[ do not concur in the conclusion come to by the other 
I am of opinion that a Declara- 


'gentlemen of the Committee. 
tory Law might be passed without interfering with that liberty 
i y law possess in the matter of 


which Hindoos now 


marriage. | ধনী c D: : 
asp Ga ae 

পাধা এক € ছয় করেন, কৃষ্ণমাণ নামে 
লক্ষ্মনারায়ণ মুখোপাধ্যায় নামে রন ছুব মানসক ১৫ টাকা লী 


তাহার এক সাৰ শোধ হেবের (নক) এই বিষয়ের ate হইলে অক্ষ সারা 


৩৪৬ করুণাসাগর বিদ্যাসাগর 


বলেন, “হিন্দ, শাস্ত্ানুসারে কুলীনকে স্ত্রীর ভরণ পোষণ কাঁরতে হয় না। 
আমার ছয় ছয় লা, আমি কি প্রকারে প্রতিপালন করিব?” জজসাহেব 
বলিলেন, “তুমি যদি খাওয়াইতে না পারবে তবে বিবাহ করিলে কেন? 
এক্ষণে জেলে যাও। প্রত্যহ qe আনা করিয়া খোরাকী পাইবে।” Ule PU 
THE জেলে যাইতে হইল!” 

শল্ভুচন্্র বিদ্যার লিখেছেন : “(বিদ্যাসাগর) ১২৭৮ সালের বৈশাখ মাস 
হইতে কলকাতার সমিহিত erus creme বাব; হরালাল wit 
এক ভবনে মাসিক ১৫০, টাকা ভাড়া দিয়া কয়েক বৎসর অবস্থিত করেন ৷” 

বহৎব্বাহ বিষয়ে বিদ্যাসাগরের প্রথম বই প্রকাশিত হয়েছে ১৮৭১ সালের 
aoe বইখানার নাম: “বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক 

g” 

১৮৭১ সালের ১৪-আগস্ট 'সোমপ্রকাশ" লিখেছে : 

“বিধাতা হিন্দ; সমাজের প্রত একান্ত বাম ৷ শীঘ্ৰ যে এ সমাজের সৌভাগ্য 
লাভ হয়, সে সৃম্ভাবনা নাই। সমাজ ASS প্রসঙ্গ উপাস্থত হইলেই খাঁ 
WI কাণ্ড উপস্থিত হয়। ফল যত হউক না হউক, আড়ম্বরের সামা 
থাকে AT অগ্ৰে শাস্ত্র বিচার আরম্ভ হয়; "g সে বিচার বিচার নয়, খাবি 
হত্যা। উভয় পক্ষই খাঁর বচন তুলিয়া আপনার মনোমত তাহার ব্যাখ্যা করিয়া 
TUR সমর্থন চেষ্টা পান। খাঁষরা কি উভয় পৃক্ষেরই যাহাতে মনোরথ পর্ণ 
হয়, এইর:প বচন রচনা করিয়া গিয়াছেন? এ দক মকন্দমাকারাঁদগের কালশী- 
খাটের "eremi: যাহার যথার্থ মকল্দমা, তিনিও স্বস্ত্যয়ন আরম্ভ করিলেন, 
কাহার মন বধ তিনিও স্বস্ত্যয়ন TAS কারিলেন, এখন কালা 
কাহার মন রক্ষা করেন? আমরা এত ন কৌতুক দেখিতোঁছলাম, দুই দল 
“ive শাণিতাদ্ম হস্তে লইয়া রঙ্গ ভূমিতে অবতীর্ণ হইয়াছেন? এক দল 

© BNA PATA, আর এক দল কাহতেছেন, MA 
REAM দলই প্রবল। আমরা ভাবিতোছলাম, এবার আর IERT 
নিস্তার || 


ক আমরা alor ভাবিতোছি, এমন সময় তীর বিদ্যাসাগর প্ৰণীত 
dk 


ইঞ্টলাভ কি...” ৰ 
রর ‘বহ: রহিত হওয়া উচিত কিনা এতাদ্ৰষয়ক বিচার’ 
সম্পর্কে ১২৭৮ বঞঙ্গাব্দে 'রহস্য-সন্দভ” (সপ্তম পর্ব, ৬৭-খণ্ড) লিখেছে : 


করুণাসাগর বদ্যাসাগর ৩৪৭ 


grex বিষয়ে আমাদিগের 
ঠিক মানেই অবগত আছেন 


যে, গাণ্ডিতবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাঙ্গালা গদ্যের আদি উন তব: 
ও সর্বাপেক্ষা শ্রেষ্ঠ লেখক। বর্তমান গ্রন্থে প্রশংীসত মহাশয় কুলীনগণের 
বহবিবাহরুপ কুপ্রথার দোষাদোষ ব্যাখ্যা তদবৈধতা ও তান্নবারণ 
কর্তব্যতা দর্শাইয়াছেন। এতদগ্রল্থ সম্বন্ধে 
কার যে, পাঠকগণ যেন ইহাকে কেবল বহ বিবাহ 


যথার্থ বৈচারিক রচনার লেশমারও 


বাঙ্গালার সে অ্রষশ MATHS হইয়াছে। এই সকল 
রূপে আলোচনা ও অভ্যাস কাঁরলে as ন্যায়দর্শন পাঠ ব্যাতরেকেও 
বিদ্যাসাগর মহাশয়ের নব নব রচনা 


নে কেবল আমরা SIT 
নিত্য নিত্য দোঁখতে ইচ্ছা করেন ৷” কটি 

দে বিত হওয়া উচিত কি না এতাদ্ববয়ক UT থেকে দৰ 
অংশ উদ্ধৃত করি: 

Ems D কনা শতভাগ অথবা গাছে 
হন, তাহারা যাস বংশের সি 
8 $ অথবা বংশেঃ IIT. রন, 
ge দাঁক্ষিণা পাইয়া, কন্যাকর্তার KATT রর 
কুলীনমহিলারা, 


তাহাতে অর্থব্যয়ও নাই, এবং ES MU B 
কন্যার জননী বাটপার অপর গৃহিণী, এ i 
e T লাল এবং একে একে প্রতিবেশী « ws উর 
পাড়ায় m WR দেখ বাছা, এইরূপ Tum ক , 


৩৪৮ করুণাসাগর "বিদ্যাসাগর 


বলিতে আরম্ভ করেন, অনেক দিনের পর কাল রাত্রিতে জামাই আসরাছিলেন; 
হঠাৎ আসলেন, Mase, কোথা ?ক পাব; ভাল করিয়া খাওয়াতে পার নাই; 
অনেক বললাম, এক বেলা থাকিয়া, খাওয়া দাওয়া কাঁরয়া যাও; তান কিছুতেই 
রাহলেন না; বলিলেন, আজ কোনও মতে থাকিতে পারব না; সন্ধ্যার পরেই 
অমুক গ্রামের মজুমদারের বাটীতে একটা বিবাহ কাঁরতে হইবেক; পরে, 
অমুক দিন, অমুক গ্রামের হালদারদের বাটীতেও 1ববাহের কথা আছে, 
সেখানেও যাইতে হইবেক। যাঁদ সুবিধা হয়, আসবার সময় এই দিক "দয়া 
যাইব। এই বালয়া ভোর ভোর চলিয়া গেলেন। স্বৰ্ণকে বালয়াছিলাম, দিপা 
ও কামনীকে ডাকিয়া আন্‌, তারা জামারের সঙ্গে খানক আমোদ আহমাদ 
কাঁরবে। একলা যেতে পাঁরব না বলিয়া, SVT কোনও মতেই এল ATI এই 
বলিয়া, সেই দুই কন্যার দিকে চাহিয়া, বাঁললেন, এবার জামাই এলে, মা তোরা 
যাস্‌ ইত্যাদি। এইরুপে পাড়ার বাড়ী বাড়ী বেড়াইয়া জামাতার আগমনবার্তা 


কীর্তন করেন। পরে A IAI গর্ভ'সণ্টার প্রচার হইলে, À গর্ভ জামাতৃকৃত 
বালরা পাঁরপাক পায়।” 


“কুলনভাগনী ও কুলীনভাগিনেয়ীদের বড় দুর্গাতি। তাহাঁদগকে, A- 
লয়ে ও মাতুলালরে থাকিয়া, পাঁচিকা ও পাঁরচাঁরকা উভয়ের কর্ম্ম [E 
কাঁরতে হয়। পিতা বতাঁদন জীবিত থাকেন, কুলীনমাহলার তত দন নিতান্ত 
দুরবস্থা ঘটে না। তদীয় দেহাত্যয়ের পর, ভ্রাতারা সংসারের কর্তা হইলে, 
তাহারা আঁতশয় অপদস্থ হন। প্রখরা ও মুখরা ভ্রাতৃভার্ষ্যারা তাঁহাদের উপর, 
যার পর নাই, অত্যাচার করে। প্রাতঃকালে Taw, রাঁন্রতে নিদ্রাগমন, এ 
উভয়ের Wesel দীর্ঘ কাল, উৎকট পাঁরশ্রম সহকারে সংসারের সমস্ত 
করিতে পারেন AT! তাহারা জব্বদাই তাঁহাদের উপর were! তাঁহাদের 
অশ্র্পাতের বিশ্রাম নাই বলিলে, বোধ হয়, অত্যুক্তিদোষে দূষিত হইতে হয় না। 
অনেক সময়, লাঞ্ছনা সহ্য করিতে না পারিয়া, প্রাতবেশশীদগের বাটীতে ‘গয়া, 
wwe করিতে করিতে, তাঁহারা আপন আদৃষ্টের দোষ কীর্তন ও 
কৌলীন্যপ্রথার গুণ কীর্তন করিয়া থাকেন; এবং পৃথবীর মধ্যে কোথাও 
স্থান থাকিলে চাঁলয়া যাইতাম, আর ও বাড়ীতে মাথা গলাইতাম না, এইরূপ 
বলয়া, বিলাপ ও পাঁরতাপ করিয়া, মনের আক্ষেপ 'মিটান। উত্তরসাধকের 
সংযোগ ঘাঁটলে, অনেকানেক বয়স্থা কুলীনমাহলা ও Tala law, যন্্রণাময় 
Pere মাতুলালয় পারত্যাগ কারয়া, বারাঙ্গনাবাত্ত অবলম্বন করেন। 

কলতঃ, ও কুলীনতনয়াদগের wana পাঁরসীমা নাই ee 
"tT HW কোনও প্রদেশে PaT EA ঈদৃশণ দুরবস্থা দেখিতে পাওয়া যায় না।... 
স্বামিগৃহবাস, স্বামসহবাস, স্বামিদত্ত ৷ গ্লাসাচ্ছাদন কুলগনকন্যাদের স্বপ্নের 
অগোচর। 

এ দেশের ভঙ্গকুলীনদের মত পাষণ্ড ও পাতক ভূমণ্ডলে নাই। তাঁহারা 
দয়া, ধৰ্ম্ম চক্ষুলজ্জা ও লোকলজ্জায় একেবারে বা্জ'ত। তাঁহাদের চাঁরত্র অতি 
বিচিত্র। চারত্রবিষয়ে তাঁহাদের উপমা দিবার স্থল নাই। তাঁহারাই তাঁহাদের 
একমাত্র উপমাস্থল।_কোনও অতিপ্রধান ভঙ্গকুলীনকে কেহ জিজ্ঞাসা 
কাঁরয়াছিলেন, ঠাকুরদাদা মহাশয়! আপান অনেক 'ববাহ কাঁরয়াছেন, সকল 
স্থানে যাওয়া হয় fei তান অন্লানমুখে উত্তর কারিলেন, যেখানে 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৪৯ 
ধভাঁজট (১) পাই, সেইখানে যাই i-re দরের সময়, একি 7 
4 n 4 য়, ভঙ্গকুলান 
Tene fe ve et To a 
aS ন ল ‘বিবাহ করেন নাছ, কিন্তু আমি কিছুই UE গা 
বাই) বিবাহ কারা mem Dm: agite l- বারোয়ারপুজার 
UM হইতেছে। পুজার S gr, এই বিষয়ে চাঁদা দিবার জন্য, কেট 
"পঃ পীঁড়াপীড় করাতে, তি ন, চাঁদার টাকা সংগ্রহের জন্য, একটি 
E & কাঁরলেন ৷ বিবাহিতা স্ত্রী স্বামীর সমস্ত পরিবারের ভরণপোষণের 
We অর্থ লইয়া গেলে, কোন 
আবাসে অবাস্থাত করতে অনুমাত 
২ তত কারয়া দেন বহাল ATS A 


দেখেন নাই; তথাপি 
হইয়াছলেন। ব্যাভচারণী কন্যাকে ন 
হাল বা বন না, হার অন 
অপর ও সাত হইতে তর আত, এই সপে 
কোনও উপায় কাঁরতে না পারিয়া, রঃ 

চাঁরতার্থ হইয়া, 


কারলেন, AISA ভা অ 

“্ৰহ-বিবাহপ্ৰথা প্রচলিত WATS অশেষপ্রকারে FEATS siia 
ঘাটতেছে। সহস্ৰ সহস্র amm বার পর নাই, TU. Al 
ব্যাভচারদোষের “ও KESICE স্রোত গ্ প্রবাহিত হইতেছে! 
দেশের লোকের ACH ও ইহার প্রাতকার T কোনও মতে সম্ভাৱিত 

নহে | সম্ভাবনা থাকিলে, of রাজদ্বারে র কিছুমান 
সী Bao বারা এই নলগা প্রথার উচ্ছেদ হইলে, 
ও হেতু বা সম্ভাবনা 


হইত. না; আমরা ংশো 
২ S 
পারবেন না; কিন্তু তদ র কাঁরলে অপমানবোধ বা 
সৰ্ব্ব'নাশজ্ঞান কাঁরবেন, এরূপ সংখ্যা, বোধ কার, আঁধক নহে; এবং 
আঁধক না হইলেই, দেশের ও সমাজের মঙ্গল ৷” 

তে গর 


কুলীন সন্তান সে সময়ে বহ; বিবাহ রয় ; 
জন বঙ্গ রমণীর পাণিগ্রহণ কাঁরয়া ইহাদের আধিকাংশকেই TOE 


লি ৰদ 

১ ডান্তারেরা চিকিৎসা করতে গেলে, তাঁহাঁদ 
লোকে তাহাকে ভিজিট (visit) বলে। 

* অবশ্য এই অনুসন্ধানে বে গ্রাম 
যাইতে পারে না। 


৩৫০ করুণাসাগর বিদ্যাসাগর 


দগ্ধ করিয়াছেন! হুগলী জেলার অন্তর্গত বহুসংখ্যক সম্ভ্রান্ত ভদ্রমণ্ডলীর 
বাসস্থান সঃপ্রসিদ্থ জনাই গ্রামের ৬৪ জন কুলীন মহাশয় ১৬২টী fanz 

রঃ “ইহাদের মধ্যে বিনি সংখ্যায় আধক বিবাহ করিয়াছিলেন, সের-প 
দুই মহাত্মান প্রত্যেকের Sew সংখ্যা ১০। OEA সমগ্ৰ হলেন ভে 
SE কয বত স্তর সংখ্যার তুলনায় দেখা যায় যে, প্ৰত্যেক মহাশয় গড়ে 


5 কি না! বিদ্যাসাগর মহাশয়ের পমস্তকান্তর্গত তালিকা দে 
কানন বার যে, যে ব্যক্তি বয়সে সর্ব কনিষ্ঠ সে যুবক অষ্টাদশ বর্ষ qup 


ঢাকা, বারশাল ও ফরিদপুর জেলার ভন্ন স্থানে গত, এ সকল গ্রামের 
: য়দের সংখ্যা ৬৫২ ৷ ইহারা সৰ্ব্ব'সমেত ৩৫৮৮টী 
বগ্গবালার, পাণিগ্রহণ | সুতরাং গড়ে প্রতে হিসাবে ৫॥ 


PSOE মংখোপাধ্যায়। যে সময়ে উল্লিখিত তালিকা প্ৰস্তুত হইয়াছিল M 
সময়ে তানি পঞ্চান্ন বংসর TET কালে ১০৭টা মান প্রাণীর স্বাগিছে বৃত 


| Ré 


বিদ্যাসাগর eti সহিত আমার যে প্রকার aes হইতেছে না 
জিজ্ঞানা ur হাতে PLU শ্রবণ মাই উহা প্রচার না করিয়া আমাকে 
করা ET এককালে শোনা কথা প্রচার করা PW সদ: 
ব্যক্তির Cre ও কর্তব্য হয় না। তিনি কি জানেন না যে তাঁহার কথার মূল্য 
কত? যাহা হউক বিদ্যাসাগরের হঠকারিতাদর্শনে নে আমি বিস্মিত ও আন্তৰিক 


করুণাসাগর বিদ্যাসাগর wee 


কয়েকটা কারণ মধ্যে বহুবিবাহ শাস্ত্সম্মত ইহার প্রমাণ্যাৰ্থে একট 
উজ ee oe ee 
করণ বিষয়ে ধৰ্ম্ম'সভার হস্তক্ষেপ করা অন্যায় তাহাতেই যদি বিদ্যাসাগরের 
নিকটে কেহ সহায়তা করা কহিয়া থাকে বলিতে পার না; PEG.. IRIA 
যে শাস্তরসম্মত ইহা আমার চিরাসিদ্ধান্ত আছে এবং বরাবর কাহয়া আসিতোঁছ 
এবং এক্ষণেও কাহিতোছি যে, বহুবিবাহ সব্বদেশপ্রচালিত ও সব্বশাস্সম্মত 
ও চির প্রচলিত, তাঁদ্বিষয়ে বিদ্যাসাগরের মতের সহিত আমার মতের এঁব্য 
না হওয়ায় দুঃখিত হইলাম। তিনি বহ্মাববাহের অশাস্তীয়তা প্রাতপাদনার্থে 
যেরূপ শাস্ন্রের অভিনব অর্থ ও Wed উদ্ভাবন করিয়াছেন, অবশ্য ব্দাদ্ধর 
প্রশংসা করিতে হয়; কিন্তু বিবেচনা করিয়া দৌখলে Q অর্থ ও যুক্তি 
শাস্লানূমোদিত বা সঙ্গত বলিয়া বোধ হয় না। এস্থলে ইহাও বন্তব্য যে, 
বহ্যাববাহ শাস্তরসম্মত হইলেও ভঙ্গকুলীন ব্ৰাহ্মণদিগের মধ্যে যে প্রণালীতে 
উহা সম্পন্ন হইয়া আসিতোছল এবং কতক পরিমাণে এ পর্য্যন্ত প্রচলিত 
আছে, তাহা অত্যন্ত Wied লঙ্জাকর ও নূশংস। ইহা বিলক্ষণ আমার 
অন্তরে জাগরূক আছে এবং উহার বারণ হয় ইহাতে আমার আন্তাঁরক ইচ্ছা 
ছিল এবং আছে। অধিক কি এইজন্য €&।৬ বৎসর গত হইল “ততকালে 
উপায়ান্তর নাই বিবেচনা করিয়া সামাজিক বিষয় হইলেও” 'নরাঁতশয় আগ্রহ 
ও উৎসাহ সহকারে স্বতঃপ্রবৃত্ত হইয়া এ বিষয়ের নিবারণার্থে আইন প্রস্তুত 
কারবার জন্য রাজদ্বারে আবেদনপনেও স্বাক্ষর কাঁরয়া তাঁদ্বিয় সম্পাদনা 
বিশেষ উদ্যোগী ছিলাম; কিন্তু এক্ষণে দেখিতোঁছ, বিদ্যাচচ্চার প্রভাবে বা 
যে কারণে হউক d RS বহুবিবাহ প্রণালী অনেক পরিমাণে নান হইয়াছে। 
আমার বোধ হয় অল্পকাল মধ্যে উহু এককালে অন্তত হই আনা 
Wa আর আইনের আবশ্যকতা সকল সময়ে সব 
zx chy এই faber ব্যবস্থাপক সমাজ হইতে বর্ষে বর্ষে আইন পারিবর্তিত 
হয়] 

সালের আশ্বিনে বামাবোধিনী পত্ৰিকা’ লিখেছে : “বহ, বিবাহ 
n Ter আপত্তি খণ্ডন করিয়া সম্প্ৰতি সংখ্যাত 
পুস্তক প্রকাশিত কাঁরয়াছেন। যাহারা বহ; 


কালাবা শ্রম ও যত্ন করিয়া 
ইলা হে লোক আদর করিয়া হে এখন আনে 
কত বা cct mes তাহা আদর হইতেছে। কিন্তু নেই সা 
কতা হও বলিতে হইবে যে তাঁহার পর্ব সহচর vum aus 
তাঁহার বিরদ্ধে দণ্ডায়মান হইয়াছেন 

রদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তারানাথ 


ত তর নাম। র র 

তক wr স্বাক্ষর করেছেন অথচ বহনববাহ বিষয়ে বিদ্যাসাগরের রচনার 
করেছেন। প্রতিবাদ করে বই লিখেছেন। 

a die বিষয়ে বিদ্যাসাগর লিখেছেন : 


তারানাথ ত্কবাচস্পতি সম্পর্কে আলোচ্য 


৩৫২ করুণাসাগর বিদ্যাসাগর 


“তর্কবাচস্পাঁত মহাশয় কিকাতাস্থ রাজকীয় সংস্কৃতবিদ্যালয়ে ব্যাকরণশাস্তের 
অধ্যাপনা কাঁরয়া থাকেন, কিন্তু সব্বশাস্বেত্তা পাণ্ডত বাঁলয়া সৰ্ব্বত্ৰ পরিচিত 
হইয়াছেন। তান যে ধর্মশান্তব্যবসায়ী নহেন, এবং কখনও রীতিমত ধর্ম্ম- 
শাস্তের অনুশীলন করেন নাই, SW TW পুল্তক তদ্বিষয়ে সম্পূর্ণ সাক্ষ্য প্রদান 
করিতেছে। তান যে সকল সিন্ধান্ত কারয়াছেন, তৎসমনদয়ই অপাঁসদ্ধান্ভ।৮২৭ 

'সোমপ্রকাশ' পান্রকাও বহুবিবাহের বিরোধী ৷ কিন্তু আইন করে গবর্নমেণ্ট 
বহ্ীববাহ বন্ধ করুক, এ-গ্রস্তাবে 'সোমপ্রকাশে'র সমর্থন নেই, কেননা, 
সামাজিক বিষয়ে গবর্নমেণ্টের হস্তক্ষেপ, 'সোমপ্রকাশে'র বিবেচনায় INEA 


'সোমপ্রকাশো'র প্রস্তাব বে বহ্ীববাহের উপর ট্যাক্স বাঁসয়ে গবনমেন্ট কৌশলে 
বহুবিবাহ বন্ধ FRF l 


এ-বিষয়ে বিদ্যাসাগর, ১৮৭১ সালের ২৩-আগস্ট, 'সোমপ্রকাশ" সম্পাদককে 
একখানা চিঠি লিখেছেন ৷ চিঠিখানা প্রকাশিত হয়েছে ১৮৭১ সালের ২৮- 
আগস্টের 'সোমপ্রকাশে'। fচঠিখানা থেকে অংশাবশেষ তুলে 

“রাজবাধ দ্বারা বহুবিবাহ নিবারণ প্রার্থাদের উদ্দেশ্য এই, এই লঙ্জাকর, 
ঘণাকর, অনর্থ কর, অধর্্মকর, বদচ্ছাপ্রবাত্তকর বহীববাহকাণ্ড রাঁহত হইয়া 
যার, এবং সেই উদ্দেশ্য সাদ্ধর উপায়ান্তর দোখতে না পাইয়া তাহারা রাজাবাঁধ 
দ্বারা তৎসাধনার্থ উদ্যোগ কারয়াছেন ৷... 

TAS বহ্দাববাহকাণ্ড অশেষ দোষের আস্পদ, তাহা আপাঁন 
সম্পূর্ণ স্বীকার PITA থাকেন এবং এই নৃশংস প্রথার {নিবারণ হওয়া "নিতান্ত 
আবশ্যক, তাহা অঙ্গীকার করেন; কেবল তদর্থে রাজাবাঁধ প্রার্থনা কাঁরতে 
সম্মত নহেন, কারণ তাহা হইলে রাজাকে সামাজিক বিষয়ে হস্তক্ষেপ কারতে 
দেওয়া Exi কিন্তু রাজা বহ্াববাহের উপর গুরুতর কর 'নর্দ্ধারণ কাঁরয়া 
MR তাহা রহিত করুন, অনায়াসে এই প্রস্তাব কাঁরতেছেন এবং এই 
প্রস্তাবটি সব্বাংশে নিন্দ্েষ কালোপধায়ক বালয়া স্থির কাঁরয়াছেন। এ 
বিষয়ে জিজ্ঞাস্য এই, বহুবিবাহ বিষয়ে গুরুতর কর নির্ধারণ করিলে রাজ্যুর 
fe সামাজিক বিষয়ে হস্তক্ষেপ করা হইতেছে না? Fotos অনুধাবন কাঁররা 
দেখিলে কেবল সামাজিক বিষয়ে নয়, ধৰ্ম্মবিষয়েও হস্তক্ষেপ করা হইবেক; 
কারণ স্ত্রী বন্ধ্যা বা অন্যবিধ দোষাক্রান্ত হইলে শাস্ত্কারেরা পুনরায় বিবাহ 
কারবার fata 'দিয়াছেন। বহ্যাববাহের উপরে গুরুতর কর নিদ্ধাঁরত হইলে 
নিঃস্ব ব্যন্তির এ বাঁধ প্রাতপালনের পথ রুদ্ধ হইয়া যাইতেছে। বাঁলতে ক 
আপনকার এই প্রস্তাবাট সমচিত 'বিবেচনাপূর্্বক করা হয় নাই ৷...” 

১৮৭২. সালের ২৮-মার্চ 'অমৃতবাজার ge? লিখেছে : “বহ্দীববাহ 
নিবারণের উদ্দেশ্যে বিদ্যাসাগর মহাশয় ঢাকায় যাইবেন। বিক্লমপুরে বহু 
কুলীনের বাস। সম্ভবত এ বিষয়ে মতামত গ্রহণই তাঁর উদ্দেশ্য । স্বপক্ষে ও 
বিপক্ষে উভয় মতই প্রবল। বিপক্ষবাদীদের মতে-_বিদেশশ রাজার সামাজিক 
বিষয়ে হস্তক্ষেপের অর্থ স্বীয় স্বার্থাসাদ্ঘি। ইংরেজ গবর্ণমেণ্ট আমাদের 
সামাজিক বিষয়ে হস্তক্ষেপ কাঁরবেন না বালয়াছেন। 'কন্তু আমরা এ বিষয়ে 
অনেক সময় সাহায্য চাহিলে গবর্ণমেণ্ট নিজ প্রাতজ্ঞা অনুসারে কাজ না 
করিলে কোন দোষ করিবেন না 1৮... 


বহুবিবাহ বিষয়ে বিদ্যাসাগরের দ্বিতীয় পুস্তক 'বহ্রীববাহ রাহত হওয়া 
উচিত কি না এতাঁদ্বষয়ক বিচার ৷ দ্বিতীয় ASOT! প্রকাশিত হল ১৮৭৩ 
সালের ১-এপ্রিল ৷ 


করুণাসাগর বিদ্যাসাগর Ses 


করলেন স্বয়ং বাঁওকমচন্দ্র_বঙ্গদর্শনে", 
বাঢ়ে। বাঁত্কমচন্দের রচনাটি আদ্যান্ত উদ্ধার 


বাঙলা ১২৮০ সনের M 
aid : 
পণ্ডিতবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহ 


প্রায় দুই বৎসর হইল, E 
[ববাহের অশাস্ত্রীয়তা সম্বন্ধে একখানি APES প্রচার করেন। A AE 


৩৫৪ করুণাসাগর বিদ্যাসাগর 


করিবার চেষ্টা করিয়াছেন, বাস্তাবক ততটা প্রবল নহে। আমাঁদিগের স্মরণ 
হয়, হুগলী জেলায় যত গমালন ATI পরায়ণ ব্ৰাহ্মণ আছেন, 'বদ্যাসাগর 
প্রথম পুদতকে তাহাদিগের তালিকা দিয়াছেন। অনেকের মুখে শুনিয়াছি যে 
তালিকাটি প্রমাদশন্য নহে। কেহ ২ বলেন মৃতব্যান্তর নাম “সম্মিখেশের দ্বারা 
তালিকাটি স্ফীত হইয়াছে। আমূরা স্বয়ং যে দুই একাটর কথা সাঁবশেষ জানি, 
তাহা তালিকার সঙ্গে মিলে নাই। যাহা হউক, গর মহাশয়ের খ্যাতির 
অন রোধে আমরা সেই তালিকাটি যথার্থ বালয়া গ্রহণ করিলাম। তাহা কাঁরলেও, 


গারে। অর্থাৎ দশ সহস্র হিন্দুর মধ্যে একজনও' অধিবেদন পরায়ণ কি না 
সন্দেহ। এই অজ্পসংখ্যকাঁদগের সংখ্যাও যে দিন ২ কামতেছে, স্বতই 
ত ; তাহাও সকলে জানেন। কাহারও কোন উদ্যোগ কাঁরতে TR 


শাববাহর,প রাক্ষস বধের জন্য বিদ্যাসাগর 
পাঁড়বে। 


কিন্তু সে রাক্ষস বধ্য, তাহাতে সন্দেহ নাই। মম: 
দেখিয়াছি এক এক জন বার' 


উপাই এক ঘা লাঠি মারিয়া যান, কি জানি যাঁদ ভাল কায়া না হার 


"E একটা কথায় একট; গোলযোগ বোধ হয়। আমরা স্বীকার করিলাম 
SEAR এদেশে বড় চালিত: আপামর সাধারণ সকলেই বহ:পঙ্কীক Re 
উই এ প্রথা কি প্রকারে নিবারিত হওয়া সম্ভব? বিদ্যাসাগর মহাশয় যে ত) 
TR অবলম্বন কাঁরতে ইচ্ছুক, বহু র wm z ; 
T কা iem e eur শাস্তরীয়তা প্রমাণ করা তাহার 


বিরদ্ধে। তাহাতে কি selene প্রথা নিবারিতহইবাহ প্রাচীন হিন্দুশাসর 
বিশেষ সংশয়াবিষ্ট। বঙ্গীয় হিন্দ: যে সকল সামাজিক প্রথা প্রচালত 
লা তাহা সরা নি জার 
GN. লোকাল! নামার ea ee 
হইলেও প্রচলিত? যাহা লোকাচার বিরুদ্ধ তাহা শাল তাহা শা বি 
হইবে না বিদ্যাসাগর মহাশয় পকেট একবার "বিধবা হইলে প্রচলিত 
প্রমাণ কারয়াছেন; প্রমাণ সম্বন্ধে কৃতকার্যযও হইয়াছেন; অনেকেই তাহার 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৫৫ 


coat; কিন্তু কয়জন, স্বেচ্ছাপন্বক, বিধবা বিবাহের TU e Y 
SAAT অনুভূত করিয়া আপন পারবারস্থা বিধবাঁদগের AAA বিবাহ 


[দয়াছেন? কোন একজন বিশেষ শাস্রজ্ঞ, 
লইয়া লা এবং তংসপ্গো seh স্মতিশাদ্য বিষয়ক গন্য লইয়া ডি 
লইয়া বসল ধারা তাহার আচার ব্যবহারের সাঁহত Terum লউন। ক 


[বরোধী। এই ধগদাল 

বিবোধা থাকে, যা কখন ঘটে, তবে সে সমাজের TE সরে 

নাই। tng আছে, প্রাচীন ভারতে এই ধন্মশাস্ত্র সম্পূর্ণরূপে 
এখনই কাল MRICS হইতেছে। যাহারা mV 


এ কথা বলা AT বি TE acre নহি; হিন্দ পরিশুদ্ধ 


ভরসা আছে। হাই আমাদিগের কামনা তাই বালয়া, যাহা fem, ধৰ্ম্মশাস্য 
প্রচলিত থাকে, ধর্মের প্রকৃত অংশ, এবং সমাজের মঙ্গলকারক, 


Sem পরিচিত, তাহাই যে হনব পারি না। 
এ কথা আমরা স্বীকার কারের উদ্দেশ্য সম্পূৰ্ণে বনবতে eane FS m 
iE বিবাহ «d iu সেই কারণেই বহর 


বালিতে পারি না। যদ "কাট দোষ ঘটে৷ বহ্নাববাহপরায়ণ পক্ষেরা 
পারেন, “যদি আপনি য় তবে আপনার ইচ্ছামত, 


৩৫৬ কর,ণাসাগর বিদ্যাসাগর 


TO" সেই আর একাঁট বিবাহ করুক, যাহারই স্তর মৃতগ্রজা, সেই 
জার একাঁট বিবাহ করুক-যে হতভাগিনাঁকে বিধাতা বর্ষে ২ মনঃপাঁড়া 
দিয়া থাকেন, স্বামীও তাহার মৰ্ম্মান্তিক পাড়ার বিধান করুন, কেন 
DSA TIS দন, qu ete scr জন্মে নাই এই দুই 
কোটি হিন্দ মধ্যে এমত বত লোক আছে, সকলেই আর এক লোহা এর 


গলা আছে, যে এই সকল কারণে, হিন্দুগণ শাস্তা- 


2 দান করুন৷” এত? গালনীর 
করা যাইতে পারিবে বৰ্গত UT সমান 58 
দেখিয়া তত সনতৃষ্ট হইবেন খা? বোধহয় 
হইতে পারবে, ইহাতে 


NS wr “খাদের এমত ভরসা হইয়াছে যে 
পাইবেন-কেননা নথ নাড়া রর জয়া 
মিৰ, কামিনী গাঞ্গনলী প্রভাত 


০০০১১ 


একাদশে স্বাজননী 
বহুবিবাহ, দ্বিতীয় পুস্তক, ১৪৩ à সদ্যস্ব Tennis u— 
i “্বহ্যাববাহ' E" fang য় APS, ২৫২ প্‌ 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৫৭ 


ভরসা মনে করিয়া, বিবিয়ানা চাল খাট করিয়া আনিবেন। কালাতুজাঙ্গিনা 
কুলকাঁমনীগণ এখন হইতে মুখের বিষ হযে লুকাইয়া, কেবল কটাক্ষ বিষকে 
সংসার জয়ের একমাত্র সম্বল কাঁরবেন। তাঁহাদিগের মনে থাকে যেন 
“সদাস্তবাপ্রয়বাদনী!”_বিদ্যাসাগর মহাশয় প্রণীত বহযীববাহ নিবারণ বিষয়ক 
দ্বিতীয় পুস্তকে এ ব্যবস্থা খঃজিরা পাইরাছ। বিদ্যাসাগর মহাশয় ABATE 
{নবারণ জন্য এই PSS খরা ছিলেন, কিন্তু বাঙ্গালীর অদৃষ্ট সংগ্রসন্ন! 
_ আমাঁদগের পূব্বজন্মার্ত পুণ্য অনন্ত! সেই পুস্তকোদ্ধৃত SUR TCU 
বলে, বাঙ্গাল মাত্রেই অসংখ্য বিবাহ কারতে পারিবেন। বিদ্যাসাগর মহাশয় 


কিন্তু বোধ হয়, শাস্লাবলদ্বন AAS বহনববিবাহ পরিত্যাগ কাঁরতে বলা, 
বিদ্যাসাগর মহাশয়ের প্রকৃত উদ্দেশ্য নহে। বিদ্যাসাগর মহাশয় এবং তাঁহার 
যা সাহারা এক মতাবলম্বাঁ তাঁহাদের মুখ্য উদ্দেশ্য এই যে uem 
নিহত জন্য রাজব্যবস্থা প্রচার হউক। দ্বিতীয় OCS সে কথা কিছুই নাই, 


পাইয়া হিন্দ: বহুবিবাহ বা কোন চিরপ্রচালত প্রথা হইতে নিবৃত্ত হইবেক, 
এমত ভরসা “বদ্যাসাগর মহাশয় কাঁরবেন বোধ হয় না। কিন্তু রাজ ব্যবস্থায় 
পক্ষে প্রবান্তদায়ক বাঁলয়াও এ বিষয়ে ধন্াশাস্তের সাহায্য অবলম্বন দো 
আমাটদগের Sores বোধ হয় না। এ বিষয়ে রাজাবাধ প্রণীত কাঁরতে গেলে, 
আমাদের নত হওয়া আবশ্যক? না errata হইলেও কনুই 
যাঁদ তাহা শাস্্ানুমত হওয়া আবশ্যক হয়, ত এসদাস্ৰাপ্রয়বাদিনী” “ক্ষত বিট্‌ 
ares *** বিবাহ্যা কাঁচদেবতু 


হইবে তা প্রমাণ করিতে প্রয়াস পাওয়া নিষ্পরয়োজনে পারতাম কর লম 
আর একাঁট কথা এই, যে এদেশে অর্দ্ধেক হিন্দ, অর্ধেক TTA | 


ate সবাহ নিবারণ জন্য আইন হওয়া উচিত হয় তবে TUR LH 
যদ বহ ন্ধেই সে আইন হওয়া Siow! femi পক্ষে বহণববাহ মলা, 
উভয় মানের পক্ষে ভাল এমত নহে। কিন্তু বহণবিবাহ হান (বব 
বাঁলয়া, মুসলমানের পক্ষেও তাহা {ক প্রকারে দণ্ডাঁবাধর দ্বারা নিষিদ্ধ 
হইবে? রাজব্যব্থা বিধাতৃগণ কি প্রকারে বাঁলবেন, যে “বহণঁববাহ fara 


রবী কায়দা হেলে দোলে না; বিশেষ 
B x রচল বিদ্যাসাগর মহাশয়ের ন্যায় কেহ পাঁণ্ডত 
নাই, অতএব বাঁক অর্দ্ধেক প্রজাগণের {হত কারবার আবশ্যক নাই ৷” 


৩৫৮ করুণাসাগর 'বদ্যাসাগর 


আমাদিগের SD বাধতে বোধ হয়, যে ব্যবস্থাপক সমাজ এই fafaa Blea 
মধ্যে কোন Vist ন্যায়সঙ্গত বিবেচনা কারবেন না। 

অতএবু, আমাদিগের সামান্য বিবেচনায়, ধর্ম্মশান্দের দোহাই দিরা কোন 
দিকে কোন ফল নাই। তবে ইহা অবশ্য স্বীকার কর্তব্য, যে যাদি ধ্মশান্ে 
বিদ্যাসাগর মহাশয়ের বিশ্বাস ও ভক্তি থাকে, এবং যদি বহুবিবাহ সেই wey বিৰ 


বালবেন 
যে WAC অনুরোধ ধ এইরূপ কপটতা প্রশংসনীয়, আমরা তাঁহাকে বালব, 
যে সদনদষ্ঠানের উদ্দেশেই ন 


কার। ভিনি কুকার spass আমরা FENN পরম শর বিবেচনা 


: Tota 

প্রতি গম্গদ চিত্ত হইয়া তৎ প্রচারে হান" 
ইহাও বালতেছি যে বিদ্যাসাগর মহাশয়ের দার চাঁরবে মরা 
কখনই স্পর্শ করিতে ener qr Rut স্বয়ং NM UH কপটাচরণ 


ধৰ্মমশাস্মে আবচালত vietas 
ত Te aa বহুবিবাহ নিবারণের সদুগায় শি 
দে তিনি কিছু, আন্ত। ইহার "ই আমাদিগের বলবার 


র য় রর মু a 
তারানাথ তকর্বাচস্পতি, ALS রাজকুমার মার W পারেন নাই। ae 
মি তাত ame, শী etg কবিরা সাল না 


পাণ্ডতেরা 
এই অর্থ করিবেন, যে বিদ্যাসাগর বলিয়াছেন, “তোমরা কেহ কিছ- এ কথার 
* Crore স্মাঁতরয্নকে একট; ক্ষমা করিয়া স্পষ্ট বলেন নাই। 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৫৯ 


ধৰ্ম্মশাল্রে যাহা কিছু জানি তা আমিই ৷” আমরা ইহাতে দুঃখিত হইলাম। 
কেননা আমাদিগের নিতান্ত বাসনা ছিল, যে আমরা এ পাঁণ্ডতাঁদগকে বলব, 
যে “মহাশয়েরা কোন সাহসে বিদ্যাসাগর মহাশয়ের সাঁহত বিচারে প্রবৃভ 
হইয়াছেন? তিনি ধর্্মশান্তে অজ্রান্ত, আপনারা কিছু জানেন না।” আমাদিগের 
আক্ষেপ এই যে, বিদ্যাসাগর মহাশয় আমাদিগকে সে কথা বালতে অবকাশ 
দিলেন না, আপনি সকল কথা বাঁলয়া রাখিয়াছেন। 

ইহা অপেক্ষা আর একটি গুরুতর দোষের উল্লেখ কাঁরতে বাধ্য হইলাম। 
প্রাচীন বাঙ্গালীদিগের নিয়ম ছিল, এবং এখনও শ্রেণী বিশেষের লোক ভিন্ন 
সকল বাঙ্গালীদগের নিয়ম আছে, যে কোন বিষয়ের বিচারে প্রবন্ত হইলে, 


হইয়া বিচারে প্রবৃত্ত হরেন, দই চার কথার পর পরস্পরকে “পাষণ্ড” 
“ব্যালীক” এনরাধম” বালয়া সম্বোধন করেন। বাঙ্গালীর 1নম্ন শ্রেণীর 
লেখকেরাও পরস্পরের মতভেদ দৌখলে অমান, Teu মতাবলম্বীকে “মুর্খ” 
pep" “অসৎ” “মিথ্যাবাদী” এবং অন্যান্য উচ্চার্য্য এবং TAT কথায় 
আঁভাঁহত করিতে আরম্ভ করেন। তাঁহাদিগের শিক্ষা ও সংসৰ্গ বিবেচনা কারে 
তাঁহাদগের নিকট অন্য ভাষার প্ৰত্যাশা করা যায় না; ইতরে ইতরের ব্যবহার্য 
ভাষাই ব্যবহার করিবে। কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের নিকট আমরা বিচারকালে 
SHA ব্যবহাৰ্য্য ভাষারই প্রত্যাশা eis! BSR বিদ্যাসাগর মহাশয় কখনও 
দৃষণীয়া ভাষা ব্যবহার করেন নাই_এ সম্বন্ধে, তাঁহার রচনা ব্্বাবাধ 
area! কিন্তু এই ones দৌখলাম যে তিনি আত্মবিস্মত হইয়াছেন 
ASAD [মত্ত তৈলোজ্জৰলললাট বিশিষ্ট নৈয়ায়িক দিগের ন্যায় তিনি 
প্রীতবাদশগণকে গালি দিয়াছেন। কিন্তু যাঁদ এইর:প ভাষায় বিদ্যাসাগর 
Si su পরণীতর এই একটি মান চিহ্ন দেখিতাম, তাহা হইলে মনে কারতাম। 

| fees ইদানীন্তন বিদ্যাসাগর মহাশয়ের 


ছেগ্ডাচুল, এবং গোময়। অতএব যাহা পাসক নিবেদন রতেছেন, উপাস্য 
তাহাই Sex? কাঁরতেছেন, দেখিয়া যাঁদ কেহ্‌ মনে করেন যে উপাস্যের 
তাহাতেই আন্তাঁরক প্রণীত তবে তিনি maia সন্দেহ নাই। উপাসক 


bbò ^ FRA বিদ্যাসাগর 


ECT ত হইবে না। যাহারা বিদ্যাসাগর মহাশয়ের এ পদক পড়েন 
ইল বার হা এ ডন 
PESE RE E Mq লাখয়াছেন; 
“অনেকে বাঁলয়া থাকেন, তকর্বাচ্পাঁত মহাশয়ের ay আছে, কিন্তু 
quer Per নাই; নানা শাল্তে দৃষ্টি আছে কিন্তু কো ; 
বিতন্ডা কারবার বিলক্ষণ শান্ত আছে, কিন্তু মীমাংসা কারবার তাদ্‌শ ক্ষমতা 
নাই। বালতে অতিশয় va উপস্থিত হইতেছে, তান বহনাববাহ বাদ পুস্তক 
প্রচার দ্বারা এই কয়টি কথা অনেক অংশে সপ্রমাণ কারয়া দিয়াছেন” 
পুনশ্চ ৬ পচ্চায়_ 
“ফলতঃ, এই অলৌকিক আচরণ দ্বারা তর্ক বাচস্পাতি মহাশয় যে রাগদ্বেষের 
নিতান্ত বশীভূত ও নিতান্ত CUFT TH, ইহারই সম্পূর্ণ পাঁরচয় 
প্রদান করা হইয়াছে।” 


ন মন্ষ্য হউন, সাধারণের তাহাতে ইণ্ট 
বা অনিষ্ট নাই। তিনি কুলোক হইলেও, : “বিষয় কেবল এই বে তাঁহার 
Be FAR যথাৰ্থ, না যথার্থ? যাঁদ সেগনলি অধথার্থ হয়, তবে তাঁহার 
রা ANEO fet মত খাজ করা তবে তাহার 
যাঁদ সে FARTA যথার্থ হয়, তবে প্রাতিপক্ষ র 

তাহা বধার্থই থাকিবে। রাগ, দ্বেষ এবং অবিমশ্যকারতা বোধহয় পৃঁথবীতে 
এই দৈত্য উসমান প্রীত তাহার আয়োগণ না wae রত 
এই নৈতিক উীন্তরপ্রমাণস্বরুপ, গণ্গাধর কাঁবরাজ মহাশয়ের সম্বন্ধে বিদ্যাসাগর 
যাহা বালয়াছেন, তাহা আমরা য়কে উপহার 1দব। 

“যদি এরুপ বাজাজ্ঞা প্রচারিত থাকত, পূৰ্ব্বে বঙ্গদেশ বাসী অধুনা 
s STA শাস্মদশ B সাব্যবসায়ী 

কাঁবরাজ কাবরত্ন মহোদয় যে হ 


: নোকাদগকে িরোধার্য্য কারতে হইবেক; 
তাহা হইলে আমি যে সকল ব্যাখ্যা লিখিয়া vr 
এই সিদ্ধান্ত নি sete হইতে তি m E a 


ধম Ses, চিকিৎসা বিষয়ে feat 
এজন্যই নিতান্ত «fca হইয়া তাহার কমা alam নাই; 
এরূপ অসঙ্গত নিৰ্দ্দেশ কারয়াছেন।, ^ গৰ্বিত 


সা. ্ 

“ফলকথা এই, কাবরত্ব মহাশয় ata | Y 
***%, এজন্যই এরূপ অসঙ্গত ও অশ্রতপুৰ্ব ব্যবস্থা লা 
বহাত বে শান বোধ e r 
সে বাজি সাহস কিয়া দে ee 
মহাশয়, প্রাচীন ও ATT হইয়া কি বিবেচনায় 


য় অনধীত ত 
ন্মশাস্রের মীমাংসায় হস্তক্ষেপ কাঁরলেন, daro পারা যা না! 


বাক্যে, এরূপ উদ্ধত, 


করুণাসাগর বিদ্যাসাগর ous 


এই বালিয়া, বিদ্যাসাগর মহাশয় উদাহরণ স্বর্গ, প্রবোধচান্দ্রকা নামক 
অত eres হইতে একটি অশ্লাঁল উপাখ্যান উদ্ধত করার 
গ্রন্থকে কলঙ্কিত কাঁরয়াছেন। সে উপাখ্যানটি এরুপ অশ্লীল, যে বোধ হর 
মতে ইতর ceo wr উদ্ধৃত কারতে সাহস itor, 
থাকুক, রাজদণ্ডের ভর আছে। Oren মহাশরওঃ 


তাহার একট শব্দ পারবার্তত কাঁরয়া লঙ্জানুরোধের প্রমাণ দয়াছেন_ আর 
í লঙ্জাহীনা' লেখনী হইতে যেমন বাহর 


তার "বিশেষ পাঁরচয় 1দয়াছেন। 
নেন্ররোগীর উপাখ্যান ভিন্ন, গ্রন্থমধ্যে আরও একটি উপাখ্যান ২২৭ পণ্ঠায় 
আছে। যে সকল 
seme, তাহা, কদাচিৎ TATA CTA অন্দরে সহা যায়। ACE 
{বচার মধ্যে যদ উপন্যাস ন্যস্ত S37, 
বিচার নত এক শ্বাশুড়ী LOT TOPO বানী, ত ঢু র 
দক্টান্তানুকারণী, এরূপ উপাখ্যান বিদ্যাসাগর মহাশয়ের লিপি কৌশলেও 
a et তাঁহার নামের বা বসের eno ATONE বা ভন 
পাঠ্য বলয়া গৃহীত হইবে না। . 
একজন সামান্য WS এরূপ fatal, আমরা তাহাকে ভর্থসনা কারবার 
জন্য কজন সামাল নাহি এ md কতা SU কাকে ST 
অশ্লশলতাকে রাঁসকতা জ্ঞান, ইহা বং য় লেখকাঁদগের মধ্যে সন্ব'্দা দেখা 
প্ৰয়াস পাইয়া থাকি, না, কেননা 


যায়। আমরা তাহার শাসনের 
যে সাধারণ পাঠকের sod দৈনন্দিন উৎকর্ষ 


৩৬২ করুণাসাগর বিদ্যাসাগর 


কোন কারণই নাই। তাঁহার প্রথম ores উত্তরে ই'হারা যাহা লিখিয়াছেন, 
তাহার seis পরিচয় 


কর 

প্রবৃত্ত হইয়াছেন, ব এত কথা বাললাম। কেবল বঙ্গীয় সাহিত্য 

হইতে অসভ্যতা SES দুর করিবার প্রয়োজনানুরো , এসকল কথা বালিতে 
৷ বহুবিবাহ বিষয়ক দ্বিতীয় পুস্তকে যে তা 


উপসংহার কালে, আমরা বিদ্যাসাগর মহাশয়ের 
করিতেছি। তিনি বিজ্ঞ, শাস্তজ্ঞ, দেশহিতৈষী, এবং সুলেখক, 
বিহে হই QA QU তাহার নিকট অনেক বলে বা ই আমরা 

তে কত ৷ আমরা ST লিখিয়াছি; তাহা e হে 


নগর সপন বি G মতা করেছেন হলে বউ 
Tiere সম্পৰ্কে অপ্রিয় মন্তব্য করেছেন সেসব 
'হালিসহর পত্রিকা’ লিখেছে : 
“যারে পার তারে ধরে দিগাদিগ্‌ নাই, 
বাহবা বুকের পাটা বালহারি যাই। 
আবোল তাবোল বকে সকলই নীরস, 
সাগরে সাঁতার দিতে করেছে সাহস; 
কাল চোখে কচি খোকা পৰিয়া কাজল 
আপন রূপেতে হন আপনি পাগল। 


ত কলঙ্কের রেখা, 
সে দিন সহরে আসি দিয়াছিল দেখা ৷...” 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৬৩ 


প্যারা কবিরত্ব ছড়া বেধেছেন : 
“বঙ্গদৰ্শনের দর্শনশন্তি চমৎকার, 
এ দোষ দর্শনে রোষ হয় না কা'র? 
অন্ধ যে জন, নাইকো লোচন, 
সমালোচন কেন TA? 
পদে পদে দেখতে পাই, 
কৰ্ম্ম কর্তা বোধ নাই, 
ভাবরসের মা গোঁসাই, 
কেন লেখার ছল ধরে? 
দুটো একটা গল্প লিখে, 
রাধাকৃ্ণ বলতে শিখে, 
ধরাটাকে সরাসম জ্ঞান করে। 
এ আস্পদ্ধণা ক'ব কারে 
গোচ্পদ বলে না যারে, 
ডাগর সাগরে খোঁচা দিতে ভয় হল না তার? 
হতেন যাঁদ কৃপ ক ডোবা, 
তা হলেও ত পেতো শোভা, 
নদ নদী মধ্যে খুজে মেলা ভার। 
মার আপ্‌শোষে, 
কোন্‌ সাহসে, 
কি জিনিষ বেরুলো দেশে, 
সের এত অহঙ্কার 2... 
এখন গ্রন্থকর্তা ঘরে ঘরে, 


বেওয়ারিশ বাঙ্গালা ভাষা, 
ara যা’ ইচ্ছা তাই করে। 


৩৬৪ করণাসাগর বিদ্যাসাগর 


মগের TH অবিচার | 
গান ক্লথ যারা বোনে, 
তারা ভাবে মনে মনে, 
কিংখাপ কাশ্মীর শাল সে আত সহজে হয় ।...”২ 
১৮৭৩ সালের ২৬-জন 'অমৃতবাজার পাত্রকা' লিখেছে : 


éi 


তলা লই সে যে লিখেছেন তা পাঠ কৰে er 
দুখত হলাম রন থাকলেও শাম সির যা 
ববিয়ে দেওয়ার প্ৰচেষ্টা কপটাচার নয়। 


শ্যে অথবা তাঁর মতে শাস্রের পোষকতা আছে এটা গবৰ্ণমেণ্টফে 


উপদেশ দিতে পারি না।” 
কারো কারো ধারণা 'বঙ্গদর্শনে প্রকাশিত বহ বিবাহ সম্বন্ধীয় 
ba PM uud ‘ 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৬৫ 


মত সুবোধ সম্পাদক আরো একট; শিক্ষিত হলে এ ভ্রমের পুনরাবৃত্তি হবে 
না।” 
: পতিতে Bem. নানু wis সমালোচনায় বিদ্যাসাগর fee 
RIS হয়োছিলেন। ত ডকমচন্দ্র ওই প্রবন্ধ বিদ্যাসাগরের জীবদ্দশায় 
aaa করেননি | M j 
বিদ্যাসাগরের মৃত্যুর পর, ১৮৯২ সালে, প্রকাশিত হল বাঁঙকমচন্দ্রের 
"faq প্রবন্ধ। দ্বিতীয় ভাগ।” এই গ্রন্থে বাঁঙকমচন্দ্র বহুবিবাহাবষয়ক 
প্রবন্ধটি পুনমাদ্রত করলেন। কিন্তু প্রবন্ধটি অখণ্ড পুনস্দাদ্রত করেনানি। 
“বিবিধ প্রবন্ধ। দ্বিতীয় ভাগে"র “বিজ্ঞাপনে' বাঁঙকমচন্দ্র Ge প্রবন্ধাট 
সম্পর্কে লিখেছেন :“......বহ বিবাহ বিষয়ক প্রবন্ধটি অখণ্ড পুনম্ধীদ্রত করিতে 
পারিলাম না। বিদ্যাসাগর মহাশয় এক্ষণে PATO, তাঁৱ সমালোচনায় তাঁহার 
আর কোন ক্ষতিবৃদ্ধি নাই। কিন্তু তাঁহার জীবদ্দশায় কর্তব্যানুরোধে তাঁহার 
গ্রন্থ যেরূপ DIAS সাহত সমালোচনা করিয়াছিলাম, এখন আর তাহা পারা 
যায় না। কেন না, এখন তাঁহার শোকে আমরা সকলেই কাতর ৷ যাহার জন্য 
সকলেই রোদন কাঁরতোঁছ, তাঁহার কোন ত্রুটির সমালোচনা এ সময়ে সাধারণ 
সমীপে উপস্থিত করিতে পারা যায় না। অতএব যেটুকু তাঁহার গ্রন্থের" 
সমালোচনা, এবং যাহা মল্লিখিত প্রবন্ধের তাঁৱাংশ, তাহা পরিত্যাগ কাঁরয়াছ। 
যাহা গুনম্াদ্রত কারলাম, তাহা যাঁহারাই রাজব্যবস্থার দ্বারা অথবা প্রাচীন 
ধম্মশাস্ত্রের বিচারের দ্বারা সমাজসংস্কার বা সমাজবিপ্লব উপাস্থিত কাঁরতে 
চাহেন, তাঁহাদের সকলের পক্ষেই খাটে। তাঁহাদের দল এখনও অপরাজিত ও 
অক্ষুপ্ন। সেই সম্প্রদায়ভূক্ত খ্যাতি বা অখ্যাতির জন্য লালায়িত মালাবরী নামে 
একজন পারসী সে দিন একটা হুলস্থুল উপস্থিত কারয়াছিল। অতএব 
স্বগাঁয় বিদ্যাসাগর মহাশয়ের প্রতি বিশেষ শ্রদ্ধাভন্তিসম্পন্ন হইয়াও এ প্রবন্ধের 


সম্পূর্ণ বিলোপও করিতে পারিলাম না।” 
এখানেই ক্ষান্ত হননি বঙ্কিমচন্দ্ৰ ৷ বিবিধ প্ৰবন্ধ দ্বিতীয় ভাগে'র TOYS 


আলোচ্য প্রবন্ধের আরম্ভে বঙ্কিমচন্দ্র নিবেদন করেছেন: “স্বগীয়ি 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বারা প্রবার্তৃতি বহুবিবাহ বিষয়ক আন্দোলনের 
সময়ে বঙ্গদর্শনে এই প্রবন্ধ প্রকাশিত হয়। বিদ্যাসাগর মহাশয় প্রণীত বহু- 
কর্তব্যানুরোধে বাধ্য হইয়াছিলাম। তাহাতে তান কিছু বিরন্তও হইয়াছিলেন 
তাই আমি এ প্রবন্ধ আর LESS কার নাই। এই আন্দোলন ভ্রান্তিজীনত, 
ইহাই প্রতিপন্ন করা আমার উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য সফল হইয়াছিল। 
অতএব বিদ্যাসাগর মহাশয়ের জীবদ্দশায় ইহা পুনর্ম্চাদ্রত কাঁরয়া দ্বিতীয় বার 
তাঁহার বিরন্তি উৎপাদন করিতে আমি ইচ্ছা কার নাই। এক্ষণে তিনি অনরন্তি 
faka অতীত। তথাপি দেশস্থ সকল লোকেই তাঁহাকে শ্রদ্ধা করে; এবং 
আমিও তাঁহাকে আন্তারক শ্রদ্ধা করি, এজন্য এক্ষণে lee করার ওচিত্য 


বিষয়ে অনেক বিচার করিয়াঁছ। বিচার করিয়া যে অংশে সেই তাঁর সমালোচনা 
উঠিবে, দোষ 


ছিল, তাহা উঠাইয়া দিয়াছি। কোন না কোন দিন কথাটা 
তাঁহার, না আমার। সুবিচার জন্য প্রবন্ধটির প্রথমাংশ orem করিলাম। 
ইচ্ছা ছিল যে, এ সময়ে উহা পনম্দ্রত করিব না, কিন্তু তাহা না করিলে 
আমার জীবদ্দশায় উহা আর oracle হইবে কি না সন্দেহ ৷ উহা বিলুপ্ত 
করাও অবৈধ; কেন না, ভাল হউক, মন্দ হউক, উহা আমাদের দেশে আধ্দানক 


৩৬৬ করদণাসাগর বিদ্যাসাগর 


সমাজস্ংস্কারের ইতিহাসের অংশ হইয়া পাড়য়াছে উহার দ্বারাই বহু 
ae আন্দোলন নিৰ্বাপিত হয়, এইরূপ প্রাসাদ্ধি। আর এখনও 
Malabari সম্প্রদায় প্রবল_তাহারা না পারেন, এমন কাজ নাই৷” 


বিশ বছর পরে শ্ৰশন্দবাড়ি গিয়ে একজন বহ-বিবাহকারী কুলীন ভার 
বিপদে পড়োছিলেন। 


mu ঠিক চিনে ওঠা যাচ্ছে না। এই বাঁড়টাই কি? বাড়ির সামনে 
নর হলা দাড়িয়ে আছেন, কুলাঁন ভদ্রলোক তাঁকে বলার সামনে 


দের ছেলেমেয়ে দেখে গিয়োছিলাম 
বনে চর ভাও DUAE হয়ে গেছে আমার দে গেছিল 


র একখানা সুপ্দীরবাগান ছিল। 
e eis ae OR বাড়িতে আপনার বাগান 
আমি তাঁর মেয়েকে বিয়ে করোছি। 
নাট RE TRS জলা, চৰতে খতি মধ চাল 
গেলেন | তাঁর ভাবভাঁঙ্গ দেখেই কুলীন 


ন বুলীন en I করে ফেলেছেন! লজ্জায় সেসব নাশ, 
প্রস্থান করলেন কুলীন ভদ্রলোক। 


বহার বলে আর ত হাঁসি রাখৃতে নারি 
তুমি যারে মা বাললে, সে বটে তোমারি mee 


বহববিবাহ নিবারণ প্রসঙ্গো আনিবার্য'ভাবে বির 


মুখোপাধ্যায়ের নাম এসে ই 
রাসবিহার মুখোপাধ্যায় “ছেন : “আমি ফুলিয়ার TAY বিষ 
ঠাকুরের বংশোদ্ভব? এবং কাঁচাদিয়ার মহামান্য *বৈদ্যনা EN 


কুলাচাৰ্য্য থ ভূষণ 
ঘটক মহাশয়ের mifen) পিতৃকুল বহুবিবাহ কায on হইতেছেন 
মাতৃকুল বর্তমান কোলীন্য দ্বারা জীবনযাত্রা কতো নও 


ভাবক মহাশয় আমাকে বহুবিবাহ“ করাইয়া সংসার হা {তন আজ 

নক বহ-বিবাহ করাইলেই একপকার জাঁবিকা হি, বিমান 

জা সাপ আমাদের এঁহিক ও পারারিকের অনি তে 
কোলান্য সংশোধিন পুস্তকে ও সংগীতাদি র সাবস্তর 

প্রকাশ করিয়া সংশোধনের প্রার্থনা কারি” = তে সপ ৮ 
7 প্রসঙ্গে অনেক গান লিখেছেন রাসাবহারী। 


q 
| 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৬৭ 


রাসবিহারীর লেখা একট গান এখানে তুলে দিচ্ছি: 
(েহ্যাববাহকারণ acm Sis মহারাণীর প্ৰতি) 


রাঁণ গো আমরা নালিশ করি, 

এত অবিচার তো সৈতে নারি, 

পতা প্রাতিবাদী হয়ে রাখলে ঘরে কয়েদ কার, 
(মোদের) পাঁতিধনকে ae নিলে সাঁতনীরা cru 


স্বামী সব আসামী হয়ে, 

মনাগণে মারে PRTG, 

(তার) পলায়ে পলায়ে ফিরে, 

যুগান্তে ধরিতে নারি। 

তোমার কাছে মাগো ওদের গ্রেপ্তারি প্রার্থনা করি, 
(মোদের) উকীল আছেন বিদ্যাসাগর, মোল্তারীতে রাসবিহারী। 


রাসাবহারগর লেখা আরেকাট গান : 
(কুলশন তনয়াগণের GIS) 


(হায়) কি বিপদ্‌সাগর মোদের বিদ্যাসাগর কাতর হল। 
হারে নিদারুণ বাধ আর বা কি বাঁক রল। 
লর্ড মেও উৎসাহ] ছিল, (তারে) অকালে কালে হারল, 


কালীকৃষ্ণ কৃষ্ণ পেল, 


(মোদের) কপালেই সকল হল। 


আমাদের যে দুঃখের সারি, 
গেয়ে বেড়ায় বাড়ী বাড়ী, 
(হায়) আমাদের সে রাসাঁবহারা, 
আকালের কবলে পল। 

কত কত সভা হল, 
(মোদের) মনে যত আশা হল, 
সকাল মনেত রল। 
কোথা হে GMP, > 
(মোদের) ঈশ্বরে আরোগ্য কর, 
দুখিনীদের দুঃখ হর, 
অবলারা মল-মল। 


রাসাবহারণ প্রণীত কৌলান্যাবষয়ক একখণ্ড otros পেয়ে বিদ্যাসাগর 


রাসাঁবহারশকে একখানা চিঠি লিখেছেন ৷ চিঠিখানা তুলে : 


“অশেষ TERPS AT বাব রাসাবিহারী মুখোপাধ্যায় মহাশয় মদেকসদর়েষ, 


ণমাবেদনম্‌ | আপনকার প্রণীত TF একখণ্ড APSF 


সাদরসম্ভাষ 
পাইয়াছি। আমার পুস্তক xe হওয়ার ACT এই পুস্তক পাইলে আমি 


৩৬৮ 
তন্মধ্যে ইহার আদ্যল্ত সন্নিবৌসত 


কর,ণাসাগর বিদ্যাসাগর 


পাঠ করিয়া পরম আহয্রাদিত হইয়াছি 


সনব সাধারণের জন্য যে আবেদনপ ays হইয়াছে, তাহাতে আর কিছ 
পারবর্তিত করিবেন না। 


যেরুপ হইলে কর্তৃপক্ষের আঁভমত হইবে তদনরুপ 


করা হইয়াছে। 


গর আবেদন 


পত্ৰ পারিবর্তন আবশ্যক বোধ হইল 


করিতে পারেন। অন্ত্য সমস্ত মঙ্গল মহাশয়ের সব্বাঙ্গীন মঙ্গল সংবাদ 


প্রদানে আজ্ঞা হয়। ব্যস্ততাবশতঃ ভাল করিয়া পত্র লিখিতে 
পারিলাম না। জট গ্রহণ করিবেন না, 


বিদ্যাসাগরের সঙ্গে দেখা করেছেন 
সমাদরে গ্রহণ করেছেন বিদ্যাসাগর 


যেমন কপিলের অভিশাপে সগরসন্তান 


রূপ দেবীবরের 


কুপ্রথাতেও আমার 


কিমধিকমিতি। 
অনঃগ্রহাকা্কিণঃ 
শ্রীঈশ্বরচন্দ্র spe i 


রাসাবহারী। এবং রাসাঁবহারশকে পরম 


মনখোপাধ্যায় লিখেছেন : « *ডতবর Aas ঈশ্বরচন্দ্র 
B Eu খছেন আনত Sat 


সমনদয়ের অধঃপতন হইয়াছিল, সেই: 


পুর্ব পিতামহ সকলের অধঃপতন 


করুণাসাগর বিদ্যসাগর ৩৬৯ 


একটি সাগর আনয়ন মানসে, কলিকাতায় উপস্থিত হইয়াছি। যাঁদ দেবীবরের 
কলুষিত প্রথা পরিত্যাগ করিয়া প্র কন্যার আদান প্রদান কালীন এই সাগর 
নয়া উপস্থিত হইতে পারি, তবে আমার িতৃদেবেরাও যে অপত্যকৃত পাপের 
ভোগ হইতে TS হইবেন তাহার সন্দেহ নাই। আমি এই কথা বললে 
বিদ্যাসাগর মহাশয় উচ্চৈঃস্বরে হাস্য করিয়া সন্তুষ্ট চিত্তে উপস্থিত হইবেন 
এবং be কাধের সাহায্যাৰ্থে ২০০ শত টাকা প্রদান করিবেন বাঁলয়া 
অঙ্গীকার PAEA 

ভাওয়ালের রাজা কালীনারায়ণ রায়কে লেখা বিদ্যাসাগরের একখানা চিঠি 


উদ্ধৃত করি : 


ORS রাজা কালী নারায়ণ রায় TRIS মহাশয় 
মদনযগ্রাহকেষ্দ্ 
জয়দেবপুর, ভাওয়াল, ঢাকা ৰ 
বনয়বহুমাননমস্কারপুরঃসরং fata, তারপাশা নিবাসী Blas 
রাসাঁবহার মুখোপাধ্যায় কালকাতায় আসিয়াছেন। তাঁহার নিকট SETA 
কুলীনাঁদগের মধ্যে সাব্বদ্বারক বিবাহ প্রচালত কারবার aie তিনি 
উদ্যোগী হইয়াছেন এবং স্বয়ং ATA সেই প্রথা অবলম্বনে প্রবৃত্ত হইবেন 
স্থির কাঁরয়াছেন। তান কাঁহতেছেন এবিষয়ে মহাশয়ের সম্পূর্ণ যত্ন উৎসাহ 
ও মনোযোগ আছে। এই ব্যাপার সম্পন্ন হইবার বিষয়ে মহাশয় যে 
যত্ন কারবেন সে বিষয়ে আমার অণমান্র সন্দেহ নাই। মুখোপাধ্যায় মহাশয়ের 
আঁভপ্রায় এই, উল্লিখিত কাৰ্য্য সমাধা কালে আমি উপস্থিত থাঁক। আম 
তাঁহার অনুরোধ রক্ষা কারতে সম্মত আছৈ কিন্তু মহাশয়ের অভিপ্রায়সুচক 
পত্র না পাইলে, আমার তথায় যাইতে সাহস হইবেক না। মহাশয় অনগ্রহপুত্বক 
এ বিষয়ে উপদেশ প্রদান করিলে, আমি তদন:সারে কাৰ্য্য কারতে প্রবৃত্ত হইব। 
আমি আর ১০।১২ দিন কলিকাতায় আছি, তৎপরে কার্যবশতঃ স্থানান্তরে 
যাইব । আমার অভিলাষ এই যাইবার পূর্ত মহাশয়ের অভিপ্রায়সনচক অনঃগ্রহ 
লা প্রাপ্ত হই। 
আমি আবাঢ় মাসে আতিশয় অসুস্থ হইয়াছিলাম, এক্ষণে অপেক্ষাকৃত 
সংস্থ হইয়াছি। মহাশয়ের AAT মঙ্গল সংবাদ দ্বারা পাঁরতৃপ্ত কাঁরতে 
আজ্ঞা হয়, কিমাধকাঁমাত ১৯এ পৌষ ১২৮২ WU! 
অনঃগ্রহাকাঁজ্ষিণঃ 


একই চিঠি পাঠালেন আরো তিনজনকে : জাজিপাড়ার তারাপ্রসন্ন রায়কে, 
ভর রাসাবহারী রায়কে, কালীপাড়ার শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় 
ধূরীকে yee 
বহুবিবাহ বিষয়ে বিদ্যাসাগরের ইচ্ছা পূর্ণ হয়নি, বহনবিবাহের বিরুদ্ধে 
* কোনো সরকারী আইন পাশ হয়নি। 
R. W. Frazer লিখেছেন : 
“One task Vidyasagar had set his hand to he had to leave 


unaccomplished. He endeavoured in vain to put an end to the 


২৪ 


ego করুণাসাগর বিদ্যাসাগর 


৷ লোক, তাহারা সংস্কৃত 


পনেরো 


বিদ্যাসাগর প্রমাণ করেছেন, আমাদের শাস্ত্রে বিধবা-বিবাহের বাঁধ আছে 
এবং বহ্যাববাহের বিধি নেই। আগেই বলা হয়েছে, বিধবাশীববাহ এবং বহন 


বিবাহ সম্পর্কে বিদ্যাসাগর সাকুল্যে চারখণ্ড বই লিখেছেন ৷ 
অনেক পণ্ডিত একমত হতে পারেনান 'বদ্যাসাগরের সঙ্গে। কয়েকজন 


হইল’; ' ব্রজবিলাস'; শীবধবাবিবাহ ও যশোহর-হিন্দধন্মরাক্ষিণী সভা’; 


'রত্রপরীক্ষা"। 

এখানে বলা দরকার, দ্বিতীয় সংস্করণে শীবধবাঁববাহ ও যশোহর-হিন্দনধর্ম্ম- 
রাক্ষিণী সভা'র নতুন নাম হয়েছে। নতুন নাম : "বিনয় amer! 

যা-হোক, ‘আঁত অল্প হইল, ‘আবার আঁত অল্প হইল’ এবং 'ব্রজাবলাসে'র 
লেখক কে? ওই বই তিনখানায় লেখকের নাম লেখা আছে : 'কস্যাঁচৎ উপযন্ত 


ভাইপোস্য | 
শব ও যশোহর-ীহন্দধর্্মরক্ষিণী সভার লেখক PPADS 
তত্তান্বোষণঃ' | 


রত্বপর ভ qu 
feng ‘কস্যাচৎ GAS ভাইপোস্য', ‘কস্যচিৎ তত্ত্বান্বোষণঃ' কিম্বা ‘কস্যচিৎ 


উপযনন্তেভাইপোসহচরস্য তো আর সাত্য-সাত্যি কোনো লেখকের নাম হতে 
পারে'না। নিশ্চয় ওই বই পাঁচখানা কেউ বেনামীতে লিখেছেন ৷ 


কে লিখেছেন ত? 
আসছে যে ওই পাঁচখানা বই স্বয়ং বিদ্যাসাগরের 


এইরকম প্রাসদ্ধি চলে 
চলে না। মজলিশী মেজাজে, 


বেনামী রচনা ৷ 
অগাধ-অপার শাস্ত্রজ্জন ছাড়া অমন বই লেখা 
যেমন সোহাগা, শাস্তজ্ঞানের 


হাল্কা চালে লেখা | রঙ্গরসে STS । সোনার সঙ্গে 


সঙ্গে তেমান এসেছে TATE | 
প্রজবিলাস' % পরীক্ষা" ইত্যাদি গ্রন্থের রাঁসকতা সম্পর্কে কৃষ্ণকমল VUL 


ut বলেছেন : «এই রাঁসকতা সে কালের ঈশ্বর TUS বা SLUT) CHINA 


I ন কথা বড় একটা বুঝেন না; সুতরাং তাঁহারা 
বিদ্যাসাগরের এই রসিকতায় আমোদ পাইবেন না। আর ব্রাহ্মণপাণ্ডতগণ 


তাঁহাঁদিগের : remm এ দেশে এই সকল গ্রন্থ র রর 
লো , যাদি ফ্ুরোপে হইত, তাহা হইলে এ 


একপ্রকার কচুবনে মুক্তাছড়ান হইয়াছে; ` 
একার 5 বিয়া a ome তে uH A না পতি, 
বিদ্যাসাগরের নাম এক্ষণে বদ্যাবস্তার 


৩৭২ করুণাসাগর বিদ্যাসাগর 


তার wwe তদ্রুপ উচ্চ 
স্থান অধিকার করিত, সন্দেহ নাই Ph 

্রীপ্রমথনাথ বিশী লিখেছেন: “ঈশ্বরচন্দ্র কেবল ‘বিদ্যাসাগর বা করুণা- 
সাগর নন, রসসাগরও CUR, বাংলা দেশের অন্যতম শ্রেষ্ঠ Wit তান, আর 
Polemics - রচনার যে তিনি রাজা-বোধ কার সে দাবী আজ আর কেহ 
অগ্রাহ্য PIAA না। রামমোহনকে অনেক Polemics {লাখতে হইয়াছে, 
বিদ্যাসাগরের Wit -এর কিছু পাইলে তাঁহার রচনা আজও উপভোগ্য হইয়া 
13 বিরাট ও বিচিত্র TATA একটি বিশিষ্ট রূপ 


পারের যে অংশ অশ্রবতে বিগাঁলিত হইত_এইসব রচনায় তাহারই TITS 
TAL মজলিশী মেজাজ, ক্ষণরধার বদ্ধ, খ্লেষচাতুর্ ও অগাধ শাস্র- 
জ্ঞানের সমবায়ে এগুলি রাঁচত। এ শ্রেণীর রচনা বাংলা সাহত্যে লোপ পাইতে 
3 ; কেননা STAT শুভ যোগাযোগ প্রায় আকস্মিক ব্যাপার, সচরাচর 
ঘটে, না।, বিদ্যাসাগরচবিন্রর সমগ্রতা জানবার পক্ষে এগুণ sem 
অপাঁরহার্য।৮০ 


প্রবৃত্ত | তাহাদের এত করিবার "MP এ যে, গ্রামে অধ্যাপক 
রাহলেন, ব্যবস্থার জন্য অন্য স্থানে যাইতে না। দুর্ভাগ্য বশত 

: : 3 তাঁর 
কাছে ব্যবস্থা চাহলে, তিনি, পথি হট্‌কাইয়া, হয় বাৰ্ণ: 


র য় একটা উল্টা আনিয়া 
সেইরূপ বিদ্যালঙ্কারও, তাড়াতাড়, অনেক বিদ্যা গেটে পঢ়ারয়া i 
Damen, এখনও সব সাজান হয় নাই। বত দিন সাজান না হইতেছে শু 
দিন এইরূপ হইবেক; সাজান হইলে, আর কোনও গোলযোগ থাকিবেক না’ 
“তহবিলে টাকা নাই, খাজনা দাখিল হইতেছে না; এজন্য, জমীদার 
দেওয়ানাজিকে ডাকাইয়া কাঁহলেন, আর সময় নাই, খাজনা দখলের দু 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৭ত 


কারতেছ। দেওয়ানাজ কাঁহলেন, আপান সেজন্য উদ্বিগ্ন হইবেন না। পরে, 
খাজনা দাখিল বিরহে, জমাদার + লাটবন্দী হইলে, জমীদার আবার দেওয়ানাঁজকে 
ডাকাইলেন; তিনি আবার অভয়প্রদান কাঁরলেন। খাজনা দাঁখল হইল না; 
জমীদারী ধথাকালে নিলাম হইয়া গেল। নিলামের সংবাদ শুয়া, বিষন্ন ও 


রয় নিয়া, রর 
আনার ৰোলে 'পটোল!! পটোল ত ভদ্র লোকের খাদ্য নয়। কিন্তু, বোলে 
আদান পোল ছিল, বাব; wor Sp সকল THAR খাইলেন, এবং eT 
Ta Ge তরকাঁর বড় মন্দ নয়। তখন উমেদারেরা কহিলেন, গন 
CUN IIT রাজা; পোড়ান, ভাজুন, AUT দেন, ডানায় দেন, চড়চড়িতে দেন, 
রক দেন, ছোকায় দেন, দম্‌ করুন, কালিয়া করন; সকলেই উপাদের হয়; 
বেন্ত দু” এমন উৎকৃষ্ট তরকারি আর নাই। বাব; কাঁহলেন, তোমরা কে 
লোক? যেই আমি বলিলাম, পটোল ভাল তরকারি নয়, অমন তোমরা 


অন্যায় আজ্ঞা করিতেছেন; আমরা র 
vem ede জু আপনি যাহাতে কেন সুহাই আমাদের সব 


ems FST এই উত্তর শুনিয়া, বাব রূত্তর হইলেন ৷” 


বাটতে মান রর বাহন, কি বিয়া আপাঁন এমন ব্যবস্থা দিলেন; 


৩৭৪ করুণাসাগর বিদ্যাসাগর 


পোড়াইবার দরকার হয়, তুলিয়া পোড়াইতে পারিবেক; fare, যাদি পাইতে 


D $ AIT; ছেলেগু t 
GA বাগীশ ঈষৎ হাস্য কৰিয়া 'কাহিলেন, আরে হাব, তই সে mem 
কেন; আমি বাঁদ না SÈN, কার বাপের সাধ্য, আমায় বুঝায় 1 


সকল লোকেই অবাক হয়েছে ও কহিতেছে, তাইত হে! তারানাথটা di 
সের জানি কিয়া বেড়ার। কথায় কথায় বলে, টনি হয গানা ক! 
জানেন, [ন UR; আমি বই, সংস্কৃত আর' কে জানে? বাহডত আমি 
জানেন, তাঁহারা কিন্তু বলেন, তারানাথ কেবল মুখে পাণ্ডত; তাঁর মুখের 
জোর যত, বিদ্যার জোর তত নয়।”> 


বার মধ্যে কাহাকেও মান জ্ঞান করেন না। তিনি সিদ্ধান্ত 
করিয়া গাখিয়াছেন, সংস্ৃতবিদ্যা কেবল তাঁর পেটেই creme তছে। 
খড় অনেক আহার অৰ্থাৎ সংগ্রহ কারয়াছেন, যথাৰ্থ বটে; কিন্তু সংস্কৃতবিদ্য 
বাধন NE দ্রব্য, হজম করিতে পারেন হ; সুতরাং, অপচার ও 
রাধমান হইয়া রহিয় PUT মধ্যে যে নিঃসরণ হইতেছে, তাহার সৌরতে 
সমস্ত দেশ আমোদিত কারিতেছে।”০ 


নরকে ' ; যত Ure বাররিলাদিন 
SIT নরকে যাইবেন; স্বৰ্গে যাইবার মধ্যে, > ` , 
বিদ্যাবাগীশের পাল ॥ সনতরাং, অতঃপর sei a আপনাদের মত টাকিকাটা 
সব্বাংশে বাঞ্ছনায়’।”১১ 


+ TOL, শ্ৰীমান্‌ ভুবনমোহন 
বিদ্যারত্বকে নবদ্বাপচন্দ্র অর্থাৎ নাদিয়ার চাঁদ afer . 
০০০০০ 


করুণাসাগর বিদ্যাসাগর . ৩৭৬ 


দৌড়ও উভয়ের একই ধরণের। FLOAT, উভয়েই নবদ্বীপচন্দ্ৰ অর্থাৎ নাদয়ার 
চাঁদ বলিয়া প্রতিষ্ঠিত হইবার যোগ্য পাত, সে বিষয়ে সংশয় নাই। কিন্তু, এ 
পর্যন্ত, এক সময়ে দুই চাঁদ দেখা যায় নাই। সত ং, এক জন বই, দুজনের 
নাঁদয়ার' চাঁদ হইবার সম্ভাবনা নাই। কিন্তু, উভয়ের মধ্যে, এক জন এক বারেই 
বাণ্চিত হইবেন, সেটাও ভাল দেখায় না; এবং এ উপলক্ষে, দুজনে BRIS 
«Pops eie মারবেন, সেটাও ভাল দেখায় না। এ জন্য, আমার 
বিবেচনায়, সমাংশ করিয়া, দুজনকেই, এক এক অদ্ধচন্দ্র দিয়া, সন্তুষ্ট কারিয়া, 


fant করা উঁচিত।”৯২ 


“ঁকছ কাল পর্বে এই পরম পবিত্র গৌড়দেশে, কৃষ্ণহারি ?শিরোমাঁণ নামে, 
এক ares আঁত প্রসিদ্ধ কথক আবিভূতি হইয়াছিলেন। যাহারা তাহার 
কথা wen সকলেই মোহিত হইতেন। এক মধ্যবয়স্কা বিধবা নার, প্রত্যহ, 
তাঁহার কথা শ্যানতে বাইতেন। কথা “LIAM, এত মোহিত হইয়াছলেন, যে 


তানি, অবাধে, সন্ধ্যার পর, তাঁহার বাসায় গিয়া, তদীয় ডু 
এ বিধবা রমণী গুণমাঁণ 


exc অশেষাবধ দোষ কীর্তন করিয়া, পারশেষে কাহয়াঁছলেন, ‘যে নারী 
পর পুরুষে উপগতা হয়, নরকে গিয়া, তাহাকে, অনন্ত কাল, যৎপরোনাঁস্ত 
শাঁসতা'ভাগ কারতে হয়। নরকে এক লৌহময় শাল্মাঁল বক্ষ আছে। তাহার 
স্কন্ধ দেশ, আঁত STEA দীৰ্ঘ কণ্টকে পারপূর্ণ। যমদতেরা, ব্যাভচারণীকে, 
নেই onea শাল্মাল বৃক্ষের নিকটে লইয়া গিয়া, বলে, তুমি, TUM, 

গাঢ় আলিঙ্গনদান 


অন্নতাপ FIAT থাকে। এই সমস্ত অনুধাবন কারিয়া, কোনও রই, 
আঁকাণ্চিংকর, ক্ষাণক সুখের অভিলাষে, পর পুরুষে উপগতা হওয়া উচিত 
নহে’ ইত্যাদি৷ 

ব্যাভচারিণশর ভয়ানক তভোগবঢন্তান্ত শ্ৰবণে, কথকচূড়ামাঁণ *শরোমাঁণ 
নাহার Repi, তরে ও কয়ে TEES হইয়া, প্রতিজ্ঞা করিলেন বে 
মহা তাহার আর চায়া মাই SEMA, আর আনি, TTD, পর 
Cie হানা? সে দিন, সন্ধ্যার পর, তানি, গু aw, PCIE মহা 
উপাগতা viva হইয়া, যথাবৎ জার আর পরিচর্যা কৰলেন) বিত ভগা 
বাসে ত. তাঁহার চরণসেবার জন্য, যথাসময়ে, তদীয় HATER প্রন 
কাঁরলেন না। 

বামণি মহাশয়, রদ, বরং ee atas 
অধৈৰ্য্য হইয়া, তাঁহার 'নামগ্রহণ MAF বারংবার ST রতে ৷ 

e হইয়া, দ্বারদেশে দণ্ডায়মান রাঁহলেন; এবং, 


সেবাদাসী, গৃহমধ্যে প্রবিষ্ট না 
সসবাদাস হস ইরা, em, লোচনে, শোকাবুল বচনে কাহিলেন, প্রভো! 


৩৭৬ করুণাসাগর বিদ্যাসাগর 


য়া, আমায় ক্ষমা করুন । শিমুল গাছের উপাখ্যান শুনিয়া, আমি 
57 আপনকার চরণসেবা কাঁরতে, আর আমার, কোনও 
মতে প্রবৃত্তি ও সাহস হইতেছে না। না জানিয়া যাহা কাঁরয়াছি, তাহা হইতে 
সেবাদাসীর কথা শদানয়া, পণ্ডিতচড়ামাণ শিরোমাঁণ মহাশয় শয্যা হইতে 
গান্রোথান কাঁরলেন; এবং দ্বারদেশে আঁসয়া, সেবাদাসীর হস্তে ধাঁরয়া, সহাস্য 
মুখে কাঁহলেন, ‘আরে পাগল! তুমি এই ভয়ে আজ শয্যায় যাইতেছ না? 
আমরা, পূর্বাপর, যেরুপ বাঁলয়া আসিতোঁছ, আজও সেইরূপ বালয়াছ। 
সমল গাছ, পুবে, ATA ভয়ঙ্কর ছিল, যথার্থ বটে; কিন্তু শরণরের ঘর্ষণে 
ঘর্ষণে, লৌহময় কণ্টক সকল ক্রমে ক্ষয় পাওয়াতে, সমল গাছ তেল হইয়া 
গিয়াছে; এখন, আলিঙ্গন কাঁরলে, সৰ্ব্ব শরীর শীতল ও' পলাকত হয় এই 
বাঁলয়া, অভয়প্রদান ও প্রলোভনপ্রদর্শন AS, শয্যায় লইয়া "গিয়া, গমণমাণ 
[শরোমাঁণ মহাশয় তাঁহাকে, "pce, চরণসেবার প্রবৃত্ত FAA 


ণণুমান্ত সংশয় নাই। আমাদের সমাজে, গোহত্যা 
ও Sara আঁত উৎকট পাপ বালয়া পরিগণিত হইয়া থাকে। men উস, 
ব্রজাবলাস লিখিয়া, কোন পাপে eps হইয়াঁছ, বালতে পাঁর ay prs 
“এক দিন, বিদ্যাবাগীশের অধ্যাপক, নদীতে 
কারতেছেন; 'বদ্যাবাগীশ নদীর তীরে 
লন, একটা কুমার তাঁহার অধ্যাপককে আক্রমণ 


NS তছে। 

সাতিশয় শঙ্কিত হইয়া, স্বীয় অধ্যাপককে ASS 

রবার কহিলেন, "RET, সাবধানো তব, মহণলতা আয়াত; গুরুদেব! 
সাবধান হউন, একটা মহলতা 


তছে। র্‌ 
নিতেন, মহীলত শব্দের অর্থ কে'চো; কে'চো আসিতেছে সে গন্য ক 
আবশ্যকতা কি? এই ভাবিয়া তিনি, নিঃশঙ্ক চিত্তে, নদশতে 
হন কারতে লাগিলেন; ইত্যবকাশে, Fok য়া তাঁহার প্রাণসংহার 
dd আভিধানাবদ্যার ঈদ্‌শ সব্ববাংশে প্রশংসনীয় উৎকৃষ্ট উদাহরণ আঁত 


রসে এক বিদ্যাবাগাশপারবার ছিলেন। বিদ্যাবাগণশেরা চারি 
Al চার সহোদরই 1বদ্‌ নৈয়ায়িক। জোষ্ঠের স্বগ্ৰামেই চতুচ্পাঠী 
ছিল; মধ্যম, তৃতীয়, ও কানষ্ঠ কাঁ 4 ত 
eu S : Made বা amaa, অধ্যাপনা কাঁরতেন। 
সেরেস্তাদার এ গ্রামে বাসা কারয়া 


আম ধন্মপ্রমাণ বালতেছি, আমি, কাঁস্মন্‌ কালেও উহাদের asics প্রবেশ 
কাঁর নাই; গ্রামের যে সকল লোক আদালতে উপস্থিত আছেন, তীহাদগকে 
চু জিজ্ঞাসা করিলে, আমি Fewer visus লোক, জানিতে পারিবেন। হাকিম 
উপস্থিত গ্রামস্থ লোকাঁদগের দিকে দুণ্টপাত কৰিবা মাত, তাহারা Grey 


নহে ৷ আমরা সেরেস্তাদার মহাশয়কে সাবশেষ , উনি সেরূপ প্রকাতির 
ও সের্‌প চাঁরত্রের লোক নহেন। 'িদ্যাবাগীশ য় উপর ওরুপ 
দোষারোপ করিতেছেন কেন, কুবিতে পারিতোঁছ না। আপান এ 
কথায়, কোনও মতে, বিশ্বাস কারবেন না। 

এই সকল কথা MIA, হাকিম 'বদ্যাবাগশাঁদগকে বাললেন, সেরেস্তাদার 
আপনাদের বাটীতে রয়াছে , ইহা প্রমাণ দ্বারা প্রতিপন্ন করুন 
নতুবা, কেবল আপনাদের কথায়, আম র কারতে পারব 


“রাজা কৃষ্ণচন্দ্ৰ বাহাদুরের অধিকার কালে, নবদ্বীপে কেনারাম 
কেবলরাম নামে, দুই সহোদর ছিলেন।...কোনও বিশিষ্ট কারণ বশত্ঃ — 
রাম, কেনারামের উপর অতিশয় কুপিত হইয়া, কৃষ্ণনগরের রাজবাটীতে উপাস্থিত 
হইলেন, এবং রাজা বাহাদুরের সহিত সাক্ষাত কৰিয়া শনবেদন 


কেবলরাম বিদযাবাগাশের প্রার্থনা শ্রবণ ও কাতরতা দর্শন কাঁরয়া, রাজা 
আপনকার সঙ্গে, এক পদাতিক পাঠাইব। আপনি আপনকার জ্যেষ্ঠকে দেখাইয়া 
দিলে, পদাতিক তাঁহাকে লইয়া আসিবেক; এ সঙ্গে আপনিও আসবেন; 
OSER কথা শিয়া, যদি তাহার দোষ দেখিতে পাই, সমুচিত দণ্ডাবধান 
রব | 


রর. 


| 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৭৯ 


পর দিন প্রাতঃকালে, কেবলরাম, পদাতিক সমভিব্যাহারে, নবদ্বীপ অভি- 
মূখে যাত্রা কারলেন। কিয়ং দূর গিয়া, প্ৰস্লাবের উদ্রেক হওয়াতে, পদাতিক 
রাস্তার ধারে প্রদ্রাব করিতে বিল; কেবলরাম সেই দিকে দষ্টপাত করিয়া 
পবেশনস্থানাট নিম্ন; 


suem, তুমি xcu শিরোমণি) 
হওয়া, কোনও মতে, সম্ভাবত 


নহে। তুমি কি রূপে পাকের কার্য সম্পন্ন কর, বাধতে পারিতেঁছ না! 


কেবলরাম িদ্যাবাগীশের মুখে প র ৰ 
নত হইয়া, অন্য এক পদাতিককে ARE করিয়া, তাহাকে, বলিয়া দিলেন, 
wi পাব কাঁরতে হয়, এমন স্থানে বাসবে, যেন বিদ্যাবাগীশ, দেখিতে না 
মা তক, যে আজ্ঞা মহারাজ, বিয়া, কেবলরাম বিদ্যাবাগাঁশের সহিত 


প্রস্থান করিল। 
কেবলরাম যে সময়ে বাটীতে উপস্থিত হইলেন, সে সময়ে কেনারার 
কাঁহলেন, 


স্নানান্তে আহক করিতে বাঁসয়াছিলেন। কেবলরাম পদাতিককে 
“ভোঃ TAAL? | পদাতিক TITS পারল না। তখন কেবলরাম [439 হইয়া 
fece ভুমি কেমন পদাতিক হে; শব্দপ্রয়োগ কারলেও Wia কারিতে পে 
ক হরেন, uw পরে, পদাতিক Aas পাৰিল, বিনি আহিক কারিতেছেন। 
নই তাহার আসাম ৷ তখন সে কাঁহল, মহাশয়, অত ব্যস্ত হইতেছে CET 
SIN ears হইলে আমি রাজবাড়ীর হুম জারা করিব এই 
উদার আরা অত্যন্ত কুপিত হইয়া কাহলেন তুমি অতি অক বান) 
তোমা দ্বারা আমার অভিপ্রেত সম্পন্ন হওয়া sth 
তোম বারাহ পূনরায় রাজদরবারে উপস্থিত হইলেন, এবং রাজাকে কহিলেন, 
মহারাজ, যবন পদাতিক ব্যাতরেকে, আমার কার্য সম্পন্ন হইবেক না রাজা, 
মহান অবগত হইয়া, ঈষৎ হাস্য করিয়া, তদীয় প্রার্থনায় সম্মত হইলেন 
A দন প্রাতে, যবন পদাতিক লইয়া, কেবলরাম বাটীতে উপস্থিত হইয়া 


পদাতিক কেনারামকে বাল, ও ঠাকুর, নেমে 
যাইতে হইবেক। কেনারাম, তাহার কথা গ্রাহ্য না কারয়া, 
লাল বশে পদাতিক, কুপিত হইয়া, কহিল, ও অমুকের ভাই, জাল 
লালে তা হা অধীন ভাষায় ভাঁগন উচ্চারণ পক, পা 
এই কথা বলাতে, কেনারাম, ক্রোধে অন্ধ হইলেন, এবং আহিক পারত্যাগ 


, 


- পৰ্ব্ব'ক, র 
আতিশয় ব্যতিব্যস্ত হইয়া পাঁড়লেন; অবশেষে, 


তাহা স্থির কারতে না পারিয়া, আতশর 


3 দিবেন, তদনুসারে র প্রায়শ্চি্ত 
র দির পাপমেচন হইবেক; এ বলাৎকার, তোমার Ree ee 
নহে, ইত্যাদি 1৮১৭ 


জানেন যে, তাঁহার কথ টহাস-তামাসার কি একটি অদ্ভূত শক ৰং ত হা 
দেবপ্রসাদ সব্বাধকারী লিখেছেন: “বিদ্যাসাগর মহাশয়ের বাদংড়বাগানের 
অর্থব্যয় করিয়া, কত সময় ও পরিশ্রম যে সে অদ্ভুত লাইরেরণ 
হাত হইয়াছিল তাহার ধারণা করা সম্ভব নহে, যে ’ বাংলা, সংস্কৃত, 
নক কল ভাষাতেই নন্দা শাস্যেরই aug mae a T > 
কির হর ভন ক ভন্ত রয়া- 
লেন_-“এত খরচ করি এ সকল বাঁধাইয়া আনিবার প্ৰয়োজন কি?” 
উর সা Dm কি?” 
Ae এত eR কাযা অর্থ নিতে বিদ্যাসাগর 
কারবার বাহ লেনে তেমনই পা কেন 


বাড়াজ্যে মশায় তার সম্পাদক ছিলেন সেখানে এক দিন হা বে 
arg উমেশচন্দ্র বন্দ্যো পাধ্যায়, Mr, W, ৮ sd 


"bu, তিনি সে সভায় ছিলেন তান: এ ন সুপাঁরাচিত বন্ধা 
ছিলেন। ইংরাজী ভাষা তাঁর প আয়ত্ত i অংপাঁরাচিত 


ন S« TSU কেন, ইংরাজী চলন- 
বলনও বেশ নিখতভাবে অনুর, করেছিলেন। তাঁর বন্ধ Stace ন্দ্ৰনাথ বস; 


+ তত 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৮১ 


মশায় বলোছিলেন, “ইংরাজী ধরণ এমন সম্পূর্ণভাবে নিতে, বাঙ্গালীর মধ্যে 
আর কেউ পারে নি। ARTA নাকবাড়াও দস্তুর মত ইংরাজ! কায়দায় FACON | 
বলাতে জন্মানর অধিকারে অধিকারী কর্‌বার জন্য তিনি এমন সব পন্থা 
অবলম্বন FICE যাতে তাঁর সন্তান বিলাতে ভূমিষ্ঠ হয়। বাস্তাবক পক্ষে 
তখন সাহেবিয়ানারই যুগ ছিল ৷ আমাদের ছাত্রজীবনে আমরা তখন ইংরাজী 
ছাড়া বাঙলা একরকম বলৃতামই না। কোথাও কিছ? বলতে হলে সকলে 
মুখস্ত করে যেত, অন্য বই থেকে চুরি করে সকলে TAU! তাতেই খুব 
বাহবা পাওয়া যেত। অনেকেই অবশ্য নিজে নিজেই কিছ; বলতে পার্‌তেন। 
এ হেন ইংরাজীয়ানার যুগের অধিবেশনের সভাপতি [ছিলেন-_বিদ্যাসাগর 


সবাইকে সেখানে হাসাতে লাগলেন। এক এক জনের বন্তৃতা হয়ে যায় আর 


তিনি অন্য এক 
বল বাবা, বল তুমি একট; বল!” তাঁর বলবার এমনি ভঙ্গিমা যে প্রতি কথার 


হাঁসির ধম পড়ে যেতে লাগল তাঁর জন্য তামাক এল, তিনি TRA তামাক 
খেতেন। আমার কিন্তু খুব বিরান্তিকর হয়োছল। মনে হ'ল, ইনি পাগল না কি? 
সেই পোষাক, থেলো হুকো হাতে, উড়ের মত মাথা কামান, আর সেই লোক- 
হাসাবার ধূম। এমন কি Mr. W. C. Bonnerjee ও বাঙ্গালী রকমে হাসতে 


লাগলেন 1৮২০ . 
রসরাজ : 'বদ্যাসাগর তাঁহার পিতৃদেবকে 
উঠিলেন 


1 
| : 
E 


বল্‌ব,_দ:মিনিটের মত, না আধ ঘণ্টার মত? 


“গল্প শুনূবিঃ কি রকম গল্প 
হো বড় বিচিত্র রুপকথায় বিদ্যাসাগর মহাশয়ের সাঁহত নিশাযাপন কাঁরলাম। 
গভীর নিশীথে বিদ্যাসাগর মহাশয় বাললেন-_-ওরে চূড়া THATS হবে।' এত 


রাত্রে দোকানদারকে পাওয়া যাবে কেমন SIT! 
হবে; কাশীতে এসে gel না নিয়ে ফিরে যাব কি করে? সেই রাতে pel 
কিনিয়া আনা হইল। বিদ্যাসাগর মহাশয় আবার গল্প বাঁলতে লাগলেন। 
শেষ রাত্রে তাঁহাকে রেল ষ্টেশনে পেশছাইয়া দিলাম। জীবনের শেষ পৰ্য্যন্ত 


সে রানি ভুলিব que 
অমৃতলাল «ur “বিবাহ বিভ্রাটের দ্বিতীয় গর্ভাক্কাট যতদুর A ছিল 
বিদ্যাসাগরকে। শুনে 


হরপ্রসাদ pat একদিন আবৃত্তি করে শীনয়েছেন 

বিদ্যাসাগর খুব হেসেছেন। হরপ্রসাদ MPA বিদ্যাসাগরের হাসির মধ্যে একটু 
ব্য লক্ষ্য করেছেন ৷ হরপ্রসাদ [লিখেছেন : “বিদ্যাসাগর মহাশয়ের 

হাসি একট; বিচিত্র ছিল। তিনি হাসিতে হাসিতে নগিয়া পাঁড়তেন। এক এক 

সময় মনে হইত, তিনি বাব৷-বা চেয়ার হইতে পাঁড়য়া যান।”১ 


৩৮২ করুণাসাগর বিদ্যাসাগর 


নিজের হাতে অন্যকে রে'ধে খাওয়ানো বিদ্যাসাগরের একটা সখ। খেতে 
বাঁসয়ে প্রায়ই তান রঙ্গ করে বলতেন-- 
হু & ORR হাঁ হাঁ দেয়ং দেয়াণ্ড করকম্পনে। 
‘রাস চালনে দেয়ং ন দেরং WWE ঝম্পনে 0৮২০ 
GPO, সংস্কৃত ভাষা PA কেউ-কেউ Teas দিগ্‌গজ ভাবে, 


সংস্কৃতে কথাবার্তা কইতে আরম্ভ করে। সেসব একেবারেই পছন্দ করেন না 
গর। 


একাঁদন একজন Tune ates বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে 
এসেছেন। 'হন্দুস্থানী পণ্ডিতজী সংস্কৃতে কথা বলতে লাগলেন। আর 
010155৯8545 

ভুল সংস্কৃত বলছেন কিন্তু পাঁণ্ডিতজী। পাশেই বসে ছিলেন 
ভট্টাচার্য | পাণ্ডতজীর সঙ্গে কথা কইতে-কইতে একফাঁকে ১ 


কমলকে বলুলেন--এদিকে কথায়-কথার কোম্ঠশুদ্ধি হচ্ছে, তবুও faut বলা 
হবে না!* 

ভাটপাড়ার কয়েকজন পাণ্ডত কলকাতায় এসেছেন। একজন বড়মানযের 
কাছে বাক বাত আদায় করতে এসেছেন। আগের কালে বড়মাননুবের 
সংস্কৃত পাঁণ্ডতদের অকাতরে বৃত্তি দিতেন কিন্তু সোঁদন আর নেই। 


প্রতিবাদে বিদ্যাসাগর SUL করে বললেন-সে ক কথা। না; আপন ভুল 
বলছেন। আজকাল বরং ATG অনেক বেড়ে D 
কারো কাছাকাছি হলে তান আপনাদের তেজ টের পেতেন। কিন্তু আজনারা 
আপনাদের তেজ এত বেড়ে গেছে যে আপনারা কোনো বড়মানষের দরজা 
পেরোলে সেই বড়মানষও গরম হয়ে ওঠেন। 

সকলে উচ্চকণ্ঠে হেসে উঠলেন ৷৬ 

যাঁদের মুখ থেকে কথায় কথায় সংস্কৃত শ্লোক বেরোয়, বিদ্যাসাগর তাঁদের 


ব্যঙ্গ করতে ছাড়েনান। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ‘বিদ্যাসাগর 
বলেছেন-লোকটার রকম দেখছ? টুলো পাণ্ডতের মত কথায় কথায় wid 
শ্লোক quote করে ।২৬ 


একটা কাহিনী আছে। 


বিদ্যাসাগরকে একবার একটি ছাত্র জিজ্ঞেস করল--কণ উপায়ে নিৰ্ভুল লেখা 
যায়? 


বিদ্যাসাগর বললেন_কখনো লিখো না।২ 

একটি এম. এ. পাশ অচেনা ছোকরা বিদ্যাসাগরের কাছে মাস্টার চাইতে 
এসেছে। ছোকরা থিয়োসফিম্ট। মাথায় লম্বা চুল রেখেছে | বিদ্যাসাগর বললেন 
আরে, তোকে মাস্টার দেব কি। তুই মেয়েমানষ "কি RE আগে 
বিবেচনা করে afar i 

একেকদিন সন্ধ্যার সময় বিদ্যাসাগরের বসবার ঘরে পাঁরবারের সকলে একন্র 


CMT S wt 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৮৩ 


হতেন। কন্যারা একেক জন একেক কোণে দাঁড়াতেন, দৌহত্রেরা এখানে- 
ওখানে ছাঁড়য়ে দাঁড়াত। সকলকে নিয়ে বিদ্যাসাগর গল্প করতেন। মাঝে-মাঝে 
পানের প্রার্থী, সকলকে একেবারে দেওয়া সম্ভব হত না।* বিদ্যাসাগর প্রার্থীকে 
বলতেন- আচ্ছা একটু বিলম্ব কর, পানে “সম্বরা' দিই। 

অর্থাৎ, পান খেতে-খেতে একবার তামাক খেতে IA I> 

একজন পণ্ডিত এসে উদয় হয়েছেন। পণ্ডিত বলে খুব গর্ব তাঁর। 
চতুর্দিকে তিনি পাণ্ডিত্য জাহির করে বেড়ান। তিনি বললেন-__-কলকাতায় 


পশ্ডিতেরা আমাকে 'ঠাকুরদাদা' বলে ডাকে। 
বিদ্যাসাগর বলে উঠলেন--আমি জেঠামশায়ের উপরে আর উঠতে পারি 


না। 
বিদ্যাসাগরের কাছে একজন বামন এসেছে । কিছ ভিক্ষে চাইতে এসেছে। 


বলল- মশায়, বড়ো দ্রাবস্থা। 

'ুরাবস্থা' কথাটা ভুল। র-এর পর হবে না; অর্থাৎ আকার হবে না। 
আকার বদলাতে হবে। অকার করতে AA! নির্ভুল করতে হলে 'দুরবস্থা' 
বলতে হবে ৷ 

বিদ্যাসাগর বললেন--আকার বদলে এস। 

বিদ্যাসাগরের কথার ভুল মানে করল বামূনটি। ভাবল, তাকে XLI সাজ- 
পোষাক বদলে আসতে বলা হচ্ছে। তাই করল সে। পোষাক-আষাক বদলে 
এল। এসে সেই এক কথা_ মশার, বড়ো APR | 

যতাঁদন আসছে, ওই WARP বলছে, আর বিদ্যাসাগরের মুখে শুনে 
যাচ্ছে_আকার বদলে এস। 

শেষপর্যন্ত রামসর্বস্ব পণ্ডিতের কাছে গেল ওই AAT! প্রত্যেকবার 
আকার বদলে গিয়েও কেন বিদ্যাসাগরের মুখে একই কথা AACS হচ্ছে? 

রামসর্বদ্ব ববিয়ে দিলেন, ওই 'দরাবস্থা' বলার জন্যই এমন হচ্ছে। বলে 


দুরবস্থা" বলতে হবে। 
০০7 ৮১৮ বামুনটি ভুল করল না। বিদ্যাসাগরকে এসে বলল- মশার, 
আমার বড়ো দব্রবস্থা। 
বিদ্যাসাগর বললেন--তুমি আকার বদলেছ, এবার তোমার কথা শুনব I 
সংস্কৃত কলেজের প্রান্সপাল নীলমাঁণ ন্যায়ালঙকার অত্যন্ত SPA হয়ে 
কার্মটাড়ে গিয়েছেন। তাঁর মলমূতাঁদ স্বহস্তে পাঁরচ্কার করার ভার 1নয়েছেন 
বিদ্যাসাগর | তাতে লাজ্জত হয়েছেন ন্যায়ালঙকার, কিন্তু বিদ্যাসাগর বলেছেন_ 
এর জন্য লজ্জা কি? বায়না দিয়ে রাখলাম” 
রামকৃষ্ণ লাহিড়ী খুব নিষ্ঠাবান ব্লাহ্মণ। মস্ত কুলীনের বংশ, সৌদকে খুব 
মান-মর্যাদা। রামকৃষ্ণের দু-গাছা পৈতে--একটা হারণের চামড়ার, আরেকটা 


সুতোর | 
রামকৃষ্ণ লাহিড়ী খুব বিখ্যাত কেউ নন, কিন্তু তাঁর এক ছেলে স্বনামধন্য! 
রামতনু লাহিড়ী । 


* এই বিবরণের প্ৰতিবাদ করে শব্ভুচন্দৰ বিদ্যার লিখেছেন: “ইহা সত্য নহে। কেবল 
কনিষ্ঠা কন্যার পর গুজে বো রামকমল) হাত পাতিলে তিনি (বিদ্যাসাগর) চাঁব্ব'ত Ors 
ছোট দৌহিন্রকে দিতেন” শেল্ছুচন্দ্র বিদ্যার : দ্রমনিরাস, প্‌ ৭৯1) 


52. করদণাসাগর বিদ্যাসাগর 


SINGH, SUN হয়ে গেলেন। 

IA হয়েছেন যখন, গলায় একগাছা পৈতে টাঙিয়ে রাখার কোনো অথ 
হয় না। অন্তত রামতনুর সেইরকম | অতএব Teta পৈতে ফেলে 
অজি যাৰা নজনাৰ বায় Saari Tors বারণ শোনে Dui 
বর অসার নিয়ে তিনি SAG we করতে বারদদশে তারপর 
তে এলেন লেন 

রর গলার বলয়ে দিয়ে এসেছেন। 

কিন্তু শিবনাথ peut 

“তাঁহার (রামতন; লাহিড়ীর র) Grats পারত্যাগ সম্বন্ধে দুই প্রকার 
femme! প্রচলিত আছে। প্রথম এই, {তান 
জননীর সান্বংসারক শ্রাদ্ধ করিয়া সম্পন্ন রতে , "এমন সময় একটণ 
বালক দুরে দাঁড়াইয়া S কে ত বলা হয tees মানি না, 
এই quie cp] হযেছে, পৈতাটী বেশ বলা হয মানি না, 
নন হালের বণ গোচৰ নাই দেন 
পাইলেন। এ বালকের THR তাঁহার l 
ও কার্যোর একতা যাহার ei eU শেলসম বিদ্ধ হইল বাক্য 


rfe কি ক্লেশকর TA ত্র ন্যায় ছিল, তাঁহার পক্ষে এই 
wa! কর হইবা TT তাহা আমা সহে অনুমান PTS 
রূপ কাঁথত ENT 
৮ হইতেই উপবাঁত পারত্যাগের সং 
OTT [qq এই;_-১৮৫১ সালের 5 
ü গ কতিপয় বল জার ছুটীর সময় লাহিড়ী 
প্িয়বন্ধ; রামগোপাল ঘোষ ‘সহ গাজিপৱে কাঁরতোছিলেন। তাঁহার 


নমন্ধণে, তাঁহার সাহত তা পারবেন S| তাহার 
ন্তণে, ত| হত সাক্ষাৎ কারবার 4 n রতে | 

পথিমধ্যে নৌকার মাল্লা অনাই, তাঁহারা গমন কাঁরতোঁছলেন 
তাছল। একদিন | TAS পাকাঁদ রাইয় 


তাহা 

অন্তরে © 271 তৎপরে র যান 
FOE TOTS করে। এর: B 

ঘটয়াছিল অহা সনে ea qii একটা rg পারবর্তন যে একাঁদনে 

আলাদা বাড়তে tie হল। "৩ জায়গা হল না। ATCA 

কিন্তু একগাছি পৈতে গলায় রাখলে কি এমন বা 
নৰু জাম গৈতেগাছা গলায় রাখলে কাঁ এমন মহাভারত তান 

=! ররর অধর উন ২ as 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৮৮৫ 


রাখতে পারেনান। রামতন লাহিড়ী বলেছেন--আমার Conviction -এর 
বিরুদ্ধে আমি কাজ করতে পারি AT 

একেবারেই পারেন না? পারেন বৈকি। 

রামতনু লাহিড়ী একদিন বিদ্যাসাগরকে বললেন--ওহে, আমাকে একটি 
রাঁধ্যান বামন যোগাড় করে দিতে পারো? ; 

বিদ্যাসাগর 'বললেন_কেন হে, আবার বামননের দরকার কি? বাব্দা্স 
খানসামা হলেই তো চলে। 

- হ্যাঁ, আমার কোনো আপত্তি RAMON, আস্তে-সস্থে বললেন-_ 
fare বাঁড়র ভেতরে যে বামন ছাড়া চলে AT! : 

বিদ্যাসাগর হাসলেন। বললেন-বাপের কথায় পৈতেগাছাট রাখতে পারলে 
না; এখন পাঁরবারের কথায় বামন খুজতে বোরয়েছ! 

একথার আর জবাব নেই। রামতন লাহিড়ী অগত্যা মাথা চুলকোতে 
লাগলেন ৷ 

বড়মানুষের বাড়তে নেমন্তন্ন । অনেক গণ্যমান্য ভদ্রলোক এসেছেন। 
তাঁদের মধ্যে দুজন স্বনামধন্য মানুষ আছেন_ঈ্বরচন্দ্র বিদ্যাসাগর আর 
দীনবন্ধু Ta | 

SOUTER বাড়িতে নেমন্তন্ন, অতএব ভুরভোজনের বন্দোবস্ত ৷ FIAT 
খাবার-দাবার তৌঁর হচ্ছে। প্রায় সব রাননাই হয়ে গেছে, আর আধঘণ্টা খানেক 
সময় পেলেই স্ব TAS হয়ে যাবে। 

ferg বড়ো বোশ দোঁর হয়ে যাচ্ছে। দোঁর দেখে কেউ-কেউ কেটে পড়বার 
চেষ্টা সুর; করলেন। 

তা এট খুব দঞুখের কথা। যাঁর বাড়িতে নেমন্তন্ন তাঁর পক্ষে নিশ্চয়ই 
দুঃখের কথা । নিরুপায় হয়ে তিনি এসে বিদ্যাসাগরকে ধরলেন। বললেন 
পানি বাঁদ দয়া করে কোনোরকম ভদ্রলোকদের আধ ঘণ্টাখানেক আটকে রাখতে 


নর জোরে আটকে রাখার কথা নয় নিশ্চয়ই। গল্পের জোরে আটকে 
রাখার কথা । 

দবদ্যাসাগর দণনবন্ধুকে বললেন-দৌনবন্ধ;, আমি একটা করে গল্প বলব, 
আর তোমাকেও আমার সঙ্গে পাল্লা দিতে হবে। 

বিদ্যাসাগর গল্প আরম্ভ করলেন : 

«একাঁদন একজন লোক তার বন্ধুকে গিয়ে বললেন, ‘ভাই, আম বিষম 
অন্যমনস্ক ৷ সোদিন কী, করোঁছ জানো? সামান্য কাগজ মনে করে সেদিন 
একখানা হাজার টাকার নোট ছি'ড়ে ফেলোঁছলাম, ছে'ড়া নোট দিয়ে কান 

5 ম। ভাগ্যিস আমার sus চোখে পড়োছল ব্যাপারটা, তাই শেষরক্ষা 
হল, নয়তো হাজারটি টাকা লোকসান হত?" 

fang বন্ধুও কম যান না। তিনি বললেন, ‘আর ভাই, অন্যমনস্কতার TUI 
আর বলো না! অন্যমনস্কতার জ্বালায় জবলে মরাছ। সেদিন রাত্রে একগাহা 
লাঠি নিয়ে বেড়াতে বৌররোঁছিলাম। বাড়িতে ফিরে মনের ভুলে খাওয়া-দাওয়া না 
করে সটান শোবার ঘরে চলে গোঁছ। তারপর কী হল শোনে, য় লাঠিগাছা 


NES 


৩৮৬ ২. করুণাসাগর বিদ্যাসাগর 


লাগিগাছাকে ঘরের কোণায় রেখে 'দিলেন। ভাগ্যস ভোরবেলা আমার স্বর 
চোখে পড়েছিল, তাই খানিকক্ষণ অন্তত ঘুমোতে পেলাম। নয়তো আমাকে 
না ঘুময়ে ঠায় ঘরের কোণে দাঁড়িয়ে থাকতে হত" 

বিপুল হাস্যরোল। 

এবার rar মিত্রের পালা। দীনবন্ধৃও একট গল্প বললেন। বিপুল 
হাস্যরোল। 

আসর জমে উঠেছে। গল্পে মশগুল হয়ে আছেন সকলে। ওদিকে রান্না- 
নাসা শেষ হয়ে গেছে, আসন পড়েছে, কিন্তু সৌদকে যেন কারো গরজ নেই। 
গল্প শুনেই যেন সকলের পেট ভরবে। গল্পের আসর ছেড়ে কেউ আর উঠতে 
চান না। 

es বিনি কর্তা তানি পড়লেন আরেক বিপদে। হাতজোড় করে 
তিনি বিদ্যাসাগরকে বললেন-মশাই, এক বিপদ থেকে বাঁচিয়ে আপান দেখছ 
আমাকে আরেক বিপদে ফেললেন। সব খাবার জমুড়িয়ে 


ডান্তার জনসনের অনেকটা সাদশ্য লাক্ষত z 


হী) < 
Johnsonese ওঁ Latinisms 


কিন্তু সাধারণ কথাবার্তায় একটিও 
বিদ্যাসা 


কি বাঙ্গালা Slang শব্দ পৰ্য্যন্ত ব্যবহার কৰিতে তেন 

ফ্যাপাতূড়ো” খাওয়া (to be confounded) তে কুণ্ঠিত না 

‘বিধঘুটে’, 'বাহবা m ভাষা প্রায় 

যাইত। যাহাকে সাধ; ভাষা বলে ভিনি সে দিকেই A তাহার SQ LA 
ন বাদে বিদ্যাসাগরের সঙ্গে 


ত 


মরণের পর সকলেই স্বর্গের দরজায় rrt. দারোয়ান প্রত্যেকৰে 
জিজ্ঞেস করে-তুমি "rusos কী যে লে রো? A 
চিজ যার কামে আমকে সে বের জল 


di করুণাসাগর বিদ্যাসাগর ৩৮৭ 


কেউ পাপ করে এসেছে। বে পণ্য করে এসেছে সে স্বর্গে চকে যায়। যে পণ্য 
করে আসেনি, হিসেব কষে তাকে নরকে পাঠানো হয়। ' 

এখন দারোয়ানের প্রশ্নের উত্তর দিতে গয়ে একজন একট; মনশাকলে 
পড়েছেন। পৃথিবীতে ইনি বিশেষ কোনো পাপ বা পদ্য করে আসেনান। 
এ'কে নিয়ে এখন কী করা। 

কথায়-কথায স্বর্গের দারোয়ান জানতে পারল, ইনি বড়োবয়সে দ্বিতীয়বার 
—— তখন দারোয়ান বলল-তুম RAL স্বর্গে ঢবকতে পারো! 
পাঁথবীতেই তোমার নরকভোগ হয়ে Teo S j 

শবদ্যাসাগরের ‘উপক্লমাণকা'তে শব্দরনপের উদাহরণে ‘ad শব্দ ছিল 
পরে বিদ্যাসাগর ‘নর’ তুলে দিয়ে ‘গজ’ বসালেন। 'নরে'র বদলে 'গজ' কেন? 
সেই কথাই একদিন সুরেশ সম্জপাঁত জিজ্ঞেস করল। 

সুরেশের ভাইয়ের নাম যতাশ। এরা বিদ্যাসাগরের দৌহিত্ত। 

বিদ্যাসাগর সুরেশকে বললেন আগে ভেবোছিলাম, তোরা দুভাই নর; 
এখন দেখাঁছ, তোরা দুটি গজ। তাই 'নর' তুলে ‘গজ’ করে দিলাম ।* 

এককালে বেখুন স্কুল কাঁমটির সেক্রেটার ছিলেন বিদ্যাসাগর। অনেক 


সেসময়ে হেভামস্ট্েস ছিলেন একজন মেমসাহেব | কে জানে কেন, মেম" 
সাহেব স্কুলের একজন পাঁণ্ডতের উপর খুব চটে গেলেন। পাঁণ্ডতের নামে 
কাঁমাঁটর কাছে নালিশ করলেন মেমসাহেব | পাণ্ডতের এই দোষ, পণ্ডিতের 
ওই দোষ, পাঁণ্ডতকে বরখাস্ত করা হোক! 

তদন্তের ভার পড়ল বিদ্যাসাগরের উপর। faery খোঁজ-খবর 1নয়ে 
বিদ্যাসাগর জানতে পারলেন, পাশ্ডিতের কোনো দোষ নেই। 

দোষ থাক আর না থাক, মেমসাহেব নালিশ করেছেন যখন, বিচার হবে 


facg কমিটির কয়েকজন মেম্বরই সাহেব। সাহেবেরা ভাবলেন, পাঁণ্ডতকে 


appease her. 4 
অ্থণৎ--আচ্ছা, কিছ বাঁলদান না করলে দেবই যাঁদ তুষ্ট না হন তো তাই 
করো 19 
বিদ্যাসাগরের ছোটভাইয়ের নাম ঈশানচন্দর, ছেলের নাম নারায়ণচন্দর! 
বিদ্যাসাগরের বাবা খুব ভালোবাসতেন ঈশান আর নারায়ণকে। এত 


ৰণ 


৩৮৮ ^^ করুণাসাগর বিদ্যাসাগর 


নেশা করার ঝোঁক হইল। আমরা কতকগনাল উপর-ক্লাসের ছেলে ছিটে 


আমাদের তু আন্তাধারী খাব খাতির কাঁরলেন। আমরা যতন্দণ {কৈ৷ 
সঙ্গে ক আনা EN Tem, 
আছে; সকলেরই সামনে একটা কল্‌সার কানা 


নয়/ সামনে মাল্‌সায় একটু গুড়ের 
জল আছে ও তাহাতে এক টুকরা সোলা এ ৭ "OP 


দক্ষিণ দিকে যাহারা গল খাইতেছে র উপর বাসঃ | 
আমরা আভ্ডাধারীকে জিজ্ঞাসা কারি ইহারা ইটের উপর বাসয়া অনা 
কেন? তিনি বালিলেন--আমাদের এ আড্ডার য় f 

pi mme e 

আমরা জিজ্ঞাসা কারলাম__ ও যে একজন লোক আটখানা ইটের ও র বাঁসয়া 
আছে, ও কত ছিটে খাইতে পারে? আজ্ডাধারী veal omen 
সকলের মো পাৰ্গাস বদ হইয়া CHP মান অমর ee 
টির দেওয়া ত হ'ল না, কিন্তু ATT ইরা 
শোনা যাক্‌। তাই আমরা তাহাদের T কাছ CUT গেলাম। পাছে ধোঁয়া বাহির 
হইয়া যায়, সেইজন্য গ:লিখোরেরা আঁত আস্তে আস্তে কথা কয়, হাত তা 
নাড়িয়াই কথা কওয়ার কাজ সারে। তাই আমরা খুব কাছে গেলাম ।' শননিলাম 
তাহারা কলের গল্প করিতেছে। 


যে একখানি ইটের উপর বাঁসয়াছিল, সে বাঁলতে লাগিল-_চাণক চাণক। 


-— 


করুণাসাগর বিদ্যাসাগর ৩৮৯ 


গোল করাত-মন্ত গোল, তার ওপর ms কাঠ crm দিতেছে বর 
চারয়া বাইতেছে। আর সেই সঙ্গে কোথাও কাড়ি, 


কোথাও বরগা, কোথাও দোর, কোথাও জানালা, কোথাও টৌবল, কোথাও 


কোচ, কোথাও কেদারা--এই সব বাহির হইতেছে। 
কালা ইটের উপর বসিয়াছিল, সে হাত নাড়িয়া বালল--ও কি কলর 


সেখানে ফেলিয়া, দিতেছে ; কলের র দুটো মুখ, একটা দিয়া পিপে 
focal তেল বাহির হইতেছে, আর এক দিয়া থান থান খোল 


হইতেছে। é 

Foret ইটের ওপর যিনি বাঁসয়াছিলেন, {তান বাঁললেন-_ও-বা ক 
কল! য় দৌখলাম-_পাঁজায় পাঁজায় মাঠ ছাইয়া গিয়াছে, কলের ভেতর 
কল! ক কায়া দিতেছে। কলের সামনে এক আকাশপাতাল হন 
কলের গড়া গিয়া তার উপর পাঁড়তেছে। কোথাও DAR, কোথাও ২নং, কোথাও 
৩নং AGP, কোথাও কুরুই পাঁড়তেছে।...”ট 


ধ্বদ্যাসাগর একটা ভোজন-সাঁমাতর সভ্য। মাত্র ন-দশজন সভ্য ওই 
ততে। সভ্যেরা দল বেধে মাঝে-মাঝে হঠাৎ একেক স্বজন-বাচ্ধবের বাড়িতে 
উপস্থিত হয়ে আমোদ করে খাওয়া-দাওয়া করতেন। 

একবার জাঁকালো গোছের খাওয়া-দাওয়া করে সাঁমাতর একজন সভ্যের 
পেটের অসুখ হল। কেউ-কেউ বললেন-এ'র পেটের দোষ আছে, একে 
পেটের SE চলবে না, একে ভোজন-সনিতি থেকে খারিজ করে দি 

| 
E গর MAS করে বললেন_না হে, ওকে খাঁরজ করলে অধর্ম 


বিদ্যাসা 
Te পণ দিতে পৰ্যন্ত বাজি তাকে দার করে দিলে কানে t 


4 25 
Te E চলে TAT কেও 
ই তাল গানো তুলনায় কার চেহারা বোশ বিহ? বিদালাগৰ কে দেখান 
রাজকৃষ্ণ বন্দ্যো ্যায়ের বাইরের ঘরে একদিন গল্গ-গমজব হচ্ছে। সেখানে 
আছেন বিদ্যাসাগর, কৃষ্ণদাস পাল, দ্বারকানাথ মন্ত এবং আরো অনেকে! 
e a জানার te feet মারার বের 
৷ ঘরের মধ্যে এসে মাথা নিচু করে জড়োসড়ো 


য় রইল সে। 
হয়ে বহন নর জিজ্ঞেস করলেন-বাপন অত Safe মারাঁছলে কেন? 
vcrum সে বলল-জজ দ্বাঁরক শান্তর এসেছেন শুনে তাঁকে দেখবার 


জন্য উ' রাছলাম। E 
নয উকি m ন! দেখবার জন্য উপক মারবার দরকার কি? তাঁকে 


৩৯০ FRANA বিদ্যাসাগর 


পাণ্ডিতেরা জিজ্ঞাস; হলেন--বাঙালী ছাড়া সকলের মাথায় উষ্ণীষ, এর 
কারণ FT? d 

বিদ্যাসাগর সহাস্যে বললেন_বাঙালী মাতৃভূমর আর কোনো কাজ 
করতে পারেনি; মাথার Ex ত্যাগ করে মাতৃভূমির ভার কাঁময়েছে 5 

বিদ্যাসা' 


গরের দুঁএকটি রঙ্গকথা কৃষ্ণকমল ভ মুখে শোনা যেতে 
পারে : “একবার "ডয়ান সভা গবর্ণমেন্টের কাছে কোনও এক [quc 


দরখাস্ত কারয়া বিলক্ষণ অপমানিত হইয়াছিল; বিদ্যাসাগর তাঁহাদের ‘বিষম 
বিমৰ্ষ'ভাব দেখিয়া কিরিয়া আসিয়া বাঁললেন,_'ওহে, আজকে political 
world এ যে বড়ই gloom দেখে GT! এই gloom কথাটা তান 
এমন মএখভঙ্গী করিয়া বলিলেন যে, তাহার শ্রোতৃবর্গ হাসিয়া উঠিল। 
বিদ্যাসাগর একবার তাঁহার কোনও এক বিশেষ আত্মীয় বন্ধুর বাটতে 
গিয়াছিলেন; বন্ধুটি কিছ; অধিক বয়সে দ্বিতীয়পক্ষে বিবাহ, কাঁরয়াঁছলেন। 
আমিও সেখানে 'গয়াছলাম। বিদ্যাসাগর আসাতে 1তান বাঁহরে আসলেন 
বটে, কিন্তু অন্যমনস্কভাবে তাঁহার সাহত কথা wies ote | কিয়ৎক্ষণ 
এই প্রকার ভাবগাঁতক দেখিয়া বিদ্যাসাগর অবশেষে aom 


ৰ z TATU ; এবং 
তাঁহার এক কানিষ্ঠজ্রাতা ছিলেন, ও প্রায় মবশুরবাড়ীতে থাঁকতেন। 
গর এক দন একত্রে দু'জনের সাক্ষাৎ পাইয়া বাঁলয়া উঠলেন, 
4 হরঃ শেতে হিঃ শেতে মহোদধোঁ” (sse 
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছেন। আপস থেকে দীর্ঘকালের 
জন্য ছুটি নিয়েছেন। 1 


CEU নিয়েছ, বেতন পাও তো? 
_অর্ধেক। 
_চলে কি রকমে? 
_খণ করে। 
মাসে কত টাকা খণ হচ্ছে? 
মাসে তিরিশ-চল্লিশ টাকা। 
—4 টাকার সুদ দিতে হয়? 
হ্যা, হয়। 
তোমরা আজকালকার ছেলে, কোনো কথা বলতে ভয় হয়, 
কথায় ইনসল্ট (insult) হবে তার তো ঠিক নেই। ১৯৯৬ 


নিতান্ত অপ্রতিভ হয়ে চণ্ডাঁচণ বললেন-আমায় যা জিজ্ঞেস করবার: 


FHT | আমাকে অমন করে বললে আমার পক্ষে খুব কন্টের কথা। 


উন ০. 


করুণাসাগ্রর বিদ্যাসাগর eis 


বিদ্যাসাগর বললেন-সদ দিয়ে অন্যত্র টাকাটা কর্জ করার চেয়ে বিনাসংদে 
আমার কাছ থেকে দরকারমতো টাকা মাসে মাসে নিলে হত নাঃ যখন স্দাবিধে 
হবে দু-চার টাকা করে শোধ করলেই তো হতে পারে। s 

চন্ডীচরণ বললেন--আপনার মতো মহাজনের কাছে ওরকম কড়ারে টাকা 
[নিলে সে-টাকা কি আর শোধ করতে পারব? 


না-ই পারলে। 

_ আপনার টাকায় আমার চেয়ে অনেক গরাঁবের অম্নসংস্থান হয়, তাদের 
বাণ্ডিত করা কি উচিত? 

সরস মুখভাঙ্গতে বিদ্যাসাগর SUD করে বললেন_আমি বুঝতে পারিনি, 
তুমি যে হে বড়লোক। 


. নিতান্ত কুণ্ঠিত হয়ে চণ্ডচরণ বললেন-না, আম তা বালান। 
_ তা হোক, না হয় তুমিও আমার কিছ: খেলে! 

_ দোখ, আমার নিতান্ত অচল হলে আমিই আপনাকে বলব। 
_ বাল, অচল আর কাকে বলে? 

_ যে কাঁদন চলে চলক ৷ 

__ তারপর সাবাড় হয়ে যাবে A 


হাসতে ত বিদ্যাসাগর বললেন- হ্যাঁ, সাবাড় হবার অবস্থা বুঝে 

আমার টাকাটা নিও, তাহলে আর শোধ দেবার নাম করতে হবে না। তা হবে 

৮৮৮0524৮৮71 

সময় Sue ae AGL তন কছ করা আরা আনো ফা ER 

সময তা হবে না? বাড়ি গিয়ে হিসেব করে reset টাকা মাসে বেশি লাগছে 
মাসে মাসে টাকা পাঠিয়ে দেব। 


গর একটু হেসে বললেন--তুমিও বাঁচলে, আমিও বাঁচলাম ৷*১ 
মনোমোহন গঙ্গোপাধ্যায় লিখেছেন :4(অঘোরনাথ) শাস্ত্র মহাশয় বলেন 
বে বর্ষার সময় বিদ্যাসাগর মহাশয়ের Diabetis প্রকোপ বাঁড়ত। নীচের 
বে eis দৌহররা ও আর কেহ কেহ fumi [তন প্রসাব কাঁরতে যাইবার 
সময় Terese কাঁরলেন “বল্‌ দোঁখ শালারা এখন ক ভাল 
লাগে”? এই বলিয়া [ত চলিয়া গেলেন। প্রস্রাবের পর কারবার পথে মদন- 
মোহন তর্কালঙকারের বংশীয় (বিনোদ বাবুকে) জিজ্ঞাসা কাঁরলেন “বল্‌ দেখি 
মোর ভার লারা তান ববিক ছিল, উর দিয় চারা 
MAPA বলার ও ওখানে লাই। মারা বা a 
উপায় নাই ৷” বিদ্যাসাগর মহাশয় তৎক্ষণাৎ তাহাকে ১০টা টাকা দিয়া বাঁললেন 
র খনি বশে বাটী যা, তোর বিরহ লেগেছে। এখন যা নইলে 


ট্রেন পাবি xu 
্‌ তকল্কারের মাকে একবার একটা আশ্চর্য সুন্দর কথা 
“লেমন বিদ্যাসাগর | ATOR বলতে গেলে দকখ্রে কথা থেকে আর কাতি 
হয়। মজার কথা 


আছে ঘটনার একেবারে শেষের দিকে। 


1. ee 


bes করুণাসাগর বিদ্যাসাগর 


মদনমোহন SESH বিদ্যাসাগরের বন্ধ; কিন্তু সেই বন্ধুত্ব চিরকাল 
রইল Al কয়েকাট জাঁটল কারণে ax গর মদনমোহনের উপর T 
হলেন। বাক্যালাপ পর্যন্ত বন্ধ করে দদলেন ৷ 


এলেন 1তান। উপযুক্ত হেলে মারা গেছে, তান CUES কাতর । কেনে 
আকুল। 


ত ন কোনো ব্যবস্থা করে যায়ান। আমার ua 
চলার কোনো উপায় নেই। তাই তোমার কাছে এসোঁছ। যাঁদ T 


| git দয়া করে 
খেতে-পরতে দাও, তবেই আমার রক্ষা। নয়তো আমাকে না খেয়ে মরতে হবে। : 4 
মদনমোহনের মা কাঁদতে লাগলেন। | 


বিদ্যাসাগ্র কিন্তু আশ্চর্য হরে গেলেন। বিশ্বস্তস্ন্ে বিদ্যাসাগর শুনেছেন, 
were বিস্তর ঢাকাকাড়ি রেখে গিয়েছেন। অথচ, তাঁর মাকে কিনা ভাত: 
কাপড়ের জন্য অন্যের কাছে ভিক্ষে করতে হচ্ছে! 

যা-হোকু, কিছুক্ষণ কথাবার্তার পর 


মদনমোহনের মা বললেন-_মাস-মাস 
দশ টাকা পেলে আমার চলে যায়। 


পনার আর সং 

আমার বিবেচনায়, কাশীতে গিয়ে বান্‌ করাই আপনার পাকার দরকার কি। 
আমার বাবা ক ত আছেন। আপনি যাদি মত তো আপনাকে তাঁর 
গেছে পাঠিয়ে দিই, আমার বাবা আপনার বাসা ঠি" দেবেন, সবসময় 
দেখাশোনা করবেন। তাঁর কাছে মাসে-মাসে আপনি দশ টাকা পাবেন। যা 
শান, মাসে দশ সেখানে সচ্ছন্দে চলে 


করুণাসাগর বিদ্যাসাগর ৬১৩ 
বিদ্যাসাগর তাঁকে কাশীতে পাঠিয়ে দলেন।* 


i fof রাজি হলেন। 
A কাশীতে গিয়ে OF র ধ্যই তাঁর শরীর ভালো হয়ে গেল। চেহারা 
ip cen রোল সন aera ইত তোল E Se NEM SS 
i পারলেন না। সাঁত্য-সাঁত্য চিনতে পারলেন না! 


দ্যানাগরকে বললেন-বাবা! তুমি আমাকে চিনতে 


(TEN UE 
তারপর বললেন_আ' 

নন A ERIT নে RENE মা একটা ভর পেলেন! জজ TTT 
বাবা! আম কী জনরাচার T7 ? 

গর বললেন- শুকনো হাড় আর কানা চোখ, দেখিয়ে আপাঁন 

বলোছিলেন, রা বলেন «ee তাতে আমি বেশিদিন বাঁচব না, বোন 

; রহ হব না em ute T en তাত সৰে 

॥ ৰ তোমাকে বছর আপনি বাঁচবেন আগে বি বনতে ত পারতাম, আম আপনাকে 

ন টাকা দিতে রাজি হতাম না! 


3 
3 


লাখেছেন : “মৃত মদনমোহন তকালজ্কার দাদার (বিদ্যাসাগর? 
| এজন্য তাঁহার জননী বিশ্বেশ্বরাদেবীকে দাদা (বৈদ্যাসাগর) 
মানের গায়া সহ তাহার নাহ রা 
হইত একারণ তক লঙ্কারের জন্নী কলিকাতায় 14 
বিবাদ হইত এরপর বাসার) নিলে মা তে ০৮ 
য়র ভবনে et দত হইয়া হত বে মা! তোমার Sas সন্তান 
rea সহিত যেরগ অসম্ভাব দোখিতোছ তাহাতে 


Gof করন! ইহা শু র্‌ 
কাশাতে অবস্থিত পাথেয় গ্রহণ পূৰ্বক কাশীবাস কাঁরলেন।” 
, ১৮৯১, পৃ ২১৯-২০ 


by ১2158, 11 02৫ 215 ZS je 
18915 e En] ie : p qx K 

! ) e hie ৮0৮ i RE pga Bea y 
ko. 20 mega rae 1৯0০ 2৮% PS ০৯৮ yb Rodis 1 


৭৯0 ৩৮ ৯০৯৫৮ 1908৯ 
টকা 
১০০০০ ২৮ ০৮৯৮ sag doe raa BAIE AP ৮০৭ 
194৮ ME) Bla pie 9022-8222 leis | Isis amlen ০৪:৫1 ০৮০ 
TEE DEUS EL iie el 
: gio IBID 12} BKS 


10৩ 19159 "Hnolie 322i 
11১৯) ১1০3 ৮১০1৬ ৯৮ See T PAA |; 
ae gap gel ৯28০৮ GB? ih KLE 


/ 114৯} blag ৮১০০ sb» 14৯ Kèh | 
pua 36 Bab 1 Bale তা 19443, 222 DATS) ed 
m ৬220 1012 "lllo 2222 11121 lë 17০ 
Meld and ines att MH MA BA ৯১ A 
; | [ls 1!৷৩৮৷৷৬ ৪৩৮৮ gaby 


Sa 


a 


MS AYE Deka Ai ১৭৮ ৯3%, ৮1৮45 ble) ৩৬ 
৷ Me duae 122, B Bl 50240225150 Bhat blo 
১৮ Id ১০১ 5949 EDA 


‘Sey p hole) oor 
hls) olg 9 ‘sey r SLI “BI 19415 D ‘Lop RY) ‘se 
Ets 8১৬ ৮২৪৮ ৪ দ্‌]; hol) ৪4৫2 চট Hp dol 
ও 12314015051 টা at feja 
s Died | ৫1৯১০০৯১৪০১ lei hoe ad 
10৮৮ Lor : 


sb ৮৪% ৪৫৭12 Ede E 
টিন রানি, o ale i ৯১১৬৭ laiz 
jus 
2৮৬ bib das "m. (১১১৪২ Mh 415 
Tu 5২58২ (44০) এ 


লব "os 


ক্ৰ b, 

p mene k e 
1৩৩৮১ ৰ 2 oh LM 
ae AES $ ১০১০১ | lao ১৪৯৬ ap are 

: els BI “She ৩ s Iblis- 
ELLEN ১05৮ 2 
a "— । | 14৯, 152৬] bia arse Ie 


LEGS চা 14328 ble iin PER তা dome : 
তি Hk ee 


সুন্দর করে বাঁধানো «emeret উপন্যাসাবলী” 
উপহার দিলেন যোগেন্দ্ৰচন্দ্ৰকে | 4 হাতে লিখে দিলেন : 
awarded 

to Jogindra Chandra Bose 

at the close of his brilliant 

career as à student 

in the metropolitan Institution 


Iswarachandra Sarma 
8th January 1875 * 


ই কলেজের প্রথম বছরের পর ক্ষাতেই এমন সফল হল GET 
হয়ে গেলেন! প্রোসডোন্স কলেজের অধ্যক্ষ ও কলকাতা ন 
cater সাটারুফ সাহেব বললেন_ The Pandit has done wonders. 

কুমার অধিকারীর কন্যা সরফবালা দেব “বদ্যাসাগর 
কালেজে বি, এ, বি, এল, এম, এ, এবং সায়েন্স প্রভূত উচ্চ উচ্চ {বভাগগনীল 
fenes একমাত্র চেষ্টা, যত্ন, অধ্যবসায়, ও AACE বলেই সংসাধিত হয়। 
পিতার সাহার eR সকলেই বলের পাতার 


fa, এল, পরীক্ষায় প্রোরত হন, সেই বৎসর fq, এল, পরীক্ষার ১৫।৯৬ দন 
বি, পরী পেছন যে কলিকাতা গেজেটে বব, SE, A TT 
পরি গা কালেজেরই টপ শের 


বত পন তোমার মনের ৰাসনানসাৱেই এক সুবা 
বৰ Ser বত এখন আর অপর vue ই 
হইয়াছে; তু কালকাতা গেজেটে টক ই 
করিও না, জিত হইয়াছে দেখা গেল গেজেট নম সবল 
{বিদ্যাসাগর মহাশয় পিতাকে বাঁললেন, “হাঁ এখন TVA, স্বগ্ন সকল 
মলক চিন্তা বলয়া উড়াইয়া দিবার নহে! 

উত্তরকালে যোগেন্দ্ৰনাথ {বদ্যাভূষণ লিখেছেন: “এই. মহাপুরুষ 
(ববদ্যাসাগর) সৰ্ব্ব প্রথমে দেখাইয়াছেন যে, ইংরাজের femp ও ইংরাজের 
সার) ছে উস দেও তে পাৱে STE er Tm 
mw যত denne জর প্রথম তিন STI এ পথ ভিন 
PE উমা হয় এতে ত অন ছানি 
সাত মু বের 
aie তাহার ই aca ছকে বসত হইয়া তাঁহার মহা 
প্রচার BAS  প্রোসডোন্স কালেজ আমাদের দেশের যত উপকার না 


৪০২ করনণাসাগর বিদ্যাসাগর 


জন্য আপনাদের নিকট অকপট হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশ কারতেছি। এ গুরুতর 
ভার বহন কাঁরয়া বতাঁদন এই ফণ্ডের সংস্রবে ছিলাম, সেই সময় মধ্যে অবশ্যই 
অনেক দোষে দোষ হইরাছি, দয়া করিয়া, আপনারা আমার সকল দোষের 


হিতচেষ্টা কারিয়াছি; WA. বা ইচ্ছাপূ্বক কখনও সে বিয়ে enm 
উপেক্ষা বা অমনোযোগ কার নাই। এক্ষণে অন নও যে 


দেন, 
প্রস্থান কার। 
কলকাতা, ভবদায়স্য 
১০ ফাল্গুন, ১২৮২ সাল। শ্রীঈশ্বরচন্দ্র শম্মণঃ৮১২ 
আবার মেট্রোপাঁলটনে ফিরে আসা বাক। 


১৮৭৯ সালে APO গ্রেড কলেজ হয়ে গেল মেট্রোপলটন। ১৮৮১ সালে 
মেট্রোপালটন কলেজ C দিল ৷ 


স্থাপন এই প্রথম। 
Mae স্বাধীনভাবে স্থায়ী কারবার এই প্রথম ভিত্তি 
দাতা কক পতাত হইল। বান দি হলেন বনি ee 
লোকাচাররক্ষক ব্রাহ্মণপাণ্ডতের বংশে জন্মগ্রহণ কাঁররা- 
fac, (তান রর একাঁট সমুদয় বল রবার 
৮১৬ ন কন বান বন্ধন হইতে সমাজকে মন করিবার 


করলেন, একেকজন র সকলকে করবেন 
কে কে এ-কলেজ থেকে চলে যেতে চায়। ” করে জিজ্ঞেস করবেন, 


বলল-- গানেই 

খানৰ অন্য mde m পাশ হই আর কেল হই, এ 
বিদ্যাসাগর খু হয়ে বললেন-তোদের জন্য আম টু 

অন্য কলেজে পড়লে যেমন পড়া হত, এ কি ভাবনা নেই? 


রুনা বাড়ার লক্ষে কানা 


: al E বিদ্যাসাগর 
দিতেন। 


AW 


করুণাসাগর বিদ্যাসাগর 9০৩ 


মফস্বল থেকে একটি গরাঁব ছেলে দরখাস্ত করেছে। সে বিনে মাইনের 
মেট্রোপিটনে পড়তে চায়। 

তা পড়ুক! প্রার্থনা TAA করলেন বিদ্যাসাগর | তারপর ওকে জিজ্ঞেস 
করলেন_কিল্তু এখানে তুমি থাকবে কোথায়? তোমার খাওয়া-পরার is 
? তাছাড়া বই কিনতে টাকা লাগবে, অন্যান্য খরচ আছে_কোথায় 


1 ছেলোট' বলল-_কলকাতায় অনেক দয়াল; বড়োমানন্ষ আছেন। আদি 
তাঁদের কয়েকজনের কাছে যাব, সামান্য মাসহারা চাইব। সেই মাসহারাতেই 
আমার সব খরচ চলে যাবে। আশা করি, কলকাতার কয়েকজন ACTS 


আমাকে fem ism, সাহায্য করবেন। 
বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন--তুমি কলকাতার দয়াল বড়োমানংবদের নাম 


বিদ্যাসাগর একখানা কাগজ এগিয়ে দিলেন ছেলোটর দিকে। একটা 
পোল্সিল দিলেন। বললেন--এখনি ফর্দ করো। আমি বলে যাচ্ছি, তুমি নাম 


ঠিকানা লিখে যাও। 

বড়োমানূষদের নাম-ঠিকানা বলে যেতে লাগলেন শবদ্যাসাগর। ছেলোট 
ফর্ন লিখে ফেলল। ফর্দ পকেটে নিয়ে বেরিয়ে পড়ল। 

কিন্তু, হায়, যা আশা করেছিল ছেলেটি, তা হল না। কোথায় সাহায্য? 
কোথাও আশা নেই, ভরসা নেই, fem নেই। কেউ-কেউ ছেলেটিকে হাঁকিয়ে 
দিয়েছে, কেউ-কেউ অবাশ্য অনেকক্ষণ বাদে-না, হাতে-নাতে fox, দেয়ান-- 
পরের মাসে আসতে বলে 'দিয়েছে। পরের মাসে দেবে। 

গেল পরের মাসে। কিন্তু কিছুই পাওয়া গেল AT! 

র প্রায় উপোস করার দশা। মন ভেঙে গেছে। নির্পায় হয়ে 
ব্বদযাসাগৱের কাছে চলে এল ছেলেটি। ওকে দেখে AAT হলেন বিদ্যাসাগর 
venas হে, পেয়েছ? আশা কর, তুমি যেমন চেয়েছ কলকাতার দা 
বড়োমানূষদের কাছে তেমন সাহায্য পেয়েছ, 

*মাথ fag করে রইল ছেলোঁট। নিজের CUT কথা বলল 
_আ'ম একবিন্দ অবাক হইনি_ বিদ্যাসাগর বললেন_কলকাতার পয়সা- 
তোমার এই ভূল ধারণা ভেঙে 


সেদিন থেকে ছেলেটির সব খরচ জযাগয়েছেন বিদ্যাসাগর À 
খালি হাইস্কুল থেকে এন্দীন্স পাশ করেছে জলখর 


সেন। মাঁসক দশ টাকা বৃত্তি পেয়েছে। 
ঘোর দারিদ্র্য সংসারে দার র সঙ্গে বিপুল সংগ্রাম করতে হয়েছে 


৪০৪ করুণাসাগর বিদ্যাসাগর 


এককথার ঘরের মধ্যে ঢুকে পড়ার সাহস হল না জলধরের। দরজার 
দাঁড়িয়ে রইল। 
= ঘরের মধ্যে সাগর বেন কার সঙ্গো কথা বলাছিলেন | কথা শেষ হতেই 
বিদ্যাসাগর কাকে যেন বললেন--ওহে, দ্যাখো তো, বারান্দায় একটি ছেলে 
দাঁড়িয়ে আছে, তাকে ভেতরে আনো। 
জলধর চট করে ঘরে ঢূকল। একটা টেবিলের সামনে একটা চেয়ারে 
বদ্যাসাগর সোজা হয়ে বসে আছেন। মাটিতে মাথা ঠোঁকয়ে বিদ্যাসাগরকে 
প্রণাম করল জলধর। কিন্তু সাহস করে বিদ্যাসাগরের পায়ে হাত দিতে পারল 


বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন-কি রে, কি চাস? 

m. Phe লেল আম কলেজে পড়তে চাই। 
এ cU emit সেকেণ্ড ডাভশনে পাশ করোঁছ, pu 
an স্তন বললেন--এতটকু ছেলে স্কলারাঁশপ পেয়েছিস, 

খাৰ cabe বললেন--ওঃ পাংশার কাছে। পাংশায় যে 
তুই এই এপ্রিল মাস্‌ পর্যন্ত ক করাছালি? চু 


ইয়ারে বোধহয় জায়, 
ডেকে i CUR, সব ভাত, হয়ে গয়েছে। 


; তিন বজা জন কা 
বিদ্যাসাগর চুপ করে থাকতে পারলেন না। বললেন: সন জল 
না, এবছর তোর কলেজের মাইনে আমি দেব। তারপর কহ মুনে কারস 


n: 


করুণাসাগর বিদ্যাসাগর 806 


এখানেই আসছিল। তাই যা, জেনারেল এসেমরিতে খোঁজ নে গিয়ে uiia 
Ww" করে, তাদের বেশি ছেলে হয়ান। আজই সেটা ঠিক করে কাল 


জলধর আর নিজেকে সামলাতে পারল না, COTA জলে ভরে উঠল তার! 
বিদ্যাসাগর উঠে এলেন। জলধরের মাথায় হাত রাখলেন। বললেন_-ওরে 
পাগল, দাৰি অপরাধ নয়। আমিও তোর মতো wise Temi যা, কান 


ত রর রুণার ন 
[কলেজের ছেলেদের বড়ো ভালোবাসেন বিদ্যাসাগর। বাড়িতে হেত 


বলেন। ওদের জন্য 
[জিজ্ঞেস করেন। ছেলেদের পদ ও ধাতু সাধতে দেন, 
যে ছাত্র যতগুলো প্রশ্নের নির্ভুল 


পেত। যে ছাত্র একটা প্রশ্নেরও 
4 বলতেন--তুই এদের প্রত্যেকের কাছ থেকে চেয়ে নে! 


প্রত্যেকে একটা করে সন্দেশ দিত তাকে 


রয়া স্কুলে 
দন কলকাতার মিদাসাগরের VON “একটা কাজ পাওয়া আছ চে 
বল গা একবার দেখা করলে হয় বিদ্যাসাগৰের p) একবার চট 


Y দেখলে একবার PRUNE EON দেখা GATE এলেন সন t 


য় এব দন দীনেশচন্দ্র বাদড়বাগানে বিদ্যাসাগরের বাড়িতে চলে 

amd নি লা নলী মামাতো ভাই eT মধ্যে 
দোতলার একখানা ঘর; চা বইয়ের আলমাঁরর মধ্যে একখানা টোঁবল, 
কয়েকখানা চেয়ার, কখানা চেয়ারে বসে বিদ্যাসাগর কাগজ" 


ছাত্র নয় যে বছ পাশ শুনে চমকে উঠবে এখানে S ঢ়া ও 
gm নয় যে তুই অনা পরাণ সামলে উঠতে পারে না; YE STN 
তোকে তো একাদিনে পাগল করে ছাড়বে! 


৪০৬ করণাসাগর বিদ্যাসাগর 


দালেশচন্দ বললেন--ক্লাশ্‌ পড়াতে দিয়ে দেখুন না, বেশ তো, দৌখ 
আপনার ছেলেরা বাঙালকে কি করে ঘায়েল করতে পারে? 


সময় যাব, তোকে ক্লাশ পড়াতে দেব। 
ন ছেল, বাঙাল মাস্টার মেট্রোপলিটনে বড়ো আমল পায়নি, 
তব: তাঁর এককণা ভয় হল ani 


ন EET সোমবার ঠিক স্ময়ে মেট্রোপলিটন স্কুলে গিয়ে হাতির 
হলেন দানেশচন্দু 


করে দাঁড়িয়ে আছেন, পড়ানো VESTRI প্রথম শ্ৰেণীতে ইং 
তান স্বয়ং হেডমাস্টার মশাই। ইংরেজি যিনি পাড়য়েছেন, 


ফি ere শ্ৰেণীতে ইতিহাস গড়লেন দানে 
খোঁজ-খবর নিয়ে ৰ . 


ননি'-রাশে আমি একথা বালোছিলাম। তাই উনি রে রপোট' 
দিয়েছেন। হেল বে তির MET ese নাম৷ করে অমন নি 
শুনবেন, এ আমি জানতাম না। 


করণাসাগর বিদ্যাসাগর ৪০৭ 


বিদ্যাসাগর বললেন-তোর ভেতর তেজ আছে। তুই পারবি। অন্তত একটা 
ক্রাশ তো খুশি করোঁছস। হেডমাস্টার নিজে লিখেছে--আমি তা আশা কারান! 
বাঙাল মাস্টার পেলে তো ছেলেরা তাকে TIRES মতো ব্যবহার করে। যা হোক 
আমি আর কোনো খোঁজ নেব না, তোকে যোগ্য মনে করলাম। কিন্তু তোর 
আগে পাঁচ-ছজন যোগ্যতা দেখিয়েছেন_ এই দ্যাখ তাদের নাম। এরা কাজ পেলে 
তুই পাঁব। আর দেড়মাস কি দ:-মাস পরে আমি তোকে নিতে পারব। তুই 


_ তা হবে না।_বিদ্যাসাগর ঘাড় নেড়ে বললেন_তোর এখানে থাকতে 
হবে। এখানে sema এত লোক আছে যে কাজ খালি হলে তোকে কলা 
থেকে চিঠি লিখে আনানোর সবুর সইবে না। ওরকম করতে হ'লে PUT TT 
থেকে টন পড়া বন্ধ রাখতে হয়, তা পারব না। তুই সেই চাকারতে OT 
CAU Nr এখানে থাকতে পারিস, তবে দমাসের মধ্যে কাজ পাবি, এটি 
বলতে পারি। 

acer বললেন--আগেই সেখানকার কাজ আদমি ছেড়ে দিতে পারব 
না। সেখানে আমার একটা দায়িত্ব আছে। সেখানকার একটা ব্যবস্থা করে তে! 
ছেড়ে দিতে হবে। 

{বদ্যাসাগর বললেন--তবে আমি আর ক করব? 

বদ্যাসাগরকে প্রণাম করে চলে গেলেন দীনেশচন্দ্র।৯* 

ববি vice মেটরোপালটন কলেজে কাজ দিলেন দ্যান 
বললেন--যাও, পড়াশোনা করোগে। ভেতরে-ভেতরে য় 


আমি খুব জানি। 


করে, ইনি ভালো পড়াতে পারেন না 
বললেন আমার বোধ হয় কলেজের উ 
দরকার হয়েছে, তাই এইরকম 
তুমি নির্ভয়ে কাজ করোগে।” 

কালশীকৃষ ভট্টাচার্য লিখেছেন : এমেট্রোপালটান কলেজ বিদ্যাসাগর 


হয়, সে বিষয়ে শিক্ষক SOTO ছারকে একটা প্রশ্ন কার, সে 


আমি Se হওয়াতে আমি অনা UY তাহার প্ৰকৃত উত্তর 


Sot FRIA বিদ্যাসাগর 


জিজ্ঞাসা কারলাম। কিন্তু পর ছাতকে জিজ্ঞাসা করা ভাল বোধ হইল না। 
2 
TRU উত্তর বাহির করাইয়া লইলাম। বিদ্যাসাগর মহাশয় পণ্চ অহ 
নিতে ভন আমাকে গোপনে ডাকিয়া বলিয়া দিলেন, এক c 


he লী শিক্ষকের খোঁজ করতেন বিদ্যাসাগর। কোথাও 
একদিন সক, খোজ পেলে তাঁকে arimai সাগর কোথাও 


একদিন শুনলেন, গণ্গাধর বন্দ্যোপাধ্যায় এ দন সুশিক্ষক। 'বিদ্যাসা র ডেকে 
পাঠালেন গঙ্গাধরকে। ial: d 


গঞ্গাধর এলেন। হ্যাঁ গর গঙ্গাধৰ টু ৷ ন। 
তত বিদ্যাসা' ধরকে মেট্রোপলিটনে “নিতে চান 


TORS বললেন-_আপনার হাতে z ভি 
দে রাই আসতে পারলে আমার বিশেষ লাভ 


র 1বশেষ x TITRES, এখন পারব না। যখন AA 
5 
হয়। 


ৰ T সহকারাঁ করোঁছ। ভৃত্য বলো 
কেন? তোমাদের অধ্যাপনায় যে 
pp tees ভাগ করে দিই।২০ টিকা আসে অ ধরতে গেলে Comag] 
M আখা E ভার নয টার ঢুলছেন। 
বিদ্যাসাগরের চোখে পড়ে গেল। মহাবি াষ্টামশাইন 3 
দিলেন বিদ্যাসাগর। ST i 
নির্ঘাত চাকার চলে যাবে। মুখে কথা ১ বিম ^ 
sal d নেই, বিষম হয়ে P রইলেন 
(৮৮৮৮৮: তিতা, 
কাল বাৱে ঘুমোওনি ; 
ud RI a E 


করুণাসাগর বিদ্যাসাগর ৪০৯ 


দু-তিনটে টুইশন করে চালাতে EX! তাই ক্লান্ত হয়ে পাঁড়। ঘুমে চোখ 

জড়িয়ে আসে, সেজন্যে প্রায়ই দাঁড়িয়ে পড়াই। আজ বসে পড়াতে গিয়ে বিপদে 

পড়োছ। 

বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন__তুি টুইশন করে কতটাকা পাও? 
টাকার অঙ্ক বললেন মান্টারমশাই। 

বিদ্যাসাগর বললেন_তুমি এখন হতে এই টাকাটা এখান থেকে পাবে। 
আজি টুইশনগদাল ছেড়ে দাও P? 

{কিছুকাল মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ ছিলেন AA Sa আঁধকারা। 
বিরক্ত হয়ে বলেছেন_আমি কি তোমাকে তিল-কাণ্চনে কাজ সারতে 
বলেছি ?২ 
অপরাধ যাঁদ ক্ষমার অযোগ্য হয় তো বিদ্যাসাগর ক্ষমা করেন না, ক্ষমা 


ৰ | 

একটি কাহিনী আছে। 
ব্যারাক'। কলেজের কয়েকটি ছাত্র মাঝে-মাঝে এমন কাণ্ড করে যা মেয়েদের 
প্রতি শিষ্টাচার নয়। 

বিদ্যাসাগরকে এই খবর দিলেন শিবনাথ “rat 

একাদিন 'অবলা-ব্যারাকে' ঢুকে বিদ্যাসাগর আড় পেতে রইলেন। নিজের 
চোখে মেট্রোগলিটনের কয়েকাট অশিষ্ট ছাত্রের কীর্ত দেখলেন। 

এবং সেই TELS কলেজে এসে অশিষ্ট ছাত্রদের নাম কেটে বিদায় করে 


fraa 
কলেজ” পূর্বে ২৪নং স feat জ্টরীট, yor? TISAI BIC, এবং SLE 
78 
ভাড়াটিয়া বাড়ীর মধ্যে ২৪নং MIPA ত বাড় WAS ও 
প্রশস্ত । এই বাড়ীখানি পরলোকগত বাব; গোবিন্দ লাহা মহাশয় খারদসূত্রে 
জা কৰিয়া স্কুল কালেজ d বাড়ী হইতে স্থানান্তারত করিবার জন্য নোটিস 
উঠিয়া যাইবে পিতার 


করিয়াছিলেন। এরূপ মানসক অবস্থায় পিতা এক রাত্রে স্বপ্ন দেখ: 
[তান যেন প্রসিদ্ধ শ্রীযুক্ত ভূপেন্দ্ৰনাথ বস; মহাশয়ের নিকট হইতে তাহার 
শঙ্কর ঘোষের লেনস্থিত জমি ক্রয়ের ব্যবস্থা করিলেন, এবং RNA 
কাশশমবাজারের মহারাণী শ্ৰীমতী স্বর্ণময়ীর, এবং হাটখোলা as 
রাজা শ্ৰীনাথ রায় এবং তাঁহার ভ্রাতৃদ্বয় S জানকীনাথ রায় এবং রায় 
সীতানাথ রায় বাহাদুর দিগরের নিকট হইতে খাণ (Loan) স্বরূপ 

সংগ্রহের ব্যবস্থা করিলেন, এবং AA বিখ্যাত ইন্‌ 

নীলমণি fes মহাশয়ের সহায়তায় প্ৰকাণ্ড লুল ও কালেজের 
gw নিৰ্ম্মিত এবং নবনিম্মিত য় র 
হস Mtem gts লাগিল এবং পিতা সেই কালেজ বাটীতেই স্কুল 
কালেজ পরিচালন সংক্রান্ত যাবতীয় কাৰ্য্যকলাপ সন্চারুরূপে সম্পন্ন কারতে 


S50 করুণাসাগর 1বিদ্যাসাগর 


লাগলেন। feng অনাতাবলম্বেই যেন কোনও অব্যন্ত কারণে পিতার সাঁহত 
Se স্কুল কালেজের সমস্ত সংশ্রব রাহত হইল এবং তান সপারবারে কালকাতা 
পাঁরত্যাগ কারয়া উদরান্নের জন্য ভিন্ন দেশে ভিন্ন স্থানে এবং Deu লোকজন- 
মন্ডলী মধ্যে যাত্রা কারলেন। এই স্বপ্ন বৃত্তান্ত, পর দন, Tener আমার 
মাতামহ “বিদ্যাসাগর মহাশয়ের নিকট আদ্যোপান্ত বৰ্ণন করায়, তান ঈষৎ 
হাস্য কাঁরয়া বাললেন মনের আবেগ ও চণ্চলতা বন্ধন এবং আশা ও 
দুরাশার কুহকে এরুপ Taba স্বপ্ন দর্শন হইয়াছে। তবে স্বপ্ন [afr 
স্থল সমূহে চেষ্টা কাঁরয়া দেখ যে বাঁদ স্কুল ও কালেজের বাটী fA 
হইয়া উহা স্থায়ী হয় এবং আমার আশা এবং তোমার সকল পরিশ্রম সার্থক 
ও সফল হয়। কিন্তু তখন এবং বাটন প্রস্তুত ব্যাপারে fe হইয়াও পতা 


কখনও একবারও ভাবেন নাই যে তাঁহার এই [alos স্বগ্নটী বর্ণে বর্ণে ফাঁলবে 
এবং সৰ্ব্ব'তোভাবে সত্য হইবে 3^ 

হ্যা, ANS মেট্রোপলিটন থেকে বরখাস্ত হয়েছেন। কী কারণে 
বরখাস্ত হয়েছেন? সে-ীবষয়ে একাঁট আছে। 

কলেজের আয়-ব্যয়ের খাতা দেখতে-দেখতে বিদ্যাসাগর একাঁদন লক্ষ্য 
করলেন, হাজার দীতন টাকা ঘাটত পড়েছে। কলেজের অং ত P 
কুমার আঁধকারী। ; iro 


আর "প্রন্সিপালাগাঁর করতে হবে না। ন টাকা থাক, আজ থেকে তোমায় 


em ee aE es 
a বস জর হলেন। =. 
কলেজের প্রিন্সিপাল n ৰ আজ থেকে তুই 


বিদ্যাসাগরের জামাই হয়েও সূ্ধকুমার 


গোপালচন্দ্র গঙ্গোপাধ্যায় মেট্রো 


di à রতে বইখানা 
'প্রান্সপাল বৈদ্যনাথ বস, একখানা maien দিলেন গোপালচন্দ্রকে ৷ 


লাইব্রেরিয়ান শশীবাব 
প্রান্সপালের অনুমাতপত্রখানা ae. বিদ্যাসাগরের gera 


নিস্তার পেলেন না। 


শি? অ ত চাইলেন : শশীবাবদ 
কাঁ বলেছেন? oe i 
গোপালচন্দ্র পড়লেন মহামণ্দ্কলে। ব্যাপারটাকে তিনি cur করার চেষ্টা 
করলেন। 
শশীবাব প্রিন্সিপালকে অপমান করেছেন, ছাত্রের প্রয়োজন উপেক্ষা 
করেছেন! বিদ্যাসাগরের বিবেচনায় শশীবাবুর অপরাধ ক্ষমার অযোগ্য | 


করুণাসাগর বিদ্যাসাগর ৪১১ 


— TA শশীবাব; রেহাই পেলেন না। সেই মহত 


শশীবাবূকে বরখাস্ত করে দিলেন বিদ্যাসাগর > 
মেট্রোপালটনে যাঁরা আছেন তাঁরা সকলেই ক যোলোআনা 


E 
মেট্রোপালটনে আত ভয়ানক-ভয়ানক লোক আছেন, বিদ্যাসাগর জানেন। 
জেনে-শনেও বিদ্যাসাগর তাদের মেট্রোপাঁলটনে রেখেছেন কেন? এ-প্রশ্নের 


উত্তর--কাজ পাই «C U^ : 
erg বিদ্যাসাগরের দয়ার অন্ত নেই। সেই স্মযোগে কেউ-কেউ বিদ্যাসাগরকে 


অবাধে THAT করেছেন। 
লক্ষপাঁত ভদ্রলোক বিদ্যাসাগরকে বলে-কয়ে একটি _ 


ত 
l 


ভদ্রলোকের য় ছেলোঁটর F 
না বিদ্যাসাগর ৷ গিয়ে তাঁর মুখের উপর 
ক! fe করে তুমি নিজের শালাকে 


অন্যান করেছে। ক্লাশের সমস্ত ছাতকে এ তা 
বাড়তে গিয়ে উঠল। কাতর হয়ে 


পরাদন ওরা বাদুড়বাগানে বিদ্যাসাগরের 
বললেন_যা, আর একাজ 


করলাম। 
দুপুর তখন বারোটা বাজে। 
আসছে। একজন ছাত্র আস্তে- 


দস হাসতে ছাত্রের দল faro দিয়ে নেমে 
০ তে ছারা! এতখানি বেলা হল তা একবার বনে MD 


একটু জল খেয়ে যা। 
| সেই TACO সশীড়তে নেমে এলেন 


কথাটা বিদ্যাসাগরের কানে গেল 7 
ণ বটে, মনের ভূলে তোদের 


fex, না খেয়ে কাউকেই যেতে দিলেন TT 
পদে বিদ্যাসাগৱের সঙ্গে সারদচরণের খল 


৪১২ করুণাসাগর বিদ্যাসাগর 


বিদ্যাসাগর Tenes করলেন_ঁক পাড়িস? কোথায় পাঁড়স? 

শরৎ বলল__আপনারই স্কুলে শ্যামবাজারে, বষ্ঠশ্রেণীতে পাঁড়। 

_তোর Tray নালিশ আছেঃ 

হ্যাঁ, আছে। আমাদের পাঁণ্ডতমশায় আমাকে ace দাঁড় কাঁরয়ে 
z | 


_কেন?ঃ 

বর্ণের উচ্চারণস্থান মুখস্থ বলতে পাঁরাঁন। 

IG | তোদের হেডমাস্টার তো মহেন্দ্র গ;প্ত। 

_হ্যাঁ। 

পরদিনই বিদ্যাসাগর মেব্রোপালটনের শ্যামবাজার aces বচ্চশ্রেণীতে "গিয়ে 
উপস্থিত। তারানাথ পণ্ডিত পড়াচ্ছেন তখন। শরৎও ক্লাশে আছে। 'বদ্যাসাগর 


তারানাথকে জিজ্ঞেস করলেন- বর্ণের উচ্চারণস্থান TEL বলতে পারোন বলে 
একে দাঁড় কাঁররে য় ? 
_হ্যাঁ। 
_বর্ণের উচ্চারণস্থান কি এই ক্লাশের ছেলেরা বুঝতে পারে? 
_আপনার উপরুমাণকা তো 2 s 
en তা পাঠ্য। তার "দ্বিতীয় RIR বর্ণের 
_ তুমি আত ধ। পাঁণীন অনুসরণে উপক্মণিকা লেখা। তাই 
বর্ণমালার পরেই বর্ণের উচ্চারণস্থান ^ তোমার ene 
এই ক্লাশে ওটা বাদ দিতে হবে। RS ASR aie 


বিদ্যাসাগর তারপর ক্লাশের ছাত্রদের বললেন- মাষ্টারদের 
তোদের fem. নালিশ থাকে, হেডমান্টারকে বলে igi তর নামে oi 


না? 


“ogi ce আলমারি efe বই। সব বই ভালোরকম বাঁধানো। ; 
বাঁধাই। বইয়ের আলমারি দেখতে-দেখতে শরতের জবাব দিতে বাঁধ “রকম 
সেকেণ্ড দেরি FAA | এ 


বিদ্যাসাগর বললেন-মান্টারদের নামে শুধু নালিশ করলে 
তাঁরা যা বলবেন বা পড়াবেন তা কিন্তু মন দিয়ে Pme cet 
দেখছিস? 


দিয়ে শুনতে হবে। চারাদকে ক 
চারাঁদকে বই। আলমারি, ভার্ত বই। শরৎ বলল--এত বই fe আপাঁন 
দাদা Gos s 

বিদ্যাসাগর হাসলেন। বললেন--ওসব ? কল 
Mae ৱিকি | UL জাৰ ৫ TERT 

কি হয় এত বই পড়ে? 

OM বাবাও অনেক বই পড়েপড়ে-পড়ে দশহাজার টাকা পেয়েছে। 
তা বলে মনে করিসনি যে তোর বাবা আমার চেয়ে পশ্ডিত। আমি দশ হাজার 
টাকা পাইনি, কিন্তু তোর বাবাকেও পরীক্ষা করি। 

সারদাচরণের দিকে তাকিয়ে বিদ্যাসাগর বললেন_ ছেলেদের মারা আম 
পছন্দ কার না। আমার স্কুলে মারা তুলে দিয়েছি 


করুণাসাগর বিদ্যাসাগর ৪১৩ 


নরেন্দ্রনাথ দত্ত উত্তরকালে স্বামী বিবেকানন্দ_মেক্রোপালটন স্কুলের 


বললেন-_ আম জানতাম, 
নরেনকে আশ্বস্ত করেছেন বিদ্যাসাগর ৷“ 
নৱেনকে তে HERS খেয়েছে RUND সে এক আশ্চৰ্য 


নেমন্তন্ন ৷ 

মেট্রোপাঁলটনের ছাৱেরা একবার বদ্যাসাগরের কাছে পৌষ-পার্বণের ER 
সা eon কেবা Sore qm ea em 
চাইল। ছং কেম তো বিদেশে বাড়ি। কলকাতার বাসায় পিঠে পাবে কোথা 


wig বলল-_ আপনার বাড়তে ৷ 
বিদ্যাসাগর হেসে বললেন_ভালো। তাই হবে। 
বিদ্যাসাগৰ demens বাড়িতে ছেলেদের জন্য বিতর পিঠের বাক? 
ছাত্রদের জন্য যেমন, মাস্টার = জন্যও তেমাঁন প্রাণের টান 
বি ছাদের নু মাস্টারমশাই_ বাড়িতে কেউ রেখো বনতে আম 
y কে কিছ খেতে দেন। নিজের হাতে আম 


মধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে ৷ একদল 


মেট্রোপলিটন কলেজের দল ছাত্রের 
এ টি কনের ERE! কবর একদল হু নেই 
র corp ভয়ে কলেজের মধ্যেই 


tego কানে খবরটা তুলে দে M 
দ্যাসাগর। নামলেন এসে কলেজে 


শুনেই একটা পাকতে উঠলেন 
প্রথম যে-গ:“্ডাটার সঙ্গে দেখা হল, তাকে ধমক face বললেন_আমার 
eere ছেলেদের তোরা মার? 
জের ছেদেদের চে হাতে উঠে এনেছে। uem পিই বব 
বিদ্যাসাগরের র বাঁড় পড়ে! 
বলা-কওয়া নেই, ডিপ 4 বিদ্যাসাগরকে প্রণাম করল গঢ়ণ্ডাটা। তারপর 
ee নামৰ um গাও Be DT দর N 
নিয়ম ছিল, মেট্রো কোনো মাস্টার সঙ্গে রূঢ় ব্যবহার 
করতে পারবেন না, গায়ে বেত মারতে পারবেন না, 
শারণীরক শাস্তিই পারবেন না 
৷ চিপ শাখায় একাঁদন একটা কাণ্ড হয়ে গেলা 
J *- যেন ছাত্রদের কোনো শার শাস্তি দেওয়া 
3 pe es মশাই একটি ছাতকে CUT 


৪১৪ করুণাসাগর বিদ্যাসাগর 


উপরে দাঁড় কাঁরয়ে দিলেন ৷ আর সে-খবর, কেমন করে কে জানে, বিদ্যাসাগরের 
কানে চলে এল। 

পাল্কর জন্য সবুর করতে পারলেন না, খবর পেয়েই বাসা থেকে পায়ে 
CO ঝড়ের মতো চলে এলেন বিদ্যাসাগর। একটি ছাতকে বোঁণ্চর উপর 
দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, হেডমাস্টার মশাই সেকথা কবুল করলেন। সেই 
TAOS হেডমাস্টার মশাইকে বরখাস্ত করে দিলেন বিদ্যাসাগর ৷ 

হেডমাস্টার মশাইকে এভাবে বরখাস্ত করা হল, এই কারণে কয়েকজন 
মাস্টারমশাইও ইস্তফা দিয়ে দিলেন। অনেকেই বদ্যাসাগরকে ব্যাপারটা 


করে বিদ্যাসাগর স্কুল চালাতে লাগলেন।০ 
জয়কৃষ্ণ সেন মেট্রোপালটনের ছাত্র। সন্দেহ 


স্যর LATA বন্দ্যোপাধ্যায় যথার্থ বলেছেন : 

“So long as the people of Ben 
learning through the medium of their 
or through the medi 


medium of the language of the great coun 


“na আর যতাঁশচন্দ্র ROE! বিদ্যাসাগরের দোঁহিন্ত। "বিদ্যাসাগর 
হরেন ভৰি করেনান। সেকথা শংনে ee একদিন haa 
না? এর নে বিঃ নিজের পুল কলেজ CR, নাতিদের = 
নাঃ এর মানে কিঃ 

সধরেশচন্দ্রের বন্ধন, জ্ঞানেন্দ্রনাথ বাঁত্কমচন্দ্রকে বললেন-াঁতাঁন ওদের 
সংস্কৃত পাঁড়য়েছেন। তাঁর মত, আগে সংস্কৃত পড়ে, পরে ইংরোজ পড়লে 
শীঘ্র শেখা যায়। ওরা বাড়িতে গড়ে। তি 


পারেননি | ওদের দিয়ে লেখাবেন। 
বঙ্কিমচন্দ্র বললেন--তবে ভালো।৯ 


ভোলানাথ বস নামে একটি ছেলে বিদ্যাসাগরের স্কুলে দ্বিতীয় শ্ৰেণীত 
পড়ে। হঠাৎ একদিন বিদ্যাসাগর এসে সেই ক্লাশে ঢুকলেন। ভোলানাথকে 


করুণাসাগর বিদ্যাসাগর ৪১৫ 
বললেন--তোমার মতো ছাত্রকে আমার স্কুলে রাখতে পারব না। তুমি চলে 
যাও। 
ভোলানাথকে চলে যেতে হল। কিন্তু ভোলানাথের অপরাধ কি? 

একট; আড়ালে গিয়ে বিদ্যাসাগর মাস্টারমশায়দের বললেন তোলা ঠাকুর- 
বাড়িতে "বদ্যাসুন্দর' থিয়েটারে বিদ্যা সেজোছিল, ‘্লত্লাবলী'তেও ও সখী 
সাজে ২ 
আশ্চর্য স্বভাব বিদ্যাসাগরের, আগে কোনো খবর-টবর না দিয়ে হঠাৎ 
চলে আসেন মেট্রোপালিটনে। হয়তো একটা ক্লাশে এসে ঢুকে পড়লেন; আস্তে" 
আস্তে মাস্টারমশায়ের পিছনে গিয়ে দাঁড়ালেন; হয়তো মাস্টারমশাই বিদ্যা- 
সাগরকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালেন, বিদ্যাসাগর তাঁকে বলতেন - তুমি পড়াতে- 
পড়াতে উঠো না। তোমার কাজ তুমি করে যাও। আমাকে খাতির করতে গিয়ে 


যেন তোমার কাজে ত্রাট না BA! 
পরীক্ষার ফল যেন ভালো হয়। পরাক্ষার ফল যদ ভালো না হয় তো 


সব পণ্ড। 
পাতার কলেজ থেকে বিশটি ছাত্র বি. এ. পরাক্ষা দিতে যাচ্ছে। mU 
বল; সেসময়ে মেট্রোপলিটনে পড়ান। বিদ্যাসাগর একদিন ক্ষৎদিরামকে বালে রে 
; সাকুলার রোড ধরে 


দ্যাখো, পরাক্ষার কল যাঁদ ভালো না দাড়ায়, তাহলে 
রোড দিয়ে সেই যে কার্মাটাড়ে চলে যাব, কলকাতায় আর 


ভন পরাক্ষাদতে বিলাত চলে গেলেন। 
HOH পরাঁক্ষা দেন, এ-বিষয়ে বিদ্যাসাগরের 


* পরাক্ষায় উত্তীৰ্ণ হলেন সরেন্রনাথ। দেশে ফিরে এসে 
লু উ ; উর 
লিলেটের আযান না, কাঁ একটা কারণে ATES TONEY রত 


মহাশয় যদ muon, তাহা হইলে ETT ভবিষাৎ জীবন 


৪১৬ করুণাসাগর বিদ্যাসাগর 


ত বলা যায় না d 

oes বন্দ্যোপাধ্যায় মেষ্রোপালটন কলেজে দ:-ঘণ্টা করে সাহিত্য 
পড়াতেন সেজন্য মাসে দ:শো টাকা পেতেন Fett! প্রত্যেকাদন ঠিক সময়ে 
গাঁড় করে আসতেন, RS লাইব্রোরতে যেতেন, ওয়েবস্টারের feats 
সঙ্গে নিয়ে ছুটে ক্লাশে যেতেন। 

আনন্দমোহন বস, সিটি কলেজ খুললেন।* আনন্দমোহনের সঙ্গে কথা 
হল, সনরেন্দ্রনাথ পিটি কলেজেও একঘণ্টা করে পড়াবেন, সেজন্য মাইনে পাবেন 
একশো টাকা। 

বিদ্যাসাগরের কানে গেল একথা। তিনি মেট্রোপালটন কলেজের tote 
পালকে ডেকে বললেন--সুরেনকে বলো, সাটি 


SWAPS যখন সব কথা জানানো হল, তিনি বললেন-_ তান একথা 
বললেন, তাই CH কিন্তু আনন্দমোহনের সঙ্গো আমার খুব বন্ধুত্ব আকে ৷ 
তাকে কথা দিইছি--তাই তো-- 

মেগ্োপালিটন ছেড়ে চলে গেলেন সুরেন্দ্নাথ। ছাত্রদের খুব প্রিয় ছিলেন 
তান। ছান্রেরা তাই মনমরা হয়ে রইল। 

বিদ্যাসাগর বললেন--এই কলেজে সুরেন্দ্র কতটকু represent করে? সৈ 
UT তাতে হিসেব করে দেখলে, যে কটা পেপার হয় এগজামিলের টসে 
তাতে সে WIS ওয়ান-টেনথ represent করে। তা এতে করে যাঁদ সমৱেন্দ 
লা হলে কলেজ না চলে, তাহলে বলতে হবে আমি কেউ নই 


তারপর সুরেন্দ্রনাথ একটা কলেজ খুললেন। বিপণ কলেজ। রিপণ 
সাহেব তখন বড়লাট। 
দেখেশুনে বিদ্যাসাগর বলোছলেন-_সরেনকে জিজ্ঞেস করো, আনন্দ- 
মোহনের প্রতি সেন্টিমেণ্ট এখন কোথায় গেল 29 
কলেজের একটি ছান ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছে। ফলে বাবা তার কলেজের 
মাইনে-টাইনে বন্ধ করে 'দিলেন। 


Baie এল বিদ্যাসাগরের 
গর জিজ্ঞেস করলেন-তুঁম কোন কলেজে পড়ো? 

বিনা আপনারই মেষ্টোপলিটান কলেজে প্রথম বাঁ ces পাঁড়। 

যো নেই | E আমি তো ব্ৰাহ্ম নই, আৰ ব্ৰাহ্মসমাজের সঙ্গে 

ann ৷ যা 4 D > 

উপর আমার কিছুই বলবার নেই। তুমি ভালো বুঝে যে ধৰ্ম্ম' ধরেছ তার 


গর প্রত্যেক মাসে দশটাকা সাহাযোর প্রা 
মাসে-মাসে বিদ্যাসাগরের কাছ থেকে ওই টাকা ৬718 


* চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন: শ্রীযুক্ত আনন dixe s 
মহোদয়গণের উদ্যোগে ও পরি কালেজের প্রতিটা ত 
চে্ডাচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, qd সংস্করণ, প্‌ Reals সাঁধত হইয়াছে। 


করুণাসাগর 1বদ্যাসাগর ৪১৭ 


. অত্যন্ত আশ্চৰ্য পথে কিছুদিনের জন্য একটি মান্দ্রাজী ছেলে এসোঁছল 

A মদ্ৰোপলিটনে ৷ 
4 হ্যাঁ, একটি মান্দ্রাজী ছেলে। মা-বাপ নেই। ছেলেটির লেখাপড়া শেখার 
€ খুব ইচ্ছা। লেখাপড়া শিখতে টাকা লাগে । টাকা কই? AIPA বেচে THR, 

টাকা যোগাড় হল। THY, যা যোগাড় হল, তাতে লেখাপড়া হয় AT! 

সাহায্যের জন্য নানা জায়গায় ঘুরে বেড়াল সে। কার পরামর্শে কে জানে, 
শেষপর্যন্ত চলে গেল সিংহলে। অনেক কম্টে যে-টাকা যোগাড় করেছিল, 
দু-একাদিনেই তা FIA গেল। 

খাওয়া জোটে না। চোখে ঘুম নেই ৷ ?সংহলের পথে-পথে ঘরে বেড়াতে 
লাগল ছেলোঁট ৷ এখানে সে কাউকে চেনে না, এ-রাজ্যের সে কিছুই জানে না। 
অচেনা-অজানা জায়গায় কাউকে সে কিছু জিজ্ঞেস করতে ভরসা পায় AT! 

1সংহলের রাস্তায় একাদন জ্বাঁড়গাঁড় হাঁকিয়ে যাচ্ছিলেন একজন মান্যগণ্য 
ভদ্রলোক | কী মনে হল কে জানে, ছেলোট তাঁকে নমস্কার করল। ভদ্রলোকের 

EET ল। ছেলেটির সব কথা তান মন দিয়ে শুনলেন। ভদ্রলোক ওকে জের 
জ্যাড়গ্লাঁড়তে তুলে নিলেন, নিজের বাড়িতে নিয়ে গেলেন। 

ুনিয়ায় এমন কি কেউ নেই যে এই ছেলেটির ইচ্ছা পূর্ণ করতে পারে? 
ওর লেখাপড়া শেখার একটা ব্যবস্থা করে দিতে পারে? 

সেই ভদ্রলোক বললেন__তুমি যেমন মানুষ খুজে বেড়াচ্ছ, তেমাঁন মানয় 
এদেশে কোথাও নেই। শুনোছ, কলকাতায় বিদ্যাসাগর নামে একজন মহৎ 
মান্য আছেন। যাঁদ তুমি তাঁর কাছে গিয়ে চাইতে পারো, হয়তো যা চাও তাই 
পাবে। 

ভদ্রলোক ছেলেটিকে কিছু টাকা-পয়সা দিলেন। 

বহুকম্টে ভারতবর্ষে এল ছেলোঁট | চলল কলকাতার দকে। পথে শুনল, 
বিদ্যাসাগর তখন কাশীতে। তাহলে আর কলকাতায় গিয়ে লাভ কি, কাশীর 
দিকে চলল ছেলোট। কিন্তু কাশীতে পেশীছে, হা ঈশ্বর, শুনল, বিদ্যাসাগর 
কাশী ছেড়ে চলে গেছেন। কামনটাড়ে গেছেন। 

Freel ভদ্রলোক যা টাকাকাঁড় দিয়েছিলেন, এতাঁদনে তা শেষ হয়ে গেছে! 
দু-তনাঁদন কাশীতেই কাটাল ছেলেটি। অন্নছত্রে খেল, ঘমমোলো নদীর পাড়ে। 
তারপর কার্মটাড়ের দিকে হাঁটাপথ ধরল। 

একাঁদন দুপদুরে ছেলেটি কার্মটাড়ে এসে পেশছল। বিদ্যাসাগরের বাঁড়র 
সামনে এসে দাঁড়াল। যাক, এতাঁদনে তব; আসা গেছে। 

বাঁড়র চারদিকে বেড়া। একটিমান্র দরজা । কেন কে জানে, বাঁড়র চাকর 
তখন কাউকে দরজা পার হয়ে ভেতরে ঢুকতে TRO না। 

রোদের মধ্যে সর্বস্বান্তের মতো দাঁড়িয়ে রইল ছেলোট। জানালার 1দকে 
তাকিয়ে রইল GUL | 

হঠাৎ দেখতে পেল, হাতের ইশারায় ঘরের ভেতর থেকে কে যেন ডাকছেন। 
ডাক যখন পাওয়া গেছে তখন আর কথা 1ক, ছেলোট দরজা পার হয়ে বাড়ির 
| ভেতরে ঢুকে AVA! দরজায় কেউ বারণ করল AT! 

যান ডেকোঁছলেন, তাঁনই বসতে বললেন। জিজ্ঞেস করলেন_রোদের 
মধ্যে তুমি এমন করে দাঁড়িয়ে ছিলে কেন? তোমার কি খাওয়া হয়েছে? 

হ্যাঁ, বিদ্যাসাগর ৷ বিদ্যাসাগর ছাড়া এমনভাবে আর কে ডাকবেন, এমন করে 
আর কে কথা বলবেন! 


২৭ 


৪১৮ করনণাসাগর বিদ্যাসাগর 


বল দশানতর ছেলেটি ঘুরে এসেছে, কই, এমন করে কেউ তো তাকে 
বুধ ভর জলে তরে উঠল | বিদ্যসাধনেৰ কণি তো তাকে 
ম খের কথায় দিল না, চোখের জলে দিল। 

mrs Een RENT SUR THAT হল। তারপর ছেলেটির সে 
তার Stare হীতহাস শুনলেন বিদ্যাসাগর | 
meri কলকাতায় নিয়ে এলেন ছেলেটিকে ভা করে দিতেন 

পাঁলটনে। 

SARETU জল-হাওয়া ছেলেটির সহ্য হল না। 

তাই [কিছুদিন পর মাল্দ্রাজের ছেলেকে মান্দ্রাজে St পাঠিয়ে দিলেন বিদ্যাসা, 
দরকারী জিনিসপত্র ওর সঙ্গে দিয়ে মা : p 
মাসে-মাসে ওকে পনেরো টাকা j 


"Wc I বলেছেন_ এখন জ 
হও 
ভালো ৷ তবে কলেজের একটা TG যেতে পারলাম না, এই বাহওয়াই 
Mao e Med z পাত 
করেছে, তাঁদের বৃত্তির কোনো করে যেতে পারলাম ap js 


—~ 


সতেরো 


মাইকেল TPG “তিলোত্তমাসম্ভব কাব্য’ প্রথম প্রকাশিত হয়েছে 
১৮৬০ সালের মে-মাসে। অমিত্রাক্ষর ছন্দে সেই প্রথম বাঙলা ভাষায় কাব্য লেখা 


হল। 

গোড়ার দিকে বিদ্যাসাগর মাইকেলের আমিন্রাক্ষর ছন্দ পছন্দ করেনানি। 

ঠাট্টা করে বলেছেন: 

তিলোত্তমা বলে ওহে শুন দেবরাজ, 
তোমার সঙ্গেতে আমি কোথায় WES 

কিন্তু কিছুদিন পরেই বিদ্যাসাগরের মত বদলে গেল। মাইকেল যা 

লিখেছেন তার মধ্যে “Great merit দেখতে পেলেন বিদ্যাসাগর | মাইকেল এক- 


খানা চিঠিতে তাঁর বন্ধ; রাজনারায়ণ বসকে জানিয়েছেন: “The renown- 
ed Vidyasagar has at last condescended to see “Great merit” in 


TRA মধ্যেই দেখা গেল মাইকেলের সঙ্গে বিদ্যাসাগরের বন্ধুত্ব নিবিড় 
হয়ে উঠেছে। ১৮৬২ সালের গোড়ার দিকে মাইকেল একখানা 'চাঠডে 
রাজনারায়ণকে "লিখেছেন : “The great Vidyasagar is almost a con- 
vert to the new poetical creed and is beginning to treat the 
‘apostle’ who has propagated it with great attention, kindness, 
and almost affection!” 15 
মাইকেলের 'বারাঙ্গনা কাব্য' বোরিয়েছে ১৮৬২ সালে। 'বারাঙ্গানা কাব্য 
মাইকেল উৎসর্গ করেছেন বিদ্যাসাগরকে। উৎসর্গ পত্রে মাইকেল লিখেছেন : 
“্বখ্গকুলচডড় Sus ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের চিবস্মরণীয় নাম এই : 
অভিনব crater শিরোমণিরূপে স্থাপিত, করিয়া, কাব্যকার ইহা Us 
মহান:ভবের নিকট যথোচিত সম্মানের সহিত উৎসর্গ করিল। ইতি। ১২৬৮ 
ফাল্গুন ৷? 
৮1 sario বিলাত খাবেন, ব্যারিষ্টার পড়বেন। সে-বিষরে 
মুখের কথায় উৎসাহ দেনান 


বিদ্যাসাগর, কাজে র 
সান্দরবন অঞ্চলের চক মুনকিয়া আর গদারডাঙা। চুক্তি হয়ে রইল, মাইকেলের 
মোক্ষদা দেবী চার কিস্তিতে মাইকেলকে ইউরোপে পাঠাবেন; 
আর মোক্ষদা দেবী মাসে-মাসে কলকাতায় দেড়শোটাকা দেবেন মাইকেলের দ্র 
হেন_রিএটাকে ৷ মাইকেলের মেয়ে শৰ্মিষ্ঠা আর ছেলে মিল্টন দত্ত মায়ের সঙ্গে 
কলকাতায় থাকবে। 

মাইকেল যাতে চুক্তিমতো টাকাকাঁড় পান, তা দেখাশোনা করার দায়িত্ব 
নিলেন 'দিগম্বর মিত্র আর বৈদ্যনাথ মিত | ৰ 

তারপর ১৮৬২ সালের ৯-জ্‌ন মাইকেল মধুসুদন ‘ক্যাণ্ডিয়া’ নামে একটা 
জাহাজে উঠে ইউরোপের দিকে পাড়ি দিলেন। জুলাই মাসের শেষাশোষ 


It. 


— করদণাসাগর বিদ্যাসাগর 


বিনা ুলেন। ari পড়বার জন্য চুকে পড়লেন হজ ইন্-এ। 
কিছুদিন নির্ভাবনায় কেটে গেল। 


নি তলত তারা 


z না ভালো 
ন ome ces মাইকেল লাভ চাইলো m 


বছরখানেক হল থেকে একটি ডিও আসেনি। মাইকেলের 

অতএব চূড়ান্ত HT জিনিসপত্র বল ল। ধার-দেনা করতে হুল। 

অবস্থা এমন হয়ে 'দাঁড়াল বেন 8 
তখন E || 


ess unless We regard that man 
ur well-wishers and friends.” 


Vr TY TH দশ aas d ende, 


যদি একখানা চিঠিও fame, PPS হতে পারলেন. না। কে. জানে, 
Mai iy oos ডু E REA 
পন সের আগকৃষণ ঘের টা পাঠানোর ব্যবস্থা করলেন কলকাত 


২৮-আগস্ট, ১৮৬৪ সাল। রবিবার সকালবেলা TON 
বগেছিলেন। হেন্‌রিএটা এসে কাঁদতে-কাঁদতৈ পাড়ার সা 
যেতে চাইছে। কিন্তু আমার কাছে মানত তিন 


করুণাসাগর বিদ্যাসাগর ৪২১ 


কালের খাঁষর মতো, তাঁর শান্ত-সামর্থয ইংরেজের মতো, তাঁর প্রাণ বাঙালী 
মায়ের মতো ৷ 

মাইকেল ভুল বলেননি । একঘণ্টা বাদেই বিদ্যাসাগরের চিঠি এল ৷ দেড়- 
হাজার টাকা এল ৷ বিদ্যাসাগর পাঠিয়েছেন। মাইকেলের চিঠি পেয়েই বিদ্যাসাগর, 
১৮৬৪ সালের ২-আগস্ট, মাইকেলকে দেড় হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন। 
সুদুর বিদেশে মাইকেলের দারুণ INCA বিদ্যাসাগরই তাঁকে বাঁচয়েছেন। 

নিজের দায়িত্বে বিদ্যাসাগর অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের কাছ থেকে ধার 
টাকা | ধার করে টাকা পাঠালেন মাইকেলকে। 

বিদ্যাসাগরকে যত চিঠি লিখেছেন মাইকেল, সবই ইংরেজিতে । বাঙলায় 
লেখেনান, কেননা, মাইকেল নিজেই বলেছেন, তিনি বিদ্যাসাগরের মতো বাঙলা 
লিখতে পারেন না, অভ্যাসের অভাবে পারেন AT! 

প্যারসের একটি দোকানে মাইকেল AGA চোখে পড়ল বিদ্যাসাগরের 
বই ৷ মাইকেল দোকানদারকে বললেন-_এই লেখক আমার একজন মস্ত বন্ধ 

প্যারিসের দোকানে বিদ্যাসাগরের বই দেখতে পাওয়া অবশ্যই একটি 
দুর্লভ অভিজ্ঞতা ৷ সমস্ত বৃত্তান্ত মাইকেল, ১৮৬৪ সালের ৩-নভেম্বর, এক- 


4 


“I have seen one or two of your works in a shop in Paris. 
I told the shopkeeper, “This author is a great friend of mine.” 
“Ah Sir” said he, “we thought he was dead.” “God forbid” 
said I—"His country and friends cannot spare him.” Fancy 
this on the banks of the famous Seine.” ২ 


কিম Oe m অ pol ler 
আর একটি বন্ধ্য নাই, যে তাহার শরণ লইয়া আপনাকে AS কঃ 

এখন SOMATA মতন মহাব্যুহ ভেদ কারিয়া কৌরবদলে প্রবেশ করিয়াছেন; 
আমার এমন শক্তি নাই যে আপনাকে সাহায্য প্রদান করি; অতএব আপনাকে 
স্ববলে MIM সংহার করিয়া বাহ্গত হইতে হইবেক; এবং বাঁহরে 
আসিয়া এ শরণাগত জনকে রক্ষা করিতে হইবেক! এ কথাটি যেন সর্বদা 


স্মরণ-পথে থাকে!” 
র ১৮-মে বিদ্যাসাগরকে এজেন্ট নিযান্ত করে 


দিনকয়েক পরে রাস্তায় একজন বন্ধুর সঙ্গে দেখা। বন্ধ জিজ্ঞেস 
করলেন-_ কোথায় বাসা নিলে? 
মাইকেল হেসে বললেন-_বামুনপাড়ায়, THATCH | 
_বামননপাড়া কি হে? 
কলকাতাক SG সাহেবপাড়াই শহরের মাথা। আমি সেখানেই আছ। 
বধ হোটেলে মাইকেলের সঙ্গে দেখা করতে এলেন! 
বিদ্যাসাগরও এলেন। বিদ্যাসাগরকে দেখে উঠে দাঁড়ালেন মাইকেল, দুহাতে 


করো নাচের ধরলেন। আমন্দে আত্মহারা হয়ে মাইকেল বিদ্যাসাগকেক আলিঙ্গন 
করে নাচতে লাগলেন, বারংবার চুম্বন করলেন। 


এ- কল আর কিছ; বললেন না বিদ্যা নিলেন | 


সম্বন্ধে we নিষ্কলঙ্ক নয়, আগে মাইকেলের চার 
blag Wace: | 
হয়তো আশা আছে করেকখানা Bory সার্টীফকেট যোগাড় করতে পারলে 
গর তখন PE 
এপ্রিল, বিদ্যাসাগরকে MB M T, ১৮৬৭ 23 


nity. . . . Sumbhonauth Says th 


won the ears of the Judges and that the ans: d st be 
as strong as the poison. He Wants you to a ote Cedo 
I scarcely know what to say myself. T am id s given 
you too much troubles already. We must ^ ub 2 our 


at our enemies seem to have 


আর 


করুণাসাগর বিদ্যাসাগর ৪২৩ 


papers early next week, for no time is to be lost. If you can’t 
come, you had better send me a testimonial by return of 


» 


post. ... * 
মাইকেল একাধিক প্রশংসাপন্র যোগাড় করেছেন। ১৮৬৭ সালের ২০- 
এপ্ৰিল বিদ্যাসাগর, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ও প্রসন্নকুমার সর্বাঁধকারী একসঙ্গে 


একখানা প্রশংসাপত্র দিয়েছেন : 
“MR. MICHAEL M. DATTA, Barrister at Law, is born of 


a very respectable and well-connected family. His father, the 
late Baboo Rajnarain Datta, was a distinguished Pleader of the 
late Sudder Court. Mr. Datta is a man of splendid talents 
and varied and extensive literary attainments, of which he has 
made an ample display in several of his Poems and Dramas 
in Bengali. These works have at once made his name dear 
and respected to his countrymen, and have secured him an 
enviable reputation as an author. His knowledge of the Eng- 
lish Language ‘and Literature is such as would do credit to an 
educated Englishman. He is, besides, well-acquainted with 
Sanskrit, Persian, Greek, Latin, French, German, and Italian. 
He is well known to be an honest, sincere, generous and high- 
minded gentleman. On the whole, he is, in our humble opi- 
nion, an ornament to his country. We shall be exceedingly 
delighted to see him admitted to the Bar of the Calcutta High 
Court.”* 

১৮৬৭ সালের ৩-মে জজেরা একমত হয়ে মাইকেলকে কলকাতা হাইকোর্টে 
ব্যারম্টার করার অনুমতি দিলেন। i 
করতে লাগলেন। আয় যা করেন, ব্যয় তার চেয়ে ঢের বেশি করেন। একা 
মানুষ, কিন্তু স্পেন্‌সেস হোটেলে তিনখানা বড়ো-বড়ো ঘর ভাড়া নিয়েছেন। 
ঢালাও হাতে খরচ করেন, বন্ধধ-বান্ধবেরা ঘন-ঘন খাওয়া-দাওয়া করেন। মাসে 
হাজার টাকার কমে চলে AT! তাছাড়া হেনারএটা আর ছেলেমেয়ের জন্য 
মাসে-মাসে তিন-চারশ টাকা পাঠাতে হয় ইউরোপে । আগের খণ শোধ হওয়া 
তো দুরের কথা, নতুন করে খাণ নিয়ে খরচ চালাতে হচ্ছে। 

বিদ্যাসাগরের কাছে আবার সাহায্য চাইলেন মাইকেল। 

আগেই বলা হয়েছে, মাইকেলের ঘোর দুর্দশার সময় অন্যের কাছ থেকে 
টাকা ধার করে বিদ্যাসাগর মাইকেলকে পাঠিয়েছিলেন। যাঁদের কাছ থেকে ধার 
নিয়োছলেন তাঁদের মধ্যে দু-জন-শ্রীশচন্দ্র বিদ্যারত্ব আর অনদকুলচন্দ্র ACA 
পাধ্যায়- টাকার জন্যে বারংবার তাগাদা দিতে লাগলেন বিদ্যাসাগরকে। 


= মল প্ৰশংসাপন্ৰখানা বৰ্তমান ভিক্টোরিয়া মেমোরিয়ালে রক্ষিত আছে। এই Seem 
প্‌ ৪ রবীন ত : «কলিকাতা হাইকোর্টের প্রধান িচার- 
খান সম্পর্কে ডঃ রবীন্দ্রকুমার দাশগুপ্ত লিখেছেন p mee 


লেখাটি যে বিদ্যাসাগরের সে সম্বন্ধে নিঃসন্দেহ হইয়াছি ৷” (রবান্দ্কুমার দাশগুপ্ত : মাইকেল 
ও 'বদ্যাসাগর, ‘দেশ’, ২৮-জানুআর, ১৯৫৬, পৃ. ৯৬৬-৬৭।) 


OM তখন অন্য Bam হয়ে তিনি মাইকেলকে একখানা চিঠি 
লিখলেন বর্ধমান থেকে। চিঠিখানা তুলে দিচ্ছ : 

“সাদর TATE অদ্য সাত, দিন হইল IANA আঁসয়াছি, এ 
বলনা উপকার বোধ হয় নাই। আবার পথ সয়া এ 
রই ছল, কিন্তু তাহা vi উঠে লা এক eT কিছ 

wig! অনেকের yl সংস্কার আছে, ৪৪০ বাল, কোন কমে 


তুলে দিচ্ছি : 

“Your letter which teached me a few minutes ago, has 
given me great pain. You know that there is scarcely aye be 
ün this world that I would hesitate to do for you, 
you have my full permission to adop 


t any steps You think po 
per to relieve yourself of the unpleasant burden.” ৭ pro 


Y OST অন্ত হল না। আবার, আবার টাকার e 
LEE MK মাইকেলে ৯৮৬ 


৮72৮4১৩1১২7 


নল" 


Thar 


Am 
ৰ . 
RAY qr) ১৯29ত 
ryder 
5৯৮ ial 


৩৩ 
2 
? 


দিত টক ma 
রর 


" iren MONE লেখা বিদ্যাসাগরের একখানা চিঠির প্রাতাঁলাপ 


করুণাসাগর [quts ৪২৫ 


দেখা যাচ্ছে, চিঠিতে একটি লাইন__ 1 am really very sorry to 
know that you are again in pecuniary difficulty— fas 
{বদ্যাসাগর শেষপর্যন্ত কেটে 'দয়েছেন।* একবার লিখে আবার কেটেছেন 
কেন? হয়তো ভেবেছেন, দুহাতে খরচ করার ফলে যাঁর অর্থাভাব হয় তাঁর 
অর্থকন্টে mete হবার কোনো অর্থ নেই; তাঁর অর্থকম্টে iA হবার 
কথা লিখলে সত্যকথা লেখা হয় না। 

মাইকেল, সম্ভবত ১৮৬৮ সালের গোড়ার দিকে, একখানা চিঠিতে 


বদ্যাসাগরকে লিখেছেন : 


"You and I, my good vid.—have often done desperate 
things and looked to the chapter of accidents to neutralise the 
effect of our benevolent folly. What has been the result? You 
are the greatest Bengali that ever lived and people speak of 
you with glowing hearts and tearful eyes; and even my worst 
enemies dare not say that I am a bad fellow!. . .”° 

বিদ্যাসাগরের মতো বন্ধ; যে পরম মূল্যবান, এ-সত্য মাইকেল RCSA 
জন্যও ভোলেনানি। বিদ্যাসাগরের বন্ধুত্ব চলে গেলে তো OTA চণড়ান্ত। 
অন্তত মাইকেল সেইরকম কথাই বলেছেন। ১৮৬৮ সালের ১৭-আক্টোবর 
একখানা চিঠিতে িদ্যাসাগরকে 1লখেছেন : “If you have 
ceased to be my friend, the sooner I hear of the calamity the 
better.” 
অভাব, অভাব, মাইকেলের TANI অভাব। অভাবের কোনো ইতি-অন্ত 
নেই ৷ দুহাতে খণ করেছেন। চতু্দ'কে খণ। পাওনাদারদের ভয়ে অনেক সময় 


বাঁড়র বাইরে বেরোনোর উপায় থাকে না! 


Be eases A হর? এমন আনয় আন ৰাতে লা করে 
সেজন্য বিদ্যাসাগর দার কথা বললেন মাইকেলকে। 


লা ater পরার Core DIEI চাকার ছেড়ে ১৮৭২ TUS 


* ডঃ রবীন্দ্রকুমার aps মন্তব্য করেছেন : “পত্রের এই অংশাটিতে আসার 
Mal দাশ (মাইকেল) বাংলার সৰ্বশ্ৰেষ্ঠ মান্ষ বলিয়া আভাহত 


1 ভাগ্য-তাঁড়ত সজ্জন একথা বাঁলতে তাঁহার সঙ্কোচ 
করিলেন তিনি তাঁহারই ন্যায় আরেকজন দুজনেই ‘benevolent’, দেশের IIA 


নাই। আমরা দুজনেই ‘des erate এবং Tg 
P. c. নই। এক বিশিষ্ট আত্মপ্রতায় এখানে 


তোমার আসন, ‘কিনু অল্প মানুষ 
ভিন rd fee" (ডঃ রবান্দকুমার দাশগস্ত : মাইকেল ও বিদ্যাসাগর, 


‘দেশ’, ২৮-জানুআর ১৯৫৬, প্‌. ৯৬৭)। 


৪২৬ করুণাসাগর বিদ্যাসাগর 


সেপ্টেম্বরে আবার Wiis আরম্ভ করলেন। 1কন্তু তখন তাঁর স্বাস্থ্য 
একেবারে ভেঙে পড়েছে, নানা রকম অসুখ শরীরে । বিপুল খণ। 


এখানে বিদ্যাসাগরকে লেখা মাইকেলের ক্লার্ক কৈলাসচন্দ্র বসুর একখানা 
ois তুলে Tri : 


“ঈশ্বর 
শরণম্‌। 
পিতঃ! / 
পণ্চকোটের মহারাভার নির্ব্ধাতিশয়ে বাধ্য হইয়া, অদ্য sce আমাকে 
LAI যাত্রা করিতে হইল। সুতরাং মহাশয়ের সাঁহত সাক্ষাৎ কারতে অক্ষম 
৷ ভরসা কার, আগামী সোমবার প.ুনরায় শ্রীচরণ সান্নধানে উপাস্থিত 
হইতে পাঁরিব। 
Tee মহাশয়ের খণদাতৃগণের নামসংবাঁলত খাণের ‘তালিকা’ এই সঙ্গে 
পাঠাইলাম। মহাশয়ের শ্রীচরণকমলে বিনীত ভাবে আমি এই প্রার্থনা কার 


র রর রয় অপার করুণার 
আরও সুপাঁরচয় প্রদান ৷ ফলতঃ মহাশয়ের অনুগ্রহ ভিন্ন বর্তমানে 
দত্তজার আর উপায়ান্তর নাই। 'নবেদন Bho 
সা পদানত দাস 
|| 


মাইকেল TA দত্তের দেনার হিসাব। 

UA এসো সয়াসন ৫০০, বাব, কালীচরণ ঘোষ ৫০০০,, টাঁলগঞ্জের 
মথবর FY 8000, গোবিন্দচন্দ্র দে বহবাজার $000, দ্বারকানাথ fag 
২৫০০, প্ৰাণকৃষ্ণ দত্ত শ্যামবাজার ১১০০,, হরিমোহন বন্দ্যোপাধ্যায় Piven 


v 


Jaume 24 T কোং ৩৬০০, বেনারসের রাজা ১৫০০, মাঁতচাঁদ 
বন্দ্যোপাধ্যায় R000, উমেশচন্দ্ বস, ও মুনসীর মিহি আনা coo, বাটী 
ভাড়া ৩৯০,, চাকরের মাঁহনা 400, ১০ ; 

ELS সালের ৩০-সেপ্টেম্বর মাইকেলকে লেখা বিদ্যাসাগরের একখানা 


“My Dear Dutt, 


I have tried my best and am sadly convinced that your 


case is an utterly hopeless one—no exertion of mine, or that 
of any body else who is not a moneyed man, however strenu- 
ous it may be, can save you, It is too late to mend matters by 
patch-works. I am very unwell and am therefore unable to 
Write more. 

80th Sept. 72 Yours sincerely, 
Isvara Chandra Sarma” ১১ 


| 
| 


করুণাসাগর বিদ্যাসাগর ৪২৭ 


এখানে বলে রাখা ভালো, মাইকেলের জন্য বিদ্যাসাগরকে কারো কাছে 
অপদস্থ হতে হয়াঁন ৷ মাইকেলের জন্য বিদ্যাসাগর যত খণ করেছেন, সব টাকা 
মাইকেল নিজের সন্পাত্তি বিক্লী করে শোধ করেছেন, বিদ্যাসাগরকে ES 
করেছেন US 

বিদ্যাসাগরের কাছে মাইকেলের দাবির অন্ত নেই। বদ্যাসাগরকে লেখা 
মাইকেলের একখানা অত্যাম্চর্য চিঠি উদ্ধার কার : 


“Judge’s Court 


My dear vid: — 

I am going to take with me to yours for প্রসাদ (Prasad) 
my learned co-adjutor Babu Mutty Lal Chowdry. You had 
be a little charitable and send for a bottle of Sherry. 

Yours affectionately 
Michael M. Datta.” > 


আপ্যায়ন করার জন্য বিদ্যাসাগর কি সাত্য-সাত্য মদের বোতল যোগাড় 
করে রেখোঁছলেন? কাউকে আপ্যায়ন করার জন্য বিদ্যাসাগর কাঁস্মনকালেও 
মদের বোতল মজত করেছেন, একথা কল্পনাতীত। মদের বোতলের জন্য 
বিদ্যাসাগরকে অনুরোধ করতে সাহস করেছেন মাইকেল, মাইকেল ছাড়া আর 
কারো পক্ষে এমন দুঃসাহস সম্ভব হয়নি। 


বিদ্যাসাগর যেসময়ে সংস্কৃত কলেজের 'প্রীন্সপাল, সেসময়ে, যতদুর 
জানা যাচ্ছে, সং ত নাটকের অভিনয়ে তাঁর xw উৎসাহ লহ 


কাঁরতেন 12° 
কয়েকবার লা নাটকের অভিনয় দেখেছেন বিদ্যাসাগর। ২৮৫৮ সালের 
uictis Gua শেঠের বাড়িতে বিদ্যাসাগর ‘কুলীন LMT 


রাজাদের বেলগাছিয়ার T 
eren নাটকের অভিনয় দেখেছেন। 
পাথুরেঘাটার ঠাকুরদের পরলো ত নাচঘরে একাঁট রঙ্গ 


৪২৮ করংণাসাগর বিদ্যাসাগর 


তারাই দি ome DOTS পারেন না। কর্তারা যাঁদের নেমন্তন্ন করেন, 
RE সু সখের তিয়েটারে ঢকতে পারেন। ইচ্ছা হলেই sey করেন, 
oso DROS হলে যেতে হবে সাধারণ রঙ্গালরে। 

এবার তাহলে বেঙ্গল "থয়েটারে 


আসা যেতে পারে। বেঙ্গল "থয়েটার 
কিন্তু সখের রঙ্গালয় নয়। 


বিদ্যাসাগরের ‘তার একটি চমৎকার নিদর্শন আছে। 
উত্তরচারত, আভ য় স্বসম্পাদত 


নাটকীয় ইাতবৃত্তের র এক র 
পরিচ্ছেদ কল্পিত হইয়া থাকে; এ পারিচ্ছেদের নাম 3 AIT 
নট রঙ্গভূমি হইতে ৩ হয়; পর অঙ্কে নূতন নূতন নট প্রাবষ্ট 
আভনয়ের আরম্ভ করে। 

অগবা্য্য-সন্নিহিত অন্য ব্যক্তিরা শুনিতে 


আকাশে--নাটকৈ, স্থলে স্থলে, “আকাশে” এইরূপ লিখিত থাকে, তাহার 
অর্থ এই, কোনও নট রঙ্গভামিতে প্রবেশ Te, তথায় Suidas 
(যের কার দর্শন বা বাক্যশ্রবণের অভিনয় করিয়া বিচ ৭ 

অথবা, রঙ্গভূমিপ্রাবষ্ট অভিনয়কারদিগের অদৃশ্য হইয়া ওক, বলিতেছে।... 
বলিতেছে ৷... 93158 

আত্মগত, প্ৰগত--আঁভনয় কালে কোনও নট, সন্নিহিত A : 

গোপন করিবার নিমিত্ত, মনে মনে যে বিষয়বিশেষের ত ব্যস্তিবগে'র নিকট 
নাম আত্মগত ও স্বগত ৷... Leagi 

FOIA TORT, জিতেন্দিয় য়, কাৰ্য্যদক্ষ 

ৰ ৰ NI EH $ 

Mio কাষে FS থাকিত। অন্তঃপুরে বিশু বৃদ্ধ Wig dida 

সংবাদ দিবার প্রয়োজন হইলে, FORI দ্বারা সম্পন্ন হইত। dio: 

aioe sine অন্য অন্য বাতি GEC না পায়, এরূপ গোপনভাবে 
পরস্পর কথোপকথন ৷... s 

WA নৃত্য করে, অর্থাৎ রঙ্গভামিতে নৃত্য, S, ও অভিনয় করা 

বাহার ব্যবসায়। সুতরাং, যাহারা নাটকের অভিনয় করে, তাহারা সকলেই 


করুণাসাগর বিদ্যাসাগর ৪২৯ 


নটশব্দবাচ্য; কিন্তু প্রস্তাবনাতে যেখানে নটের প্রবেশ বৰ্ণিত থাকে, তথায় 
নটশব্দে সূত্রধারের সহকারী নটবিশেষ আঁভপ্রেত। 
ABI স্ত্রীলোক নৃত্য করে, অর্থাৎ রঙ্গভূমিতে TT, গাঁত, ও অভিনয় 
করা যাহার ব্যবসায় | সুতরাং যে যে ল্মীলোক নাটকের আঁভনয় করে, তাহারা 
সকলেই নটাশব্দবাচ্য। কিন্তু, প্রস্তাবনাতে যেখানে ATA প্রবেশ বার্ণত 
থাকে, তথায় নটীশব্দে সত্রধারের সহকারী নটীবিশেষ আভিপ্রেত। 
নান্দী-সাত্রধার, রঙ্গভূমিতে উপস্থিত হইয়া, আভপ্রেত esses a 
নির্বিঘ্ন পারসমাপ্তির নিমিত্ত, যে মঙ্গলাচরণ করে, তাহার নাম নান্দী। 
স্তবাঁদ দ্বারা দেবতাদিগকে আনন্দিত অর্থাৎ প্রসন্ন করে, এজন্য এই মঙ্গলা- 
চরণ নান্দীশব্দে নিদ্দিষ্ট হইয়া থাকে। নাটকগ্রন্থের আরম্ভে যে এক বা 
তদাধিক শ্লোক থাকে, তাহাকে নাটকের নালন্দা বলে; নাট্যশাস্ত্রকারেরা নান্দীর 
যে যে লক্ষণ নিদ্দিষ্ট করিয়াছেন, এ সকল শ্লোক সেই সমস্ত লক্ষণে আক্রান্ত 
নয়। বস্তুতঃ, এ সকল শ্লোক গ্রন্থকারের মঙ্গলাচরণ। “নান্দ্যন্তে সত্রধারঃ” 
এই অবাধ গ্রন্থের আরন্ভ। গ্রল্থারম্ভে মঞ্গলাচরণের যে প্রথা আছে, তদনএ 
হইয়া, কবিরা, স্বপ্রণীত নাটকের প্রারম্ভে, মঙ্গলাচরণ করিয়া থাকেন। 
“নান্দ্যন্তে” নান্দীর পর, অর্থাৎ আঁভনয়ের আরম্ভ কারবার পূর্বে, 
দেবতাপ্রণামাদিরূপ নান্দী কীর্তন কাঁরয়া। এই নান্দী নাটকের অঙ্গ নহে, 
স্রধার বলিয়া থাকেন, “অলমাতবিস্তরেণ” ate TRH প্রয়োজন নাই, 
অর্থাৎ নান্দীর আঁধক আড়ম্বর কাঁরয়া, সময় নষ্ট করা নিষ্প্রয়োজন। 
MAGA স্থলে নাটকের অভিনয় হয়, তাহার নাম রঙ্গভামি। রঙ্গভূমির 
fates অন্তরে, যে স্থলে নটেরা বেশাবন্যাস করে, তাহার নাম নেপথ্য। নাটকের 
যে স্থলে “নেপথ্যে” এইরূপ লিখিত থাকে, তাহার অর্থ এই; কোনও নট, 
নাটকাঁয়ব্িবিশেষেন বেপার কিয়, রাতে প্রবণ করবার পড় 
নেপথ্য ত বাঁলতেছে ৷... 
(কী কোনও নট, অন্যের নিকট গোপন করিবার নিমিত্ত, 
মনে মনে বিষয়াবশেষের আন্দোলন করিয়া, অথবা সন্নিহিত HEN শুনিতে 
বলিয়া, পরে সকলের গোচরে যাহা বলে, তাহাকে 


প্রকাশ বলে ৷... 

প্রবেশক-'কখনও কখনও, কোনও অঙ্কের সমাপ্তির পর, পর অচ্কের 
আরচ্ভের ncm. নীচ পানর দ্বারা অতীত বিষয় উল্লিখিত অথবা ভাবষ্য বিষয় 
সূচিত হইয়া ACH | নাটকের এই অংশকে প্রবেশক বলে। প্রবেশক পর অস্কের 
প্রস্তাবনাস্বরূপ ৷ 

প্রন্তাবনা_সত্রধার, রঙ্গভূমতে প্রাবষ্ট হইয়া, নান্দীসমাধানের পর, 
অনন্তরপ্রাবন্ট নটাবশেষের ATS কথোপকথনচ্ছলে, .নাটকপ্রণেতা কাঁবর ও 
আঁভনেষ্যমাণ নাটকের উল্লেখ করে; এবং, প্রসঙ্গক্রমে, নাটকীয় হীতবৃত্ত অবতীর্ণ 
করিয়া দিয়া, স্বায়সহচর সমাভব্যাহারে, রঞ্গভম হইতে অপসূত হয়; তৎপরে 


নাটকের আঁভনয় আরম্ভ হয়। এই অংশকে নাটকের প্রস্তাবনা কহে। C 
বিশ্রামকালে, এই Tis তাঁহার সন্নিহিত 


১১৫ করুণাসাগর বিদ্যাসাগর 


ব্যান্তির মুখে সেই সেই অংশের সংক্ষেপে কীর্তন কারিয়া, সরস অংশের অবতরণ 
করিয়া দেন। নাটকের এই অংশকে [que বলে। TSS অঙ্কের 
প্রস্তাবন oe অঙ্কের আদিতে গ্রাথত হইয়া থাকে । Ss fafaa, 
শুদ্ধ ও 43 কেবল মধ্যম পাত্রে ঘটিত লে শুদ্ধ ASS, মধ্যম ও 
অধম পাত্রে ঘাঁটত হইলে মিশ্রবিজ্কম্ভ E 4 

DS US, কথোপকথন কালে, অপর নট সূত্রধারকে ভাব শব্দে 
, যোদ্ধা, বিদ্বান | 


রিষণন্দের অর্থ আৰ্য্য, মাননীয়, আদরণাঁয়। 
pues. প্রধান নট সূত্র ধরে, অৰ্থাৎ নাটকের FANS করে, তাহার 
হইতে দান৷ UU P যাজাসম্প্ৰদায়ের অধিকার সম্ধারশব্দে না 
1 0 লেখা মাইকেলের দুটি কবিতা তুলে দিচ্ছি : 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৩১ 


করমনাশার স্রোত অপাঁবত্র বারি 

ঢালি জাহবীর গুণ কি হেতু নিবারে? 
বঙ্গের সুচূড়ামাণ করে হে তোমারে 
সঁজলা বিধাতা, তোমা জানে বঙ্গজনে; 
কোন্‌ পীড়ারূপ আর বাণাঘাতে পারে 
বিশধতে, হে AER! এ হেন রতনেঃ 
যে পাড়া ধনুক ধার হেন বাণ হানে 
(রাক্ষসের রূপ ধার), বুঝতে কি পার, 
বিদীর্ণ বঙ্গের হিয়া সে নিষ্ঠবর বাণে? 
কাবিপাত্র সহ মাতা কাঁদে বারম্বার। 


* 


মাইকেল ও বিদ্যাসাগরের চারন্রের অন্তর্গত সাদ্‌শ্যের সৃন্দর ব্যাখ্যা 
করেছেন ডঃ রবীন্দ্রকুমার দাশগুপ্ত : “মাইকেল ও বিদ্যাসাগর আপাতদ্‌াষ্টতে 
দুই fea প্রকৃতির মানুষ । কিন্তু প্রকৃতপক্ষে ইহারা বাংলার নতুন যুগের 
যমজ সন্তান। ইহাদের আচার ভিন্ন ধর্ম এক, পাঁরচ্ছদ Te প্রকৃতি এক। 
ইহাদের কর্মক্ষেত্র ভিন্ন, কিন্তু কর্মের উদ্দেশ্য ও পন্থা asl উভয়েই 
শাস্ত্ৰবচন ছাড়িয়া মানুষের ভাগ্যাচন্তায় মগ্ন; উভয়েই নিভীঁক, আত্মপ্রত্যয়ে 
অনমনীয় এবং উভয়েই সরলস্বভাব, কোমলচিত্ত। একজন এক নতুন ANTS 
গড়িয়া তুলিতে তৎপর; আরজন এক নতুন সমাজ গাঁড়তে তৎপর। এবং 
উভয়েই প্রাতপক্ষের বিরুদ্ধ ভাবে অচণ্চল।...একজন বিলাসী, উচ্ছঙ্খল, 
আশঙ্কায় প্রমত্ত; আরজন িলাসতাশ,ন্য, সংযত, নিরাসন্ত। কিন্তু এ 

বাঙলা সাহত্যের ইতিহাসে বিদ্যাসাগর ও মাইকেল মধসুদনের নাম 


স্বর্ণাক্ষরে লিখিত হয়ে আছে। 
শ্রীপ্রমথনাথ fact লিখেছেন : “পদ্যে মধ্সুদন যাহা কাঁরয়াছেন, গদ্যে 


তাহা করিয়াছেন বিদ্যাসাগর । তিনি গদ্যচ্ছন্দের IATA ২৭ 

কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখা ভালো, বাঙলাভাষার ম্যার্তানর্মাণে মাইকেল 
মধুসূদনের চেয়ে বিদ্যাসাগরের দান মহত্তর। উত্তরকালে রবীন্দ্রনাথ যথার্থ 
বলেছেন : “মাইকেল মধ্সৃদন ধ্বনি-হিললোলের প্রাত লক্ষ রেখে বিস্তর নূতন 
সংস্কৃত শব্দ অভিধান থেকে সংকলন করোছিলেন। অসামান্য কাঁবত্বশান্ত 
সত্তেও সেগুলি তাঁর নিজের কাব্যের অলংকৃতিরূপেই রয়ে গেল, বাংলাভাষার 
জৈব উপাদানরূপে স্বীকৃত হল না। কিন্তু বিদ্যাসাগরের দান বাংলাভাষার প্রাণ- 
পদার্থের সঙ্গে চিরকালের মতো মিলে গেছে, ছুই ব্যর্থ হয়নি U^" 

বিদ্যাসাগরের মহত্ত্ব মাইকেল মর্মেমর্মে অনুভব করেছেন। ১৮৬০ সালেই 
মাইকেল বিদ্যাসাগরের একটা স্ট্যাচুর জন্য নিজের মাইনের অর্ধেক টাকা চাঁদা 
দিতে রাজি হয়েছেন। মাইকেল মধ্সূদন, ১৮৬০ সালের ৩-আগস্ট, 
রাজনারায়ণ বসকে একখানা চিঠিতে লিখেছেন : 


“I have no objection to subscribe one half of my pay to- 
wards a statue for I. C. Vidyasagar as the promoter of Widow- 
Remarriage.” ১৯ 


৪৩২ করুণাসাগর বিদ্যাসাগর 


বিদ্যাসাগরের উপর মাইকেলের অসীম বি*বাস। ১৮৬৬ সালের ২৫- 
EST মাইকেল লণ্ডন থেকে বিদ্যাসাগরকে {লিখেছেন : 1 
“My trust is in God and after God in you!’ 
মাইকেলের চিঠিপান্রে বিদ্যাসাগর সম্পর্কে বিস্তর আশ্চর্য wis ছাঁড়রে 
আছে। কয়েকাঁট তুলে দিচ্ছি : 
এ A splendid fellow; The first man among us; Above flatter- 
` ing any man; one of Nature's noblemen; The greatest Bengali 
that ever lived; A real friend and righteous man; A tower of 
strength; Noble and friendly heart; A thoughtful man; Not 
only Vidyasagara but Karunasagara also l 


১৮৭৩ সালের ২৯-জণন্ন মাইকেলের মৃত্যু হল। পরদিন বিকেলে লোয়ার 
সার্কুলার রোড সমাধিক্ষেত্রে মাইকেলের মৃতদেহ সমাধিস্থ করা হল। 


মাইকেলের মৃত্যুর একযগেরও পর কয়েকজন ভদ্রলোক 
উদ্যোগী হলেন মাইকেলের সমাঁধস্থানের উপর কোনো স্মাঁত-স্তম্ভ নেই, 
কোনো স্মীত-চহ নেই, THEE নেই; অতএব চাঁদা তুলে একটা স্থায়ণ স্মৃতি? 
স্তম্ভ, নিৰ্মাণ করে মাইকেলের আঁস্থ-পঞ্জর রক্ষা করতে হবে। 

চাঁদার জন্য বিদ্যাসাগরের কাছেও লোক এল। মাইকেলের সমাধিস্থানে 
স্ম্তিদ্তম্ভের জন্য চাঁদা, মাইকেলের আ্থ-পঞ্জর রক্ষার জন্য চাঁদা। মাইকেলের 
কথায় বিদ্যাসাগরের চোখে জল এসে ৫ 


n রি গেল। বললেন__দ্যাখো, প্রাণপণ চেষ্টা 
করে যাঁর জান রাখতে পাঁরান তাঁর হাড় রাখবার জন্য আম ব্যস্ত নই ৯ 


আঠারো 


১৮৬৫ সালের শেষাঁদকে ঠাকুরদাস একাঁদন স্বপ্ন দেখলেন যে তাঁর 
আঁবলন্ৰে শ্মশান হয়ে যাবে। VA দেখে অত্যন্ত উদ্বিগ্ন হলেন 


দেখালেন। কোষ্ঠীর ফল গঞ্গানারায়ণ যা বললেন তা স্বপ্নের সঙ্গে মিলে 
গেল ৷ আঁধকন্তু গঙ্গানারায়ণ বললেন--আঁবলশ্বে বিদ্যাসাগর মশায়ের শাঁনর 
দশা উপস্থিত হবে। তাঁর আত্মািচ্ছেদ, বন্ধবচ্ছেদ ও ভ্ৰাতৃবিচ্ছেদ ঘটবে, তাঁকে 
দেশত্যাগ হতে হবে। একাঁদনের জন্যও সুখী হবেন না, একস্থানে স্থায়ী 
হবেন না, নতুন নতুন স্থানে গিয়ে বাস করার ইচ্ছা হবে একথা অন্যের কাছে 
dig করবেন না। বিশেষত, বিদ্যাসাগর বাবাজীর কাছে ব্যস্ত করলে তিনি আমায় 
তরস্কার করতে পারেন। 

ঠাকুরদাসের অত্যন্ত দরর্ভাবনা হৃল। তাঁর আর বীরাসংহে থাকতে ইচ্ছা 
রইল না। দিনকয়েক পরে 'কাশীবাসা হওয়ার কথা ব্যস্ত করলেন ঠাকুরদাস। 


দৰ্ভাবনা দূর হইবে না। ২1৪ দিন কোন মতে এখান হইতে যাইতে প্যারব 
না, নতুবা অদ্যই আমি প্রস্থান কারতাম। যাহা হউক CULO পার তাঁহায় 
২৮ i 


৪৩৪ করুণাসাগর বিদ্যাসাগর 


ই আকা জন হন এই বারে বাটী 
খলে আম যেরুপে পারি 
যাইব আমি কায়িক ভাল আছি, ইতি তারিখ cO ET 


পুত্ৰ ঈশানকে 
ঈশ্বর আমায় দেশে ফিরে যাওয়ার জন্য SIM Tum 1 ia 
উচিত নয়, এই সময় oe ২ à আর আপনার 
তি অত্যন্ত সুরে বাস করাই উঁচত। =: 


সেইরকম বন্দোবস্ত 
হবে। আমাদের টা জীপ গেলে আম মন অত্যন্ত ব্যাকুল 
হলে হডসন দিয়ে আগর উপ নেই। অতএব, আপান 
t সি দন কলকাতায় থাকতে হাব আঁকিয়ে নেব। সেজন্য 
' তাঁর ছবি হল। 
শম্ভুচন্দ্ লিখেছেন : “(বিদ্যাসা। NI টাকা খরচ হল।৯ 
বাঁরাসংহার বাটীর নূতন গর) ag 


` $ $ GE ও 

রবার $ পাঁরিবার থাকলে কলহ এইরূপ 
বিশেষতঃ বহ:পারিবার একত্র অবস্থাত কাঁরলে সকলেরই সম্ভাবনা, 
হয়। ইতিপ্‌ব্বে ভাগিনা বিয়ের পৃথক্‌ বাটী বিজ দেল বিষয়ে কষ্ট 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৩৮ 


কে একজন বারণ করল! বলল--_বিদ্যাসাগর, এমন গরমের 1দনে কাশী 


যাবে, বড় ভয়ের কথা ৷ 


feng বিদ্যাসাগর ATT, ভয় পেলেন AT বললেন-_-ডউটি করতে যাব, 
তাতে প্রাণের ভয় করলে চলবে কেন ৷” 


এনে সাহায্য করেছেন তাকে। বিস্তর অনাথা বিধবার সংসার চলেছে বিদ্যা 
সাগরের টাকায়। অসংখ্য গরীব ছাত্রের খাওয়া-পরা লেখাপড়ার খরচ জনাঁগয়েছেন 
বিদ্যাসাগর যা আয় করেছেন বিদ্যাসাগর, তার অধিকাংশই ব্যয় করেছেন 


গরীব-দ্খীদের জন্য। 


১৮৯১ সালের ৩-আগস্ট 'ইণ্ডিয়ান নেশন’ {লখেছেন 


"He (বদ্যাসাগর) hada 


magnificent income from his books; 


and the whole of it, reserving only a small portion for the 
ordinary comforts of himself and his family, he bestowed on 
others as charity. The charity was administered not as daily 
alms to passing mendicants, but to a large extent as monthly 
allowances to men and women who were known to be deserv- 
ing objects. Helpless widows and orphans, needy students, 
disabled people, retired servants of special merit, were regu- 


larly maintained by him. 


The casual objects of his bounty 


were many and various. That a man was in distress was reason 
enough for his receiving charity from Vidyasagar. . * He néver 
went out into the street without a few coins in his purse and 
never returned home without having distributed them. Often 
was he heard to observe in a general way that the money 


which he earned was really 
only as much as he require 


not his, that he could claim to use 
d for his ordinary needs, and that 


tlie rest was the property of such of his fellow-men as wanted 


it more than he did.” 


ইতিহাসের একটি নিষ্ঠুর ব্যঙ্গ এই যে, যাঁর দান ও দয়া তুলনাহীন ভার 


মৃত্যুর প্রায় তিনযূগ বাদে তাঁর দুই 


১৯২৫ সালের ১৯-এাঁপ্রল ‘আনন্দবাজার পান্রকা লিখেছে : | 
'গ্লীমতী CAAT বসু এম, বি, (৯৩৷১নং হারঘোষের ষ্ট্রাট, কলকাতা ৷) 


গিয়াছিলেন তান ও err cree বন্ধুর দান মার SG, টাকায় নিজের, 
কন্যার ও দুইটি ভরণপোষণ কাঁরয়া থাকেন ৷ তিনি বর্তমানে কাশীতে 


- 


১৯২৫ সালের ২১-এপ্ৰিল ‘আন 3 A মন্তব্য করেছে: 
০ 
তীয় তেন পরই দস অহ 
লইয়া রে কোনযূপে জাবন কাটাইতে হয়ত 

লইয়া ৷ 


k 
] গ APTS T আমাদের যে সাহায্য 
ORE অনা আমরা দই ভগ্নী Hoar আমরা লহ a 


য়া কন অন্ন জানা যাজে, বিদ্যাসাগরের দ্বিতীয়া ও কনিষ্ঠা ফল 
aM বাল দলা এখানে “আনন্দবাজার পত্রিকা’ সম্ভবত ঈষং 
ভুল করেছে। 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৩৭ 


fescs আমাদের আন্তাঁরক আশীর্বাদ জানাইতোঁছ। আমরা এইবার iS 
পারিতোছ যে, আমরা নিরাশ্রয় নহি, বরং আমরা এই ভাবিয়া স্ব 
পাইতেছি যে, আমাদের বহন সহদেয় সন্তান দেশে আছেন। আমরা সকলের 
উন্নাতর জন্য ভগবানের নিকট প্রার্থনা কারতোঁছি। c 

যাঁহাদের নিকট হইতে সাহায্য পাওরা গিয়াছে, শ্রীমতী eat বস 
তাহার একট তালিকা ফরওয়ার্ড" পান্রকায় দিয়াছেন” 


বিশাল হৃদয় বিদ্যাসাগরের। তব; অথবা সেইজন্যই বিদ্যাসাগরের সঙ্গে 
AGA করেছে অনেকে | 


শোনা করতে পারে। 

আর কথা ei বিদ্যাসাগর দরকারী বইগ্দীল পাঠিয়ে দিলেন ডাকে, 
ছেলেটির নামে, স্কুলের ঠিকানায়। তারপর বছর-বছর চিঠি আসে_ আজে, 
নতুন ক্লাশে উঠোঁছ, আবার নতুন বই দরকার। 

বিদ্যাসাগর বছর-বছর ছেলোটিকে ডাকে নতুন-নতুন বই পাঠিয়ে দেন। 

কয়েক বছর পরের কথা । উত্তরপাড়া স্কুলের র দেখা 
করতে এসেছেন বিদ্যাসাগরের সঙ্গে। কথায়-কথায় "বদ্যাসাগর সেই ছেলোটর 
কথা তুললেন। জিজ্ঞেস করলেন_ তোমার স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। ছেলোট 
কেমন পড়াশোনা করে বলো COT! 

কিন্তু নাম শুনে ছেলোটকে SIE করতে পারলেন না হেডমাচ্টার মশাই | 
বললেন-আমার স্কুলের প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে ও-নামের কোনো ছেলে 


ও নামের কোনো ছেলে নেই কি? বিদ্যাসাগর বললেন--তুমি দিব্য মাস্টার 
তো হে। একটা ছেলে পণ্চম শ্রেণী থেকে পড়ছে তোমার স্কুলে, বছর বছর 
ক্লাশে উঠছে, চিঠি লিখে আমার থেকে বই নিচ্ছে বহর-বছর, ডাকে বই পাঠীচ্ছ, 
সে-ও ঠিকঠাক বই পেয়ে যাচ্ছে, আর তুমি বলছ T€ না ও-নামের কোনো 
ছেলেই নেই তোমার স্কুলে! সব ছেলেকে তুমি চেনো না নাকি? i 

ভালোমানষ হেডমাস্টার মশাই সোঁদন চুপ করে গেলেন। পরাঁদন স্কুলে 
শগয়ে খোঁজ-খবর নিতে আরম্ভ করলেন। সব ক্লাশ তন্ন-তন্ন করে খ'নজলেন, 
ধিন্তু কোথায় কে। এ-কুলে ও-নামের কোনো ছেলে নেই ৷ বদ্যাসাগরকে চিঠি 
লিখে এ-স্কুলের কোনো ছেলে বই যোগাড় করোন। তাহলে ব্যাপার কি? 

ব্যাপার ASA! অত্যন্ত জঁটল সমস্যা। সেই সমস্যার সমাধান হল 
শেষ পর্যন্ত। 

উত্তরপাড়া স্কুলের কাছেই একখানা বইয়ের দোকান ৷ সব সেই দোকানদার 
কণীর্ত। বছর-বছর কাতর ভাষায় অব্যর্থ চিঠি Facer বিদ্যাসাগরের থেকে 
নতুন-নতুন বই এনেছে, fast করেছে। 
অচেনা-অজানা মাধব তো দূরের কথা, নিতান্ত আত্ময়-স্ৰজনও বিদ্যা" 
সাগরকে বণনা করতে ছাড়োন। 
একখানা খাতায় নাম-ঠিকানা লেখা আছে। মার্সে-মাসে কাকে কত টাকা 


৪৩৮ করুণাসাগর বিদ্যাসাগর 


TNCS হবে, সেসব কথা লেখা আছে। সেই খাতা দেখে বিদ্যাসাগর টাকা 


পাঠান, প্রত্যেক মাসে এ-বাবদে বিদ্যাসাগরের খরচ হয় আটশো টাকার কিছ, 
বেশি। 


একার একটানা মাসের জন্য fea করতে কার্মাটাড়ে গরেছেন 


SEI ততু'গাদার পর তাগাদা। মাসহারার টাকা কই? 


আত্মীযাট জবাব দিল--অন্য কাজের বড়ো ভিউ i র 
বিদ্যাসাগর oe CNN TUR, uL তাই পেরে উঠিনি। 


দেখিয়েছেন। বিদ্যাসাগর কি তা carat. ক SPESE 


১২৭৪ সালের শ্রাবণমাসে গোপালচন্দ্র সমাজপাতির সঙ্গে বিদ্যাসাগরের 
জ্যেষ্ঠা কন্যা হেমলতার বিবাহ হয়। বাঙলা ১২৭১ সনের ২৩-মাঘ গোপাল- 
চন্দ্রের মৃত্যু হয়। শম্ভুচন্দ্ৰ বিদ্যার লিখেছেন: “দাদা গোপাল জামাতার 
AE গর তাহার মাতা ভগিনী ও ভ্রাতাকে কাঁলকাতায় আনিয়া স্বতার 

ভা করিয়া রাখিলেন; এবং নিজ হইতে সমস্ত বায় দিয়া তাহাদের 


করুণাসাগর 1বদ্যাসাগর ৪৩৯ 


Alive তত্ত্বাবধান কারতে লাগলেন... । এ কন্যার প.রদ্বয়কে এরুপ, ভাবে 
লালন পালন ও শিক্ষিত কারলেন যে উহারা ?পতৃহীন হইয়াও উহাদিগকে 
একদিনের জন্যেও কোন ক্লেশ অনুভব কাঁরতে হইল না। এবং À কন্যার 
দেবরের পালন ও শিক্ষার বন্দোবস্ত করিলেন... ।৮* 

গোপালচন্দ্রের জ্যেম্ঠপুত্র সুরেশচন্দ্র বিলেত যাবার জন্য ব্যাকুল হয়ে 
পড়লেন। ঠিক করলেন, বিদ্যাসাগরকে না জানিয়ে গোপনে মায়ের অন:মাঁত 
নিয়ে চলে যাবেন। 

গোপন আয়োজন দেখে হেমলতা সরেশচন্দ্রকে বললেন--তুি ছেলে হয়ে 
যেমন আমাকে না বলে যেতে পারছ না, তোমাকে যেতে দেবার আগে মেয়ে 
বলে আমারও fe বাবাকে একথা জিজ্ঞেস করা উচিত নয়? 

অর্থাৎ বিদ্যাসাগরের GAAS ছাড়া যাওয়া হবে AT! কথাটা বলার জন) 
অনেকবার ' সুরেশচন্দ্র বিদ্যাসাগরের সামনে গেছেন, কিন্তু বলে উঠতে 
পারেননি। সূরেশচন্দ্রের ভাবগতিক দেখে বিদ্যাসাগরের সন্দেহ হল। একাঁদন 
স:রেশচন্দ্রকে বললেন-তোর কিছ; দরকারী কথা আছে বলে বোধ হয়, তা কিছ; 


আমারই উমেদারি করাঁব তো? 

তারপর রঙ্গ ছেড়ে বললেন_ টাকাকাঁড়র বড় অনটন হয়ে পড়েছে, 
এ-অবস্থায় আর হয় না। 

পরে একাঁদন বাঁড়র মধ্যে কথায়-কথায় সুরেশচন্দ্র মাকে বললেন_ আমার 
বাবা থাকলে কি আর তোমার বাবার কাছে আবদার করতে যেতাম? 

উপরের ঘরে "বিদ্যাসাগরের কানে গেল কথাটা । সূরেশচন্দ্রকে ডাকলেন 
ওই কথায় বিদ্যাসাগরের দু-চোখ জলে ভরে উঠেছে। বিদ্যাসাগর বললেন 
তোরা আমাকে পর ভাবিস। সে থাকলে তোদের জন্য যা করত, আমি তার 
চেয়ে কি কম করছি ?* : 

১২৭৯ সনের আষাঢ় মাসে বিদ্যাসাগরের মধ্যমা কন্যা কুমনদনীর সঙ্গে 
অঘোরনাথ চট্টোপাধ্যায়ের বিবাহ EX 

১২৮২ সনের ৩০-আধাঢ় বিদ্যাসাগরের তৃতীয়া কন্যা বনোঁদনীর সঙ্গে 
সূর্যকুমার অধিকারীর বিবাহ mx 

«eor বিদ্যারত্ব লিখেছেন : “ইনি (সূর্ধকুমার আঁধকারা) ২১ বৎসর 
অগ্রজ মহাশয় সূর্যযবাবূকে এ পদ পাঁরত্যাগ করাইয়া মেট্রপালটানে সেক্রেটারী 
পদে TAS করাইবার আঁভিপ্রায় প্রকাশ করেন, এবিষয়ে AAA, প্রথমতঃ 
অসম্মতি প্রকাশ করেন, অনেক বাদানুবাদের পর দাদার আগ্রহাঁতশয় দেখিয়া 
ও অনুরোধ এড়াইতে না প্রিয়া দাদার প্রচ্তাবে সম্মত হইলেন। হেয়ার 


হইলেন ৷ i 


বাধ্য হয়েছেন "বিদ্যাসাগর | 
১২৮৪ সনের বৈশাখ মাসে বিদ্যাসাগরের কনিম্ঠা কন্যা শরৎকুমারীর সঙ্গে 


কার্তচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবাহ EX! 


880 করুণাসাগর বিদ্যাসাগর 


বিদ্যাসাগর একদিন দীনবন্ধ; ন্যায়রত্রকে বললেন--তুমি বিষয় সম্বন্ধে 
আমার নিন্দা করেছ? তুমি বলে বেড়াও যে সংস্কৃত প্রেস আর ভিপাঁজটারণ 
আমাদের দুজনের সম্পত্তি? ব্ৰজনাথ মুখোপাধ্যায়কে এ ভিপাজিটারী দান 


অন্যকে দিলে সে-টাকায় আপনার অনেক ধণ শোধ হত। লোকের কাছে এই 
কথাই আমি বলোছ। আপান যেমন উদারপ্রকৃতি 


করতে পারেন।...সংস্কৃত প্রেস ও ডিপাজটারী আপনার একার wets নয় 
সুতরাং ওতে আপনার একলার স্বত্ব নেই। 


দীনবন্ধ; বললেন- আপনার অংশ আপান যা-্যশ করতে পারেন, আমার 
অর্ধেক অংশ আপা দান করতে পারবেন না। 


à দাস। 
দীনবন্ধু ন্যায়রত্ন লিখেছেন : “তান (বিদ্যাসাগর) দুইশত < 
আনিয়া দেন, সেই দুইশত টাকা বর 
একটা অকন্মণ্য র প্রেস ক্রয় করিয়া * "UH ও আমি 
উরে প্রতীদন প্রাঃকালাবাধ বেলা নয় ঘণ্টা হম তক পাঁচটার পর 
নয় দশ ঘণ্টা পর্য্যন্ত হাপাখানার কাৰ্য্য নিৰ্বাহ 
I 


f রয়াছেন এজন্য র অংশ আছে 
আমি তাঁহাকে কখনও Puro staen, eee তাঁহার অংশ আছে, 
নাই ৷...” 3 


দুই ভাইয়ের এই বিবাদে একজন সাক্ষী [ছিলেন ? 


বে বিরোধ করা নিতান্ত aaia কাৰ্য্য বিবেচনা কারি লা 
তাছ যে সংস্কৃত TA বা তংসংক্লান্ত পুস্তক য় আমার স্বত্ব ও অংশ 
থাকার যে দাবী করিয়াছিলাম আমি সে দাবা পরিত্যাগ করিলাম। * 
বিদ্যাসাগরের কাছ থেকে মাসে-মাসে টাকা পেতেন WEG | অতঃপর 
সে-টাকা নেওয়া দীনবন্ধু বন্ধ করে দিলেন। 


করুণাসাগর 1বদ্যাসাগর ৪5১ 


বিদ্যাসাগর গিয়ে গোপনে একাঁদন দানবন্ধুর স্ত্রীর আঁচলে টাকা বেধে 
fa বললেন--মা, এই নাও, দীনোকে বলো না, আমি জান, তোমাদের কষ্ট 
হচ্ছে, এই টাকায় সংসার খরচ চালাবে ৷ 

দীনবন্ধু জানতে পারলেন। এবং এ টাকা সেবার দীনবন্ধ্দর স্ত্রী কেরত 
1দলেন ৷ বিদ্যাসাগরকে ফেরত নিতে হল। 
দীনবন্ধ্। এবং নিয়েছেন ৷ 

বছরখানেক বাদে মনোমোহিনী নামে একাঁট বিধবার বিবাহ হল। সেই 
{বধবাবিবাহের ফলেই বিদ্যাসাগরকে চিরকালের জন্য বীরাঁসংহ ছেড়ে চলে 
আসতে হল। ঘটনাটি গোড়া থেকে বলা যেতে পারে। 

কলকাতা থেকে মুচিরাম বন্দ্যোপাধ্যায় আর মনোমোহিনী, এলেন 
বশরাঁসংহে, শম্ভুচন্দ্র MORGA কাছে। সঙ্গে নারায়ণচন্দ্রের চিঠি নিয়ে 
এসেছেন। চিঠিতে নারায়ণচন্দ্র শম্ভুচন্দ্রকে যা. লিখেছেন তার সারমর্ম : 
“ক্ষীরপাই-নিবাসী মুচিরাম বন্দ্যোপাধ্যায় মনোমোহনী নাম্নী একটি বিধবা 
কন্যা সঙ্গে কারয়া এখানে বিবাহ কারবার মানসে আঁসিয়াছলেন। Tiger 
মহাশয় আপাততঃ ইহাদিগকে বাটী যাইতে বাঁললেন। পিতৃদেব ত্বরায় বীর- 
Fe বাটতে যাইবেন, তথায় যাইয়া যাহা হয় কারবেন। ইহারা ক্ষীরপাই 
যাইতে ভয় পায়, যেহেতু তথায় অনেকেই 'বিধবাববাহের দ্বেষ্টা। কিন্তু ইহারা 
আপনাকে না জানাইয়া এখানে আ'সয়াছিলেন, এজন্য আমার পত্র সহ আপনার 
নিকট যাইতেছেন ৷-পিতৃদেব যে পর্য্যন্ত বাটী না যান, সেই পৰ্য্যন্ত যাহাতে 
ইহারা নিরাপদে থাকিতে পায়, তাঁদবষয়ের ব্যবস্থা কারবেন।” 


* চন্ডচরণ বন্দ্যোপাধ্যায় fenus : “তান (বিদ্যাসাগর) বাটী পেশীছলে ক্ষীরপাই- 
বাস হালদার মহাশয়েরা এবং অন্যান্য অনেক জন্দ্রান্ত লোক তাঁহার সাঁহত সাক্ষাৎ কাঁরয়া 
মচিরাম বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিষয়ে নিরপেক্ষ থাকিতে অনুরোধ করেন। বিদ্যাসাগর 
মহাশয় সহজে এরূপ ভাবে এক ব্যান্তকে সহায়তা হইতে Wes কাঁরতে সম্মত হইবার লোক 
ছিলেন না। কিন্তু যাঁহারা ইতি পঢব্বে বহুবার 'িধবাববাহের অন-চ্ঠানে সহায়তা 
করিয়াছেন, এরূপ বহুসংখ্যক জন্দ্রান্ত লোক বহুবিধ কারণ দর্শাইয়া এই কার্যোর সহায়তায় 
বিরত থাকিতে বহু সাধ্য সাধনা করায়, অগত্যা বিদ্যাসাগর মহাশয় এ বিবাহে কোন সংস্রব 
রাখিবেন না বািয়া অঙ্গীকার করেন।” চেন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, 
প্‌ ৪১০) 

এইরকম অভিযোগ পাওয়া যাচ্ছে যে মচরামের বিবাহের আগে অন্ততপক্ষে (একবার 


মহাশয়ের শ্বশুর MET] ভট্টাচার্য্য মহাশয় গ্রামের প্রধান লোক বলিয়া মালা গ্রহণ করেন 
এই অপরাধে, গ্রামের সম্দ্রানত হালদার «mua দলের অটীসাঁটী কারিয়া ও মালা লওয়া 
অপরাধে SE শন্রুঘ্ন ভট্রাচার্যাকে প্রায়াশ্চিত্ত করান।” শেম্ভুচন্দ্র বিদ্যারত্ : ভ্রমানরাস, পৃ 
€) ` R 


৪৪২ করংণাসাগর বিদ্যাসাগর 


অগত্যা এ-বাঁড় ছেড়ে চলে যেতে হল মনোমোহিনীকে। চলে গেল সনাতন 
বিশ্বাসের বাড়িতে | কাছেই সনাতন বিশ্বাসের বাঁড়। সেখানে মনোমোহিনীকে 
সঙ্গে নিয়ে গেল দীনবন্ধু ন্যাররজ্ের পুত্র গোপালচন্দ্র। রাধানগরের কৈলাসচন্দু 
মিশ্র আর বিদ্যাসাগরের আরেক ভাই ঈশানচন্দ্রের পরামর্শে। 


aig থেকে বের করে দিতে রাজ হলেন না। 


উমেশচন্দ্ৰ তখন সনাতন বিশ্বাসকে বললেন_তোমরা এ'র মাসহারা খাও, 
একটা কথা শুনলে না। 


বাড়িতে রাখো, কারো কথায় বের করে দিও না। আমি বল মেযোটকে 
যর feme UNI Us aren মতে তর sere লাগে 
পারব না। বরং যে-কটাকা মাসহারা ?দয়েছেন 


তা ফেরত রাজ আছি 
সনাতন 1ব*বাস চলে গেলেন। টি মা : 
গোপালচন্দ্র আর ঈশানচন্দ্র চাঁদা করে z - 
Vidas বিবাহের সমস্ত আয়োজন করল। 


১২৭৬ সন্রে আশ্বনে 'বামাবোধিনশ fage লিখেছে : “সম্প্রীতি 
বা এক্ট বিধবা বিবাহ হইয়াছে। বর Cabs লেসন 
পণ্ডিত শ্ৰীযমত মৃচিরাম বন্দ্যোপাধ্যায়, নিবাস ক্ষীরপাই। পাত্রী কাশীগঞ্জ 
নিবাসী থ পালধির কন্যা শ্ৰীমতী মনোমোহিনী 


s হালদারবাবুদের BAA ধ (বিদ্যাসাগর) 
পশ্চাৎপদতার ও FARTA পরিচয় দিয়া ক্ষান্ত ৃ 
তিনি এ বিবাহের প্রতি i T 


? উত্তর দিয়েছেন, ‘এ শাস্রসম্মত 4 / 
বলো আমি দ্ৰাকার কার, কত হালনারবাববদের মনে সম্মত ৬ 
লোকের খাতিরে এই সকল বিষয়ে ক্ষান্ত হওয়া আপনার মতো মানৱ হবে 
দোষের কথা। 


* আজাবন বিদ্যাসাগরের দ্নেহে পালিত হয়েও বিদ্যাসাগরের qum পর were 
বিদ্যার তাঁকে অনায়াসে অশালীন ভাষায় নিন্দা করতে পেরেছেন। শচ্ভুচন্দ্র বিদ্যারড্নের 
আগে কিংবা পরে আর কেউ অদ্যাবধি বিদ্যাসাগরের বিরুদ্ধে কোনো বিষয়ে 'পশ্চাৎপদতার 
ও কাগররষতার', অভিযোগ উত্থাপন করেননি। চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় শম্ভুচন্দৰ Fema 
জ'ঁবদ্দশায় যথার্থ মন্তব্য করেছেন : “আজাবন জ্যেষ্ঠের অন্নে পালিত হইয়া এখনও তাঁহারই 
আনকুল্যে দেহধারণ করিয়া তাঁহাকে ATA মধ্যর বিশেষণে অভিহিত করিয়া আত্ময়গণের 

ও জনসাধারণ সমাঁপে অব্যাহতি পাওয়া কেবল আমাদের দেশেই সম্ভব!” (চণ্ডীঁচরণ 
বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, দ্বিতীয় সংস্করণ, ‘Appendix D, পু xviii) 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৪৩ 


ধবিদ্যাসাগর রাগ করে বললেন--তুই কি এখনো সেইরূপ TAA আছিস 
এবং এইরুপই কি চিরকাল থাকাব? 

আরো দুচার কথার পর বিদ্যাসাগর বললেন--আমি আর দেশে আসব 
না।* 
সেসময়ে বিদ্যাসাগরের নামে বলেছেন- জানেন, এখনই তাঁর ধোপা-নাঁপত বন্ধ 
করে দিতে পারি; তাঁকে এখানে চেনে কে?” 

কয়েকাঁদন বাঁরাসিংহে থেকে বিদ্যালয়, চিকিৎসালয়, রাখালস্কুল, বাঁলকা- 
বীরাঁসংহ ত্যাগ করলেন D? 

কলকাতায় আসার সময় ভাইদের আর সম্ভ্ৰান্ত গ্রামবাসীদের বললেন-_ 
তোমরা আমাকে দেশত্যাগী করালে!” 
81102955987 

| 

উত্তরকালে শম্ভূচন্দ্র লিখেছেন : “অগ্রজ মহাশয়ের অসন্তোষের ভয়ে, 
আমি আর À বিষয়ে (মুচরামের বিবাহ) লিপ্ত রাহলাম ar... 0% কিন্তু, 
শন্ভুচন্দ্র যাই বলডন, ম্দাচরামের বিবাহের সম্পূর্ণ কৃতিত্ব বা অকতত্ব 
শন্ভূচন্দ্রে। কেননা উত্তরকালে স্বয়ং মণাঁচরাম বন্দ্যোপাধ্যায় লিখেছেন: 
“আমি ধৰ্ম্ম'তঃ অঙ্গীকার কাঁরতোঁছ যে কেবল VS মহাশয়েরই OPQ 
বিদ্যারত্ব) সম্পূর্ণ যত্ন এবং অনগরহেই উহা আমার বিবাহ) frags 
হইয়াছিল। তিনি যেরূপ ক্লেশ স্বীকার করিয়াছলেন, তাহা আমার চিরকালই 


কেন নানা বিষয়ে পুনঃ পুনঃ পত্র লিখিতেন? বিবাহ সম্পাদনার্থ কন্যা 
পাঠাইবার জন্য আমাকেই কেন পুনঃ পুনঃ পত্র লিখিতেন ৷” (শম্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন : 
ভ্রমানরাস, পৃ. ৬৯) 

মুচিরামের বিবাহের পরেও বিদ্যাসাগর নানা ব্যাপারে শম্ভুচন্দ্রের প্রাত 
আস্থা রেখেছেন, এই ঘটনায় si foster বিবাহ বিষয়ে শম্ভুচন্দ্রের গোপন 
ভূমিকা অপ্রমাণ হয় না। 

শম্ভুচন্দ্র আজীবন বিদ্যাসাগরের কাছে মাসহারা পেয়েছেন, 'বদ্যাসাগরকে 


শশ্ভুচন্দু RORY লিখেছেন : “প্রকৃত কথা এই যে, মধ্যম সহোদর দোনবন্ধ্‌ ATER) 
মোকদ্দমার ফারখৎ কাঁরয়া মাসিক ব্যয় নর্ব্বাহার্থ মাসহারার টাকা গ্রহণ না করায় তাহার 
মনে বড় কষ্ট হইয়াছিল এবং মোকদ্দমা দরুণ লোকে নানা কথা কহিত তজ্জন্যই তাঁহার মনে 

এরুপ ভাবের উদয় হইয়াছিল।” শেম্ভুচন্দ্র Tum : ভ্রমানরাস, প্‌, 
ন্ধ ন্যায়রত্রের সঙ্গে বিদ্যাসাগরের বিবাদের 


দিব দত হতে চা EANET পরদিন বিদ্যাসাগরের মনে দেশত্যাগের sewer উদিত 
হয়োছিল, একথা কণামান্র বিশ্বাসযোগ্য নয়। 


৪৪৪ করুণাসাগর 1বদ্যাসাগর 


নানা কাজে সাহায্য করেছেন এবং বিদ্যাসাগরের প্রনাদে বারাসংহে একাধিপত্য 
করেছেন ৷ কোনো সন্দেহ নেই, শম্ভুচন্দ্ৰকে অত্যাধক ন্নেহ করতেন বিদ্যাসাগর | 
শল্ভূচন্দরের জন্য বিদ্যাসাগর স্ত্রীর সঙ্গে পর্যন্ত মনান্তর করেছেন। (দ্রষ্টব্য : 
চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় প্রণীত “বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. 830) 

দীচরামের শম্ভুচন্দ্রের গোপন ভূমিকার কথা হয়তো 'বদ্যাসাগরের 
অগোচর faa! feel গোচরে এলেও শম্ভুচন্দ্রের প্রতি অত্যাধক স্নেহবশত 
সেকথা হয়তো fein বিশ্বাস করেনানি। বিদ্যাসাগরের ভাষা কেড়ে এনে বলা 
যেতে পারে : স্নেহ আঁত বিষম বস্তু। 

মু্চরামের বিবাহের কয়েকমাস পরে বিদ্যাসাগরের একমাত্র পত্ৰ নারায়ণ- 
চন্দ্ৰ বিধবাবিবাহ করেছেন। সেই বিবাহকালে শম্ভুচন্দু অনুপস্থিত, কারণ 
বিদ্যাসাগর পরম স্নেহের সহোদর শল্ভুচন্দ্রকে সমাচার ! নারায়ণচন্দ্রে 
বিবাহের 'দনকরেক পরে শম্ভুচন্দ্ৰ ১২৭৭ সালের S ভাদ্র, বিদ্যাসাগরকে 
একখানা চিঠিতে “লিখেছেন : “WSU TELS বিবাহের 


৮ র সময় যাইতে পার 
নাই সমাচার পাইলে অবশ্য উপস্থিত হইতাম?» (চণ্ডীচরণ ORE 
বিদ্যাসাগর, দ্বিতীয় সংস্করণ, Appendix D, 


প্‌. XL) এই ঘটনাটির 
নিঃসন্দেহে গুরুত্ব আছে। 


তই) তাঁহার ভ নু শপথ কারয়া বাঁলয় 
জ্যেষ্ঠ ও তাঁহার পাঁরবার বর্গের 


RAI রাখেন না...” 
(চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, দ্বিতীয় সংস্করণ. Appendix D, প্‌ 
T)! চণ্ডীচরণের এই অভিযোগের শম্ভুচন্্র কোনো প্রতিবাদ করেনান।] 


প্রত্যেককে আলাদা করে চিঠি লিখেছেন বিদ্যা- 
সাগর । প্রত্যেক চিঠিরই মুল spa: « 


প্রণতি পূক্বকং নিবেদনমিদমূ_ 

নানা কারণে আমার মনে সম্পূর্ণ বৈরাগ্য জন্মিয়াছে, আর আমার ক্ষণ- 
কালের জন্যেও সাংসারিক কোন বিষয়ে লিপ্ত থাকিতে বা কাহারও সাঁহত 
কোন সংস্লব রাখিতে ইচ্ছা নাই। es ইদানী ; রর 
যেরূপ অবস্থা ঘটিয়াছে তাহাতে পব্বেরি মত নানা বিষয়ে সংসম্ট থাকিলে 
অধিক দিন বাঁচিব এরুপ বোধ হয় না। এজন্য স্থির করিয়াছি 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৪৮ 


নিশ্চিন্ত হইয়া জীবনের অবশিষ্ট ভাগ নিভৃত ভাবে অতিবাহিত Faq! 
এক্ষণে আপনার শ্রীচরণে এ জন্মের মত বিদায় লইতোঁছি। মাতার নিকট পত্রের 
পদে পদে অপরাধ ঘাঁটবার সম্ভাবনা । AOA আপনকার শ্রীচরণে কতবার 
কত বিষয়ে অপরাধী হইয়াছি তাহা বলা বায় AT এজন্য কৃতাঞ্জীলপুটে বিনীত 
বচনে প্রার্থনা কাঁরতেছি, কৃপা কাঁরয়া এ অধম সন্তানের সমস্ত অপরাধ 
TRE করিবেন। আপনকার নিত্য নৈমিত্তিক ব্যয় নির্বাহের নিমিত্ত মাস 
মাস যে ত্রিশ টাকা পাঠাইয়া থাকি আপনি যতদিন শরীর ধারণ কারবেন কোন 
কারণে তাহার ব্যতিক্রম ঘটিবেক না। তদ্ব্যাতারিন্ত আপনকার Trigger ও 
মাতৃকৃত্যের ব্যয় নিব্বাহার্থে বার্ষিক দুই শত টাকা প্রোরত হইবেক। যাঁদ 
কখন কোন বিষয়ে আমায় কিছু বলা আবশ্যক বোধ করেন পত্র দ্বারা লিখিয়া 
পাঠাইবেন। আমি অনেকবার আপনকার শ্রীচরণে নিবেদন করিয়াছি এবং 
পুনরায় শ্রীচরণে নিবেদন করিতোঁছ যাঁদ আমার নিকট থাকা আঁভমত হয় 
তাহা হইলে আমি আপনাকে কৃতাৰ্থ বোধ কারব এবং আপনকার চরণ সেবা 
করিয়া চরিতার্থ হইব 215 ১২ই অগ্রহায়ণ ১২৭৬ সাল। 

ভৃত্য শ্রীঈশ্বরচন্দ্র শম্্মণঃ--” ১৪ 


একই দিনে স্ত্রীকে একখানা চিঠি লিখেছেন বিদ্যাসাগর : 
“শ্রীশ্ৰীহারঃ 


কল্যা' 
শঃভাশীব্বাদ পূর্বক মাবেদনামদম্‌ 
আমার সাংসারিক সখভোগের বাসনা পর্ণ হইয়াছে আর আমার সে 
বিষয়ে অণমান্র স্পৃহা নাই। বিশেষতঃ ইদানীং আমার মনের ও শরীরের 
যেরূপ অবস্থা ঘটিয়াছে... | এক্ষণে তোমার নিকট এ জন্মের মত বিদার 
লইতোছি এবং বিনয় বাক্যে প্রার্থনা করিতেছি যদি কখন কোন দোষ বা 
অসন্তোষের কাৰ্য্য করিয়া থাক, দয়া করিয়া আমায় ক্ষমা কারবে। তোমার 
eia উপযুক্ত হইয়াছেন, অতঃপর তান তোমাদের রক্ষণাবেক্ষণ কারবেন। 
তোমাদের নিত্য নৈমিত্তিক ব্যয় নির্বাহের যে ব্যবস্থা কারিয়া ?দয়াঁছ, বিবেচনা 
aes চাঁললে, তদ্দ্বারা সচ্ছন্দরূপে যাবতীয় আবশ্যক 'িষয় সম্পন্ন হইতে 
পাঁরবেক। পাঁরশেষে আমার সাঁবশেষ অনুরোধ এই সকল বিষয়ে কিং 
ধৈৰ্য্য অবলম্বন করিয়া চাঁলবে, নতুবা স্বয়ং যথেষ্ট ক্লেশ পাইবে এবং অন্যেরও 
বিলক্ষণ রেশদায়িনী হইবে। ইতি ১২ অগ্রহায়ণ ১২৭৬ সাল। 


একই দিনে বিদ্যাসাগর বারাসিংহের গদাধর পালকে লিখেছেন: 
“নানা গুণালক্কৃত AG গদাধর পাল ভাইজী 


তুমি গ্রামের প্রধান, এজন্য তোমাদ্বারা গ্রামস্থ সর্বসাধারণ লোকের নিকট 


৪৪৬ করুণাসাগর বিদ্যাসাগর 


দোষ কাঁরয়া থাকি, সকলে দয়া কারা আমায় ক্ষমা কারবে | সাধারণের হিতাৰ্থে" 
গ্রামে যে বিদ্যালয় ও চিকিৎসালয় স্থাঁপত আছে এবং গ্রামস্থ লোকাঁদগের 
মাস মাস যে ive tee আন-কল্য করিয়া থাকি, আমার শান্তি থাকিতে এ 
সকল বিষয় রাহত হইবে AT! কিছ কাল হইল আমার মনের ও শরণরের C 
অবস্থা আঁত মন্দ হইয়াছে। সুতরাং আঁধক দন বাঁচব এরুপ বোধ হয় না। 
তাহা হইলে যারপর নাই সুখী হইব। ইতি ১২ অগ্রহায়ণ 


এ 


১২৭৬ সাল। 
শনভাকাজ্ষণঃ 
শ্রীশ্বরচন্দ্র pug ons 
EI, ভবস্যল্দরীকে বিদ্যাসাগর লিখেছেন 
“Maia: 
শরণম্‌ 


আদি তোমাদের নিকট এ জের মত বিদায় লইলাম। তোমাদের দিত 
নোমাত্তক ব্যয় নির্বাহের , আপাততঃ মাসিক eS 
টাকা নির্ধারিত করিয়া দলাম। She ০১ 


শ্রীঈ*বরচন্দ্ শম্মণ”২০ 


বিদ্যাসাগর বাবাকে লিখেছেন : 
“MATa 


পডজ্যপাদ শ্ৰীমৎ পিতৃদেব শ্রীচরণারবিল্দেষু_ 
প্রণাতপব্বকং নিবেদনম্‌-- 

কালের জন্যেও সাংসাঁরক কোন য় ^s থাকিতে 

ৱা ৰ ince Se ই 

যেরূপ অবস্থা ঘটয়াছে, তাহাতে সাংসারক বিষয়ে SB : 

দিন বাঁচব এরূপ বোধ হয় না। এজন্য স্থির Ed টি 

নিশ্চিন্ত হইয়া জাঁবনের অবশিষ্ট ভাগ নিভৃত ভাবে আঁতবাঁহত why, ই 


করুণাসাগর বিদ্যাসাগর 884 


যে আমার উপর দয়া ও স্নেহের লেশমান্র নাই সে বিষয়ে আমার অণ্যমান্র 
সংশয় নাই। এরূপ অবস্থায় সাংসারিক বিষয়ে লিপ্ত থাকিয়া ক্লেশ ভোগ 
করা নিরবচ্ছিন্ন মুর্খতার কর্ম্ম। যে সমস্ত কারণে আমার মনে এরূপ সংস্কার 
জান্ময়াছে, আর তাহার উল্লেখ করা অনাবশ্যক। 

এক্ষণে আপনকার শ্রীচরণে আমার বক্তব্য এই 1পতার নিকট পুত্রের পদে 
পদে অপরাধ ঘাঁটবার সম্ভাবনা, সুতরাং আপনকার শ্রীচরণে কতবার কত 
বিষয়ে অপরাধ হইয়াছি তাহা বলা যায় না। তজ্জন্য কৃতাঞ্জলপুটে কাতর- 
বচনে শ্রীচরণে প্রার্থনা করিতেছি কৃপা করিয়া এ অধম সন্তানের সমস্ত অপরাধ 
মার্জনা PACT | 

কার্য্যগাতকে খণে বিলক্ষণ আবদ্ধ হইয়াছি। খণ পাঁরশোধ না হইলে, 
লোকালয় পরিত্যাগ কারতে পাঁরতোছি AT! এক্ষণে যাহাতে AVA AE হই, 
তাঁদ্বিষয়ে যথোচিত যত্ন ও পরিশ্রম কারতেছি। খণে নিম্কীত পাইলেই কোন 
faa স্থানে গিয়া অবস্থাত কারব।...আপনকার নিত্য নৈমিত্তিক ব্যয়- 
ধনব্বহার্থে যাহা প্রোরত হইয়া থাকে, যতাঁদন আপনি শরীর ধারণ কাঁরবেন, 
কোন কারণে তাহার ব্যাতক্লম ঘটিবেক না। ইতি ২৫ অগ্রহায়ণ ১২৭৬ সাল। 


ভৃত্য শ্রীঈশ্বরচন্দ্র শ্ম্মণঃ--"* 


ঠাকুরদাসের চিঠির উত্তরে লেখা বিদ্যাসাগরের আরেকখানা চিঠির অংশ- 
{বশেষ তুলে দিচ্ছি : “আপাঁন লিখিয়াছেন, ‘তুমি যে চোরের উপর অভিমান 
কারয়া ভূমিতে ভাত খাও, এ আঁত UA! আর তুমি যে এমন সময়ে 
বৈরাগ্য অবলম্বন কর, সে কেবল আমার মনে বেদনা জন্মান মাত্র" এ বিষয়ে 
আমার নিবেদন এই যে সংসারের সংস্রব পরিত্যাগ করাতে আমার কোন অংশে 
অণনমাত্রও ক্ষাত বোধ না হইয়া বরং সব্বাংশে সম্পূর্ণ লাভ বোধ হইয়াছে। 
এতাঁদন অশেষ প্রকারে লাঞ্ছনা ভোগ ও অহোরান্র আন্তারক যাতনা ভোগ 
কারিতোছলাম, এক্ষণে সকল প্রকারে পরিত্রাণ পাইয়াছি। অধিক আর কি 
{নবেদন কারিব, আমার যেন নরকভোগের পর স্বর্গবাস লাভ হইয়াছে। এমন 
স্থলে আমার চোরের উপর অভিমান করিয়া ভূমিতে ভাত খাওয়া হইতেছে, 
একথা সঙ্গত হইতে পারে AT! যাহা হউক এবিষয়ে আপাঁন আমার জন্য 
কিছুমাত্র ক্ষুব্ধ বা উদ্বিগ্ন হইবেন না। অতঃপর আম অনেক অংশে মনের 
সুখে কাল যাপন কাঁরতে পারব তাহার সন্দেহ নাই, তবে আমি এরুপ 
যৎপরোনাস্তি দুঃখিত হইতেছি, আমি বহনাদন অবাধ সাংসারিক বিষয়ে সম্পূর্ণ 
faqs হইয়াছি। তথাপি আমার নিতান্ত মানস ছিল, আপনকার ও জননী- 
দেবার জাবদ্দশা পৰ্য্যন্ত সংসারে লিপ্ত থাকিয়া কালযাপন করিব। কিন্তু 
উত্তরোত্তর সকলেই আমার উপর এত নির্দ'য়তা প্রকাশ কাঁরতে লাগিলেন 
এবং সকল পক্ষ হইতেই' এত অত্যাচার হইতে লাগল যে, আমার ক্ষমতায় আর 
সে সকল সহ্য করিয়া কাল হরণ করা হইয়া উঠিল না। আমি আপনকার শ্রীচরণে 
অকপটহৃদয়ে নিবেদন করিতেছি, নিতান্ত অসহ্য না হইলে, আপনাদিগের 
জীবদ্দশায় 'কদাচ সংসারযাত্রায় forest দিতাম at কিন্তু সকল বিষয়ে 
কারণ নাই। পত্রের ক্লেশ নিবারণ হইয়াছে এবং LS মনের সুখে কালহরণ 


৪৪৮ করুণাসাগর 1বদ্যাসাগর 


কাঁরতেছে, ইহা শ্রবণ কাঁরলে, পতার অন্তঃকরণে নিঃসন্দেহ আনন্দ জান্মিয়া 
থাকে। আম অসহ্য ক্লেশ হইতে নিদ্তার পাইয়াছ এবং মনের সুখে কালহরণ 
কাঁরতে পারব, তাহার উপায় করিয়াছি সুতরাং এবিষয়ে আপনার দুঃখিত 
না হইয়া বরং আহন্াদত হওয়াই সম্ভব।”২ 


equa প্রতিও বিদ্যাসাগর নিদারুণ বিরুপ হয়ে উঠোঁছলেন। ১২৮২ সনের 
১৮-জ্যৈন্ঠ বিদ্যাসাগর লিখেছেন : “আমার পত্র বািয়া পরিচিত Mago নারায়ণ | 
বন্দ্যোপাধ্যায় যারপরনাই যথেচ্ছাচারা ও কুপথগামী এজন্য ও অন্য অন্য গুরুতর 
কারণ বশতঃ আমি তাঁহার সংস্রব ও সম্পর্ক পরিত্যাগ কারয়াঁছ... DU 

গণের আচার-ব্যবহারে কাঁ পৰিমাণ ব্যাথত হলে বিদ্যাসাগরের মতো মানুষ 
এমন্‌ কথা লিখতে পারেন তা কল্পনা করতেও কষ্ট mud 

বিহারীরলাল সরকার লিখেছেন: “কর্তব্য-্ুটীহেতু একেবারে পান্র-বসঙ্জন 
এ সংসারে 1বরল। 'বদ্যাসাগর z র ঢ় 
ফলল।-..নারায়ণের প্রাতগৃহীত হইবার বড় আশাও ছল না। অনেকে তাঁহার 
বিপক্ষে প্রায় গুরুতর আঁভযোগ আঁনত। তাহাতে প্রকে পুন-গ্রহণের Duda 
আর জাগতে পারত না ২ 

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় নলখেছেন : «...একমান্ন পু নারায়ণচন্দ্র "নিজ 
দোষে দীর্ঘকাল দপতার CAR ও মমতার sew ছিলেন'। পতা পরের এই 
দা্ঘকালব্যাপী বিচ্ছেদের মধ্যে, পত্ৰ অনেক সময়ে পিতার fem sacer চে) 
কাঁরযাঁছলেন, কিন্তু কোন চেষ্টাই স্থায়ী ফলের eects হয় নাই ia 


বিহারীলাল সরকার লিখেছেন : “পত্নী দীনময় প্রকৃত «pire 1ছিলেন। 
তিনি ্শ্ৰ-ঠাকুরাণার ন্যায় স্বহস্তে রন্ধন কারয়া লোকজনকে খাওয়াইতে বড় 
ভালবাসিতেন। দানধ্যানেও তাঁহার পর্ণ eri Tuer | বৰ্জিত one নারায়ণের 
জন্য পত্র সহিত তাঁহার অনেক সময় বাদাবসংবাদ ঘটত। এই বাদাবসংবাদই 
WORT মূল কারণ হইয়াছিল। অনেক সময় 


তাঁন গোপনে ota 
অৰ্থসাহায্য করিতেন; এমন কি নিজের অলঙ্কার পৰ্য্যন্ত বন্ধক দিতেন 


* প্রসঙ্গত উল্লেখযোগ্য, মনোমোহন গঙ্গোপাধ্যায় লিখেছেন : “ীবদ্যাসাগর মহ 
একবার অনেকগাল ক্লাস একেবারে dismiss কাঁরয়া দেন। সেই সর unis we 
দ্বিজেন্দ্ৰলাল রায় মহাশয়ও একজন। পরে প্রত্যেক ছাত্রকে জরিমানা দিয়া পুনরায় ভাত 
হইতে হইবার আদেশ দেওয়া হয়। এই উপলক্ষ্যে দ্বিজেন্দ্বাবযর পতা দেওয় 
চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সাঁহত সাক্ষাৎ কারতে আসেন। 


মন বাব, সব এলয়া বাললেন, 
শেষে বলিলেন “এ জাঁরমানাটা ছেলেকে না ছেলের বাপ্‌কে ?” 77188 
“ছেলের SERGE, এ সব ছেলে জন্ম দেয় কেন?” তাহাতে তিন বাললেন “তা যাঁদ ঠিক 
তবে তুমি নিজে শাস্তি না নিয়ে তোমার ছেলে নারাণকে শাস্তি দিলে কেন?” বিদ্যাসা 
বলিলেন “থাক্‌ বারেন্দ্র বামমন এসে সব গলিয়ে দিলে”1 " জরিমানা না 
নিয়ে ভৰ্ত্তি করা হল, এবং যাহারা যাহারা জাঁরমানা দিয়াঁছল তাহাদের জরিমানার টাকা 
ফিরাইয়া দেওয়া হইল।” (মনোমোহন গঞ্গোপাধ্যায় TE, প্‌ ৯৮-৯১) 
কিন্তু এটি নিছক গল্প। কেননা দ্বিজেন্দ্ৰলাল কাঁস্মনকালেও পালিটনে পড়েনান। 
1 বিহারীলাল সরকার লিখেছেন : “নারায়ণ পিতা কর্তৃক পরিবাঁজ্জ'ত হইয়া জ্বকীয় 
চেষ্টায় সবরেজিষ্টরের কার্যে fee হন।” (েবহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় 
সংস্করণ, গু. ৪৪৯) 


করুণাসাগর বিদ্যাসাগর 9৪৯ 


এজন্য বিদ্যাসাগর মহাশয় বিরন্ত হইয়া তাঁহাকে টাকা কাঁড় দেওয়া বন্ধ 
কাঁরতেন। পতা WEIN] যেমন তেজস্বী ছিলেন, কন্যা দীনময়ও তেমান 
content ছিলেন। স্বামীর নিকট একবার কোন জানব চাহিয়া না পাইলে, 
তান waa আঁভমানে আঁভভূত হইতেন। তেজস্বী বিদ্যাসাগর তাহার জন্য 
{বচালত হইতেন না। এইরূপে মনোবদদ ঘটিত | দীনময়ী তেজাঁস্বনী DECUS 
Tess পিতার ন্যায় তাঁহার "যথেষ্ট উদারতা ছিল PY 

কাল কৃষ্ণ ভট্টাচার্য্য লিখেছেন : 

“ইংরাজন সাপ্তাহিক পত্র 'নেশনের' COA সম্পাদক নগেন্দ্রনাথ ঘোষ 
(এন, ঘোষ) 1বলাত হইতে ব্যারিষ্টার হইয়া আসেন। Worle বিশেষ 
থাকিলেও তান শিক্ষা বিভাগে থাকিয়া জীবনাতিপাত করিতে ইচ্ছা করেন 
ও তদনুসারে বিদ্যাসাগর মহাশয়ের মেব্রপালটন্‌ কলেজে (বিদ্যাসাগর কলেজে) 
শিক্ষাদান নিযুক্ত হন ৷ বিদ্যাসাগর মহাশয় তাঁহাকে পুত্রের ন্যায় দেখতেন, 
1তানও বিদ্যাসাগর মহাশয়কে পিতৃবৎ দোৌখতেন ও তাঁহার পত্নীকে মাতৃবৎ 
ভাত কিসে ততই "apes হইতে আদিল ct, তাঁহারা: বেন we- 
পাঁরবারভূত্ত হইয়া পাঁড়লেন। নগেন্দ্ৰনাথের পত্রী কোন কাধ্যোপলক্ষে যেরূপ 
Da মহাশয়ের বাটীতে আসতেন, বিদ্যাসাগর মহাশয়ের "Hle সেইরূপ 
নগেন্দ্রনাথের বাটীতে যাইতে AN বোধ কাঁরতেন না। 

একাঁদন কোনও কার্ষে যাপলুক্ষে বিদ্যাসাগর মহাশয়ের সহধাঁ্মণী নগেন্দর- 
নাথের বাটীতে গমন করেন ও সমস্ত দন নগেন্দ্রনাথের মাতা ও স্ত্রী পত্ৰ- 
দিগের AIS সানন্দে দনপাত করেন। 

._ অপরাহ্ে নগেন্দ্রনাথ পাঠনা কাৰ্য্য সমাপ্ত করিয়া মেট্রপাঁলটান কলেজ 
হইতে নিজ ভবনে উপস্থিত হইলেন ও পারচ্ছদাদ উন্মোচন করিয়া হস্ত 
মুখাঁদি প্রক্ষালন কারবার জন্য জল চাঁহলেন। নগেন্দ্রনাথের মাতা ও পত্রী 
{বদ্যাসাগর মহাশয়ের স্বর সাঁহত কথাবার্তায় ব্যস্ত থাকাতে তাহারা দাসীকে 
ডাঁকয়া বাললেন, fa, জল আনিয়া দে। দাসী অন্য কাৰ্য্যে ব্যস্ত থাকাতে 
নগেন্দ্নাথের জল মালল না। নগেন্দ্রনাথ দাঁড়াইয়া অপেক্ষা কারতে লাগিলেন, 
কিন্তু জল আসিল না। 

বিদ্যাসাগর মহাশয়ের পত্রী আর থাকিতে পারলেন না, গান্রোথান কারলেন 
ও MS জল লইয়া নগেন্দ্রনাথের নিকট উপস্থিত হইয়া সহাস্যবদনে 
বললেন, “বাবা, হাত পাত, আমি তোমার হাতে জল ঢাঁলয়া দিতোছ।” 
নগেন্দ্রনাথ একেবারে জড়সড় হইয়া, “এক মা, আপাঁনই জল আ'নয়াছেন ? 
দাসী এক্ষণেই আনিবে, আপান ব্যস্ত হইবেন না। ক সর্বনাশ! আপনার 
জলে আমি হাত মুখ ধুব! আপান ব্ৰাহ্মণকন্যা, আম দাসানুদাস, আপনার 
জলে আমি মুখ হাত ধুইব! এ যে আমার পক্ষে বড়ই আস্পদ্ধর 
কাজ!!” 

বিদ্যাসাগর মহাশয়ের পত্রী ব্যগ্রভাবে বলতে লাগলেন, “বৎস, সন্তানের 
সমস্ত কাজ GAAS ত কারবেন। তুমি যখন আমাকে মায়ের মত দেখ, তখন 
তোমার ফরমাস খাটা আমার একটা FSA মধ্যে গণনীয় হইয়াছে । অতএব 
SUO Sul LN SUA EU I sl 

p 
নগেন্দ্রনাথ, তাঁহার মাতা ও পত্নী সকলেই অবাক, হইয়া দাঁড়াইয়া TAH, 
কাহারই মুখে বাক্য সাল aT... ” 

২৯ 


৪৫০ করুণাসাগর বিদ্যাসাগর 

১২৯৫ সনের ৩০-জ্যৈল্ঠ নারায়ণচন্দ্র ব্যাকুল ভাষায় একখানা চিঠি 
লিখেছেন বিদ্যাসাগরকে ৷ চিঠিখানা প্রায় সম্পূর্ণ উদ্ধার কাঁর : 
“শ্রীচরণারাঁবন্দেষ্র প্রণাতি পৰ্ব কং নিবেদনম_ 


আপনার চরণ-কৃপায় আমার সকলই হইয়াছে। যেমন হউক দশ টাকা 
উপাৰ্জন কারতোছ, সম্মানেরও অভাব নাই, বাহিরে দৌখতে আমি পরম 


মুখের হতেও শক, তখন আমি কোন্‌ সাহসে আপনার 
নিকটে বা সম্মুখে দাঁড়ীইতে যাইব। আমি অন্তরালে থাকিব। চাকরের দরকার 
হইলে চাকর ডাকয় US, কোথাও যাইতে হইলে চাকরের মত 


পনার "CE আমার : 
বয়স গত হইল। যেমন হউক আপনার একাটি পোত 2 


মধরভাষিণী আশা আমাকে বাঁচাইয়া qr 1 E 
পাইবার আশা কখনই ছাড়া যায় না। এ কালে ত জামার য়ৰ য় 
কিন্তু আমার পরকালের পথটা রুদ্ধ কারবেন MIÈ এ 


আহার দা a mo AS wem 
পরের দুঃখ শুনিলে যাহার চক্ষু হইতে অবিরল অশ্রজল বিগাঁলত হই 
থাকে, সেই দয়াশাঁল RP নিজের হতভাগ্য অনুতাপানলে qup হইতে 
হয় একমাত্র পুত্রকে অসঙ্কোচে ভাসাইয়া দিবেন এ কথা ভ্ৰমক্কমেও মনে 
স্থান দিতে ইচ্ছা হয় না। 

feres, একদিনের জন্যও আমার জাবন সার্থক হইয়াছে। আমার 'বিবাহের 
THOS হইয়া এই বিবাহ কাঁরয়া আমার মুখ উজ্জবল কারিয়াছে, অধিক 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৫১ 


কি নারায়ণ এই বিবাহ করাতে আমি চরিতার্থ হইয়াছি।” free, ইহ জন্মে 
আমার আর ইহা অপেক্ষা সুখ সৌভাগ্য কি বাঞ্ছনীয়? ইহাই আমার 
স্বর্গসূখ। আপনি রাজাধরাজ জগন্মান্য বাপ, আর আম SUMS ছেলে; 
আমার কৃত, HA দ্বারা একক্ষণের জন্যও বাদ মহাত্মার মনে অণনমাত্রও 
সন্তোষ জন্মাইতে পারিয়াছিলাম, তাহাই আমার পরম সৌভাগ্য, AAEM 
তপস্যার ফল। free! হায় আমি এই যে পত্রে বারম্বার পিতঃ Toros পিতঃ 
বালিয়া সম্বোধন কাঁরতোছ, ইহাতেই আমার রোমান হইতেছে, কিন্তু অভাগার 
জশবনে “বাবা” এই মধুর শব্দে ডাকা হইল না। প্যারী যখন আমাকে বাবা 
আনন্দ বিষাদ-সাগরে পরিণত হয়, আমারও অমনই তখনই তাহার মত বাবা 
বালয়া ডাকিতে সাধ যায়, feng ডাকিতে পাইব না, বৃথা আশা, এই ভাবিয়া 
অমনই মৃতকল্প হই। আর ভাবি যাঁদ আমি হতভাগা আপনার পত্র না 
হইয়া, মনের মত পাত্র থাকত, তাহা হইলে সেও MAM মত বাবা বাঁলয়া 
ডাকিলে আপনারও কত আনন্দ জন্মিত। কিন্তু আমি হতভাগা জন্মিয়া 
আপনকার সকল ALA WES জল্মাইয়াছি। যাঁদও হইয়াছলাম মীরয়া যাই 
নাই কেন? : 

মহাশয় একাকী FATS হইয়া পাঁড়য়াছেন।...বহন পাঁরবার পাঁরবৃত হইয়াও 
আপানি একাকী; ছেলে, জামাই, ভাই একজনও মনের মত হইলে, তাহার 
উপর ভার ফেলিয়া পাঁড়ার সময় দশ দিন নিভৃতভাবে নিশ্চিন্ত হইয়া থাকিতে 
পারিতেন। যখন যখন আপনার শীর্ণ দেহ, শুক মুখ ও ক্ষীণ স্বরে কথা 
কহা আমার মনে উদয় হয়, তাহার উপরে সকল ঝনঝাট পোয়ানো মনে পড়ে 
অথবা পণীড়ত হইয়া একমাত্র চাকর সহায় লইয়া কর্ম্মাটাড়ে যাওয়া মনে হয়, 
তখন ভাবি, এখনও কেন বাঁচিয়া আছি। আর নিজ কন্মদোষের জন্য জিহবা 
টাঁনয়া মারতে ইচ্ছা হয়। 

এক কালে যে মহাপুরুষ, যে ধৈর্য্যগণের আধার, যে great peerless 
man (তুলনারহিত AMAA) যে Demigod (মানব-দেবতা) আহারকালে 
আরশোলা চিবাইয়া গিয়া অসাধারণ সাহিফ্ণতা দেখাইয়াছলেন, কেননা 
আরশোলা জানিলে অপরের খাওয়া হইবে না, সেই মহাত্মা এমন 
অমানুষ শান্তি ধারয়াও নিজের ছেলেকে ক্ষমা করিলেন না! দোষ যত TALON 
হউক না কেন, ক্ষমার "নিকট সকলই তুচ্ছ, তাতে আবার বাপ মায়ের কাছে। 
আমাকে চরণে আশ্রয় দিলে কেহ দোষ দিবে না, বরং মহাপনুরুষের মহত্বেরই 
পারচয় দেওয়া হইবে। "কি আর আঁধক জানাইব, আর একবার কৃপা কাঁরয়া 
অমানূষ Gum গুণের পারচয় দয়া নিজের হতভাগ্য পুত্রকে চরণ-সেবায় 
Ie করেন, তবে দোঁখতে পাইবেন, সর্ত্প্রকারে পিতৃদেবের মনের মত 
হইতে পারি কি না, ভাল হই আর মন্দ হই, সম্বন্ধ বিশিষ্ট লোকের মধ্যে এ 
হতভাগ্যই প্রথম। কাহার জন্য ক না করিয়াছেন, আমার জন্য একবার শেব 


এ হৃতভাগাও কুকুরের অধম হইয়া প্রভুর পদতলে পড়িয়া 
চন্ডীঁচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন : “এই পত্র পাঠে বিদ্যাসাগর মহাশয় 


৯৮৮৮ সালের মাঝামাঝি দিনময়ীর র্তাতসার হল। fcr fu অসুখ | 
বেড়ে চলল, চিকিৎসায় কোনো সুফল হল ATI 

আোল্তমকালেও দিনমরা দেবা একমাত্র ons নারায়ণচন্দ্রের কথা ভেবে ব্যাকুল 
হয়েছেন। বলেছেন--কৰ্তাকে ডাক, কর্তাকে ডাক, দশ-বারো বছরের মনের 
দুঃখের কথা বলে যাই--আমার নারায়ণকে দিয়ে R 


কপালে করাঘাতের অর্থ কী? পত্রের জন্য করুণাভক্ষা। বিদ্যাসাগর 
WER বংৰোছি, তাই হবে; তার জন্য আর ভাবতে হবে না 


à ১২৯৫ সনের 
নারায়ণচন্দ্র একখানা দীর্ঘ লিখেছেন গরকে। চিঠিখানা 
সম্পূর্ণ উদ্ধার করি : 

ণ্ঞ্জীঃ-- 
শ্ৰীচরণারবিন্দেষ;_- 
প্রণতি পূর্বকং নম 


পিতূদেব, এবার মনে করিয়াছিলাম, UE ৷ 
জানাইয়াছি, এক বার মহাশয়ের পদতলে নিপতিত য়া আমার wp 
কপালের LMS ফল স্থির করিয়া লইব। কিন্তু নিষ্ঠুর দৈব হতভাগ্যের 
ভাঙ্গা কপালকে শতধা বিচূর্ণিত করিয়া দিল। 


বিদ্যাসাগর কৃত শন্দ-সংগ্রহের একটি avo প্রাতালাপ। giai বৰ্তমানে qea- 
সাহতা-পারবৎ গ্রন্থাগারে রক্ষিত আছে। 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৫৩ 


স্নেহময়ী জননীদেবীকে এ জন্মের মত হারাইয়া সংসারে একবারে 
অসহায় হইতে হইত, মা মরা ছেলের মত কাঁদয়া বেড়াইতে হইত, কেবল, 
দয়াময় $পতৃদেবের সদয় ব্যবহারে প্ৰকৃতিস্থ হইয়া আঁছ। মহাশয়ের চরণ 
ছাড়া হওয়া অবাঁধ মাতৃদেবীর চরণাশ্রত হইয়া কালবাপন কারতোছুলাম, 
সূমধূর ‘মা’ বাঁলরা মাকে জাকিয়া তাপিত প্রাণ শীতল কারিতোছলাম: কিন্তু 
যখন “মা আমার হতভাগ্য প্রকে নিরাশ্রয় রাখিয়া স্বর্গারোহণ কাঁরলেন, 
যখন সংসার অন্ধকারময় দেখিতে লাগলাম, সেই দুঃসময়ে, ?পতৃদেব কৃপা 
বিতরণ কারর়া হতভাগ্য সন্তানকে চরণে আশ্রয় দিলেন। সেই কৃপাবলে এই 
হতভাগ্য মাতৃশোক সহ্য কাঁরতে পারিতেছে। হতভাগ্যের প্রতি যে এত দর 
কৃপা কাঁরবেন, তাহা কি স্বপ্নেও কখনও আশা করিয়াছি? জানিতাম এ 
জন্মের মত এ'হতভাগ্যের ভাগ্যদীপ নির্ব্বাণ হইয়া গয়াছিল। এবার, আপনার 
- ants, ভরসা করিয়া মহাশয়ের সাহত দই একটা কথা কাহয়াছি, এক দিন 
সন্ধ্যার সময় জল খাবার চাহিতোঁছলাম, মহাশয় নীচে ছিলেন, শবানতে 
পাইয়া হেমলতাকে কাঁহলেন, ও ভীম, তোর দাদা জলখাবার, চাঁহতেছে, 
per শুনিয়া আমার বিষাদপরর্ণ zone আনন্দে নাচিয়া উঠিল। এই 
সকল FIGS এ হতভাগ্য চারতার্থ ও কৃতকৃতার্থ হইয়াছে। অন্তরে 
একটা MAA OAT আনন্দের আবির্ভাব হইয়াছে, যাহাকে বলে intoxicated 
with joy আমার তাই হইয়াছে। Aint অনাহারের পর উপাদেয় আহার 
পাইলে লোকের অন্তরে যেমন একটা আনির্বচনীয় তৃপ্তি জন্মে, ১৪ 
বৎসরের পর মহাশয়ের শ্ৰীমখের বচনামৃত পান কাঁরয়া হতভাগ্যের Greats 
পৰ্য্যন্ত পাঁরতৃপ্ত হইয়াছে। এক একটী কৃপার পাঁরচয় পাইয়াছ অর 
আনন্দাশ্র বিসঙ্জন কাঁরয়াছ। আর কেবল সেই সময় এই ভাবিয়া হর 
বিদীৰ্ণ হইয়াছে যে যাঁদ এই কৃপাদাঁম্ট আমার খনৰ মা দেখিতে পাইতেন 
তবে আমার 'জাীবন সার্থক হইত। মা গো! একবার চাহিয়া দেখ মা! 
তোমার হতভাগা নারায়ণ গিতৃচরণে আশ্রয় পাইয়াছে।...এখন একবার দেখ 
মা! দয়াময় কৰ্ত্তা, তোমার অন্তিম অনুরোধ রক্ষা কারতেছেন। মা! একবার 
দেখ, বাবা তোমার জন্য কত ব্যাকুল হইয়াছেন। যতই জননীর স্নেহ ভাবিতেছি 


চাঁরতার্থ। মরণ কালে ইহা ভাবিয়াও সুখে মারব, যে toma অপরাধী 
SOAS সন্তানকে ক্ষমা কাঁরয়াছেন, আপনার চরণে ক্ষমারই [ভিখারী 


M আপনার চরণ ea মাতাদিনের মত থাকিয়াই আমি সংখা 


সি 

১১১৮ gel ia ১১০051২০৯০০ ial IAEA A pom 
lable 152৫ PIA! Bh2" ১11৯ pibola sio AA 1528, 0505 8205 
eoa pj Biss ma Wapse gb Leag B e ET 
শী Habe s BO 1৫1১2/0- “lab ০০৯,228 
১8০৯৮ ০০০০১520501 ৯০০৮ kein I> BD SE 


toy nh iii ১৯০১১ Shade (৯৬ “ale 1৪ egentem 
Bi UA লম্বা ৰোগ ৰাত ৮১১৪৮০৫১৪১৮ ৪ 


"ie bh 5509 "bus tal) bÑ sikio KYA iak fals D " 
boa 110 ১৯1০ 15282 Blia ৯০০৯৮ aob galbk ‘bib | bt Ble 
adh) এ] Lla bila) Bab Se} AS Els p Alle 1০28১ elio tel 
iB) Bab SSI এও Ele | ই! ৮111০ ০৩১৬] E29 SOL] ৮5214 B bila 
dik) 19৬21৬) Ble ৮৯2৯৭ ble B2 kyla ৯১৮২ 1১1৮ । lk ৫23৯) 
Sb bikla k? 15252 AIA li D 21০1৮215252 eA 3১011451191 


৯৯৪ Bloke) Blellell"ess 


es. 


(088 YW 
১৮৬৪ Gak ৮০14৯] + isles BBAD) 41 ৪218৩. 12 1451৮ ABLE) 92৫15 
Ebb 1511 1১০৮৬ 18৮1৮4৭৮৫ led, EPAR, Bibele LEILA + 


P ৯১১৮ i| ৭61৩৪ plakk o isc) ৬) kD 2৫৮১৬ Ibe 
[ঘান 
| 35518 
Hel 
l 12915 
[আৰৰ pega? 
841৬৯ Bebb. tg 


ihi lieb bla 
24৮৯০, 


১৮৯ BA Guill Be ৮114৪-১৮:৮ 
LD 1৬০ iub 7 ৪11 212 ৮54৮৯ 


224২) llbshih "yi, Lola ppl 
SOR) 14422 boleh) bay Ie EST ee ৮ 
Scl slo. 15৮ Els 
IDA {glans 


11515 DYA Dla lax keya ই 
৷ ৪11২০) Salles) ony 1২৮৬৭০12250 9১211 ০৭৩৫ 12 Bel 
1৪৮৩৩৮৮3১০৯ ৫11৮৭ ৯৮/৭৮ S 1৮০ 1 ১/2৪11 20212) 


Heh ০৮৫ Hob) Bh Bee Lela 
BA BRA LEIS ৫১৯৬৩ bik 18152 0814 
D 1৯৮1৮ ‘Its ted [Hh 18৯1৬ jet AS "uel Ladin 1528৯ 
ela Sie bidela Solet BID ‘LN He Alle 30৯1৮ qiie] ৮১%) 
ibd bt Lib 1১৮৬ ৮৮৮2৩, Lad bls brilla kilia 

। ৮৮11৮ 11921 
৮০1০১ 15259 Bibla LIS © Bh) iba DABIZ 1152115০১০০ aS bee 
bh, epaia pile jobi ‘bgt [igo pole fle ১1৮০০ 8154 
LBL 1০1121৯ ২৯ Bled Bis "apes Ee) 85151৯12115 baniel 
12১1২ 002152২৮ soleo. e "Hs bh]w) cosi Ped "lj ৮০৭৬ ০৩৬15 


Blea] 1101৩ 898 


সন করুণাসাগর +বদ্যাসাগর 


ঈশ্বরের সঙ্গে সঙ্গে সকলই গেল। বে সকল বোনেরা আমার সুখের দশা 
দেখোঁছল, গয়না-কাপড় দেখে হিংসাতে ফেটে গেছল, যাদের ক'ছে মাথা 
খাড়া কোরে দাঁড়াতাম, সেই বোনেরা আজ আমার দুঃখের দশা দেখে কত 
বলে। আজ নাকি তাদের ছেলেরা যোগ্য হয়েছে, দু টাকা রোজকার কোর্ডে 
শিখেছে, গায়ে দুখানা গয়না দিয়েছে, তাই আমার এখন শুধু হাত, ছে'ড়া 
কাপড়, খাঁড় উড়ো গা দেখে বলে, কেন গো বাঁরাসংহে, তোর সৈ সব কোথা 
গৈল? তোর ঈশ্বর বরং আগেকার চেয়ে বড় মানুষ 'হোয়েছে, তার যেমন 
টাকা তেমনই আছে। তবে তোর এমন দশা কেন গো? 

বাবা ঈশ্বর, ভুমি আমার অতিশয় মাতৃভস্ত ছেলে ছিলে। আমার কপালের 
SE Oe তোমাকে হারিয়োছ। আমারই কপালের দোষ নয় পালের 


কাপড় আনছে, তাঁদগে নিয়ে ত’ 
বেস আমোদ আহাদ কোচ্ছ, কেবল কাঙ্গালিনশ মাকেই কা? ? 
উল TACT গেলে 


র s ; তুমি তাদের প্রতিপালন না করলে আমি ভাটি 
নিয়ে afer য়ে মারা | i ৰ ae 
eae d উন আমি তোমাকে গর্ভে ধোরেই ধরায় 


বাবা, শুনতে ত পাই যে, অভাগিনী বাঁরসিংহা মায়ের নাম কোরে নাক 
তোমার UR, দিয়া জল পড়ে? বাবা, শুনেও 


যে কাঙ্গালিন'র প্রাণ ঠাণ্ডা 
p 1. তবে আমার ঈশ্বর আমাকে এখনও ভুলোন। যা এ নত, 
PI কোরেই কাঁদাছিলাম, কিছু ত’ বালান, তা Ayi be 


পর 


4 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৫৭ 


বনবাস কেন বাপ্‌, চোদ্দ বছর ছেড়ে আজ যে ১৮।১৯ বছর হোয়ে গেল। 
এবার এস বাপ্‌, একবার অক্ষম অকৃতজ্ঞ ভইগদুলোকে চারদিকে নিয়ে 
বোস, দেখে চক্ষনসার্থক করি। বাবা, ভাগ্যবান দশরথ SOHO প্ৰাণত্যাগ 
করোছলেন, কিন্তু পাষাণ! কে।শল্যা মরেনি, পাঁতিশোক পর্যন্ত পাসরে ছেলের 
চাঁদম.খাট মাত্র দেখবার জন্য বে'চোছল। বাবা, আমি কোন্‌ মহাপাপে তোর 
চাঁদমূখ দেখতে বাণ্চত থাকব? 

মেয়েমানুষের মন, চুপ কোরে থাকতে পাঁরান; বলি বাবা, তোমার 
কোলকেতা মাসীকে নাকি একখানা ভারি জড়োয়া গয়না দিয়েছ? তার নামটি 
নাকি, কালেজ বিল্ডিং? তা বেশ কোৱেছ ৷ তুমি যাতে মনের সুখে থাকবে তাই 
আমার ভাল, তা ছাড়া যে যেমন তাঁপাঁস্য করেছে। তা বাবা, বলি কি আর 
ieu, নয়, কাঙ্গািনী মাকে কি একজোড়া শাকা দিয়েও ভরম রাখতে নাই। 
বাবা, তুমি সুপণ্ডিত, দেশে-বিদেশের লোকে তোমার নিকটে সুপরামর্শ লইতে 
আসে । দেখ, এক মায়ের গর্ভে ভিন্ন ভিন্ন প্রকাতির সন্তান জন্মে, কেহ্‌ দেবতুল্য 
হয়, কেহ কেহ বা অধম পশন্বত্‌ হয়, আর ভাই ভাই বিবাদও চিরকালই 
আছে, তা বোলে বাবা, কোন্‌ ছেলে কোন কালে ভেয়েদের উপর রাগ কোরে 
মাকে পরিত্যাগ করে যায়ঃ তোমার মত পণ্ডিত বিশ্ব বাঙ্গালায় নাই। তোমরাই 
বল জননী ও জন্মভূমি স্বর চেয়েও বড়। 

বাবা ঈশ্বর, বোলতে বোলতে পাগলের মত কত Te বোলে ফেলোঁহু। 
রাগ কোরিস 1ন বাবা, তোর জন্য ভেবে ভেবে আমার আর সামাই APTS নাই। 
আমার কপালে যাই থাকুক, তোর ভাই-ভাগনীদিগে যে প্রাতপালন করাঁছস, 
তাই আমার পরম ভাগ্য। এখন বাপ, একবার এসে দেখা দে। এই সময় আয় 
বাবা। এরপর এলে আর চোখে দেখতে পাব All তোর জন্য কেদে কেদে 


এখনই দেখতে পাইনি; যে মেয়ে দিগ্‌বিজয়ী বেটা পেটে ধোরেছে, সেই 
অভাগিনদকেই বেটার জন্য কাঁদতে হোয়েছে। সুনীতি HAT জন্য কেদেছে, 
জন্য কাঁদতে হোচ্ছে। তাদের 


কৌশল্যা রামের জন্য কেদেছে, আমাকেও তোমার, 
দিয়ে কাঁদায় নি, তাদের ছেলেরা মা- 


ছেলেরা তাদের মাকে একবারে ।বসূজ 
নাই, তুমি বাবা, আমার এই কথাটি রাখ, এক এক 


জগদীম্বর! আমার কপালে যাই কর, আমার 


কোরে AA! কল্যাণামাত। সন ১২৯৬ সাল, তাং ১৫ই অগ্রহায়ণ | 
শৃভাকা 


জন্যও বাঁরসিংহের কথা ভে | িহারীলাল সরকার লিখেছেন: 
দানা গর একাঁদনের জন্য জন্মভু৷ম বারাসংহ গ্রাম বিস্মৃত হন EI 
১৮1১১ বংসর তিনি কাঁরাসংহ গ্রামে গমন করেন নাই বটে; কিন্তু বারাসিংহের 
মায়া পাঁরত্যাগ করিতে পারেন নাই! এক দিন তিনি কলেজ হইতে ফারিয়া 

য়া, সময় TAPE গ্রাম হইতে প্রোরত একখান 


কাতর-কন্ঠে বিদ্যাসাগরকে উদ্দেশ করিয়া সেই পুস্তক 1লাঁখয়াছেন ৷ 


sey করুণাসাগর বিদ্যাসাগর 


সে পুস্তক পাঠ কাঁরতে কাঁরতে বিদ্যাসাগর অজস্ৰধারে অশ্রু বর্ষণ 
করিয়াছিলেন? 


ত্যাগ করেছেন। THY এই সূত্রে অন্ততপক্ষে একাঁদনের একটি করুণ ঘটনা 
টি, চোখের জলে আকুল হয়েছেন 
বিদ্যাসাগর v5 


উনিশ 


না, আত্মীয়-বান্ধবের কাছে সহ্‌দয় ব্যবহার বিদ্যাসাগর পানান। ১৮৮১ 
সালের ২৭-জানূআ প্রসন্নকুমার সর্বাধিকারীর কাছে একখানা চিঠিতে 
আক্ষেপ করে লিখেছেন : “আমার আত্মীয়ের আমার পক্ষে বড় ATs; 
সামান্য অপরাধ ধাঁরয়া অথবা অপরাধ কল্পনা করিয়া আমায় নরকে নিক্ষিপ্ত 
করিয়া থাকেন৷” 

বিদ্যাসাগরের দয়ায় একজন বাব; উচুদরের সরকারী চাকার পেয়েছেন। 
নামডাক আছে সেই বাবুর, কিন্তু তাঁর নাম বলা যাবে না। তাঁর কাছে বিদ্যা- 
সাগরের চিঠি নিয়ে একাট লোক এসেছে। 

বাব; তখন সোফার, বসে আলবোলায় তামাক খাচ্ছিলেন। ইয়ার-বন্ধরা 
বসে আছেন চারদিকে । বিদ্যাসাগরের চিঠিখানা পড়ে বাব; তামাক টানতে- 
টানতে একটুখানি হাসলেন। 

ইয়ার-বন্ধুরা জিজ্ঞেস করলেন_ব্যাপার কঃ 

বাব; বললেন-ব্যাপার আর 'ক। বিদ্যাসাগর ব্যবসা ধরেছে। ঢাকার করে 
দাও! ন 
বিদ্যাসাগরের চিঠি “নিয়ে যে এসেছে, বাবুর কথা শুনে সে অবাক হয়ে 
রইল | তারপর চুপচাপ চলে গেল। 

সব কথা শুনলেন বিদ্যাসাগর | 

এক সরকার আঁপসে লোক নেবে। প্ৰিয়নাথ দত্ত সেই আপুসের একজন 


দত্তের কাছে চাকারর উমেদার করতে যাবে। 

কিন্তু প্রিয়নাথ দত্তকে একবিন্দ; চেনেন না বিদ্যাসাগর, এক কণা আনান 
নেই তাঁর সঙ্গে । কেমন করে বিদ্যাসাগর তাঁকে চিঠি লিখবেন, এই লোকাঁটকে 
চাকরি দিতে বলবেন। 
Somme দত্তকে একখানা চিঠি লিখে দিলেন। 

আশ্চর্য কাণ্ড, এবার কাজ হল। উপরালাকে বলে-কয়ে প্ৰিয়নাথ দত্ত 
সেই লোকাঁটকে একটা চাকার দিলেন। 

খবর শুনে বিদ্যাসাগর বললেন_িচিত্র সংসার! যার উপকার করোছ সে 
আমার কথা রাখল ATL আর, উপকার করা তো দূরের কথা, যাঁর সঙ্গে 
আমার আলাপ পর্যন্ত নেই, তিনি আমার মান রাখলেন); 

তারানাথ তক্বাচস্গতির নাম মনে এসে যাচ্ছে। বিদ্যাসাগরের দৌলতেই 
সংস্কৃত কলেজে অধ্যাপকের TSH বসেছেন তারানাথ তকর্বাচ্পাত। সেসব 
কথা orate এককালে বিন্দ:মাল্ৰ মনে রাখেননি ৷ 

পাইকপাড়ার রাজবাঁ়িতে GA জাকজমক করে একটা শ্ৰাদ্ধ হচ্ছে। সেই 
শ্রান্ধে ব্রাহ্মণপাণ্ডত ‘বিদায়ের কর্তা হলেন তারানাথ তর্কবাচস্পাঁত। 


5৬০ করুণাসাগর 1বদ্যাসাগর 


পণ্ডিতবিদাযের ফৰ্দে রাজকুমার ন্যায়রক্লের নামে আট টাকা লিখে রাখলেন 
তারানাথ। অর্থাৎ, রাজকুমার ন্যাররত্ন আট টাকা fama পাবেন। 
ফর্দ দেখে বিদ্যাসাগর বূললেন-ন্যায়রক্ের পক্ষে আঁববেচনা হয়েছে। 
বলে বিদ্যাসাগর আট টাকার জায়গার বারো টাকা করে দিলেন। fis, 
Z রাজকুমার WAAR বারো টাকা পেলেন। বারো টাকা পেয়ে 
অসন্তুষ্ট হয়ে বললেন--উচিত দিবেচনা ZATA | 
তারানাথ তকর্বাচস্পাঁত তখন একটা আশ্চর্য কথা বললেন। 


বললেন-- 
বললে Hem বিরক্ত হবেন, কিন্তু’ না বললে নয়, এজন্য বলতে হল। 


আমার বিবেচনায় SUERTE এর চেয়ে বোশ পেতে পারেন। কিন্তু আমি যে-পক্ষ, 
THANE সেই পক্ষ; অর্থাৎ আমি বিদ্যাসাগরের 3 বইয়ের উত্তর 
লিখেছি, ন্যায়রত্ুও লিখেছেন সেই অপরাধে ? 


বিদায় কমিয়ে দিয়েছেন I? f 


-সেসময়ে 'বদ্যাসাগর পণ্সাশ টাকা মাইনেয় T করেন 
কলেজে অধ্যাপকের চাকার খাল হল এ চকে বিদা- 
সাগরকে সেই চাকার নিতে বলেছেন। সেই র 


চেষ্টা ও কষ্টের ফলেই তারানা" থ ত is অধ্যাপকের WE বসে 
তারানাথের মান-সম্ভ্রম খ্যাঁত-প্রাতপত্তি_ সকলের মূল বিদ্যাসাগর 
CR কথা তারানাথ ভুলে গেছেন। বিদ্যাসাগরের যাতে মমণান্তক 


হয়, সে-চেন্টার এককালে তাঁর farang প্র আলস্য দেখা qafa pe 


জে না আপাত ২৪৫ সালের ZONERNA Ret টাকা মাইলের সং 
কলেজে অধ্যাপক নিযুক্ত হয়েছেন। ১৮৭৩ সালের ৩১-ডিসেম্বর পৰ্যন্ত জাত 
তারানা! থ বাফটু বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে অবসর 


. ছিল দেড়শো টাকা। তাছাড়া তারানাথ ১৮৪৭ সালের ১৭-জুলাই থেকে (OUS 
পৰন্ত সংস্কত কলেজে অস্থায়ীভাবে সহকারী সম্পাদকের কাল লাহে ১৮৮৫ সালের 
২০-জুন তারানাথ লোকান্তরিত হয়েছেন। ১৮৭৪ সালের ১-জানুআর থেকে মত্যকাল 
পর্যন্ত তারানাথ মাসিক ৭০৮১০ পেনসন পেয়েছেন। 


Soe তরু বাচন তর irea SHAN vrbes ne fen ae 
করেছেন : অহঙ্কারী; পণ্ডতমূর্খ; Theiss. অতি অপদার্থ; আত অর্বাচীন; 
GE পণ্ডিত; দইপদবিশিষ্ট জন্তু; লজ্জা সরম কম; গায়ে GUTES চামড়া নাই; মান্য? 
নে জ্ঞান করেন না; ADG ও WHA: প্রকৃত বকেম্বর; প্রকতর্পে বিদ্যা ও ব্যাক 


নাই, কেবল লোকের চক্ষে ধূলিপ্রক্ষেপ করিয়া, দিগ্বিজয়ী পাণ্ডিত হইয়া পড়িয়াছেন। 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৬১ 


naga সর্বাধকারী বলেছেন__বিদ্যাসাগর মশাই না থাকলে আম 
ডান্তার হতে পারতুম না। 

কথাটা বিদ্যাসাগরের কানে গেল ৷ শুনে তিনি আশ্চর্য হয়ে বলোছলেন_ 
আমি আশা কারি যে সে একথা বলবে ৷ 

কারো মূখ থেকে বিদ্যাসাগর কৃতজ্ঞতার ভাষা আশা করতে ভুলে 


গয়োছলেন। 
কত মানুষের কত উপকার করেছেন বিদ্যাসাগর | যাঁদের উপকার করেছেন, 


তাঁদের মধ্যেও {বদ্যাসাগরের নিন্দ,কের অভাব হয়নি। জীবনের শেষ দশায় 

বিদ্যাসাগরের মনে হয়েছে, যাঁরা উপকৃত হ্য় তাঁরা নিন্দা করে। 
মানবচারত্র বিষয়ে বিদ্যাসাগরের বহন foe অভিজ্ঞতা সাত হয়ে আছে। 

সেই অভিজ্ঞতার কথা তাঁর রচনাতেও প্রাতকলিত : “মানবজাতি নিরাঁতশয় 


হয়। আপনি নিতান্ত অমায়িক? মনে ভাবেন কখনও কাহারও অ'ক 
নাই, বথাশান্ত সকলের হিতচেষ্টা করিয়া থাকেন; সুতরাং কেহ CIPI 
নাক ও বিদ্বেষী নাই; সকলেই আপনকার আত্মীয় ও হিতৈষী। কিন্তু 
আপনকার সে সংস্কার সম্পূর্ণ ভ্রান্তমূলক। আপান প্রাণপণে যাঁহাদের 
উপকার কাঁরয়াছেন, এবং যেসকল ব্যান্তকে আত্মীয় বাঁলয়া স্থির কাঁররা 

i আঁধকাংশই আপনকার বিষম বিদ্বেষী ৷ এসকল 


(বতা আমি তো কখনো তার কোনো উপকার কারান! 
[লন কথামালা PX ও XU কৃষক নামে একটি রচনা আছে, 
«এক কৃষকের এক UU. ঘোড়া ছিল। সে, একাঁদন আপন TLECS সঙ্গে 
লইয়া এ ঘোড়া বাজারে বেচিতে যাইতেছে। সে সময়ে d পথ দয়া কতকগণল 
কৌতুক কারিতে কাঁরতে চলিয়া যাইতোঁছল। তাহাদের মধ্যে 
লন কৃষক ও তাহার EA উল্লেখ কাঁরয়া, আপনার সহচরাদগকে বালল, 
তোমরা ইহাদের মত নির্বোধ কখনও দেখ নাই। অনায়াসে ঘোড়ায় চাঁড়য়া 


বাদান:বাদ কাঁরতোঁছলেন। তাঁহাদের মধ্যে একজন, কৃষকের TOUT খোর 
Sioa, আর কৃষককে ঘোড়ার সঙ্গে হাঁটিয়া যাইতে দোখয়া, বালিলেন TA, 
a T ছিলাম, তাহা যথাৰ্থ কি না। এ কালে INS সম্মান নাই; 

সঙ্গে হাঁটিয়া 
আরে 


৪৬২ করদণাসাগর বিদ্যাসাগর 


: কৃষকের পুত্র অতিশয় SUUS হইল, এবং আপাঁন ঘোড়া হইতে নামিয়া, 
পিতাকে চড়াইয়া লইয়া চালল। খানিক দূর গেলে পর কতকগুলি suc 
উপাস্থিত হইল। তাহারা বাঁলল, কে জানে এ মিন্সের কেমন আনল; আপা 
ঘোড়ায় চাঁড়রা যাইতেছে, আর ছোট ছেলেটিকে হাঁটাইয়া লইয়া 
C শন, mir হইয়া, পত্রকে ঘোড়ায় চড়াইয়া লইল। 
SERT খানিক দূরে গেলে পর এক ব্যান্ত কৃষককে বাঁলল, অহে ভাই, 
তোমায় জিজ্ঞাসা কার, এ ঘোড়াঁটি কার? কৃষক বাঁলল ঘোড়া 
তখন সেই ব্যক্তি বলিল, তোমার আচরণ দেখিয়া তোমার' বোধ হইতেছে ডা 
তোমার হইলে, তুমি উহার উপর এত নির্দয় হইতে না। কোন বিবেচনায় 
এমন ছোট ঘোড়ার উপর দুইজনে চীঁ়য়া বাঁসয়াছ? ঘোড়াকে এতক্ষণ যেমন 
কষ্ট দিয়াছ, অতঃপর উহাকে কাঁধে কারয়া লইয়া যাওয়া উচিত। 
এই SX শুয়া, তাহারা পিতা পাত্রে ঘোড়া হইতে নার 


z ত হইল, এবং 
হতব্দদ্ধি হইয়া, কয়ংক্ষণ সেইস্থানে দাঁড়াইয়া রাহল। পরে, এই ^ 
ভাবতে চালয়া গেল, আমি সকলকে সন্তুষ্ট কাঁরতে পাইয়া, কাহাকেও 
সন্তুষ্ট কারতে পারি না; লাভের মধ্যে ঘোড়াট গেল ৷” 


C. E. Buckland লিখেছেন : “Though 
reform movements he (Vidyasagar) 


tained his faith in the ultimate triu 


persecuted for his 
never lost heart but main- 
mph of Truth and Justice,” so 


oy নাই; বিদ্যাসাগর-চারত্রে এই মানব-প্রীতিই সর্বাপেক্ষা 


মর বস্তু ps 
কত লোক ‘দেব’ বলে টাকা নিয়ে চলে গেছে টাকা ফেরত দেওয়া 2 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৬৩ 


শন্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন লিখেছেন : =, 

« গঙ্গাদাসপুর নিবাসী তাঁরাচাঁদ সরকার, রাধানগর নিবাসী বাবু 
রামকমল মিশ্রের ও গঙ্গাদাসপুর নিবাসী বাবু গোরাচাঁদ দত্তের নামে 
কাঁলকাতাস্থ আদালতে অভিযোগ কাঁরয়া ৫০০, টাকা আদার করেন। যে 
দিবস উহাদিগকে ওয়রেণ্টদ্বারা গ্রেপ্তার কাঁরয়া লইয়া যায়, উহারা নিরুপায় 
হইয়া পিয়াদা সহ পটলডাঙ্গাস্থ বাব; শ্যামাচরণ {বিশ্বাসের ভবনে অগ্রজের 
(বিদ্যাসাগর) সাঁহত সাক্ষাৎ কাঁরয়া তাঁহাকে এ দায় হইতে মন্ত করিরা 
দিবার জন্য অনুরোধ করেন। অগ্রজ মহাশয় নিজের টাকা না থাকা SAS 
তৎক্ষণাৎ তথায় উপবিষ্ট বাবু রাখাল মিত্রের নিকট খত লেখাইয়া ও স্বয়ং 
সাক্ষী হইয়া ৫০০, টাকা উক্ত ব্যক্তিদ্বর়কে দেওয়াইয়া তাহাদিগকে খণদায় হইতে 
মন্ত করেন। পরে ইহারা এ টাকা পৰিশোধ না করাতে রাখাল বাবর GIN 
অব্যবাহত পূর্বে অগ্রজ AMAL ৮০০, টাকা তাঁহার mice পাঁরশোধ দয়া 
এ খত খালাস করেন। দাদা খতে কেবল সাক্ষী মাত্র ছিলেন, উত্তমর্ণ' দাদার 
খাতিরে টাকা দেন, একারণ তাঁহাকেই চাহয়াছিলেন। Vu অধমণ'দ্বয় আর 
কখন তাঁহার সহিত সাক্ষাৎ করেন নাই। শ্ানতেছি তাহাদের উভয়েরই মত 
হইয়াছে এবং উভয়েরই বিলক্ষণ ভূমিসম্পান্ত আছে। 

এক সময়ে পাঁণ্ডত জগন্মোহন তর্কালঙ্কার বিপদে পাড়িয়া, বিষণ্ণ বদনে 
দাদার নিকট আসিয়া বলেন, মহাশয় অত্যন্ত বিপদে cipum, পাঁরত্রাণের 
উপারান্তর নাই, বাদ অনগ্রহ করিয়া ৫০০২ টাকা ধার দেন তাহা হইলে 
এ যাত্রা পাঁরন্রাণ পাই নচেৎ আমায় আত্মহত্যা করতে হয়। শহানয়া অগ্রজ 
আতিশয় খিত হইলেন। "নিজের টাকা না থাক প্রযান্ত অপরের নিকট S 
কাঁরয়া ৫০০, টাকা দিলেন তাহার পর এই দীর্ঘকালের মধ্যে জগন্মেহন 
তাঁহার সাঁহত আর কখন সাক্ষাৎ কাঁরলেন AT... 

অগ্রজ মহাশয় কেবল দরিদ্রগণকে সাহায্য কাঁরতেন এমত নহে, UM 
বান্ধবেরা বিপদে পড়িলে তিনি অকাতরে অর্থসাহায্য করতেন! এ সকল 
সা গাৱে ফেরত পাইব কখন এমত আশা করিতেন না ও চাহতেন না। 
টিন ag মনে করিতেন যে, আমি venom বিপদে সাহায্য করিতোছ, 

র wi z , ইচ্ছা হয়, তাঁহারা স্বয়ং প্রত্যর্পণ করিবেন। 
দুখের বিষয় এই যে, দই এক জন ভিন্ন কেহই তাহা ফেরৎ দেন নাই। 
কিন্তু দাদাও তাহাদিগকে কখনও টাকার কথা বলেন নাই” 

একবার একটা আশ্চর্য কাণ্ড হল। 

কৈলাসচন্দ্র বস্‌ বিদ্যাসাগরের চেনা-জানা ভদ্রলোক। কৈলাসচুন্্র একজন 
বন্ধুকে নিয়ে একাদন বিদ্যাসাগরের বাড়িতে এসে উপাঁস্থিত। serio নাটোরের 
দারোগা | 

কৈলাসচন্দ্র বিদ্যাসাগরকে বললেন_আমার এই বন্ধাট বড়ো বিপদে 
পড়েছেন। নির্দোষ হয়েও হানি এক মামলায় জাঁড়য়ে পড়েছেন, ভ্্রলোনের 
মিছামাছ ছ-মাসের জেলের ZEN হয়েছে। অগত্যা ইনি হাইকোর্টে মোশান 
বাঁড় থেকে কাল টাকা আসার কথা ছিল, কিন্তু আসোনি। আজ প্ৰথম K 
faa! আপাঁন দয়া করে ঘোষ মশায়কে একট, র 
কাজটক যেন উনি টাকা বাকি রেখে করেন, টাকা এলেই ওঁকে দিয়ে দেওয়া 
হবে টাকা এক সপ্তাহের মধ্যে নিশ্চয়ই আসবে ৷ 


Seg করণাসাগর বিদ্যাসাগর 

খানিকক্ষণ চুপ করে রইলেন বিদ্যাসাগর। তারপর বললেন-_ একজনের 
এক পা জেলে আরেক পা বাইরে, তার টাকা বাঁক রেখে আমি ঘোষকে কাজ 
করবেন? আম পারব না, এ-কাজ 


কোথাও যার কৃলীকনারা হয় না, সে আ 
আমার তাও রইল না। 


একজন িপনের আতক্বিরটকু ঠিক জায়গায় গিয়ে পেশছল। বিদ্যাসাগর 
বিচলিত হলেন। যে-কাজ তাঁকে দিয়ে হবার নয়, 


তবে কি আম জেলেই যাব? 


সামান্য একটি প্রশ্নে WAT দুচোখ জলে ভরে উঠল। 
কিন্তু বিদ্যাসাগরের হাতে তখন টাকা নেই। না, বরে নেই ৷ তবুও 
বাক্স থেকে ব্যাণ্কের চেকবই বের করলেন 'বদ্যাসা। র 


র ন তাঁর সামনে | 
হাসিমুখে বললেন-_ হাইকোর্টের বিচারে আমি পেয়োছ। আর আজ 
সকালবেলা বাড়ি থেকে টাকাও এসে গেছে। তাই আমার খালাসের সংবাদ 
দিনের ape রিও এলাম। 

বিদ্যাসাগর নিশ্চয়ই খুশি হবেন, দু-একটা মিষ্টি কথা বলবেন_ এই আশায় 
পারি কৈলাস বিদ্যাসাগরের মুখের দিকে তাতে শই 
তু কোথায়! 

সি MM Fr অতন তন | ই 
করলে? 


বিদ্যাসাগর বললেন--না, একথা কিছুতেই সত্য হতে 
মিথ্যে বলেছ। 


করদণাসাগর বিদ্যাসাগর ৪৬৫ 


/ æ, না। খোঁজ করলেই জানতে পারবেন, আমি নাটোরের পলস 
৷ সাব-ইনস্পেক্টর ৷ 

এতক্ষণে কৈলাসচন্দু বিদ্যাসাগরের কথার ভাঙ্গ থেকে অনুমান করলেন, 
নিশ্চয়ই কোথাও কিছু; Fon আছে, নিশ্চয়ই বিদ্যাসাগর রাগ করেনানি। 
কৈলাসচন্দ্র বিদ্যাসাগরকে বললেন_আপাঁন ি বলতে চান বলুন COT! আমরা 
আপনাকে মিথ্যে কথা বলোছ মনে করছেন কেন? 

শবদ্যাসাগর হাসলেন | বললেন--মিথ্যে কথা ছাড়া আর কি মনে করব? 
কত লোক আমার থেকে ‘দেব’ বলে টাকা নিয়ে গিয়েছে, টাকা ফেরত দেওয়া 
তো দূরের কথা, আর দেখা পর্যন্ত দেয়ান। গরীবদের কথা না হয় ছেড়ে 
fates, টাকাঅলা লোকেরা পর্যন্ত সবসময় ধার শোধ করোন। যে-দেশে নিলে 
আর দিতে চায় না, সে-দেশে পুিসের দারোগা হয়ে একজন সাত দিনের 
কড়ারে টাকা 1নয়ে চারাদনের দিন ফেরত দিতে এসেছে, একথা কেমন করে 
বিশ্বাস কারি? 
কৈলাসচন্দ্র আর দারোগাবাব; মুখ TR করে দাঁড়িয়ে আছেন। তাঁদের 
বসতে বললেন বিদ্যাসাগর । তারপর দারোগাবাবকে বললেন র 
জজেরা অনেক সময় মামলা না বুঝে আসামীকে ছেড়ে দেয়; তোমার ব্যাপারেও 
দেখাছ তাই হয়েছে। তোমার তো জেলে যাওয়াই উচিত ছল। সাতাঁদনের 
কড়ারে টাকা নিয়ে চারাঁদনের দন যে ফেরত দেয়, দারোগাঁগাঁর করে সে জেলে 
যাবে না তো জেলে যাবে কে?” 


^ চণ্ডচরণ বন্দ্যোপাধ্যায় {লিখেছেন : 

“দীৰ্ঘকাল ধাঁরয়া লোকের গ্রবণ্ণনা, প্রতারণা, মিথ্যাচরণ প্রভাতি দেখিয়া 
মানুষের আচরণের ate তাঁহার (বদ্যাসাগর) এক প্রকার বিজাতীয় ঘণার 
Hed হইয়াছিল। একাঁদকে প্রোমকহৃদয় বিদ্যাসাগর মহাশয় মানবের প্রত 
মহাপ্রেমে অন/প্রাণিত, অপরাদকে মানুষের আচরণে ভগ্নহদ্ৰয় ও বশ্বাস- 


আছে। পুরাতন প্রকৃতি ও প্রবৃত্তীবশিষ্ট মানুষের চাষ উঠাইয়া দিয়া সাত 
পুরু মাটি তুলিয়া ফেলিয়া নূতন মানুষের চাষ কাঁরতে পারলে, তবে এ 
জীবনের শেষপর্কে বিদ্যাসাগর বলেছেন--আগে সকল লোককে সৎ বলে 
মনে করতাম। 1কন্তু সরলভাবে লোককে 'ব*বাস করে এ-জীবনে পদে পদে 
প্রবাণ্চিত হয়োছ। শেষে দোখ যে ঠক বাছতে গাঁ ওজর; কেউ আর বাদ 
যায় না। আমি আগে ছিলাম মাঁতলাল শীল, এখন হয়োঁছ দ্বারকানাথ ঠাকুর ৷ 
এখানে একট: টীকা দরকার । দ্বারকানাথ ঠাকুর অচেনা-অজানা লোককে 
গোড়াতেই সৎ বলে ধরে তেন না; কিন্তু মাঁতলাল শীল অন্যরকম, অচেনা- 
অজানা লোককেও সং বলে ধরে feces D? 

“বিদ্যাসাগরের মতো অসামান্য মানবপ্রোমকও বহু দুঃখে জীবনের 
শেষ পর্বে pus পারমাণে মানবাবিদ্বেষী হয়ে উঠেছেন। কৃষ্ণকমল ভট্টাচায 
বলেছেন : শেষাশোষ বিদ্যাসাগর কতকটা misanthrope রজাতি 
হইয়াছিলেন। বিস্তর লোকের ব্যবহার তাঁহার প্রাত এরূপ কদৰ্য্য হইয়াছল যে 


৩০ 


Buy করুণাসাগর বিদ্যাসাগর 


9 E 
স্মীজাতির সংখ্যা অনেক বেশী; যাদি বিধবাদিগের বিবাহ দেওয়া হয় তাহা 


E ত গেলে লাট 

ইতি-অন্ত নেই ৷ অনেকেই বিদযাদাগরহাও চাষে বিদ্যাসাগরের ARA আর 

শর QE, তাঁদের অনেকেরই আলোর বয় দের বিদ্যা 
এক ভদ্ললোকের অসুখ করেছে। চিকিৎসক তাকে হাওয়া-বদ এ 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৬৭ 


1দলেন। পরামর্শ দিয়েই ক্ষান্ত হলেন না, ভদ্রলোককে সঙ্গে নিয়ে বিদ্যা- 
সাগরের কাছে চলে এলেন। 

চাকংসকের সঙ্গে বিদ্যাসাগরের চেনা-জানা আছে। সেই সুবাদে তিনি 
{বদ্যাসাগরকে বললেন--আপনার কার্মটাড়ের বাঁড়াট যদ দিনকয়েকের জন্য 
ছেড়ে দেন তো বড়ো ভালো হয়। আমার এই রোগী সেখানে থেকে দিনকয়েক 
হাওয়া-বদল করে আসতে পারেন। 

কিন্তু রোগনীটিকে বিদ্যাসাগর বিন্দুমাত্র চেনেন AT কণামাত্র আলাপ নেই 
ওঁর সঙ্গে। তাই চিকিৎসক রোগাটির পাঁরচয় দিলেন বিদ্যাসাগরকে। তারপর 


আপনার কথা স্বীকার করে নিতে আমি বাধ্য। এ-পর্যন্ত যাঁদের ACT আমার 
আলাপ হয়েছে, তাঁদের মধ্যে ভদ্রলোক তো বড়ো একটা দেখতে 
পাইনি! 

চেহারা দেখে ক ভদ্রলোক চেনা যার? যাঁদ চেহারায় না যায় তো কিসে 
ভদ্রলোক বোঝা যাবে? 

এ-বিষয়ে বিদ্যাসাগর একবার কথা বলেছেন নগেন্দ্রনাথের AN 
| নগেন্দুনাথ গঙ্গোপাধ্যায় বিদ্যাসাগরের ছাত্র 1 তান নিমতলায় কাঠের গোলা 
খুলেছেন। খবর শুনে বিদ্যাসাগর একাঁদন সেই কাঠের গোলা দেখতে এলেন। 
সমস্ত পথ হেটে এলেন। 

নগেন্দ্রনাথ তো বিদ্যাসাগরকে আসন দেবার জন্য ব্যস্তসমস্ত হয়ে উঠলেন। 
বিদ্যাসাগর আসন পাততে বারণ করলেন। কাঠের গোলায় এসেছেন, কাঠের . 
উপরেই বসে পড়লেন। 

নগেন্দ্নাথের হাতে তখন একখানা ইংরোঁজ মাসিকপত্ৰ। বিদ্যাসাগর বিরত 
হলেন। বললেন_ ব্যবসা করতে এসোঁছস, হাতে ইংরোঁজ মাঁসকপন্র কেন? 
যাদি একান্তই বই রাখতে হয়, ব্যবসাদারের মতো রামায়ণ-মহাভারত রাখ না! 

বিদ্যাসাগর এসেছেন! বিদ্যাসাগর এসেছেন। অতএব রাস্তায় ভিড় হয়ে 


{বিদ্যাসাগর বললেন-_তুই তবে ঘণ্টা বাজা, ঘণ্টা বাজা। 
তারপর ব্যবসার কথায় এলেন বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন-হ্যাঁ রে, 


ক রকম ব্যবসা করাছস। 
_ আজ্ঞে, ধারেও Alo, নগদেও tafs | 
? 


—— মনের মতো একখানা বাড়ি করোঁছলেন কার্মাটাডে। 


৪৬৮ করদণাসাগর বিদ্যাসাগর 


শেষ জীবনে শরীর-মন যখন ক্লান্ত হয়ে পড়ত, শহরের হট্টগোল যখন অসহ্য 
হয়ে উঠত, বন্য সাগর মাঝেমাঝে বিশ্রামের জন্য sep গান গন 
ড় সাঁওতাল পরগণায়। 
সাত-আট ঘর বাঙালী কার্মাটাড়ে, কিন্তু 
বিদ্যাসা। 


সকলে একাদন ক বললেন_আমরা মাছ খেতে পাই না। 


ৰ eo সা | সাঁওতালদের ভালোবেসে ফেললেন 
iem দিলেও ও ওতালদের সঙ্গো কথাবাত বে ভালোবেছে ফেব হয়। 
ওরা গালি দিলেও আমার Vis! ওরা অসভ্য বটে, কিন্তু সরল ও 


হক র ধর ৰ T5 নাওতাল ছেলেমেয়েরা 
মাফিক জিনিসপত্র এসেছে তো? আরশ কই? চা » ওদের ফরমাস 
24 হেসে বললেন-সব এনেছি। সব দাই £ ঘাস কই? 

একে একে সকলকে দিলেন। চিরুনি, aay 


: যছেন সাঁওতালদের যত্ন করে। একবার খেজুর ত 
গিয়োছলেন। খেজুর খেয়ে ওদের ভালো লেগেছিল, আরে নিয়ে 


FRANA বিদ্যাসাগর ৪৬৯ 


চেয়েছিল ওরা। বিদ্যাসাগর তাই আরেকবার দশ-বারো বস্তা খেজুর নিয়ে 


গেলেন। 
ইচ্ছা হলে বিদ্যাসাগর সাঁওতালদের নাচ দেখতেন। ওদের নাচ দেখে 


খুব আনন্দ পেতেন। 

সাঁওতালদের ছেলেরা যাতে লেখাপড়া শিখতে পারে, সেজন্য বিদ্যাসাগর 
কার্মটাড়ে নিজের খরচে একটা স্কুল খুলে দিয়েছেন। এই স্কুলাঁটর জন্য 
বিদ্যাসাগরের মাসে কুড়ি টাকা খরচ হত। 

সাঁওতালেরা বিদ্যাসাগরকে একাবন্দদ ভয় করত না, ভান্তি করত, 
ভালোবাসত। নিভ'য়ে বিদ্যাসাগরের হাত থেকে খাবার জিনিস কাড়াকাড়ি করে 
Tas! 
বিদ্যাসাগর কার্মীটাড়ে এলেই সাঁওতালদের আনন্দ। প্রত্যেকবার বিদ্যা- 
সাগরের সঙ্গে প্রথম দেখা করতে আসার সময় সাঁওতালেরা বিদ্যাসাগরের জন্য 
উপহার নিয়ে আসত ৷ তাঁরতরকার, শাকসবাজিই বেশি আসত। 

একবার একজন সাঁওতাল একটা মুরগীর ছানা নিয়ে এল ৷ মন্রগাঁর ছানা 
বিদ্যাসাগর কেমন করে নেবেন? নিজের পৈতে দেখিয়ে বিদ্যাসাগর বললেন-- 
আমি তো ওই মুরগীর ছানা নিতে পারব না। 

হায়, বিদ্যাসাগরের জন্য যা নিয়ে এসেছে, বিদ্যাসাগর তা নিতে পারবেন 
না। সাঁওতাল কাঁদতে লাগল। বিদ্যাসাগর তখন অগত্যা সেই AAT ছানা 


হাতে নিলেন।২ 
কারো দুঃখ-কষ্ট দেখলে বিদ্যাসাগর কিছুতেই fea হয়ে থাকতে পারেন 


না। 
কামণটাড়ে একদিন সকালবেলা একজন মেথর এসে কাঁদতে-কাঁদতে বলল-- 
আমার ঘরে মেথরানীর কলেরা হয়েছে। বাবা, তুমি কিছ; না করলে তো আর 


উপায় নেই। 

সেই মূহূর্তে তিনি রওনা হলেন। ওষুধের বাক্স আর একটা মোড়া 
নিয়ে একজন চাকরও চলল তাঁর সঙ্গে ৷ সারাদিন বিদ্যাসাগর রইলেন রোগনীর 
কাছে, সাধ্যমতো ওষুধ দিলেন। রোগিনীর অবস্থা অনেকখাঁন ভালো হবার 
পর প্রায় সন্ধ্যার সময়ে বাড়িতে ফিরে এসে স্নানাহার করলেন। 

একদিন একজন সাঁওতাল বিদ্যাসাগরের কাছে এসেছে। সঙ্গে একটি 
মেয়ে। তাকে দেখিয়ে সাঁওতালটি বিদ্যাসাগরকে বলল--একে একখানা কাপড় 


দিতে হবে। 
একট; রঙ্গ করার ইচ্ছা হল ‘বিদ্যাসাগরের | বললেন-_কাপড় নেই। আর 


ওকে দেব কেন? 
সাঁওতালি বলল--তা হবে না। কাপড় দিতেই হবে। 


বিদ্যাসাগর বললেন-কাপড় নেহ! 
সেকথা বিশ্বাস হল না। সাঁওতালাট বলল-দে তোর চাবি। চাবি খুলে 


সিন্দুক দেখব। 
হাসিমুখে বিদ্যাসাগর চাবি দিলেন। ণসন্দূক খুলে ফেলল সাঁওতালাঁট। 
রী কখানা ভালো কাপড় বের করে এনে সাঁওতালাট 


বিস্তর কাপড় PTE! একখানা : 

টি দিয়ে দিল। আর এতেই বিদ্যাসাগরের অগাধ সখ | 

আরেকাঁদন একজন শন্দাল্ত ভদ্রলোক এসেছেন, তার ACT কধাবাত। 
শুক্ল Tait গর। এমন সময় দুটি সাঁওতাল মেয়ে এসে উপাঁস্থত। 


৪৭০ করৰ্ণাসাগর বিদ্যাসাগর 
সম্ভ্রান্ত ভদ্রলোকের সঙ্গে সংক্ষেপে কথাবাত শেষ করলেন বিদ্যাসাগর | 
তাঁকে বিদায় দিলেন। 


লক সাল মেয়ে আরেক্টিকে ধরে নিয়ে এল fermen 
Beers op বহাল হত একো লৈ এল বি 
RENE টা করে বললেন কাপড় বে একটা ক 

ইস্‌, তোর আবার কাপড় ন্যাই? 


র র র দেশে এ 
মেয়েটি বলল- আমর 

ছুই মিছা কথা দান বল umor o ই না আমরা জানতাম 
বাদল নতুন সুন্দর শাড়ি নিয়ে চলে গেল ৷ 


আছে। গর স্বাস জন্য মধ্যে sr i 
গিয়া বাস করেন। ইনি এখানকার সাঁওতালাদগকে Cr RR 
তাহারা ইহাঁকে দেবতার তুল্য জ্ঞান ওভাল 


SG সঙ্গে কিছ কথাবার্তা হল। fee ক গা হানা 
তান্দ্ৰিমোহন স তাম কে আমরা এত সন্মান কহিলা 
আপনার এই রকম খোলার ঘরে আমাক খাওয়া যেন কি ডিনার 
IP বললেন কাৰো গুনের নিয়েই 
Lora কিনতে আসতে হয়, কাপড় ত ত হয় UD ওদের কাছে 
ণয়ে তো আর আমাদের নয়। তা যাঁদ oe 


( : য় দ্রব্য কলিকাতা 
হইতে ক্রয় করিয়া লইয়া যাইতেন, এবং সাওতালাদিগকে স্বহস্তে বিতরণ কৰিতে । বদ্ধ 
এবং প্রধান প্রধান সাঁওতালদিগকে নিকটে বসাইয়া & সকল দুব্য খাওয় 1” omg 

z : বিদ্যাসাগর-জাঁবনচরিত, কলকাতা, ১৮৯১, or ২১৭।) 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৭১ 


রোজ দিবেন বলেন। তাহারা তাঁহাকে একজন “বাটা বাঙ্গাল?”* gars 
জানিত_ সুতরাং এই প্রস্তাবে হাসিয়া উঠিল। তাহারা ভাবিল বিদ্যাসাগর 
বুঝি তাহাদিগকে বিদ্রুপ করিতেছেন। তন্মধ্যে একজন রমণী ব্যতীত কেহই 
তাহার কথা RRAS না। তিনি তাহাকে ডাকাইয়া বললেন, যে তিনি সত্য- 
সত্যই দ্বিগ্ণ রোজ দিবেন। তখন সাঁওতালেরা কাজে লাগল। মধ্যাহকালে 
প্রবল বাত্যা বাহল-_পরক্ষণেই মুষলধারে বৃষ্টি । বিদ্যাসাগর তাহাদিগকে কৰ্ম্ম 
পরিত্যাগ করিয়া আসিতে কহিলেন। বান্টি দেখিয়া তাহারা দ্বিগুণ রোজের 
আশায় দ্বিগণ উৎসাহে কার্য করিতে লাগল। 

বিদ্যাসাগর বারবার তাহাদিগকে «w^ হইতে নিবৃত্ত হইতে বাঁললেন। 
তাহারা বলিল, “পূরা কাজ না করিলে পুরা রোজ ক তুই দিবি? রোজ 
না পাইলে আমরা আজ কি খাইব?” বিদ্যাসাগর ব্দঝাইয়া বাঁললেন যে তান 
তাহাদের রোজ কাটিবেন না; তখন তাহারা বৃষ্টি হইতে গৃহমধ্যে ফিরিল। 
সে দিবস বৃষ্টির জন্য আর কাজ হইল না। সাঁওতালেরা ভাবল আজ বুঝি 
রিন্তহস্তে ফিরতে হইবে । কিন্তু বিদ্যাসাগর পরক্ষণেই তাহাদিগকে 1০ করিয়া 
রোজ দিলেন-_সাঁওতালেরা স্তম্ভিত! 

আর একদিন তিনি জনকয়েক সাঁওতালকে আহারের নিমন্ত্রণ করেন। 
প্রথমে তাহারা খাইতে স্বীকৃত হয় নাই। পঞণ্ডায়েত বাঁসল--পাহাড়ের উপর 
" সন্দ“রের নিকট সংবাদ পেশীছিল। বিদ্যাসাগরের উদার চাঁরত্র ও বাৎসল্যগ:ণের 
পরিচয় পাইয়া তাঁহার গৃহে আহার কারবার অনুমাঁত হইল। তানি নানাবিধ 
উত্তম উত্তম খাদ্যের আয়োজন কাঁরয়াছিলেন। পূর্বে তাহারা কোনকালে এরূপ 
আহার্য্য চক্ষে দেখে নাই, বিশেষতঃ ৮1১০ দিন অন্তর একদিন মাত্র একবেলা 
চারটি অন্ন খাইতে পায়। আজ তাহাঁদগেরই পাতে বিদ্যাসাগর উৎকৃষ্ট অন্ন 
ব্যঞ্জনাদি দিতে লাগলেন। আহার করিতে কাঁরতে তাহারা আনন্দে উৎফুল্ল হইয়া 
উঠিল: পরস্পর বলাবলি কাঁরতে লাগিল স্বর্গ হইতে বাবি দেবদত আসিয়া 
তাহাদিগকে আহার করাইতেছেন! আহারাদ সমাপ্ত হইলে তাহারা সাষ্টাঙ্গে 
প্রণপাতপূর্বক তাঁহাকে বলিল, “কে তুই মহাপররদষ আমাদিগকে বল্‌? 
তুই আমাদের দুঃখ বুঝিয়াছিস, তোকে আমরা ছাড়ব না।” তিনি সকলকেই 
সুমধ্বর কথায় সন্তুষ্ট করিয়া বিদায় কারলেন। তাহারা বিদ্যাসাগরকে আপনার 
জন জানিয়া তাঁহাকে আর একাদন আহারের নিমন্ত্রণ করিয়া গেল। দয়ার 
সাগর বিদ্যাসাগর নিমন্ত্রণ রক্ষার্থ সাঁওতাল-কুটীরে উপস্থিত। জনৈকা বৃদ্ধা 
সাঁওতাল-রমণী বাহরে আসিয়া তাঁহাকে দৌখয়া আঁতশয় যত্ন করিল। মহত 
মধ্যে সাঁওতাল-সাঁমাঁত কুটীর সম্মুখে উপাস্থিত। তাহারা সকলে বিদ্যাসাগরকে 
ঘোরয়া বাঁসল। তিনি মিষ্টবচনে তাহাদিগকে তৃপ্ত কাঁরলেন। পাঁরশেষে 
ফারবার সময় বৃদ্ধা তাঁহার উত্তরীয়বসনাগ্রে কয়েকটা কাঁচকলা, কতকগ্যাঁল 
কুতরল ফল ও অন্যান্য কয়েকটা বনফল বাঁধিয়া দিতে গেল। তান দৌখলেন 
সাঁওতাল-সংসারের একদিনের আহার তাঁহার চাদরের কোণে বৃদ্ধা বাঁধতেছে। 
তানি সমধূর কথায় বৃদ্ধাকে বলিলেন, “মা, এত কেন আমায় দাবি? তোদের 

“একদিন ইহা খাইয়া বাঁচিবে!” THT একবার বিদ্যাসাগরের মৃখের 


RET এক দিন ইহা নেই দুই দিয়া দরদর mr e, বিগলিত হইল। 


* সাঁওতালেরা বাঙ্গালীদিগের আচার ব্যবহারে বিশেষতঃ অত্যাচারে সময়ে সময়ে 
পীড়িত হইয়া সাধারণ বাঙ্গালীকে APT বাঙ্গালী” বাঁলয়াই জানে। . 


৪৭২ করদণাসাগর বিদ্যাসাগর 


SEAT Giver আমাদগের দুঃখ বুঝবার লোক মিলিল--বিদ্যাসাগর বঝিলেন 
সাঁওতালেরা সরল অন্তরে তাঁহাকে কত ভালবাসে!” 


বিদ্যাসাগর । সেখানকার 
সাঁওতালরা 1বদ্যাসাগরকে তাদের পরমাত্মীয বলে জেনেছে। বিদ্যাসাগর তাদের 
1নতান্ত আপনজন হয়ে থেকেছেন। 


১৮৭৫ সালের মাঝামাঝি দিনকয়েকের জন্য কার্মটাড়ে গিয়েছিলেন 
শন্ভুচন্দ্র বিদ্যারত্ন। তিনি লিখেছেন: “দাদা (বিদ্যাসাগর) প্রাতঃকাল হইতে 
বেলা দশ ঘটিকা পৰ্য্যন্ত সাঁ ত 


FACS PS যাওয়া অপেক্ষা এ সকল লোকের: কুটারে 
যাইতে আমায় ভাল লাগে ইহাদের 


ৰ গন স্বভাব ভাল ইহারা কখন মিথ্যাকথা বলে 
না ইত কারণে এখানে থাকিতে ভাল বাসি ।” "i 
৷ CS cur s c LT হস 


রা 
ভুট্টা নিয়ে আবার আরেকজন সাঁওতাল এল। বলল- আমার 
পয়সার দরকার। ১৮ 


আটগণ্ডা পয়সা দিয়ে আবার বিদ্যাসাগর ভুট্টা কিনলেন। 

Se RUN আরেকজন সাঁওতাল আসছে! য় আসছে । বিদ্যাসাগর 
তাকে রেখে TT কোনো রে সহ বিদ্যাসাগর 
বিদ্যাসাগর হে দাম দিচ্ছেন। সকাল 
তাক ভাত হয়ে গেল নার 


ইতিমধ্যে দুটি সাঁওতাল উঠোনে 
দাড়াল। বলল--ও বিদ্যেসাগর, আমাদের বি মেয়ে এসে 
আগের দিন বিকেলে হরপ্রসাদ রক খাবার দে। 


I স্বাদ জানে, না রস জানে? 
আলাদা খরার হলেই বল, OPH লারা ওসবের জন্য 
আলাদা লোক আছে, এখানে সাওতালদের সঙ্গে থেকে তারা সাঁওতালদের 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৭৩ 


মতো হয়ে গেছে, কিন্তু তাদের জিভ আছে, জানস কাছে 
হ্‌ à র , জানিস চেনে ৷ আর এদের 
মুড়-চিড়েও যা, সন্দেশ-রসগোলাও তাই। ত 

হরপ্রসাদ বললেন--তাহলে আমার সঙ্গে পরশনর ভাজা কতগুলো 
আছে, সেগুলো এদের দিয়ে দি। রর ভাত মিনি 

বিদ্যাসাগর বললেন_আছে নাকি? কই, দেখি। 

কলাপাতায় বাঁধা প্রায় দু-দিস্তে Aid আছে হরপ্রসাদের 

1 র র কাছে। দরদ 

কলাপাতায় বাঁধা আছে, ল:চিতে কলাপাতার ue 
মেয়ে দুটিকে enis দিতে যাচ্ছেন, বিদ্যাসাগর বললেন--আমায় দে, ওদের কি 


অমন করে দিতে আছে? 
কলাপাতা খুলে বিদ্যাসাগর afore খানিকক্ষণ বাতাসে রাখলেন। 


বললেন- এই দ্যাখ, কিছ; গন্ধ নেই। 
মাঝখান থেকে চারখানা লুচি তুলে নিয়ে বেশ সাবধানে রাখলেন। 


হরপ্রসাদ বললেন_-আপাঁন ও কি করছেন? 
বিদ্যাসাগর বললেন--খাবো রে। তোর মায়ের হাতে ভাজা? 


_না। বড়বৌয়ের। 
নন্দকুমার* ATAU বিধবা পত্নীর? নন্দ আমার 

বড়ো feta ছিল। 
লুচি তুলে নিয়ে সাঁওতালীদের দিলেন বিদ্যাসাগর। 


টপ করে লুটি খেয়ে ফেলল ওরা। বিদ্যাসাগর হরপ্রসাদকে বললেন-দেখাঁল? 
ওরা কি স্বাদ জানে, না রস জানে? 


gu, কিন্তু বদ্ধমানাধিপাঁত মহারাজ 


হইতে নন্দকুমার ন্যায়চণ্ নামক য় র ন 
হইতে Tae away আনয়ন করিয়া বিদ্যাসাগর SMCS UY A à 
ধবিদ্বাবস্তার কারণ বঙ্গদেশে সংপ্রাসদ্ধ, এই 


ইন সংস্কৃত কলেজের সিকি, š s 
কাঁরয়া আপাততঃ কিছ কালের জন্য d পদে রাখিলেন। Ten 


নানা আপাঁত্ত খণ্ডন 

সংস্কৃত বিদ্যালয়ে পজ্যপাদ জয় রায়ণ তক্পপ্ানন মহাশয়ের সাঁহত বিচার হওয়ায় নন্দ- 

কুমার "UR; উৎকৃষ্ট সাব্যস্ত হয়েন। পরে পাইকপাড়ার রাজা প্রতাপনারায়ণ সিংহ ও 

রাজা ঈশ্বরনারায়ণ সিংহের কান গ্রামে তাঁহাদের স্থাপিত বিদ্যালয়ে ৮০, টাকা বেতনে 
কয়েক বৎসর পরে তান জবরকাশ রোগে আক্রান্ত 


ন্যায়চণ্ঠকে নিযুক্ত করিয়া পাঠান। 
অগ্রজ মহাশয় সাদর তাঁহাকে কালিকাতায় আনাইযা তৎকালের বিখ্যাত TT গত 
চিকিৎসা করান। এ রোগেই তাঁহার মৃত্যু হইলে পর তাঁহার 
জনন দেবীর ও পত্নীর এবং নাবালক রাঁদগকে কর্মক্ষম হওয়া পৰ্য্যন্ত ভরণপোষণ 
ও তাহাদের fem, বায় নির্বাহ করিয়াছেন ও আবশ্যক মত সময়ে সময়ে নিজে 
তেন uper কি, তাহার পাত্র কে হোদর নিৰ্বিশেষে তত্ত্বাবধান কিয়া 
আঁসয়াছেন।” শেম্ভুচন্দ্র KORN : বিদ্যাসাগর-জীবনচাঁরত, কলকাতা, ১৮৯১, পণ 
503-50 I) 


৪৭৪ করুণাসাগর বিদ্যাসাগর 


ভুট্টা কেনার বিরাম নেই ৷ কী একটা কাজে হরপ্রসাদ একটু অন্য দিকে 
গয়েছেন, 1ফরে এসে দেখেন, বিদ্যাসাগর নেই ৷ কোথায় গেলেন চোখের 
পলকে? 

খাঁনকক্ষণ পরে হরপ্রসাদ দেখলেন, একটা আলপথে 1বদ্যাসাগর হনহন 


করে হেটে আসছেন, দরদর করে ঘাম পড়ছে, বিদ্যাসাগরের হাতে একটা পাথরের 
বাট । 


কোথায় 1"গিয়োছলেন এভাবে? 


বিদ্যাসাগর হরপ্রসাদকে বললেন--ওরে, খানিকক্ষণ আগে একটা সাঁওতালস 
এসোঁছল ৷ সে বলল, “বদ্যেসাগর, আমার ছেলেটার নাক THO হুহ করে 
WS পড়ছে, তুই এসে যাঁদ তাকে বাঁচাস। তাই আমি একটা হোঁমওপ্যাথক 
ওবুধ এই বাটতে করে fra গিয়োছলাম। আশ্চর্য দেখলাম এক ডোজ 
ওষুধে ছেলেটার 3E পড়া বন্ধ হয়ে গেল। এরা তো মেলা ওষুধ খায় না, 


অল্প CTR এদের উপকার হয়। কলকাতার লোকের ওষুধ খেয়ে-খেয়ে পেটে 
চড়া পড়ে গেছে, মেলা ওষুধ না দিলে তাদের উপকার হয় না। 

হরপ্রসাদ জিজ্ঞেস করলেন_-আপান কতদূর গিয়োছলেন? 

‘বিদ্যাসাগর বললেন--ওই যে গাঁ-টা দেখা যাচ্ছে। মাইল দেড়েক হবে। 

একটা সাঁওতাল ছেলের জন্য সকালবেলা পাথরের বাটিতে ওষুধ নিয়ে 
বিদ্যাসাগর পায়ে হেটে এককথায় লম্বা পথ পাড় দিয়ে এসেছেন! 


এদিকে সামনের উঠোন সাঁওতালে ভাত, হয়ে গেছে। ছোটো-ছোটো দলে 


কোনো দলে দশজন । প্রত্যেক দলের মাঁধ্যখানে কতগুলো শুকনো 


দল বলে উঠল--ও 'বদ্যেসাগর, 
আমাদের খাবার দে। 
তখন বিদ্যাসাগর ভুট্টা পারবেশন করতে বসলেন। 
শুকনো কাঠ-পাতায় আগুন জবালয়ে সাঁওতালেরা মহানন্দে ভুট্টা সেক 
খেল। তাকের রাশীকৃত GI প্রায় ফ্যারয়ে এল। সাঁওতালেরা উঠে বলল 
খুব খাইয়োছস বিদ্যেসাগর | 


সাঁওতালেরা চলে যেতে লাগল। বিদ্যাসাগর রকে দাঁড়য়ে দেখতে 
লাগলেন।*৯ | 


বিদ্যাসাগর তখন কলকাতায়। শরীর ভেঙে পড়েছে তাঁর। একাঁদন TAA- 
বেলা বাড়তে একলা বসে আছেন, এমন সময় শবাপ্রসন্ন 
ভট্টাচার্য দেখতে এলেন তাঁকে ৷ প্রণাম করলেন। জিজ্ঞেস করলেন--আজ আপাঁন 
কেমন আছেন? 

ভালো নয়। ক্রমেই অসঃখ বেড়ে যাচ্ছে। তার উপর এখানে অনেক 
কাজ, APA হবার উপায় নেই। 

আপনি কার্মাটাড়ে গেলে ভালো থাকেন। আর সেখানে আপনার 
বিশ্রামও হয়। কিছুদিন সেখানে গিয়ে থাকুন না। 

_ আমার পক্ষে আজকাল সবই সমান। সেখানেও বড়ো ভালো থাক না। 
খানিকক্ষণ চুপ করে রইলেন বিদ্যাসাগর। তারপর একটি WX DI ফেলে 
বললেন_বাপদ, সেখানে গেলে ভালো থাকি বটে। আমার যাঁদ অতুল equ 
থাকত, তাহলে সেখানে গিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে পারতাম, শরীর-মন 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৭৮ 


ভালো থাকত ৷ কিন্তু, আমার সে-অদণ্ট কই? আমার সে-ক্ষমতা কই? দ্যাখো, 
, জাধসের ভড়হর ডাল, আধসের আল আর 
কাম গাড়ে একলে অনায়াসে খেতে পারে, তাকে আজকাল পেয় ছে দুর 
ছাতু খেয়ে থাকতে হয়, তার বেশি আর T 
iain খাওয়া-দাওয়া করব, আর 
যাবে দেখব--এ কি সইতে পারি? 
বিদ্যাসাগর আকুল হয়ে কাদতে লাগলেন 


1০০ 


“In 1875 at the age of 54, Pandit Iswar Chandra Vidya- 


+ + + He lived 16 years 


Was signed. . . , 


There are with me two other wills drawn up and signed by 
Iswar Chandra Prior to 1875 which he cancelled by his last 
will and testament, ণ্ড লি 


নিৰ্ব্বাহ কাঁরবেন ।* 
হাসি RM হইলে আমার সমস্ত sep নিব qna 
দিগের হস্তে যাইবেক। 
ত' তাস RET WL সম্পত্তি আছে eRe অব 
eyed বিবি এই বিনিয়োগ পরের সহিত ofa হল x 
&1 কাশ যা আমার খল পৰিশোধ ও আমার প্রাপ্য আদায় এবেল । 


কতকগুলি 
৭৩ নের 
* বিদ্যাসাগরের মৃত্যুর পর শম্ভুচন্দ্ৰ বিদ্যারত্ত লিখেছেন : “ বেণীমাধব মুখোপাধ্যায় 
m Pd SEE দেহাতায়ের AE erehe বেলন রণ 
ier সনে আত কার, বার কেবল Bus ae ima হাসার 
TAT পদে অভিযিন্ত হয়েন।” শেম্ভূচন্দ্র বিদ্যারত্ন : ভ্ৰমনিরাস, পৃ. ৮৫1) 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৭৭ 


ব্যয় নিৰ্ব্বাহ হইয়া আসিতেছে এই সমস্ত ব্যয় এককালে রাঁহত করিয়া আপন 
আপন প্রাপ্য আদায়ে প্রবৃত্ত হইবেন আমার উত্তমর্ণেরা সেরুপ প্ৰকৃতির লোক 
নহেন কার্যাদশীরা তাঁহাদের সম্মতি লইয়া এরূপ ব্যবস্থা কাঁরবেন যে এই 
[নিয়োগ পত্রের 1লাখত বৃত্তি প্রভৃতি প্রচলিত থাকিয়া তাহাদের প্রাপ্য ক্রমে 


প্রথম শ্রেণী 

পতৃদেব শ্ৰীযুত ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়_ Go, পঞ্চাশ টাকা 
মধ্যম সহোদর ARS দীনবন্ধন ন্যায় So, চল্লিশ টাকা 
তৃতীয় সহোদর Saye শদ্ভুচন্দ্র বিদ্যার So, চল্লিশ টাকা 
কনিষ্ঠ সহোদর ARS ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় oo, ত্রিশ টাকা 
জ্যেষ্ঠা ভাগনী শ্রীমতী মনোমোহন = ১০২ দশ টাকা 
মধ্যমা ভাগিনী শ্রীমতী দিগন্বরী দেবী ১০, দশ টাকা 
কানষ্ঠা ভাগনী শ্ৰীমতী মন্দাকিনী দেবী ১০, দশ টাকা 
বাঁনতা শ্রীমতী দীনময়ী দেবা ৩০. fet টাকা 
জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী হেমলতা দেবী ১৫, পনর টাকা 
মধ্যমা কন্যা শ্রীমতী BAT দেবী ১৫, পনর টাকা 
তৃতীয়া কন্যা শ্রীমতী facet দেবী ১৫, পনর টাকা 
কনিষ্ঠা কন্যা শ্রীমতী শরৎকুমারী দেবা ১৫, পনর টাকা 
erga, Brel ভবসান্দ্রী দেবী ১৫, পনর টাকা 
পোৱা "শ্রীমতী ম্‌ণালিনী দেবী ১৫, পনর টাকা 
জ্যেষ্ঠ দৌহিত শ্রীমান সরেশচন্্র সমাজপতি-_ ১৫, পনর টাকা 
কনিষ্ঠ দৌহিত্ৰ শ্ৰীমান যতীন্দরনাথ সমাজপতি-_ ১৫, পনর টাকা 
দৌহিত্র শ্ৰীমতী রাজরাণী দেবী ১৫. পনর 
কনিষ্ঠ ভ্রাতৃবধূ শ্রীমতী এ দেবী ১০, দশ 

ড়া শ্রীমতী তারাস্ন্দরী দেবা ১০, দশ টাকা 
জ্যেষ্ঠা কন্যার শাশড়ৌ শ্রীমতী স্বণ্মিয়ী দেবী ১০, দশ টাকা 
জ্যেষ্ঠা কন্যার ননদ শ্রীমতী ক্ষেত্রমণি দেবী- $0, দশ 
মাতৃদেবীর শ্রীমতী [ন্দরী দেবী e, তিন টাকা 
মাতৃদেবীর মাতুলদৌহ্র গোপালচন্দ্র চট্টোর বাতা e, তিন টাকা 
POOLE fece মুখোপাধ্যায়ের বাতা e, তিন টাকা 
িতৃদেবের Peay, কন্যা শ্রীমতী নিস্ত ণশ দেবী e, তিন টাকা 
বৈবাহিক’ শ্রীমতী সারদা দেবাঁ : sp 
মদনমোহন তর্কালঙ্কারের মাতা-ু ৮. আট 
মদনমোহন তক কাত মতা নতোকালী দায়ী ১০২ দশ টব 
রী যং স-দন ঘোষের বনিতা শ্রীমতী sen দাস so, দশ টাকা 
বারাশত বাসী তে মিত্ৰ o, fat টাকা 


৪৭৮ করন্ণাসাগর বিদ্যাসাগর 


Feige মাঁরয়া গেলে তাহার বাঁনতা শ্রীমতী উমেশ- 


মোহিনী দাসী-_ ১০, দশ টাকা ৷ 
শ্রীরাম প্রামাণিকের বাঁনতা শ্রীমতী ভগবত দাসী_ ২, দই টাকা 
দ্বিতীয় শ্ৰেণী 
TTT, পুত্ৰ ARS সৰ্ব্বেশ্বর বন্দ্যোপাধ্যায় ১০, দশ টাকা 
ভাগিনেয়ী শ্ৰীমতী মোক্ষদা দেবা ৫, পাঁচ টাকা 
জ্যেষ্ঠা ভাগনীর ননদ শ্রীমতী তারামাণ দেবী ৫, পাঁচ টাকা 
পতৃদ্বস্কন্যা শ্রীমতী মোক্ষদা দেকী_ ২. দুই টাকা 
ত TET SRLS শ্যামাচরণ ঘোষাল-- ৫, পাঁচ টাকা 
মাতৃদেবন্র TEMG তারাচরণ মুখোর পাঁরবার- ৮, আট টাকা 
TPR শ্ৰীযুত কালিদাস মুখো__ €, পাঁচ টাকা 
মাতৃদেবীর PETG রামেশ্বর মুখোর পরিবার ৫, পাঁচ টাকা 
Rot মাতুলকন্যা শ্রীমতী বরদা দেব _ ২, দুই টাকা 
বারাশতানিবাসী মিত্রের বানিতা শ্রীমতণ শ্যামা- 

F — ১০, দশ টাকা 
মদনমোহন তৰ্কাল্কারের কন্যা শ্রীমতী দেবী- ১০২ দশ টাকা 
মদনমোহন SIG ভাগনন শ্রীমতী Pac 

দেবী 
বদ্ধ মানের প্যার চাঁদ মিত্রের বানিতা শ্রীমতী কামনা দাগ Ed inim 


কোনও কারণে তাহাদের ভরণপোষণ 
বিদ্যাত্যাস প্রভৃতির ব্যয় নিব্বাহের অস্দাবধা, ঘটিলে তাহারা প্রত্যেকে 
বংশ বৰ্ষ GEM পযন্ত মাসিক ১৫. পনর টাকা ate তাহারা 


লাল দৌহিত্র অথবা 
ত T মধ্যে অন 

ইউ যার অব আকসা GPE হইলে আহা তৰে 
হইতে যাবজ্জীবন মাসিক ১০, দশ টাকা বৃত্তি গাইবে 


১২। যদি, Ao? Crome} দাসাঁর কোনও পরে উপাজ্জনক্ষম হইবার 
es তাহার বৈধব্য ঘটে তাহা হইলে যাবৎ তাঁহার কোনও গু Ba 
না হয় তাবং তিনি আমার বিষয়ের উ Y হইতে সপ্তম ধারা নিদ্দিষ্ট বত 
ব্যতিরিস্ত মাসিক আর ১০, দশ টাকা বৃত্তি পাইবেন। 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৭৯ 


_ wol SAMA আমার বিষয়ের উপস্বত্ব হইতে নীলমাধব ভট্রাচাষে/র 
বানতা শ্রীমতী সারদা দেবীকে তাঁহার নিজের ও SACRA ভরণপোবণার্থে 
মাস মাস ৩০, ত্রিশ টাকা আর তাঁহার Cae বয়ওপ্রাপ্ত যাবজ্জীবন 
মাস মাস ১০, দশ টাকা দিবেন। তিনি বিবাহ করিলে অথবা উৎপথবার্তনী 
হইলে তাঁহাকে be উভয় বিধেয় মধ্যে কোনও প্রকার বৃত্তি দিবার আবশ্যকতা 


নাই৷ 
ssi আমি আবিদ্যমান হইলে আমার বিষয়ের উপস্বত্ব হইতে যে 
অনুষ্ঠানে যেরূপ মাসিক ব্যয় হইবেক তাহা নিন্নে নিদ্দিষ্ট হইতেছে। 


জন্মভূমি বীরসিংহ গ্রামে আমার স্থাপিত বিদ্যালয়--১০০. একশত টাকা 
এ গ্রামে আমার স্থাপিত চিকিৎসালয়--৫০, পণ্ডাশ টাকা 

a এ গ্রামের অনাথ ও নিরুপায় লোক_-৩০২ ত্ৰিশ 
বিধবা বিবাহ ১০০, একশত টাকা 


sa! aff Maze জগন্নাথ চট্টোপাধ্যায় শ্ৰীযত উপেন্দ্ৰনাথ পালিত Blue 
গোবিন্দচন্দ্ ভড় এই তিনজন আমার দেহান্ত সময় পৰ্যন্ত আমার পাঁরচাবক 
fae থাকে তাহা হইলে রা তাহাদের প্রত্যেককে এককালীন 
৩০০, তিনশত টাকা দিবেন। 

১৬। কাৰ্য্যদশা'রা বিষয় রক্ষা লৌকিক রক্ষা কন্যা দান প্রভৃতির আবশ্যক 
ব্যয় স্বীয় বিবেচনা অনুসারে কাঁরবেন। 

১৭। এই 'বনিয়োগপরে যাহার পক্ষে অথবা যে Rm Umen 
করিলাম যাঁদ তাহাতে তাঁহার পক্ষে বিধা অথবা সে বিষয়ের সশঙ্খলা 
বাহার পক্ষে অথবা যে বিষয়ে যের:প নির্বন্ধ করিবেন তাহা আমার TUUS 
ন্যায় গণনীয় ও মাননীয় হইবেক। 

১৮। নে আমার সম্পত্তির যেরঃপ Uere আছে যুদি উত্তরকালে 
তাহা) «eor হয় তাহা হইলে যাহাকে বা যে বিষয়ে যাহা দিবার নিবন্ধ 

smear স্বীয় বিবেচনা অনদসারে তাহার নূন্যতা কারতে 


করতে পারবেন। 
eg) পৃস্তকালয়ে ত তছে আমার একান্ত আভ HS ব্ৰজনাথ 
বন্য M যাবৎ জীবিত ও উ্ত TORT আঁধিকারী থাকবেন তাবংকাল 
চকত আমার পুস্তক সকল db স্থানেই বিরীত- হয় তবে এক্ষণে বেলগ 
eo প্তকালয়ের কাৰ্য্য নির্বাহ হইতেছে তাহার ব্যাতরম ঘটিলে 
A eur ক্ষতি বা SALT বোধ হইলে কার্য্যদশা'রা স্থানান্তরে বা 
একারান্তরে পুস্তক বিরুয়ের ব্যবস্থা করতে পারিবেন। 

২১। eser একমত হইয়া কাৰ্য্য করিবেন মততেদস্থলে অধিকাংশের 

হইবেক | 

মতে rfi নব eee মধ্যে কেহু অবিদ্যমান অথব্য এই বিনিয়োগ 


৪৮০ করুণাসাগর বিদ্যাসাগর 


স্থলে অন্য ব্যক্তিকে নিযুন্ত করিবেন। এইরূপে fae ate আমার নিজের 
নিয়োজিত ties ন্যায় কার্যক্ষমতা প্রাপ্ত হইবেন। 


201 যাঁদ fas কার্যাদরশরা এই বিনিয়োগ পত্রের অনুযায়ী alt men 


RET অসম্মত বা অসমর্থ হন তাহা হইলে যাহারা এই 1বিনিয়োগ প্র অনুসারে 
SR নিযুক্ত FARA লইবেন। তিনি এই 'বানরোগ পরের enun 
সমস্ত কাৰ্য্য AST কারবেন। 

২৪ ৷ যাবৎ আমার sep পাঁরশোধ না হয় তাবৎকাল পৰ্য্যন্ত এই 'বানয়োগ 
পত্রের নিয়ম অনুসারে নিষ্ত কার্য[দশীদগের হস্তে সমস্ত ভার থাকিবেক $1 


ন এবং সপ্তম নবম 
হম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুৰ্দশ ও পঞ্চদশ ধারার Taf S aie প্রভাত 


TEAMS হইলে 
রা তাহাঁদগকে সমস্ত বূঝাইয়া দিয়া অবসৃত হইবেন। 


i ২৫ ৷ আমার পত্র বলয়া পরিচিত শ্ৰীযমত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যারপর 


ইসাদী। 
শ্রীাজকৃষ্ণ মুখোপাধ্যায়  শ্রীশ্যামাচরণ দে শ্রীবহারীলাল ww 
শ্ৰীরাধিকাপ্রসন্ন মনখোপাধ্যায়শ্রীনীলমাধব সেন ) M 


শ্রীগারশচন্দ্র Taur শ্রীযোগেশচন্দ্র দে ipd. 
সর্ব সাকিম কালকাতা। 
চতুর্থ ধারার উল্লিখিত সম্পত্তির বিবৃতি 
(ক) সংস্কৃতযন্রের তৃতীয় অংশ. 5 
খে) আমার রচিত ও প্রচারিত পুস্তক-_ 
বাঙ্গালা বাঙ্গালা 
(১) বর্ণপরিচয় দুই ভাগ (8) চারতাবলণ 
(২) কথামালা 
চি রান (৫) আখ্যানমঞ্জরী দুই ভাগ 


(৬) বাজ্গালার ইতিহাস ২য় ভাগ 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৮১ 


বাঙ্গালা বাঙ্গালা 
(৭) জীবনচারত (১২) মহাভারত 

(৮) বেতালপণ্জাবংশাঁত (১৩) সংস্কৃতভাবা প্রস্তাব 
(৯) শকুন্তলা (১৪) বিধবাববাহ বিচার 
(১০) সীতার বনবাস (১৫) বহনীববাহ বিচার 
(১১) ভ্রান্তাবলাস 

সংস্কৃত ইঙ্গরেজী 

(১) উপক্রমাঁণকা (১) Poetical Selection 
(২) ব্যাকরণ At (২) Selection from Goldsmith 
(৩) খজ.পাঠ তিন ভাগ 

(8) মেঘদত 

(৫) শকুন্তলা 

(৬) উত্তরচাঁরত 

(গ) যে সকল পুস্তকের সত্বাধিকার ক্রয় করা হইয়াছে। 


(১) মদনমোহন তর্কালঙকার প্রণীত শিশ্দীশক্ষা তন ভাগ। 
(২) রামনারায়ণ UPAR প্রণীত কুলীন কুলসব্্বস্ব। 
(3) রা qer e aoar লাউচ পু 
(ও) নিজ ব্যবহারার্থ সংগৃহীত সংস্কৃত বাঙ্গালা হিন্দী পাশা ইংরেজী 
প্রভৃতি পুস্তকের লাইব্রারী। 
চে) কম্মটাঁড়ের বাঙ্গালা ও বাগান। 
শ্রীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর US 


শম্ভূচন্দ্র fans লিখেছেন : “াবদ্যাসাগর মহাশয়ের মৃত্যুর সময় তাঁহার 
hona চি ত Ancor কার epu উপলক্ষে কোনও কোনও 
ates তাঁহার নিকট টাকা প্রাপ্য ছিল বটে, তাহা এস্থলে উল্লেখের আবশ্যক 
নাই৷ তাঁহার বাটীতে নিজ তহবালে ও ব্যাঙ্কে প্রায় বিংশাত সহস্ৰ টাকা জমা 
ছিল ৷ যে সময়ে উইল হইয়াছিল, তৎকালে আয় কম ছল, পরে যেমন আয় 
বৃদ্ধি হইতে লাগিল, বিদ্যাসাগরের দানও যথেষ্ট হইতে লাগিল। উইলের 
লাখত তালিকা অপেক্ষা fe দেশস্থ কি বিদেশস্থ fe কাঁলকাতাস্থ অনেক 
দারিদ্র আত্মীয়ের নিরুপায় পাঁরবারগণকে মাসহরা দিতেন, এস্থলে সে সকলের 
নামোল্লেখ করা অনাবশ্যক। এই উইলের 1লাখত অনেকেই বিদ্যাসাগরের 
জীবদ্দশায় লোকান্তারত হইয়াছেন। সুতরাং সে সকলকে আর মাসহরা 
দিতে হয় নাই ৷৮* 
বিদ্যাসাগরের উইল নিয়ে বিদ্যাসাগরের মৃত্যুর পর কলকাতা হাইকোর্টে 
মামলা হয়েছে। মামলায় জয়ী হয়েছেন বিদ্যাসাগরের পাত্র নারায়ণচন্দ্র। 
পাঁণ্ডত "espe বিদ্যাসাগরের উইলের মকন্দমা' শিরোনামে ১৮৯২ 


< "US “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের cona শ্ৰীমান প্যারীমোহন বন্দ্যোপাধ্যায়, 
তাঁহার পিতা বাব; নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং উইলের একাজাঁকউটার 
৩১ 


৪৮২ কর-ণাসাগর বদ্যাসাগর 


বাব ক্ষীরোদনাথ TASS বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে যে অভিযোগ উপাস্থিত 
করেন, তাহার ইস; ধার্ষ্যের জন্য মকন্দমা উঠিয়াছিল। 

বাদীপক্ষে কৌন্সলী পিউ উপাঁস্থিত ছিলেন, একজিকিউটরের পক্ষে মিঃ 
FAA এবং Tart ছিল, এবং চৌধুরী প্রধান প্রাতবাদী নারায়ণচন্দ্ 
বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দণ্ডায়মান হইয়াছিলেন। 


র রাধিকার র পিতা নহেন, যেহেতু 
{তান তাঁহার উইলে তাঁহাকে সমস্ত বিষয় হইতে afew কাঁরয়া 

_উইলে যে একটা ধারা আছে তাহার মর এই যে, একাজাকউটরাদিগের 
Turo খান পারশোধ GT, এবং অমত খন পারশোষ হাল তই 
সময় বাহারা তাঁহার উত্তরাধিকারী থাকবেন, ত 


য় NTS থাকেন, তাহা হইলে প্রথমে খণ সকল Sherer 

হইবে, তৎপরে উত্তরাঁধকারীগণ পাইবে iW ncaa 

হইলে তাঁহার eme পাইবে। soe 
১৮৭৫ সালে এ হয়, এবং উইলকর্তা গত 


আইনানুসারে অন্যায় প্র নারায়ণচন্দু ন 
R ARDE বন্দ্যোপাধ্যায়ের সানূকূলেই 


ঠাকুরদাসকে লেখা 
afa 
শৱরণম্‌-- 
প্রণতিপূব্বক নিবেদনম্‌-- 
আপনার শ্রীচরণারাবন্দের আশাবাদ 


টিক পদৰ 


ee US 


— AE 


করুণাসাগর বিদ্যাসাগর 9৮৩ 


ত্রিশ টাকা ও মদনের মাতার v, আট টাকা। এই পরের পাহন্ছ সংবাদ ও 
এন কায়িক কুশল সংবাদদ্বারা Tra করিতে আজ্ঞা হয় ইতি 


৮ শ্রাবণ 
ভৃত্য meque spit 


ঠাকুরদাসকে লেখা : 
ভরীত্রীহারঃ 
শরণমৃঁ 
পূজ্যপাদ শ্রীমত্‌ 1পতৃদেব প্রীচরণারাবন্দেষ, 
প্রণৃতিপূব্বকনবেদনমূ 
appar শ্রীযুক্ত কালিদাস ভট্টাচার্য্য মহাশয়ের পাত্র ARE বাবদ 
বেদ SHOT অদ্য আমার নিকট ছয়টাকা জমা করিয়া Me 


এ ছয় ৬, টাকাও 
আপাঁন ERN তাঁহার পিতৃদেবকে এই ছরটাকা দেন অনেকাঁদন টাকা না 
যাওয়াতে তাঁহার পিতৃদেবের অত্যন্ত কষ্ট হইয়াছে অতএব আপাঁন AAR 
করিয়া তাঁহাকে এই ছয়ট দিবেন আগামী শুক্র অথবা শাঁণবার সমন্দর 
টাকা পাঠাইব ইতি ৩০ মাঘ 
ws 
শ্ৰীঈশ্বরচন্দ্র শরম্মণঃ" 

ঠাকুরদাসকে লেখা : ó 

শ্ৰীশ্ীহারঃ 

শরণম্‌_ 


পৃব্বকং নিবেদনম₹ 
তপন কানের জন xp জান পাইলাম কারণ এছ 
hn ag গেলে, স্থানান্তরে Ree অনয DES n 
বোধ কারি তাহা প'হুছিয়াছে কার্যযবশতঃ অদ্যই স্থানান্তরে যাইতে 
= acettenss দিন ৩০ আশ্বিন হইবেক পুজার AC 
কোঁদ্দস্টের 


১০০, একশত টীকা 
fral এসময়ে পাঠাইতে পারিলাম না এই অপরাধ মাৰ্জ'না BHAA! গত 
যেসকল রোগ ভোগ কাঁরতোঁছলাম এক্ষণে প্রায় নাই বললেই 


বারাণসীনবাসন Skye কালিদাস ভট্টাচাৰ্য্য মহাশয়কে ইাতপূ্বে ৬ 
ছরটাকা দিতে 'লাখয়াছিলাম এক্ষণে অনুগ্রহপূর্থক তাঁহাকে আর 


G, পাঁচ: 
ঢাকা MAT এই ১৯, এগার টাকা সত্বর প্রোরত হইবেক ইতি ১২ চৈত্র 
ভৃত্য 
শ্রীঈমবরচন্দ্রু শম্ম“ণঃ' 
ঠাকুরদাসকে লেখা 
শ্রীশ্রীহারঃ 
শ্রীচরণারবিন্দেষু E ON 
প্রণাতপূর্বকং IA 
বারা m a কালদাস ভট্টাচাৰ্য্য মহাশয়কে পাঁচট কা 
জনপদে এই bre আগামী টাকা পাইন এর eee 
ত ২৬ 
ভ্‌ত্য 
শ্রীঈমবরচন্দ্র «a 
ঠাকুরদাসকে লেখা 
শ্ৰীশ্ৰীহরিঃ 
প্রণাতপূর্্বকং E 
৮৩ তিরাশী টাকার হুণ্ডী 


কালিদাস Seas, 

নিস্তারণী পিসী-১২ গোপালের প্রেরিত 

আপনকার শ্রীচরণারাবিন্দের আশীর্বাদ 

মঙ্গল। আমি সেখান হইতে আসিয়া জবান এখানকার একপ্রকার সমস্ত 

পরিবর্তের বিষয়ে ROE যে নিবেদন কিয়া ছি! ava 

নিতান্ত অনভিমত হয় তবে কেবল আমার প্রার্থনা অনুরোধে Ce RI 

হবার আবশ্যকতা নাই। আপনি ও স্ব রি 

সবিশেষ লিখিয়া পরিতৃপ্ত করিতে আজ্ঞা হয় ইতি ২৫ পোঁষ ১২৮০ 
ভূত্য 


ERES 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৮৫ 


ঠাকুরদাসকে লেখা : 
শ্ৰীমীহারিঃ 
শরণম্‌- 
BSAA TROC 3 
গত রবিবার বাটী হইতে আঁসয়াঁছ সেখানে সকলে কায়িক ভাল আছেন 
ণাশীর্ত্বাদপ্রভাবে অনেক APA হইয়াছি জানবেন। 


পাঠাইয়া দিবেন। ২৫, ris টাকার E 

পাইয়া উদ দর কীরবেন। কঠোররতে প্রবৃত হইয়া ww Per 

লিখিয়া Meer নিমিত্ত আমার অত্যন্ত উৎকণ্ঠা হইয়া আছে সবশেষ লারা 

racers কাঁরতে আজ্ঞা হয় িমাধকামাত ১৫ TU 
ভৃত্য শ্ৰীঈশ্বরচন্দ্র শর্ম্মণঃ'* 


ঠাকুরদাসকে লেখা : 
্রীত্রীহারঃ 


শরণম্‌ 


A টাকার irate অনি TES 

তাতপ্পান্ন q g^ তাছ তল q দশ রি 

pre দুইমাসের Sis কালিদাস ভট্টাচার্য্য 
প্রভাবে 


. ভৃত্য T 
বনমালগপুরের হার; মাতাঠাকুরাণীর মৃত্যু হইয়াছে আর অ 
শরুবার অশোঁচান্ত জ্ঞাতকারণ নিবেদন ae 


ভ্রান্তির্ূমে ema দেবীর টাকা GOT মধ্যে দেওয়া হয় নাই তাঁহাকে 
eo উর জকি রিবন এই মালের লেফেই অনা 


venom সযোগরুমে এ টাকা পাঠাইব - 
ঠাকুরদাসকে লেখা 
ভ্ীশ্রীহারঃ 
শরণম 
প্রণাতপন্ব'কং * 


৪৮৬ করুণাসাগর বিদ্যাসাগর 


পত্র লিখিয়াছিলেন তাহা সে আমাকে দেখাইরাছিল। এতাদ্ভন্ন এখানে আর 
কাহাকে পত্র লিখিয়াছেন কিনা তাহা আমি জানি না এবং কি কারণে তাঁহারা 
উত্তর লিখেন নাই তাহাও বালিতে পারি না। আপনি ৬ আষাঢ়ে যে পত্র 
লিখিব্লাছলেন অসুস্থতা ও ব্যস্ততাবশতঃ তাহার উত্তর 1লাখতে বিদ্মৃত 
হইব্লাছিলাম। তত্‌পরে ১ শ্রাবণের পূর্বে আপনকার আর কোন পত্র আমি 
পাই নাই। ২ আবাচ়ে Bae বিবাহ হয় তজ্জন্য কিছুদিন আতিশয় ব্যস্ত 

লাম ও অসংস্থ হইয়াছিলাম। নারায়ণ প্রভৃতি সকলে এক্ষণে কলিকাতায় 
আছেন এবং সকলে ভাল আছেন। পরশ্বঃ দিন 


n 
তাহারা রা সপারবারে ভাল আছেন। ঈশান কালকাতায় আছেন তিনিও 

ভাল আছেন। বেণী কলকাতায় আছেন তিনিও ভাল আছেন এবং অদ্য 
৫ ৷ ৬ দিন হইল গশপুরের আঁসিয়াঁছল তথান্র সকলে ভাল আছেন। 
এতদ্ভিন্ন দিগম্বরণ ও মন্দাকনন ও স্ৰপন্ৰকন্যাপ্ৰভৃতসমেত ভাল আছেন। 
এইরুপে আপনকার শ্রীচরণাশীব্্বাদে জা. র পাঁরবার সকলেই ভাল আছেন 
- তজ্জন্য ieee উদ্বিগ্ন হইবেন ati ৪ঠা z 


বিবাহ হইয়াছে জানবেন ইতি ১২ শ্রাবণ ১২৭৯ সাল 


_ ভৃত্য 
শ্রীশ্বরচন্দ্ু sena 
ঠাকুরদাসকে লেখা 
alia: 
শরণম্‌-- 
প্রণাতপৰ্ব'কং নিবেদনম-- 
AS কালিদাস ভট্টাচার্য 


. v ন 
এখানে আমার নিকট ও টাকা জমা নিলে! আট টাকা দিবেন তাঁহার পর 


জের টাকা পাঠাই ইতি ২৭ পৌষ 
ভৃত্য 
শ্রীঈশ্বরচন্দ্র seneg 
ঠাকুরদাসকে লেখা : 
ata 
শরণম্‌-- 
apa রর বন্দেষ; রি 
প্রণতিপূব্বকং নিবেদনম্‌-- 
TARTS ARS কালিদাস ভট্টাচাৰ্য্য মহাশয়কে ১০. দশ ট 
দিবেন ইতি ২০ বৈশাখ ১২৮১ সাল ০৮ 48 
ভৃত্য 


করুণাসাগর বিদ্যাসাগর 5৮৭ 
ঠাকুরদাসকে লেখা : 
শ্ীত্রীহারঃ 
শ্রীচরণারাবন্দেষ) = 
প্রণাতগূব্বকং {নবেদনম্‌__ 


হক AS কালিদাস STOTT মহাশয়কে ৪, চারি টাকা দিবেন 
ইতি ৫ অগ্রহায়ণ 


ভৃত্য 
শ্ৰীঈটশ্বরচন্দ্র ares’ 
ঠাকুরদাসকে লেখা : 
্রীশ্রীহারঃ 
শরণম্‌_ 
Ales c TN 
প্রণাতপর্্বকং নিবেদনম_ 
পপর Bg কালিদাস ভট্টাচাৰ্য্য মহাশয়ক ও. পাঁচ টাকা 5 
ইতি ১৫ চৈত্র ১২৮০ সাল 
à vel 
প্রীঈশ্বরচন্দ্র ae 
ঠাকুরদাসকে লেখা 
HARTA 
শরণম 
প্রণতিপশ্ব'কং নিবেদনম 
এক্ষণে আমি অনেক APA 


ও কার শ্রীচরণারবিন্দের ÄTA 

হইয়াছি নহে ধন হইল আৱ সেই 

হা wet হইয়াছেন গঞ্গাতীরে গিয়া 
তুইলা tare এই সংবাদে TEATS TTS ত 


৪৮৮ করুণাসগর বিদ্যাসাগর 


tres শ্রীযুক্ত কালিদাস ভট্টাচার্য্য মহাশয়কে S চারটাকা দিবার বরাত 
লাখয়াছিলাম five হুভীতে এ টাকা দেওয়া হয় নাই আগাম মাসে 
পাঠাইব। এখানকার আর সমস্ত মঙ্গল জানবেন আপনি কারক Tenn 


থাকেন মধ্যে মধ্যে তাহার সংবাদ পাইলে চাঁরতার্থ হইব হাতি ২০ অগ্রহারণ 
১২৮০ সাল 
ভৃত্য 
শ্ৰীঈশ্বরচন্দ্র «ma eng 

ঠাকুরদাসকে লেখা : 

শ্ৰীশ্ৰীহারঃ 

শরণম্‌-- 

anisms নবেদনমৃ_ 


vel 
শ্ৰীঈদ্বরচন্দু «rat 
ঠাকুরদাসকে লেখা 
শ্রীশ্রীহারঃ 
শরণম্‌-- 


ত আমায় fata 

দেখা করিবেন তদন:;সারে ১২ ফাল্গুন ৩০ য় আসিয়া আমার সঙ্গে 

পরেরও উত্তর পাই নাই। যাদ ভিনি আইসেন তাঁহার age = 

pilosis 1! Ba কথাবার্তা 
আমি এক্ষণে অনেক ভাল এখানকার আর ৰি 

ইতি ২ চৈত্র ১২৮১ সাল সমস্ত মঙ্গল জানিবেন 
we 

শ্ৰীষীশ্বরচন্দ্ ups 


করুণাসাগর বদ্যাসাগর ৪৮৯ 


ঠাকুরদাসকে লেখা : 
্রীপ্রীহারঃ 


শরণম্‌ঁ 
প্রণাতপৰ্ব'কং নিবেদনম্‌ 
pm টাকার «Qul পাঠাইতোঁছ তন্মধ্যে আপনকার ও মদনের যাৰ 
ge em «m ৭০, বাকা uer টাকা Bus কালিদাস SIR 
যে ছয়টাকা দিয়াছিলেন তাহা লইবেন এবং কয়েক 


য় পূৰ্ব্বে 
{দন হইল যে আটটাকা দিবার জন্য 


BIT 
হয় x amem ME mers আম em কলকাতা টাই সা 
পাঠাইয়া দিব pr অবাধ মাস আরম্ভ হইলেই টাকা 
মাসের টাকা কনা জানল! সা দে T feu; 
হইয়াছি কিন্তু তাহাতে WT | ২।৩ মাস ভাল থাঁকয়া পুনরায় 
সং uh rar eii এক্ষণে আসি: রস অর গাই গত 
: হয়| আমার একবারে APA হইবার আর প্রত্যাশা নাই গত 


LETT fem কিন্তু কিছ দিন হইল এরুপ কারণ E 
কিয়া বাকে না জানাইয় ক্ষান্ত থাকা উচিত হয় না এজন্য এক স্তর পি 
আপনার গোচর কাঁরব ইতি তাং ১১ আষাঢ় 


ভৃত্য 
Aiea শম্মণিঃ 


৪৯০ করুণাসাগর বিদ্যাসাগর 


eto 
জ্যৈষ্ঠমাসের টাকা লইয়া যে বরাত দয়াছিলেন dp বরাত অনুসারে টাকা 
দেওয়া হইয়াছে জানবেন Bhs? 


ঠাকুরদাসকে লেখা : 

শ্ৰীশ্ৰীহারঃ 

শরণম- 
প্রণাতপূর্বকং 1নিবেদনম-- 
কলিকাতা হইতে একপন্র হুণ্ডাসমেত পাঠাইয়াঁছি এ 

কর্ম্মটাড়ে 1লিখিবেন এই প্রার্থনা কীরয়াছলাম অদ্য Tes T 


এপৰ্য্যন্ত পত্র না আসাতে অতিশয় উদ্বেগ হইতেছে অথবা এপর্য্যন্ত আমার 


প্র আপনকার হস্তগত হয় নাই। যাহা হউক আপাঁন এক্ষণে কায়িক fai | 
আছেন অনঘুগ্রহ কাঁরয়া তাহার সাঁবশেষ সংবাদ 1লাখতে য়। হাত 4 


প্রণাতপূব্বকং নিবেদনম-- 


১০৯ একশত নয় টাকার Zot পাঠাইতোছি "নম্নালাখত fata 
করিতে আজ্ঞা হয় রি 


জ্যৈষ্ঠমাসের 
আপনকার-- 0, 
মদনের মাতা v 
গঙ্গামণি দেবী 3 
সারদা দেবী q 
নিস্তাবরিণী দেবী ৩ 


* 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৯১ 


eth থাকার সময় অন্ত্যেষ্টি তহবালে আমার যে দেনা হইয়াছিল তথ 


এই 
avait Vl 
মিষ্টান্ন 846 
ঘট সাগর Aide 
^ E = 
আতরিন্ত বাসা খরচের দরুন a 
কালিদাস é, 
EN নি লক 
৩০5৭১ 


থাকিবেক খাঁ হট যাহা আকিৰেক মরার Ted OP i^ 
বাঁলবেন। 
শেষে Bus ভট্টাচাৰ্য্য মহাশয়কে যে ১০ দশটাকা দিতে 
িখিয়াছিলা রদ ভি হর দেওয়া হয়, নাই 
লস enisi আপনকার শ্রীচরণারাবন্দের প্রভাবে এখানকার সমস্ত 
মঙ্গল। আপনাদিগের কুশলসংবাদদ্বারা চরিতার্থ করিতে আজ্ঞা হয় ইতি ৪ 
জ্যৈষ্ঠ ১২৮১ সাল 
ভৃত্য 
araa SURE 
ঠাকুরদাসকে লেখা 
শ্রীত্রীহারঃ 
শরণম্‌বঁ 
নীচরণার lors, 
প্রণীতপরত্বকং নিবেদনমং 
er po ege হইয়াছিলাম তে T 
পত্র {লিখতে অথবা 


পাঠাইতে পার নাই এক্ষণে আপন পাঠাইতেছি 
AC ei একশত ^o d z 
পতামহদেবের এ রি? [^ 
আপনকার আশ্বিন € is 
মদনের মাতার ত } মাসের খরচ E 
গঙ্গামাঁণ দেবীর 5 i" সবশেষ অ 
রূপ আছেন তাহার S 
আগনি নে জী রর দত মাল ইতি ২৯ কারক 
চাঁরতা' কার ভত্য 


৪৯২ করুণাসাগর বিদ্যাসাগর 


ঠাকুরদাসকে লেখা : 
শ্রীশ্রীহীরঃ 
শরণমৃ 


আপনকার পত্র পাইয়া সাঁবশেষ সমস্ত অবগত হইলাম। আপাঁন এক্ষণে 
কাঁয়ক ভাল আছেন এই সংবাদে পরম আহন্নাদত হইলাম fers ন 
শ্রাদ্ধে মহারাষ্ট্র বাহ্মণেরা বেদপাঠ কারয়াছেন এবং SO জন মহারাম্ট্রীয় ও 
৪৫ জন RASA ব্রাহ্মণ জলপান কারয় 


করিয়াছেন ইহাতে আমার যারপরনাই 
জিত Sith এদল মুল ভোজন ও এরুপ ক্ষেত্রে তৈজসাঁদ দানই 
যথা! | 


আমার উদর্ময়ের সম্পূর্ণভাবে নিবৃত্তি হইয়াছে কিন্তু অদ্যাপি সচ্ছন্দ- 
রূপে আহার কাঁরতে পারিতোঁছু না। পাছে পুনরায় রোগের আবির্ভাব হয় 
এই ভয়ে সাবধানে আহারাঁদ কাঁরতে হইতে ৷ সচ্ছন্দরূপ আহার ত 
না এজন্য অদ্যাপি আঁতশয় Twp আছি। বোধ কাঁর আর fam. দিনেই 
সম্পূর্ণরূপে সচ্ছন্দ হইব। এখানকার আর 


S সমস্ত মঙ্গল জ্বানবেন হীত ৬ 
ভ্‌ত্য 
শ্রীশ্বরচন্দ্র «prat 
অন্তরপন্রে IE q আশীব্বাদ তোমার মা'সক 
মধ্য হইতে ১৫ পনর টাকা পাঠাইতে 1লাখয়াছ কাঁরয়া 
WP 56, eu মা আহত হার অনাত RD ys 


রহিত করিয়া তাহাকে য় we ins 
ঠাকুরদাসকে লেখা : 
শ্ৰীশ্ৰীহারঃ 
শরণম্‌-- 
ASAR নিবেদনাঁমদম্‌-_ 


অতিশয় A হইয়া পড়ি। কালকাতায় কোনমতে পাঁড়াশান্তি না হওয়াতে 


মাত 
২০।২৫ দিন এখানে থাকিলেই সুস্থ হইব। আপনি "ien Wa 


গর কোন কারণ নাই এজন্য লিখিলাম।* আমি এত অসস্থ না হইলে 
বজ্ঞেদ্রকে না পাঠাইয়া স্বয়ং আপনকার নিকটে যাইতাম কেবল aT ST. 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৯৩ 


বশতঃ যাইতে পারি নাই। গেলে আমাদ্ৰারা আগনকার কোন উপকার হই 
বশতঃ ইমা পাড়াদ্বারা আপনাকে বিরত কারতাম। আপনি বরা 


অস Mus ET নাহার নিরুপায় বলিয়া চুপ কাঁরয়া রহিয়াছি। আমি 
os হাতেও যাইতে উদ্যত হইয়াছিলাম কেবল সকলে প্রতিবন্ধক 

Pd an শম্ভু moms দিন বাটা হইতে নির্গত হইবেন PTS 
যাইতে পর আর feat নাই-যাঁদ কোনগাঁতকে তাঁর আসবার বিলম্ব হয় 
ধমোদশা A ল্য কলিকাতার পর পাইয়াছি সেখানে সকলে ভাল আই So 
আমি বাহৰ eam pr কন্যা SIGMA এক বন্যা হইয়াছে ই ১. 


আশ্বিন 


ভৃত্য 
grama rms 
ঠাকুরদাসকে লেখা 
ARIA 
শরণম্‌ঁ 
হও টার মাতার ও সারদাদেবীর 


শ্রাবণ মাসের খরচ য় ৷ 
য়াছি আঁতশয় দন আছি এজন্য আপনকার শেষপতরের 
z এবং MEE 
ফোর এন্দ সংগে হইতে পারিবেন ইতি ২৬ ভৃত্য 
vel 
শ্ীঈ*বরচন্দ্র শন্মণঃ** 
ঠাকুরদাসকে লেখা 
` ্রীপ্রীহরিঃ 
শরণম 
শ্ৰীচর' QN 
সি ত মহাশয়ের সাঁহত সাক্ষাত হইল ভিনি 


৪১৪ করুণাসাগর বিদ্যাসাগর 


পারলে পাঠাইয়া দি কারণ এ ব্যয় আপনকার 1নয়ামত টাকা হইতে [equ 
কাঁরতে হইলে কষ্ট হইবার সম্ভাবনা । আমি সেইরূপই আছ অদ্যাপি সম্যক্‌ 
APA হইতে পার নাই আপাঁন এক্ষণে কায়িক রুপ আছেন 1লাখতে আজ্ঞা 
হয় ৷ আম ৭ ৷ ৮ দিন হইল বাটী হইতে আঁসরাছি বোধ কার আর ৭ ৷ ৮ দন 
পরে পুনরায় বাটী যাইব ২২ অগ্রহায়ণ বিস্মৃত হইব না তথাপি অনঃগ্রহপূ্বক 
এ মাসের ১০ ৷১২ তারখে এ দিবস উল্লেখে সংবাদ 1লাখলে ভাল হয় ই?ত 
৩ MSS ভৃত্য শ্রীঈশ্বরচন্দ্র «pae 


ঠাকুরদাসকে লেখা : 
শ্ৰীশ্ৰীহারঃ 
শরণম্‌_ 


তাহাদের মঙ্গলবার বাটী যাইবার বন্দোবস্ত sign ‘দয়া ত 
সোমবার সন্ধ্যাকালেই ব’্থ মানে THATS | FETE ১২৮, একশত আঠাইশ 
টাকার দেনার ফদ্দ* দিয়াছলেন ও ও আপন্কার ও তর্কালঙ্কারের মাতার 
ভাদ্র মাসের টাকা FMA ১৬৬, একশত ছযাঁট টাকার Zt পাঠাইতোঁছ 
আহহ সংবাদ লিখিয়া ger করিতে আজ্ঞা হয়। আপনি কায়িক স্বচ্ছন্দ 
আছেন শুনিয়া পরম সু হইলাম। TLR সংবাদ বর্ধমান ঠিকানায় 
ভৃত্য 
শ্রীঈশ্বরচন্দ্র qae 
ঠাকুরদাসকে লেখা : 
Mts 
শৱরণম-- 


প্রণাতপূর্বকং নিবেদনম্‌-- 
আপনকার আজ্ঞাপত্ৰ পাইয়া সমস্ত অবগত হইলাম আমি তন চাঁর faa 


STORE ১০০, একশত টাকা 'দব। 
সেখানে ৪1৫ দিন থাকিয়া পুনরায় বদ্ধমানে আসিব। আপনি যখন om 
লিখবেন বদ্ধ'মান ঠিকানা দিবেন কারণ এক্ষণে প্রায় বদ্ধমানেই থাকি মধ্যে 
মধ্যে ২।৪ দিনের জন্য কেবল কলিকাতায় যাই৷ আমি এখন অনেক ভাল আছি 
জানিবেন ইতি তাং ২৩ পৌষ 


ভৃত্য 
শ্রীঈশ্বরচন্দ্ শম্মণিঃ০০ 


করুণাসাগর বিদ্যাসাগর ৪৯৫ 


ঠাকুরদাসকে লেখা : 
- শ্ৰীজ্ৰীহবরিঃ 
শরণমঁ 
ei eor কং — 
৭১ aer টাকার IS পাঠাইতোঁছ নম্নালাখত বিনিয়োগ কাঁরতে 
আজ্ঞা হয়। 


axe < টাকা ও sui তারাশডকর exam পাস বি 
টাক বাশ ei পাঁচ ঢাকা আগানকার ined না 


নিবাত্ত হইয়াছে হস্তের ঘা A z 
মঙ্গল জানবেন ইতি ৫ই আশ্বিন 
ভৃত্য 
শ্্রীঈ*্বরচন্দ্র শর্ম্মণ 


ঠাকুরদাসকে লেখা : 
sz Ta 
শরণম্‌_ 
তপর্র্বকং নিবেদনমিদম: 
রি অধিক হইল আগি শিরোরোগে ৬ Sma আসার 
acer কারতোঁছ [িশেষতঃ AACS (oe হয় না এ সমস্ত কারণে আমার 
vier eT মনের STEPS চালা ল্‌ রয় তাহার 
s : ং দক করিতে তাহা স্থির কাঁরতে পার না। 


হয় না এবং র 
ke k সপ্ত লিখি নাই আপনকার আজ্ঞাপ্ত পাইবার ATE 


আপনাকে যে 
রিনি চব এভন পত্র না লেখাতে আমার যে অপরাধ 


৪৯৬ করুণাসাগর বিদ্যাসাগর 


হইয়াছে তাহা SU কাঁরতে আজ্ঞা হয়। ১৫৭ টাকার zov] তি 
আপনকার চৈত্র বৈশাখ দুই মাসের ১৪০ 


মাস ৪০ চাল্লশ টাকা দলে 
SULTS লিখিতে আজ্ঞা হয় আপাঁন 


র ৰ TAS করিব। এখানকার একপ্রকার সমস্ত ম 
জানবেন ইতি ১৮ জ্যৈষ্ঠ | pa 


ভৃত্য 


শ্রীঈশ্বরচন্দ্র pueros 
ঠাকুরদাসকে লেখা 
শ্ৰীশ্ৰীহারঃ 
শ্রীচরণারবিন্দেষু Na 
প্রণতিপৰৰ্ব'কং নিবেদনম্‌_ 
হার টার KU পাঠাইভোছি emp ছিয়াতর টাকা মালিক 
বরাদ্দের অবশিষ্ট একশত শ্রাদ্ধের ব্যয়ের Tode à 
এক্ষণে কিছু ভাল আছি জানবেন যর হিসাবে প্রেরিত হইল। আমি 


পাহদ্ছসংবাদ ও আপনাদের 
কুশলসংবাদ লিখিয়া নিরুদ্বেগ কারতে " 
সমস্ত মঙ্গল জানিবেন ইতি ২৮ আশ্ৰিন হয়৷ এখানকার আর আর 


ঠাকুরদাসকে লেখা : 


খরচ চৈত্র লাখত বিনিয়োগ করতে আজ্ঞা হয় 
ass we ৫০ 
V 
V 
q 
৩ 
২ 


আপনকার শ্রীচরণাশী্বাদপ্রভাবে 
€ ta ১২৮১ সাল “লে কিছ ভাল আছি জানবেন ইতি 


ভৃত্য 
ঈশ্বরচন্দ্র শম্মণঃগ 


করুণাসাগর 1বদ্যাসাগর ৪৯৭ 


ঠাকুরদাসকে লেখা : 
শ্ৰীশ্ৰীহারঃ 
শরণম্‌ঁ 
E প্রণাতিপ্ঘকং িবেদনম 
৩) va সাতাশ টাকার হব পাঠাইভো নিম্নালিখিত বিয়োগ কাঁরবেন 


আপনকার জ্যৈষ্ঠ - ৬০. 
মদনের মাতা এ E: কণ ১০. 
গঙ্গামাণ দেবী এ ৰি, te ৭২ 
কালিদাস ভট্টাচার্য্য এ... "E SO 


৮৭, 


আম এক্ষণে কয়াদন অবাধ Tem. ভাল আছি জানবেন এখানকার আর 
আর সমস্ত মঙ্গল জানবেন আপান কায়িক কেমন আছেন 1লাঁখয়া 1নর:দ্বেগ' 
করিবেন ইতি ১২ আষাঢ় see 


ভূত্য 
ঈশ্বরচন্দ্র res ere 


ঠাকুরদাসকে লেখা : 
শ্রীশ্রীহারঃ 
শরণম্‌-- 
রণারাবিন্দেষ্‌ 
ASAR নিবেদনামদম_ 
woe Arye কালিদাস ভট্টাচাৰ্য্য মহাশয়কে ৫ পাঁচ টাকা দিবেন 
ইতি ২৫ মাঘ ১২৮০ সাল 


I 


ভৃত্য 
পা শর্্মণঃ০৮ 


ঠাকুরদাসকে লেখা : 


Qaia: 
i শরণম্‌ঁ 
শ্ৰীচরণারাঁবন্দেষ: 
প্রণাতপৃব্বঠকং িবেদনম 
Shzs কালিদাস ভট্টাচার্য মহাশয়কে অনগ্রহপর্্বক ৬, ছয়টাকা দিবেন 
আগাম’ টাকা পাঠাইবার সময় ওঁ টাকা পাঠাইব ইতি বত 


ব্‌ 2 fi শৰ্ম্মণঃ 


৪৯৮ করুণাসাগর বিদ্যাসাগর 
ঠাকুরদাসকে লেখা ১ 
শ্ৰীশ্ৰীহারঃ 


শৱরণম্‌-- 
প্রণাতপূর্বকং নিবেদনম r 3 
val: উননব্বই টাকা চার আনার হুণ্ডা পাঠাইতোঁছ 'নম্নালাখতমত 
বিনিয়োগ করিতে আজ্ঞা হয়। d ২১% 


নিজ i EO 
snc মাতা T ৮ 
গঙ্গামাণ দেবী PD 
নিদ্তাবরণী দেবী "iam ds 
কালিদাস ভট্টাচার্য্য Fa 
আমার হাওলাত ! s E 
— 

bal: 

আপাঁন এক্ষণে কায়িক সচ্ছন্দ আছেন 


A ইহা 
নিরুদ্বেগ হইলাম আপনকার : শ্রীটরণারাবিদাসউচন্দের মুখে অবগত হইয়া 
অনেক ভাল আছি জানবেন ইতি ১৪ সরস দপ্রভাব আম 


vs 
Atama «rata 


করুণাসাগর বদ্যাসাগর ৪৯৯ 


ঠাকুরদাসকে লেখা : 
= শ্ৰীশ্ৰীহারঃ 
/ শরণমূ — 
শ্রীচরণারাবন্দেষ 
প্রণতিপূর্ঘকং নিবেদনম-- 


শ্রীযুক্ত কালিদাস ভট্টাচার্য্য মহাশয়কে ৬, ছয় টাকা দিবেন আগামী টাকা 
ers সময় এ টাকা প্রেরিত হইবেক হত ন: 


উনি spes eso 
ঠাকুরদাসকে লেখা : 
^ 
T &islz fa: 
শরণম্‌-- 
শ্রীচরণারবিন্দেষ্‌ 
AIER নিবেদনম্‌ 


'শম্ভূচন্দ্রের ২০ MISA পত্রে আপনকার সুস্থতার সংবাদ পাইয়া fe 
পৰ্য্যন্ত আহনাদিত হইলাম বালিতে পার না। আমি আপনকার কষ্টের কথা 
“i যত্পরোনাস্তি উদ্বিগ্ন হইয়াছলাম। আপনকার শ্রীচরণারবিন্দের 
আশাব্বাদপ্রভাবে আমি ক্রমে aed হইতোঁছ যাঁদ আর কোন ব্যাতরুম না ঘটে 
আর ১০। ১৫ দিনে সুস্থ ও সবল হইব এবং আপনকার শ্রীচরণদর্শন করিতে 
পারিব। এখানকার আর আর সমস্ত মঙ্গল জানিবেন ইতি ২৩ কার্ত্তিক 


শ্রীঈশবরচন্দ্র শৰ্ম্মণঃ 
আপনকার কার্তকের খরচ ৪৫ 
মদনের মাতা _.. ৮, 
সারদা দেবী ৰ ৭ 
কালিদাস ভট্টাচার্যের দঃ ১০, 
গঙ্গামাঁণ দেবী .. ৭ 


aa, 


arot টাকা আনাইয়া উপারালখিতমত বিনিয়োগ কাঁরতে আজ্ঞা হয় 


Sea শুর আমার eta জানিবে পিতৃদে যখন যেৱপ থাকেন 
প্রতি সপ্তাহে অন্ততঃ একবার তাহার সংবাদ লাখবে। অদ্য তোমার 
আশ্বিন মাসের টাকা পাঠাইলাম এবং যাহাতে মাস মাস তোমার TEES টাকা 
পায় তাহার ব্যবস্থা করিয়া দিলাম ।...পত্রে সকল সমাচার অবগত হইবে 21e? 


৫০০ করন্ণাসাগর বিদ্যাসাগর 
ঠাকুরদাসকে লেখা 
শ্ৰীশ্ৰীহারঃ 
সহায়_ 
শ্রীচরণারাবন্দেষু 


সেখান হইতে পুনরায় সংবাদ লিখিব ইতি ১২ ভান 


Bo 
SU শ্রীঈশ্বরচন্ত্র saeg 
শ্ৰীশ্ৰীহারঃ 
ae eom n নিবেদনামদম deg 
আপনকার আজ্ঞাপত্র পাইয়া সাঁবশেষ সমস্ত হইলাম 
উত্তরোত্তর দু হইতোঁছ মন অত্যন্ত অসস্থ তাই এরুপ qom 
হইতে ডো পঠাইব ভাল আছেন ইহাতে পরম সী দর 
মোদের হিসাবে নই ইল ৭৬ 5 
আর আর সমস্ত মঙ্গল জানিবেন।... ইত ২৩ ভাদ্র ৰ 
তা, 
ঠাকুরদাসকে লেখা : SPetr esos 
্রীশ্রীহরিঃ 
Spa ICU, as 
কল = 5 
একশত BUT পাঠাইতোঁছ 
PES নিম্নালখিত বিনিয়োগ করিতে 
নিজখরচ মাঘ এ 
মদনের আতা 8G 
সারদা দেবী MUT 
গঞ্গামণি দেবা dU RS 
নিস্তারিণী দেবী E ২ 
মদনের মাতা AE 
$55, 


> 2 ee 


ATMs 


ভৃত্য 
শ্ৰীঈশ্বরচন্দ্র শম্মণিঃ 


মদনের মাতার ১৫০ টাকার হিসাব পাঠাইতোঁছ তাঁহাকে দেওয়াইবেন 
এবং কহি বেন আমার নিকট তাঁহার যে ১৫০ টাকা জমা ছিল তাহা তিন 


ঠাকুরদাসকে লেখা 
ARI 
শরণম্‌ঁ 
প্রণাতপৰ্ব্ব কং নিবেদনম 
আপনকার গ্রীচরণারাবন্দের আশীব্বাদপ্রভাবে এখানকার সমস্ত মঙ্গল 
জাঁনবেন। দুইশত সাঁইত্রিশ টাকার Zot wig 'নম্নীলাখত মত 


আপনকার নিজ খরচ ভাদ্র ও আশ্বিন ৯০. 
শ্পতামহদেবের এ খরচ ১০০২ 
মদনের মাতা--ভাদ্র ১২৭ 
সারদার মাতা ৭ 
গঙ্গামাণ দেবী_ ভাদ্র আশ্বিন ১৪ 
কালিদাস দ ১০ 
২৩৭, 


সেখানকার জলবায়; বড় ভাল তথায় কিছুদিন 
পারব। এই পর্রের প'হন্ছসংবাদ ঠিকানায় 1লিখিবেন ৷ আমার নাম 


ঠিকানার স্থলে 
এই মত লিখিলেই আম পত্র পাইব। 


০২ করুণাসাগর বিদ্যাসাগর 


আপনি এক্ষণে কায়িক কেমন আছেন অনুগ্ৰহ ^L তাহার র সাঁবশেষ 
লিখিতে আজ্ঞা হয়। ইতি o আশ্বিন ১২৮০ সাল 


ভৃত্য শ্রীঈশ্বরচন্দ্র wu 


ঠাকুরদাসকে লেখা : = 
শ্ৰীশ্ৰীহারিঃ 
্রীচরণারবিন্দেয্‌ BS 
প্রণতিপূত্বকং নিবেদনম-_ 


E কলকাতায় যাইব এবং তথায় ১০।১২ দিন 
সকলো এখানে আসিয়া শ্রীরণদর্শনে যাইব। আপান এবং ঈশান ও হেট cd 
পৌষ ১২৪২ আছেন সবিশেষ লিখিয়া চাঁরতার্থ কাঁরতে আজ্ঞা হয় ইতি ৮ 

ভ্‌ত্য 
শ্রীঈশ্বরচন্দ্র «uae? 
ঠাকুরদাসকে লেখা 
শ্ৰীশ্ৰীহারঃ 
c TES 
UTS TS নিবেদনম-_ 
ERTS শ্রীযুন্ কালিদাস 
ইতি ৩০ জ্যৈষ্ঠ ১২৮১ সাল ভট্টাচার্য্য মহাশয়কে ৬. ছয় টাকা দিবেন 
ভৃত্য 
শ্রীঈশ্বরচন্দ্র ems ene 
ঠাকুরদাসকে লেখা 
Qafa 
শরণমৃ- 
প্রণতিপূর্বকং নিবেদনম্‌-- 


আপনি অনাগ্রহপূ্বক শ্রীযুক্ত কালিদাস ভট্টাচাৰ্য মহাশয়কে 
টাকা দিবেন ইতি ২ চৈত্র Mese 


INE — 


করুণাসাগর বিদ্যাসাগর ৫০৬, 


ঠাকুরদাসকে লেখা : 
শ্ৰীশ্ৰীহারঃ 
«TL 

SrA কং 


শনবেদনমৃ 
অনচগ্ৰহপৰ্বেকি শ্রীযন্ত কালিদাস ভট্টাচার্য্য মহাশয়কে ১০, দশটাকা দিবেন 
ইতি ২৭ জ্যৈষ্ঠ ১২৮২ সাল 
ভৃত্য 
র শম্মণও১ 


ঠাকুরদাসকে লেখা : 
HARTA 
শরণম-- 
প্রণাতপৰ্ব্ব'কং TACT 
emo ATE কালিদাস ভট্টাচাৰ্য্য মহাশয়কে ১০ wt টাকা দিবেন 
ইতি ২০ ভাদ্র ^ 


ভৃত্য 
স্রীঈশ্বরচন্দ্র wm 
ঠাকুরদাসকে লেখা : 
শ্ৰীশ্ৰীহারঃ 
শরণম_ 
দু 
পরপর Eus কালিদাস ভট্টাচাৰ্য্য মহাশয়ক so, দশটাকা 1দবেন 
ইতি ৬ আশ্বিন ১২৮০ 
Oss 
প্রীঈ*্বরচন্দ্র শর্্মণঃ*১ 
ঠাকুরদাসকে লেখা 
PARI 
শরণম্‌- 


শ্রীচরণারাবন্দেষঃ 

eho নিবেদ্নম্‌ 

১৩২ থাক ul টাকার zzvi পাঠাইতোঁছ তমধো-আপনকার দান 
শ্রাণ দুইমাসের ৯০২ মদনের মাতা ১৬. গঙ্গামাঁণ দেবী ১৪, ন 


8 আদেশ র 
সী Se CT হইল আর মদনের মাতাকে বলবেন 


&০৪ করুণাসাগর বিদ্যাসাগর 


হইলাম। এ অবস্থায় স্বয়ং পাক করিয়া আহার করা সহজ নহে। যাহার কেহ 

কোথাও না থাকে তাহারই এইরূপ ঘটে আপনকার সকল থাকিয়াও না থাকার 
হইয়াছে। 

TINI একপ্রকার সমস্ত মান জানবেন ইতি ১২ উট 


Qs 
araa kin O Eas 
ঠাকুর দাসকে লেখা : 
শ্রীশ্রীহীরঃ 
শরণমূ 
SD নিবেদনম্‌ 
ধব নির্বিঘ্ন এখানে F r - 
Sg " ত মত Ri GRRR | ৯৭ সাতানব্বই টাকার EIU] 
মিল UE "ET. 
TEST Ur s $9 
গঞ্গামাণ দেবী 7 ERS 
ভট্টাচাৰ্য্য ab 
৯৭, 
শ্রীমতী গঙ্গামাণ দেবীকে আপান দুইমাসের fasces 
wm ae অবশিষ্ট ৭ UNT তাহাকে বেন বাহে na 
তাশনকার এক পা ICR এক্ষণে বোধ কার তাহা 


১৩ কাল্গুন 
২ ভৃত্য 
' শ্রীঈশ্বরচন্দ্র শৰ্ম্মণিঃ 
পুনশ্চ নিবেদনং 
আগনি Baek কৰিয়া semi দেবকে এই কথা বাঁলবেন 
ধৰ বাবণর হিসাবে তাঁহার toa মাস পর্যন্ত শোধ হইয়া গেল উবে 
ঠাকুর দাসকে লেখা : 
শ্রীপ্রীহারঃ 
শরণম্‌-- 
প্রণতিপৰব্ব'কং নিবেদনম্‌ 


আপ্নকার শ্রীচরণারবিন্দের আশ'ব্বদপ্রভাবে এক্ষণে অপেক্ষাকৃত অনেক 
Tart হইয়াছি বোধ হয় আর কিছ; দিনে সম্পূর্ণ mee হইতে one 


করুণাসাগর বিদ্যাসাগর ৫০৫ 


পতামহদেবের একোদ্দিন্ট উপলক্ষে যেরুপ ব্রাহ্মণ ভোজনাদি নিৰ্ব্বাহ 
হইয়াছে তাহাতে পরম আহনাদিত হইলাম। 'লাখয়াছেন কতকগণাল হিন্দ; 
স্থান ব্রাহ্মণকে ভোজন করান হইয়াছে আমার এইরূপ সংস্কার ছিল 
হিন্দ্‌দ্থানী ব্রাহ্মণেরা শ্রাদ্ধে ভোজন ও দান গ্রহণ, করেন না এক্ষণে সেই 
সংস্কার অমূলক বোধ হইতেছে। আপনকার আশীর্বাদে এখানকার আর আর 
সমস্ত মঙ্গল জানবেন ইতি ৫ কাৰ্ত্তিক 


ভৃত্য 
প্রীঈশ্বরচন্দ্র wem 


ঠাকুরদাসকে লেখা : 
ART 
শরণম_ 
প্রণীতপূর্বকং নিবেদনম্‌ 
পাতঃকালে গাড়ীতে চড়িয়া রাঁর দই প্রহর দুইটার সময় বদ্ধ মানে 
পরই পরাদন অর্থাৎ AE আহারান্তে ৪টার সময় গাড়ীতে চড়িয়া 
DM aba সময় কাঁলকাতায় প'হনাঁছয়াঁছ কল্য অতিশয় দর ছিলাম Dmm 
রা ই অসখ নাই। এখানে সকলে ভাল আছেন। আপনারা নূতন বাটতে 
আর Tempe ও আপনারা কায়িক কিরূপ আছেন লিখিতে আজ্ঞা হয় ইতি 


১৫ ফাল্গুন রাঁববার 


ভৃত্য 
্রীঈশ্বরচন্দ্র শন্মণঃ 
মশনবন্ধনকে কহিবেন গোপালের মাতুলের বাসার ঠিকানা লিখিয়া পাঠান 
আসিবার সময় আনিতে বিস্মৃত হইয়াছি ইতি "4 
ঠাকুরদাসকে লেখা : 
শ্ৰীশ্রীহাঁরঃ 
শরণম_ 


৫০৬ করুণাসাগর বিদ্যাসাগর 


ঠাকুরদাসকে লেখা : 
Aleta: 
শরণম-- 
শ্রীচরণারবিন্দেঝু 
একশত আশা টাকার mw পাঠাইতোছি তন্মধ্যে 
Tere র একোদ্দজ্টের খরচ... ১০০. 
আপনকার বাসা খরচ s e YO 
মদনের মাতা SA ESO 
সারদা দেবীর হিসাব শোধ S Sos 
TINI 
১৮০, 


চন্দ বাট EI Ske কাহাকেও পাঠাইভোছি ভিনি পা 
শম্ভূচন্দ্র বাটী আসিবেন। এখানকার এক: র সমস্ত জানবেন 
আপনি এক্ষণে কিরূপ আছেন লিখিয়া [কার নিহত 


es š নিরদদ্বেগ কাঁরবেন ইতি ২৬ অগ্রহাযণ 
ভ্ত্য 
শ্রীশ্বরচন্দ্র wiegen 
ঠাকুরদাসকে লেখা 
Salata: 
শরণমৃ- 
প্রথতিপ্ব্বকং নিবেদনম- 
দাশ TN হইয়াছিলাম এজন্য এতদিন কোন সং 
লিখিতে পারি নাই এক্ষণে আপনকার es অনেক সুস্থ হইয়াছ। 
তাকে Feat ay ROIS পো মাসের খরচের সনে হইয়া 
কা সাদর টাকা সর পাঠাইতো। সবে লইবেন ও মদনের 
কাশাযান্লা BELLE m RA 
ভৃত্য 
শ্রীশ্বরচন্ত্র spas 
ঠাকুরদাসকে লেখা : 
শ্রীশ্রীহরিঃ 
শরণম-- 
প্রথতিপূর্বকং নিবেদনম: 


৭9 সত্তর টাকার Zot পাঠাই আপনকার ও মদনের মাতার টি ও 
খরচ হিসাবে লইবেন। এখানকার সমস্ত মঙ্গল জানবেন আপনকারাদসের 
ইশলসংবাদদ্বারা দিরদ্বেগ করতে আজ্ঞা হয় কিমধিকামাত ২৫ (bg 


ভৃত্য 
শ্রীশ্বরচন্দ্র spas 


করদ্ণাসাগর বিদ্যাসাগর ৫০৭ 


ঠাকুরদাসকে লেখা 
রঃ শ্রীত্রীহরিঃ 
শৱরণম-- 


আপনি এক্ষণে কায়িক কিরূপ আছেন এবং "Duo পাড়িত Be 
তিনি সম্পূর্ণ সুস্থ হইয়াছেন কিনা লিখতে আজ্ঞা হয়। আমি কায়িক অনেক 
ভাল আছি জানিবেন ৷ অত্যন্ত ব্যস্ততাবশতঃ অদ্য আর কোনও কথা লিখিতে 
পারিলাম না ইতি ৫ মাঘ 

শম্ভুচন্দ্ৰ লিখিয়াছিলেন এবার শ্রাদ্ধে ২০ কুড়ি টাকা অধিক খরচ হইয়াছে 
তাহা প্রোরত হইল। 


MES 
শ্লীঈশ্বরচন্দ্র শৰ্ম্ম'ণঃ, 
নিজ খরচ মাঘ x ডট; 
মদনের মাতা P cup UA 
নিস্তারিণী দেবী ৰ বির 
সারদা দেবী E Mis ৩ 
গঙ্গামাঁণ দেবী টা TA 
আমার হাওলাত A s 89 
শ্রাদ্ধের আতীরন্ত খরচ - wipe NOS 
4 sow”? 
ঠাকুরদাসকে লেখা : 
শ্রীশ্রীহরিঃ 


শরণম্‌- 


প্রণাতপ্ব্বকং নিবেদনম্‌ 
ণাশীর্্বাদপ্রভাবে এক্ষণে কায়িক ভাল আঁছ। AS 


আপনকার শ্রীচর 
গোপালচন্দ্র শিটবাহ প্রয়াগ হইতে বৃন্দাবন যাত্রা করিয়াছেন শুনলাম ROTS 
ছিল না এজন্য গোপালবাবূর নিকট ৩০, t- 


সেই সঙ্গে গিয়াছেন পাথেয় 
টাকা হাওলাত কারয়াছেন আগত লোক কাঁহলেন কাশীতে আসিলে গোপাল- 
বাবর এ টাকার প্রয়োজন হইবেক এজন্য ৪০, চল্লিশ টাকার নোট পাঠাই শম্ভু 
বাণীতে আসিলে তাহাকে দিবেন তথা হইতে আগত ব্যক্তি শক্ভুর নিকট হইতে 
১০ টাকা হাওলাত লইয়াছিলেন তিনি আমার নিকট এ দশটাকা দিয়া 

আমার tss vo ও ওঁ ১০, FANG 80, টাকা 


পাঠাইলাম কাশীতে "mmc 
তাহার অপেক্ষায় রাহলাম সে আসিলে বাটী যাইব ইতি ৩০ মাথ 
IE 


ঠাকুরদাসকে লেখা 
- শ্রীশ্রীহারিঃ 
শরণম্‌ 
শ্রীচরণারাবিন্দেষ 
প্রণাতপৃব্ব কং poi Lae 


অিন,সারে চলিতোছ ৷ আমার তৃতীয় জামাতার ড়ার সং : 


সুস্থ তাঁহাকে 
লইয়া S16 দিন পরে পুনরায় i খানকার 
মাল জানবেন ইতি অক na nF 
yI 
্রীঈশ্বরচন্দর speg 
ঠাকুরদাসকে লেখা : 
রণম্‌ 
প্রণতিপ:ব্ব'কং নিবেদনম্‌ 
আপনকার ৩০ ভাদ্ৰের লিখিত আজ্ঞা পাইয়াছ কাঁয়ক 
2 ea Et Timm আছ EE তত 
" বধি খর পরে অবগত হইলাম। নারায়ণ বাত 
আমি পানে আমার নিৰটেই থাকিবেক a আছে 
A কিছ ভাল আছি জানিবেন হাতি ২ অ! 
Ivi 
শ্রীঈশ্বরচন্্র শম্মনঃ*০ 
ঠাকুরদাসকে লেখা 
শ্রীশ্রীহরিঃ 
শরণম্‌ 
শ্রীচরণারবিন্দেষ E : 
elem spe নিবেদনমূ 
আপনকার আজ্ঞাপত্র পাইয়া সবশেষ ন হইলাম 
আসব কার আপনাকে পুত ইল আছি হে 
গতিকে আসিতে অনেক বিলম্ব টি feet আসিবার সময় Ro 
ভ মহাশয়ের বরাত চিঠী লিখিয়াছিলাম। waa 
পারায় কলিকাতা যাইতে হইল। পিতামহ দেবের হাঃ Pius 


সংবাদ SORA কলিকাতায় লিখিবেন। আমি অদ্যাপি op 


হইতে পারি নাই সুস্থ হইলেই আপনকার শ্রী রব। 
অতিশয় nat হইয়াছেন এই সাদ আগ উই এপি 
খা মাত সকলা সংবাদ জাত cire ই ন হি TE 


নি অলক আলে নিত থা ইনি জবান ee ৰ 


করুণাসাগর বিদ্যাসাগর cu 


আমার অত্যন্ত ভয় ও উদ্বেগ জন্মে। বিশেষতঃ ইহাঁর অনুপস্থিতিতে আপনাকে 
এ অবস্থায় পাক করিতে হইতেছে। ইনি যাইতেছেন আর দদুর্ভাবনা রহিল 
না। ইনি সাধ্যানুরুপ পিতৃসেবা করিয়া আপনাকে চারতার্থ করিতেছেন। 
আমার LÈ সে সৌভাগ্য ঘটিতেছে না। নানা কারণে এরুপ বিব্রত হইয়া 
পড়িয়াছি যে কোনও বিষয়ে ইচ্ছানুরূপ কর্ম্ম করিতে পারি না। নতুবা আমিই 
আদ্যোপান্ত আপনকার নিকটে থাকিয়া চরণসেবা করিতাম ইতি। 

ভৃত্য শ্রীঈশ্বরচন্দ্র শম্ম'ণঃ** 


শম্ভূচন্দ্র বিদ্যারত্নকে লেখা : 
শ্রীশ্ীহরিঃ 


শুভাশিষঃ সন্তু 

তোমার পত্র পাইয়া সবিশেষ অবগত হইলাম যাহারা দুইজনে ৮ টাকা 
দিয়া এক সার্টিফিকেট লইয়াছে তাহাদিগকে সাবধান করিয়া দিবে যেন তাহারা 
কোনক্রমে একযোগে কর্ম্ম কার বলিয়া দরখাস্ত না দেয়। তাহাদিগকে কহিবে 
গকে ফোজদার তে সোপন্্দ করে তাহাতে ভয় পাইবার আবশ্যকতা 


যদি তাহা Rac তলপ কারলেন তাহারা দুই নামেই আট টাকার 


তাহাতে ক্ষান্ত না হইয়া জর র 
ত ক্ষান্ত রহিলাম আর তাহাদিগকে কহিবে যেন "LOW II 
ঢ় i TO Bae তদারকের হ:কুম হইয়াছে, আমি ও তদারকের 


আমি গবর্ণমেন্টে হি am m কর আর 


E দির ন্‌ টানা 

SHA যতশাঘ্র পারি যাইতোছ স্বীলোকের 
ই । বা বিচলিত হইবে না কোন কারণে বা কাহারো কথায় 
্‌ র বাক্যে SOT বিরক্ত হইব ইহা মনেও স্থান দিবে না যাহাতে CONT 
ব্‌ ms আমি ক্ষণকালের নিমিত্ত অনবহিত হইব 


না ইহা নিশ্চিত জানিবে ইতি রবিবার! ত শৰ 


শুভাশিবঃ সন্তু 


মাতাঠাকুরাণী ** ৩০, স্কুল ২২০, 

দীনবন্ধু - Q0,  ডান্তারখানা ২২, 

শন্ভুচন্দ - ৭০0, স্ব মসহরা qo 

ছোট বৌ eM, গ্রা মসহরা ৫০৫ 

“= SGN == 2 

Taster e €, ৩৬৭, 
মন্দাকিনী "+ 6 মাতামহী দেবীর 

Cd Uo ১৫, একোদ্দিম্ট ৯9০ 

হি ১৬ pi বিন 

(00886 ৪৬৭ 

২১৮ 

Eh 


মসহরার বাঁহ লইয়া তায় আইসে পস্প্‌রে টাকা 
হইতে আসিতে বলিবে। ebrei প্ৰভৃতি বড় বাক্য গন তথা 
অবিলম্বে তাহাদের প'হ-ছ সংবাদ দ্বারা gere কারণে ই! 
১৮ শ্রাবণ। 
শুভার্থন। 
" শ্রীঈশ্বরচন্দ্র শ্ম্ম'ণ 
মাতামহীদেবীর একোদ্দিষ্টের টাকা মাতৃদেবীর হস্তে দিবে। 
শ্ৰীঈশ্বর** 
শম্ভূচন্দ্র বিদ্যারত্তকে লেখা : 
&lslz fae 
প্রয়তম 


আমি শারীরক অসুস্থ ও টাকাও অত্যন্ত টানাটানি 
‘as বিলম্ব হইয়াছে যাহা হউক এক্ষণেও সময় টাকা পাঠাইতে টকা 


TT «7 WE 


করুণাসাগর বিদ্যাসাগর ৫১১ 


না কেবল বিদায়ের দরূণ একশত দশ ১১০ টাকা পাঠাইতোঁছ TLR সংবাদ 
লিখবে । বিবাহের হিসাবে টাকা বৈশাখের S ৷ ৫ নাগাইদ পাঠাইব তোমার কষ্ট 
হইতেছে সন্দেহ নাই কিন্তু নিতান্ত অসনীবধা বশতঃ তোমাকে FU দিতে 
হইতেছে। দীনবন্ধু আমাকেও লিখিয়াছেন িস্পেন্সরী ও নাইট স্কুল হিসাবে 
So, টাকা দিবেন। অতএব তাঁহাকে লিখিয়া মার্চ মাস অবধি তাহার 

হইতে টাকা আনাইয়া লইবে পর্ব কয় মাসের শ্রীরামের বেতন আমি দিব। 
Tenor সম্পূর্ণ সুস্থ হইয়াছেন কি না সবিশেষ লিখিবে। যাঁদ তিনি ত্বৱায় 
সুস্থ হইতে না পারেন MEST PITA কলিকাতায় পাঠাইবে কোন মতে অন্যথা 
FRA না। কয় দিবস হইল গোপাল বাটী গিয়াছে তাহার TAR সংবাদ 
fafa | জান;য়ার ফেব্রুয়ারি মার্চ এপ্রেল এই চারি মাসের বালিকাবদ্যা- 
লয়ের পণ্ডিতেরা অর্ধ বেতন পাইবেন মে মাস হইতে সম্পূর্ণ বেতন দিব। 
উদয়রাজপুরে ১মে হইতে পুনরায় বাঁলকাবদ্যালয় | বালিকা- 
রা PREA সাই পার TE a 
২৯ tal 


শমভার্থনঃ 
L শ্রীঈশ্বরচন্দ্র ws ote 
weg বিদ্যারত্ুকে লেখা : 
ভ্রীত্রীহারঃ_ 
শরণম্‌-- 


শুভাশিষঃ সন্তু 
ভৈরব দ্বারবানের হস্তে ৭৮০ সাতশত আশা টাকা পাঠাইতেছি নিম্ন- 


লিখিত মতে বিলি কাঁরবে। 


বাটী-- i Ded 
অগ্রহায়ণ_- ডান্তারখানা_ 
মাতাঠাকুরাণী_. ৩০২ কাৰ্ত্তিক ২২, 
শম্ভুচন্দ্ৰ বন্দ্যো- ৬০২ অগ্রহায়ণ_ ২২, 
ছোট বৌ চাং = 
সৰ্ব্বেশ্বর বন্দ্যো_ ১৫২ 88, 
২ দ্বারবান্‌-_ ১৫, স্বসম্পকী় মসহরা-- 
== কাৰ্ত্তিক ৯২ 
১২৮, অগ্রহায়ণ__ a 
স্কুল-- a 
কাৰ্ত্তিক ১৩৮, ১৮৪, 
অগ্রহায়ণ_- ১৭৮, —— 
৬৭২, 
৩১৬, গ্রামস্থ মসহরা-- 
কাৰ্ত্তিক ৫৫, 
অগ্রহায়ণ ৫০২ ১১০২ 
৭৮২, 


৫১২ করুণাসাগর বিদ্যাসাগর 


BSS মাসের বাটীর খরচের র হিসাবে ১৩০ টাকা পাঠাইয়াঁছলাম তন্মধ্যে 
২২ দুই টাকা মজন্দ আছে এ দুই টাকা দিলেই সমুদয়ে ৭৮২ টাকা হইবেক। 
স্কুলের টাকার মধ্যে শিবচন্দ্র এখানে SO. টাকা লইয়াছেন এজন্য কাৰ্ত্তিক 
মাসের হিসাবে ১৩৮ টাকা মাত্র পাঠাইলাম। 

বাটীর হিসাবে তোমার বে দেনা আছে আগামী মাসে তন্মধ্যে কতক 
টাকা পাঠাইব। মাতাঠাকুরাণীকে FRA ঈশানের হিসাবে তান fee, চাহিয়া- 
ছিলেন তাহাও আগামী মাসে দিব, ইতি ১৬ পৌব। 


শভার্ঘনঃ 
শ্ৰীঈশ্বরচন্দু «pae i 
শন্ভুচন্দ্র বিদ্যারত্রকে লেখা : 
শ্ৰীম্ৰীহারিঃ-- 
RS সন্তু-_ i 
ইসস আলা গর লোই গণ umi SEE 
পৌষ মাস 
বাটীর খরচ-- ২২৮, গ্রামস্থ মসহরা__ D 
মসহরা স্বসম্পকীর্__ ৬৮২ সকুল-_ See 
বাটীর খরচ-- ডান্তারখানা__ xS 
REGIS (= ৩০২ স্বসম্পকার X 
দীনবন্ধ_ ৭০, গোপালচন্দ্র চট্টো-- ৩, 
io SN শ্যামাচরণ ঘোষাল-- : &২ 
ছোট বৌ-- A নীলাম্বর ন্যায়ালঙ্কার_ — 6. 
নানান বিদ্াবাসিনী দেবী-- ৯২ 
GN ১০২ হরদাস তর্কালঙকার-__ ৪. 
চি 0S রাধামাণ দেবী ১, 
ক্ষত হারাধন বন্দ্যো-- ৩ 
২১৮, তারাচরণ মুখো_ ১০২ 
বামেশবর মুখো_ (N 
কালিদাস SECST— ৪২ 
প্রসনময়ী দেবী-- EN 
বরদা দেবী-_ x 
মোক্ষদা দেবী x 
তারাস্ন্দরী দেবী- ১০২ 
গোবিন্দচন্দ্র অধিকারী-_ &, 
ভৈরবী দেবী x 
ভগবত দেবী-_ s 
নৃত্যকালী দেবী ২ 


করুণাসাগর বদ্যাসাগর ৫১৩ 


মনোমোহিনী ও মন্দাকনীর নাম স্বসম্পকাঁয় মসহরার মধ্য হইতে 
উঠাইয়া বাটীর খরচের wa মধ্যে নিবেশিত হইল তুমিও সেখানে সেইরুপ 
কাঁরয়া লইবে। MADE এখানে তাঁহার টাকা লইয়াছেন তাহা বাদে স্কুলের 
১২০, টাকা পাঠাইলাম। 

পত্রের প'হ-ছ সংবাদ [লাখে । দীনবন্ধু টাকা লইতে সম্মত হইয়াছেন 
এজন্য টাকা পাঠাইলাম। যাঁদ [তিনি বাটীতে না লিখিয়া থাকেন মেজো বৌ 
লইতে সম্মত হইবেন না এজন্য লিখিতোঁছ যাঁদ না লিখিয়া থাকেন তথাপি 
তাঁহাকে লইতে বলবে আমি দীনবন্ধূর mones লিপি পাইয়াছি। ইতি 


২১ মাঘ। ড্ক্ষণঃ 
প্রীঈশ্বরচন্দ্র শম্মণিঃ। 


টাকা পাঠাইয়া দিবে তাহাতে যাহা খরচ লাগে আপাততঃ তুমি দিবে পরে 


আম দব। a 
শন্ভুচন্দ্র বিদ্যারত্বকে লেখা : 
শ্ৰীজ্ৰীহাঁরিঃ-- 
শুভাশিষঃ সন্তু 
চূড়ামাঁণর হস্তে ৬৭৩ ছয় শত 'তয়াত্তর টাকা পাঠাইতোঁছ নিম্নালীখত 
মত 1বানয়োগ PA | 
মাতাঠাকুরাণী-_ ৩০২ তোমার বাটীর দরুণ দেনা একবারে 
দীনবন্ধ বন্দ্যো-- ৭০, দেওয়া সুবিধা হইবেক না ক্রমে ক্রমে 
«FEU বন্দ্যো 40, দিব। যে বিবাহের কথা লিখিয়াছ 
বো এ তাহাতে আমার সম্পূর্ণ মত, ২৷৩টি 
মনোমোহন ১৫, উত্তম পান্র উপস্থিত আছে। আমার 
মন্দাকিনী ১০, নিকট উপস্থিত হইলে দোখয়া শহানয়া 
সৰ্ব্বেশ্বর বন্দ্যো- ১৬২ অনায়াসে বিবাহ দিতে পারব। 
স্বসম্পকাঁয় মসহরা_ ৬৮১ অতএব কন্যার মাতাকে সংবাদ "দয়া 
গ্রামস্থ মসহরা_ éé, যত Wa সুবিধা হয় তাহাদিগকে 
স্কুল-- ২১০২ পাঠাইবে তাহাদের আসা স্থির হইলে 
ডান্তারখানা-- ২২. আমাকে সংবাদ লাখবে আমি তোমার 
শম্ভূচন্দ্র বন্দ্যো {কট লোক পাঠাইব এবং কোন স্থানে 
asta দেনা হিঃ ১০০২ রূপে তাহাঁদগকে পাঠাইবে তাহাও 
—— 1লাখব। ছত্রগঞ্জ স্কুলের চাঁদা কত 
৬৭৩, বাকী আছে জানিলে পাঠাইতে পারব। 


র "BG পাঁরশোধ কাঁরয়া তৎপরে মাস মাস পাঠাইয়া দিব অতএব 
সার কর্তৃপক্ষকে জিজ্ঞাসা কিয়া সংবাদ লিখিবে। চন্দ্ৰকোণার কালী মনখো 


: ১ teal 
টাকা পাইয়াছেন জানিবে ইতি ৩ dom 
শ্রীঈশবরচন্দ্র শম্মণঃ। . 


৩৩ 


১৪ করদণাসাগর বিদ্যাসাগর 


) বাদ রণ জাতি SY বিধবা কন্যা বিবাহের নিমিত্ত উপস্থিত হয় 
তাহাদের PT সমেত আমাকে সংবাদ লিখিবে উপস্থিত তত 
হয পল হইতে পারিবে আর বি om Soba সত কনার 
নিজ ব্যয়ে বিবাহ করিবেন কন্যার 7 দিলেই 


৯৯১৯.৬৬৬ 


শরণম্‌-- È 
শুভাশিষঃ সন্তু " * 
অতঃপর যে সকল বিধবা কন্যার হইবে 
খরচ করিব না স্থির করিয়াছি NALE Pr, 
পার্থর কিয় y s ন্ট বাক 
তবেই তাহাকে ও eher জরে ফাদ ইহাতে ame কাঁৱবেন 
' সই তাঁহাকে ও তাঁহার কথাকে কাকা পঠাইবে নই are, থাকেন 


করুণাসাগর বিদ্যাসাগর ৫১৫ 


এ কথা লিখিবার অভিপ্রায় এই যে অনেকের এরূপ সংস্কার আছে কলিকাতায় 
যে কন্যার বিবাহ হয় সে অনেক স্বর্ণ অলঙ্কার পায় যদ তাঁহারও সে 


থাকা উচিত। ^ 


* = * 


আমি কাঁলকাতায় গিয়া তোমাকে সংবাদ লিখিব। এই পরের প্রথম ভাগে 
সকল কথা লিখিলাম কৃফনগরের কন্যার মাতা তাহাতে TU সম্মত 
যে 


ei স্থানে তাঁহাঁদগকে পাঠাইতে বালব তথায় পাঠাইয়া দিবে 


শ.ভার্থনঃ 
শ্রীঈশ্বরচন্দ্র শন্মণঃ** 


শ্রীশ্রীহারিঃ 


শরণম্‌ 
শুভাশিষঃ সন্তু 
pit লোক সঙ্গে আসিবে তাহাকে বাঁলয়া 
প'হুছাইয়া দেয় ইতি ১০ আষাঢ় 


শভার্থিনঃ 
শ্রীঈশ্বরচন্দ্র “ares? 


শ্রীপ্রীহারঃ 


শপ্রয়তম-- 
নত পাঠ কাঁরয়া পরম আহনাঁদত হইলাম। ব্যর 
তোমার পে ত aes নাহ কারিয়াছ তাহাতে ইহাকে 


কোনমতেই অধিক ব্যয় 
এপ সুর Tg অধিক বিলম্ব হইবেক না। এত টকা ডাকে 


পাঠান পরামর্শ সিদ্ধ নহে অতএ N 
অদ্যাঁপ সম্যক, সুস্থ হইতে পার নাই। ইতি তাং 
টাকা লইয়া যাইবে। আমি অদ্যাপি : এ 


* 
শৃভার্থনঃ 
শ্রীঈম্বরচন্দ্র “Paes 1° 


3, 
6 
A 
a 


ol ASES * * AJF IER Le 
ননমা দা Oo died পিতল HA Hue. 
` Vj» pisla Bile ১1৬১০ 18১ | ১১১৮৮ 

[Eis ১০১৭৫ 01595) ৯১ Guille BBG 


beke 90505 118 Ile bh] 01১ lelg ৯০3০৯) ৮০221 
a 8৮10৮] ৮১৫৯৯ ১০০৬ 
টে 

১১৯ 

১৮৮২৪ 
:10515 2811৮ Barely 

eile tele Babble 
1451112% 


TDI) ৯৮%ইই Bb Gub lhl) D 1284 122 bilekli lua ৮১৯ 
bist 8৬১৮ mbio ৩৬০০ ০০৭ ১৯৫০০ ৬৫৯১ 1৮ 
1০৮ 18০ ৮০৮1৬ kibel BO 21৮৯৯ Bl । Balle ৫০ ১১৯১ 


bs» Bleltelb! Blolielio*bs 


17851 
Yelle) ২৪৮ 119৮ Skak, উ০/২১৮৪ ১০৭৮ 1 ৯2১ e 
QM por iie ১১০১০ BU. Be 804০ 


Bele 11128 
7208 
Mc 
: Miele) 28৮1৮ Bedale 
avl lo els 94% le 
hylan, 


| elle BYTE 1৮ তত DVS 21115 
12২৯ bibla bt ao Abaja 


: H ijr agp n ১ M 
৪৪ ১০%. Bl ajli a ny rs Loe 
NABA Blob. টাৰ RÄ | ১৭1 ae ro 
— 028 
m 
` Ile) 81৮ Bedale 
5৯ Et ৯৭৩৯ 381০ Ble 15৯10. Paes) 
[রমার ML লুল 
। Slo els 3 : a 
৮: ৷ 1৯৪৩ be 


১২২,১০৩ ৬৬১০ erode) 
Bala 12 Slog RÄ adie ৯২৩৮ php ২৮1৪ 9bhb | bbls 
CE IET 
f Lela avis ১7৮1২ Bla lol bea 
10111 sie ab Banh? Mle A এত ২২১০১ 
aa pens ur s Belle Baja 8101০ i Lac SM 


বলা হইয়াছে । আমি ক্রমে দুর্বল 
তাহ আৰু অধিক বাব এছ বা হইয়াছে শীঘ্র ডান্তারখানা 
সাইবার চেন্টা কর ইতি ওরা বৈশ্যখ এ বোধ ই m 
শুভাকাতক্ষণঃ 
রর «pf 
b: an ৬০, 
য়ণী_ ১২, 
ধৰ্ম্মদাস_ ১০, 
তাম্বর-_ ১০, 
ৰ TR ৭৩, 
রি 
ae. ৫১, 
— ২৩৬. 
রে =a ২ 
im N 
—GÀü 
tvo 
শদ্ভুচন্দ্ৰ e (?) লেখা 
Iaf 
meian m ae 
CRT Pops সুস্থ হইয়াছেন TRAY সনস্থমনে সচ্ছন্দশরীরে 
আছেন এই সংবাদে পৰ manie হই bali 
প্রকার উৎকট পরিশ্রম M ds 


s ৰ ad | অতঃপর পিছে কা নোম 
CORTE POOR ৬০, ও নে না যেমন আস্থা eT কোন 
দেবার ৬ টাকার সের MOR আসতে সারদা 

$ বাঁ রিও টাকার Det মুর 4 ২০২ ও 
ও মাতৃদেবী বৈশাখের 


র কোন পাহন্ছ সংবাদ লাখবে। তুমি 
বন্দোবস্ত করিব। এখানকার সম এ আসিতে রে 


| 


করুণাসাগর বিদ্যাসাগর ess 


টাকার সঙ্গে বাকী AGM টাকা পাঠাইব। লোকনাথ বাবুর নিকট যে AGT 
টাকা লইয়াছলাম তাহা দেওয়া হইয়াছে জানিবে | খুদীর বরের অশ্বেষণে আছি 


নাশ্চন্ত নাই ইতি ১১ চৈত্র 
শুভাথ নঃ 
শ্রীঈশবরচন্দ্র শম্মণঃ*২ 


এই সংবাদ পিতৃদেবকে জানাইবে। তিনি অতিশয় són হইয়াছেন চলিতে 
পারেন না চলিতে গেলে পায়ে পায়ে জড়াইয়া যায় ইহা অবগত হইয়া অতিশয় 
উৎকণ্ঠিত হইলাম fofas are হইলেই আমি তাঁহার শ্রীচরণ দর্শনে যাইব 
মানস করিয়াছি। তুম প্রাতসপ্তাহে তোমার ও পিতৃদেবের সাঁবশেষ সমস্ত 


সংবাদ লিখিবে ইতি ২১ আশ্বিন 
HOTA SRS 

শ্ৰীঈশ্বরচন্দ্র শম্মণিঃ 

প্রীচরণারবিন্দে প্রণাম নিবেদন করিয়া কবে তাঁহার ?ü 


িতৃদেবের 
পাইয়াছি ইতি‘ 


AE নারায়ণকে (?) লেখা : 


শ্ৰীমৰীহারিঃ-- 
শরণম্‌-- 


edb খরচ হিঃ কত পাঠাইব আন্দাজী 'লাখবে। আমি 


অদ্য aer বাইতেছি সোমবার করিয়া আদিব। বাটার ও এখানকার সমস্ত 
মঙ্গল জানিবে ইতি ২০ WI 
শুভার্থন 


শ্রীশ্বরচন্দ্র uso 


NS FRU কাঁলকাতার Ko PE 
এত যাকে ভুলিয়া গিয়াছে। তাহাকে 
১২৮৫ দল হন MRT বাকল ছে সাই 
১২৮৫ সাল। 

বধ, ভবস্নন্দরীকে লেখা: 

শরীশ্রীহারিঃ 
| শরণমূ 

বসে ভবসন্দরী 


à তাহাকে 
মাস মাস ৮০ আশা টাকা ত 
এ ৮০, আশা টাকা aped DHT = 
| WMA ১৫৫ এক খাজান E 


শত AGT 
টাকা লইয়াছেন, এক 
চৈত্র ১২৯১ সাল। 


"LOW, ভবস্যন্দরীঁকে লেখা : 
শরণম্‌ 
বসে ভবস্যন্দরি 


তোমার পত্র পাইয়াছি এবং তোমরা 
আহবাদিত হইয়াছি। আমি অদ্যাপি সম্পূ 


" স্যর 


s! করুণাসাগর বিদ্যাসাগর ৫২১ 


অতিশয় HA আছি। বাটীর সকলে ভাল আছেন। মূণা, কুন্দ, প্যারী, মতি 
ইহাদিগকে আমার আশীব্বাদ ও স্নেহ সম্ভাষণ জানাইবে। তাহাদিগকে মনে . 
কারিলেই চক্ষে জল আইসে। শুনিলাম মৃণার এখান হইতে যাইতে ইচ্ছা ছিল 
না। যাইবার আগে জানিতে পাঁরিলে, যাইতে দিতাম না। মধ্যে মধ্যে তোমাদের 
সংবাদ লিখিয়া নিরুদ্বেগ কারবে। ইতি সন ২৬শে চৈত্র ১২৯১ সাল। 


TORTS 
শ্রীঈশ্বরচন্দ্র wp pn 
PIG, ভবস্বন্দরীকে লেখা : 
শ্রীশ্রীহরিঃ 
শরণম্‌ 
বংসে ভবসূন্দরি 


এই পত্রের মধ্যে আশা টাকার নোট পাঠাইতেছি, প'হুছ সংবাদ ও তোমরা 
সকলে কেমন আছ তাহার সংবাদ লিখিয়া নিরুদ্বেগ কাঁরবে। আমি সেইরূপই 
আছি। অদ্যাপি সম্পূর্ণরূপ সুস্থ হইতে পারি TS! বাটীর আর সকলে 
ভাল আছেন। মণা, কুন্দ, MAT ও TOMS আমার স্নেহসম্ভাষণ বাঁলবে। 
তাহাদের জন্য সব্ব'দাই মন কেমন করে। মধ্যে মধ্যে চক্ষে জল পড়ে। আম 
৩1৪ দিনের মধ্যে একবার কর্ম্মাটাঁড় যাইব। সেখানে ৪1৫ দিনের আঁধক 
থাকিব না। ইতি ৩০শে বৈশাখ ১২৯২ সাল। 


শমভাকাজ্কফিণঃ 
শ্রীঈম্বরচন্দ্র শন্মণিঃ 
পত্রের পঞ্হন্ছ সংবাদ কলিকাতার ঠিকানায় িখিবে।** 
AAR ভবস্ন্দরীকে লেখা : 
শ্ৰীশ্ৰীহারঃ_ 
শরণম্‌ 
বৎসে ভবসন্দরি 


এই পত্রের মধ্যে আশাটাকার নোট পাঠাইতেছি প'হুছসংবাদ ও তোমরা 
সকলে কেমন আছ তাহার সংবাদ লিখিয়া নিরুদ্বেগ কাঁরবে। কুমুদিনী 
অদ্যাপি সুস্থ হইতে পারেন নাই। বাটীর আর সকলে ভাল আছেন ইতি 


৫ আশ্বিন ১২৯২ সাল 
OTROS 
শ্রীঈশ্বরচন্দ্র শম্মণিঃ” 
পাত্রবধ্‌ ভবসুন্দরীকে লেখা : = 
Qafa 
বংসে ভবস্ন্দরি ও 
এই পনের মধ্যে তোমাদের চৈত্র মাসের ৬০, ষাটি টাকা পাঠাইতোছ, WTB 


সংবাদ লিখিয়া নিরুদ্বেগ করিবে । মূণা, কুন্দ, প্যারী ও ন্নাদকে 


৫২২ করুণাসাগর 1বিদ্যাসাগর 


ও স্নেহ সম্ভাষণ জানাইবে এবং বালবে তাহাদের জন্য আমার বড় মন কেমন 
s করে। আবার কত 'দনে তাহাদিগকে দোখতে পাইব। তাহারা কেমন আছে 
লিখিবে ৷ এখানে সকলে ভাল আছেন। ইাঁত_-১লা চৈত্র ১২৯২ সাল। 


তোমাদের পত্র পাইলে আমি আতি আহা eo 
পারি নাই SENT আমার পেটের অসুখ হইয়াছে। এখন, 


g 
33 


আছি। বোধ হইতেছে আর ৪1৫ দিনে ভাল ই দন হইল কিছু 
হইও না। তোমার ঠাকুর মা, পাসমারা, এবং সুরেশ, তত 
রামকমল প্ৰভৃতি এবং রাণীরা সকলে ভাল c : 


E 
E 


লিখিলে হয় ত তুমি রাগ করিবে এজন্য তোমাকে 


লিখিতে পারিব না। ইতি--১লা আষাঢ় ১২৯১ সাল। * দায় 
শুভাকাজ্কিণঃ 
WH শম্্মণিঃ৯ 
corta মৃণালিনীকে লেখা : 
শ্ৰীশ্ৰীহারঃ 
সস্নেহ সম্ভাষণমাবেদনমিদম্‌ P 


m 
ও ORE সম্ভাষণ বলিবে। এখানে সকলে ভাল আছেন। আমি সেইৱ:পই 
আছি। ইতি ৩১শে চৈত্র ১২৯২ সাল। 


করুণাসাগর বিদ্যাসাগর ৫২৩ 


শ্রীত্রীহরিঃ 
শরণম্‌ 
প্রাণাধিক ভাই প্যারীমোহন 
তুমি পত্ৰ লিখিতে পারিয়াছ ইহাতে আমি কত আহনাদিত হইয়াছি 
পরল পারি ইহাতে আনক উপর 


শুভাকাজ্কিণঃ 
শ্রীঈশ্বরচন্দ্র শর্ম্মণঃ* 
রাসাবহারী মুখোপাধ্যায়কে* লেখা : 
শ্ৰীশ্ৰীহারঃ 
| শরণম্‌ 
সাদরসম্ভাষণমাবেদনামদম্‌ 
পাইয়া যার পর নাই আহনাদিত হইলাম 


তোমার প্রোরত উপাদেয় উপহার পাহঃ 
স্নেহ আছে এই উপহার তাহার 


আমার উপর তোমার যে প্রগাঢ় 
আমৰ বলয়া পরম সমাদরে পারগ্হীত হইল। A 
থাক_এই সং সাঁতিশয় দুঃখিত হইলাম। আম 


হইয়াছি। র আর সকলে ভাল আছেন। 
বাটার ক হইয়াছে। কলা একখানি তোমার নিকট পাঠাইয়া দিব। 


ইতি ২ আষাঢ় ১২৯০ সাল 


রী মুখোপাধ্যায় সম্পর্কে বিদ্যাসাগর, ১২৯২ সালের ৮-অগ্রহায়ণঃ 
: “উত্তরপাড়ার প্রসিদ্ধ মুখোপাধ্যায় বংশোদ্ভূত শ্ৰীষ্মত বাব, 7 র 
লিখেছেন = উকি ও দানা ae বাস 
বহুদিনের ATIDA দ্বারা, কতবার সার feet আমার f FT 


€২৪ করুণাসাগর বিদ্যাসাগর 
রাসবিহারী মুখোপাধ্যারকে লেখা : 
শ্রীহরিঃ 


শরণম্‌ 
ভ্ৰাতঃ-- 
দ্নেহপ্রদর্শনিপূত্বক যে মত্‌স্য পাঠাইয়াছ তাহা পাইয়া আঁতশয় 7 
হইলাম। আমি বোধ হয় কিছু ভাল আছি। পাঁড়ার আর বদ্ধ হয় নাই। 
ইতি ৭ কার্তক ১২৯১ সাল 


শু ভাকা্ক্ষিণ 
শ্ৰীঈশ্বরচন্দু শম্মণিঃ১* 
রাসাবহারী মুখোপাধ্যায়কে লেখা 
শ্রীহারঃ 
শরণম্‌ 


প্রেরিত তামাক পাইলাম। না খাইয়া ভাল fe ন্দ কিছুই বালিতে পারতে 
না ইতি ১৬ অগ্রহায়ণ, ১২৯২ সাল নি য় জিতে 


রাসবিহারী মুখোপাধ্যায়কে লেখা : 
শ্রীহরিঃ 


শরণম্‌ 
ভ্ৰাতঃ 


wies 


রাসাবিহারী মুখোপা 


` 
. 


ধ্যায়কে লেখা বিদ্যাসাগরের একখানা চিঠির afin 


খাটি 
aryl 
N 


a 
aie 


সা S F 
p 
vee te (fus 
BRA) RAN ?ূ' 9 
০০৮7 
| ৬৭ হে — 
posa 
০৮৪০2 
MANTEN Nia 


Goin; 
12 


রাসবিহারী মুখোপাধ্যায়কে লেখা 'বদ্যাসা 
3 গরের একখানা চিঠির 
প্রাতালাপ E 3 


করুণাসাগর বিদ্যাসাগর 6২৫ 


খানি পত্ৰ পাইয়াছি কিন্তু শারীরিক অসুস্থতা pe: এতাঁদন 
উত্তর লিখিতে পারি নাই। বিধভূষণকে সঙ্গে লইয়া কল্য দুই প্রহরের পর 


দুইটার মধ্যে আসিবে সাক্ষাতে সৃকল কথোপকথন হইবেক। যদি তুমি কল্য 
আসিতে না পার বিধভ্ষণকে আসিতে বলিবে। পরে স্ীবধামত তুমি অন্য 
এ 


4 


কদিন আসিবে। ইতি ৯ শ্রাবণ ENA 
শুভাকাড্কিণঃ 
শ্রীঈশ্বরচন্দ্র sra 
রাসবিহারী মুখোপাধ্যায়কে লেখা : 
Qafa 
শরণম্‌ 
e IDEEN 
Peete বাহাদুর সেখ আমার নিতান্ত অনগত--এ তোমাদের জমীদারার 
í ইহার বাচনিক সাবশেষ অবগত 


প্রজা_ ইহাকে যেজন্য তোমার নিকট ত 
ইহার প্রার্থনা সফল হয় তদ্বিষয়ে তুমি WIT ও 


মনোযো' আমি সর 
q. অনুরোধ জানিবে। 
সদ কা ফিরিয়া আসিলে আমি অতিশয় দনঃখিত ও লজ্জিত 
হইব জানিবে কিমধিকমাত ২০ বৈশাখ 
শ্রীশ্বরচন্দ্র “ree? 


না। এজন্য যখন তান 
class manage কাঁরতে না পা? 


তোমার পার সপোন কৰিতে গারিলে বেতন বাধ সম্ভাবনা 
আছে। 


TN Ei) 1052141 উট lelah 
1১৪৫ EQS 1985৮ ee 
105 kih Bi Ie + 


রা sale Bab] 12e Bege BA GOES besiat 
omen এণ্ড © alg) gw ajaye ৪১৯ Sues Milla 
181০, PaRI klabe D 21450 KBL, Ielblle 
BIDE [o> 215182৮ mil ০১২৪৮ ০4০৮০ di LEE ০০৮৯ ৯4 ৯৯ 
BIZIA 1818 blk 15 HObb| ০০৯০৩ ১৮৮৪ bb» BITERI 
la S Eh ৮০০১ Skk, Braky ৮১৮ Giselle ilis 
Lb bbe 
bh gw ই, 0০ ৩০৫৪ Maja] De ৮৭ 55 ৬০৫৪ kl ৪৮ 
"Gab Lbb 2৮৮ bbls Bab, Md? biis Blin BeA ১৮৮ klisa} 
^. BD bi] BEI 20086. Ael ৯৯১৯ ১০৮০ ৪০৯ সব 
hile ৬১৮৬ Beaj 1০ D Ilo eh 42৭ 
Ble Babs diklo বাতা 
: -_3৩১/৮০1৭০৪4৮৮1০ 


থু) 1০৮৮ ৬2৪14০৯৮০৬০ vor 
৪9৬ 10৫2 14905 BIESH Zibb, ১০) ই 


Biek 144 1০1৮17৮৮১৫৮ উড 
18511151150 


+: 11505) 4১08 158110115১8 


cosl Slo teule BsQ5bsdelis 
nba | 
[ballin @ Ma AJ | ৯1০ bla biye 4০ 
| BB bla Jel bole ale bikia gepe 
bib 1৮৪৬ ১৯৮০ ৯৮৯৯ ৪৮৭০ Mije bibo alle উট 
রঃ 1115 bebe LI 
৯ aa 3৮] Adib od Ib e e| 1১1১১1০11৩১ 1১৮2৪. 9৮55 
৮০১০৯ 0524৯ © Die 1০৮৮) bly Syb lO 1১১০৯ 445 
০৯৮ "bl 118৩ Zibo hud BUKKA ই ১৮) 1০85) 1821৯ 
৮৯/১৭০ ০৮৩৪০১ blade) Loree 1288 | XD hab] lèd 1452.58 leks 
৬৩, ৮৫০ HISD] bE 'b) zi» (bab OS Bikila kb! ৩১৬০) 
নন H [le 1১৮1৭ 12১০৮ dele 
Web) 23% bjela 'b2 Bille ০০০৭ ০৮০ lle ZD | ই}, olt Lb ৯৯ 
9251 jxklb Bid? ২১2114113 12815 Kb] টা delle 1521৯ ৩০১৩০ BH 
11 Blk 1816 2251৯ Ehe] ISIA 1৬ bl $b? ০৮৮৮1 14৩1৮ Jale, 
led bole উ1৮৮ p 12A] ৯1৮৯] ৮10১ 92115115985 5903) | ১৮০৬ 
91৯1৮ bilab) 45215 BIED? ALJAS 1৯৯1-৮৭৪ LIZ% IIA 1১82 Bibby 
Bibb ১21৮4৮4০512 BLAG b ble KIABI 1022 ৪৯৭1০১৩৮১৮৮ 


৮২৯ [| 


৪২১১৮) 1১110৩4112৩ Abul 1182৯ BIA) bole 18982 ২1৯৮] ৮10৬ 
Bibla Eye 045 উ ৮2৪ D “Bile 11৮2 ১4১৪ 18150, 
pake Beee [o ১৮ 18054 Pbi Bieb cde E 


tosl 8৮ ৪১৫১৯ 
b lenhe lesieb hba 
1১১১২ lala 5250৬ pele o, jp pu sh, 
৮৮১৫ Loleale 005 Shale b vetus ১১৯ ১০৬৮ be Dele s S 
৷ ৪21৯ klb bia BISA j 


1৮৩১৮), 
LAUBE zo bb) put Babak 


"Mua nuo MB Vi bikie she pier 9৭৯১ siete 


93507 puoosss 


P ই ৯৬০৮০ Lia) MEO 199, © উই hate ৮৯ ‘ala, ৮15 
Ce) HALE yah ৫০৮ ৬২৮৯৯৮৭০5৩৭ ই Bas 
FURE Arbe Balle WE hlbsie ta Fad bale দান 


i 11505] ১০০৮ 151৮114521৮ 


০০% ৪৫৮৯৯ 


21১451112৯৯ 
১৮১৮ bbls ৪২৪] | ৮৮12 ইত E ১৮2 
০০৯ Mà hike kell | ৯৮৭ bk ৬১০ (০৯ 205 


115114118৯1 ১141১৮ ASD 


ELI য় 
যাহা হউক এই চেষ্টা বিফল হইয়াছে বাঁলয়া একেবারে নিরুৎসাহ হইবেন 
না। কত বিষয়ে কত চেষ্টা কত উদ্যোগ করা যায়, কিন্তু অধিকাংশ স্থলেই 
সেংসকল সফল হইয়া উঠিবে না। তাহার প্রধান কারণ এই যে, যাহাদের 
Steen সং ও প্ৰশংসনীয় এরংপ লোক অতি বিরল এবং শুভ ও ORSA | 
T বাধা ও ব্যাঘাত জন্মাইবার লোক সহস্ৰ সহস্র । এমন অবস্থায় চেষ্টা 
করিয়া UT FOIA eel যায় তাহাতেই সৌভাগ্য জ্ঞান কারিতে 
হয়। এ বিষয় সম্পন্ন হইলে আমি 


SC ব্যাঘাত ঘটাতেও Dot কাঁরব। কারণ quf সম্পন্ন হউক, আর 


পাঁরত না। ফলতঃ আপনি একজন প্রকৃত 

হী আপ অমর ee জান্ময়াছে। প্রার্থনা কার আপনি wis 
da àl n নক প্রামাণিক লোকের মুখে আপনকার গ.ণানবাদ 
পরের fremere হিম MS অকুতোভয় উদারচারিত ও mu 


pl 
আদি অদ্যাঁপ শারণীরি সম্যক যর কারা রাযি মে 
‘নাপনকার মঙ্গল সংবাদ পাইলে OE e 
É ১৩৪ 
শ্রীশ্বরচন্দ্র শন্মণিঃ 
T হ দাসকে লেখা : 


Vere fenis এশ বু বনালেখ্য সাতখানি ore fence | একখানি 


a " , 5 
বলিতেছি, THT তুল্য সদাশয়, ই আদাম্ত পাঠ enfe. এবং TTT 
পাওয়া যায় না। এম্থলে ইহাও ডু OTS 7 


ঢগামোহনের সহধম্মিণী না হইলে, Se এই পণ্যশশলা মালা 


করদণাসাগর বিদ্যাসাগর ৫২৯ 


অসুস্থ দেখিয়া গিয়াছেন, সেইরুপই আছি। এজন্য এ প্রখাঁন এত সংক্ষিপ্ত 
হইল। ইতি ২২শে পৌষ, ১২৮৮ সাল। 
ভবদীয়স্য 


শ্রীঈশ্বরচন্দ্র শন্ম ণঃ 1১০০ 


দুর্গামোহন দাসকে লেখা : 
শ্রীত্রীহারঃ_শরণমাঁ 
femp ভ্রাতঃ__তোমার মনস্কামনা পূর্ণ হইয়াছে, এই সংবাদে যৎপরোনাঁস্ত 
আহনাদিত হইলাম। আমার আন্তরিক বাসনা ও প্রার্থনা এই যে, কয়েক দিন 
জীবিত থাক, নবপ্রণাঁয়নীর সাঁহত ALA কালযাপন Fa | তোমার নবপ্রণার 
আমার আশীর্বাদ ও স্নেহসম্ভাষণ জানাইবে; ইতি-_২রা Cas, ১২৯৮ D 


semet স্বর্ণময়ীকে লেখা : 
Sue মহারাণী স্বর্ণময়ী, সি-আই, মহোদয়া সমীপেষু, 
TRAITS AAR নিবেদনম; ৷ 
ILTA হইল, FRAO উপলক্ষে টাকার আত্যান্তক প্রয়োজন উপস্থিত 
হওয়াতে, অধুনা লোকান্তরবাসী 'িরাতশয় উদারচারত রাজীবলোচন রায় 
দৈওয়ানজঁ মহাশয় সাতিশয় দয়া প্রদর্শন AAS শ্রীমতীর অনদ্মাত অনদসারে 
রাজধানীর ধনাগার হইতে আমাকে ৭৫০০১ টাকা শদয়াঁছলেন, কহিয়াছলেন, 


বাকল লোক আছেন, কিন্তু কেহই শ্ৰীমতির ন্যায় সব্ব'সাধারণের যথা 
এদের আসপদ ও উপকৃতবর্গের আন্তারক SMITA ভাজন হইতে 


পারেন নাই। 

দীর্ঘকাল, এই খণের পরিশোধের সবিধা না হওয়াতে, আমি আতিশয় 
কুঁণ্ঠত ছিলাম; এক্ষণে আমার স্বাবধা হইয়াছে, এজন্য এই পত্রের মধ্যে সাত 
হাজার পাঁচশত টাকার পাঠাইতোছি। অন:গ্রহপূুব্ক গ্রহণ কাঁরয়া আমায় 


S পৰ্ব কং নিবেদনম্‌ | 


রীতা মহারাণী স্বৰ্ণময়, সি, আই, মহোদয়া ALTO 
^o শ্রীমতীর অনগ্রহপূর্ণ Od রাজধানীর মঙ্গল সংবাদ অবগত হইয়া 


সাতিশয় আহনাদিত হইলাম। আমি পাঁরবারবর্গের সাহত কায়িক ভাল আছি। 


৩৪ 


৫৩০ কর,ণোসাগর বিদ্যাসাগর 


শ্রীমতী পত্রে লিখিত হইয়াছে “মংপ্রতে শ্রদ্ধা বিচলিত না ইহাই 
বাঞ্ছনীয়। এ বিষয়ে বস্তব্য এই যে, দয়া ও পরোপকার প্রবৃত্তি meee 
প্ৰশংসনীয় গুণ এই দুই গণ সংসারে অতি বিরল। কিন্তু Sets 
পরপর নিরন্তর এই দু প্রশংসনীয় গণের সাঁবস্তর পরিচয় ome Stee 
রীতা প্রতি যাহার শ্রদ্ধা না জল্মিবেক, অথবা নক orn 


S 25 ব্যস্ত কাঁরতেছে এককালে তাঁহাদের পাঁরশো! RA 
সমযোগ্‌ নাই। কিন্তু তাহা না কাঁরলে চলিতেছে TAN : 
লে তা am মহোদরার নিউ উর 
নে 


ন 


কারবেন। এই সহায়তা করিয়া 

s T আপনাকে 
নিশ্চিন্ত থাকিব আপনি এক marge ON বিষয়ে cay কারক ভাৰ 
প্রতাপচন্দ্র সিংহ যতদিন জীবিত“ 


মধ্যে মধ্যে এইরূপ ধার তুমি বি 
N 
৩ 


] 
i 
| 


আমি কদাচ শ্রীমতীঁকে ও আপনাকে "৷ অত্যন্ত অসি 
পনাকে এরুপে করিত লা 
টু জানিবেন। অগ্রহায়ণ মাসে আমার টাকার ae Rv উদ্যত 


4 
1 
E 
af 
n" 


f 
i 
7 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৩১ 


আমি এক্ষণে কিছ ভাল আছি। আপনার নিজের ও রাজধানীর HATNA 
মঙ্গল সংবাদ দ্বারা পাঁরতৃপ্ত করিতে আজ্ঞা হয়। কিমধিকমিতি ২০ কার্ত্তিক 


১২৭৬ সাল ।১৮ 


প্রস্নকুমার সব্ণধিকারীকে লেখা : 


শ্ৰীশ্ৰীহারঃ- 
শরণম্‌-- 


ITE বাব; প্রসন্নকুমার সর্বাধিকারী 
ভ্রাতঃ!- প্রায় দুই সপ্তাহ কাল আমি অত্যন্ত অসদ্থ ও একটা cia 
উৎকট পাড়ায় আক্রান্ত হওয়ায় যংপরোনাস্তি ব্যতিব্যস্ত ছিলাম। এজন্য 
পারচারকদিগকে বালিয়াছিলাম, কাহাকেও আসতে দিও না। Wed আম 
অতিশয় অসুস্থ আছি, দেখা হইবেক না। অনেকে এই কথায় ক্ষান্ত না হইয়া 
চিরকুটে আপন নাম ও পরিচয় লিখিয়া পরিচারকাঁদগকে দিতেন, তাহারা এ 
সকল চিরকুট আমার নিকট আনিত; আর যাঁদ কেহ কাহারও পত্র আনিতেন 
তাহাও আনিয়া দিত। এইরূপ চিরকুট ও পত্র প্রত্যহ অন্ততঃ পৰ্ণচশ খান 
তাহারা আনিয়া দিয়াছে। এক গোস্বামীর MACH তুমি যে পত্র দাও, তাহা আনিয়া 
দিয়াছে; তোমার প্রোরত যে পত্রের উত্তর লিখিতোছি তাহাও আনিয়া দিয়াছে, 
এমন স্থলে তোমার উল্লিখত Gentleman's son নারে ছেলেটন) 
আনিয়াছিলেন, কেবল সেইখানি আনিয়া আমায় ।দতে অসম্মত 
হি পাইয়া পরিচারকদিগকে 


তুমি এখানকার বৃত্তান্ত কিছুই জান 
ভদ্রলোকের ছেলেটা) যাহা কাহয়াছেন, 
(ভদ্লোকের হেড মার যথেষ্ট ভ্থসনা কারয়াছ। ফল কথা এই, আমার 
আত্মীয়েরা আমার পক্ষে বড় নিৰ্দয়, সামান্য অপরাধ ধরিয়া অথবা অপরাধ 
কল্পনা করিয়া আমায় নরকে নিক্ষিপ্ত করিয়া থাকেন। এই সংস্কার অনেক 
দিন পর্বে আমার হ'দয়ে OG হইয়া ক্লমে বদ্ধমংল হইয়া আসিয়াছে, এজন্য 
তোমার পত্র পাঠ করিয়া সবিশেষ OU বা দঞ্জখিত হইলাম না। ইতি ১৫ই 


ত্বদেকশম্ম শৰ্ম্মণঃ 
শ্রীঈম্বরচন্দ্র শৰ্ম্মণঃ--১১ 


GOR করুণাসাগর বিদ্যাসাগর 
চণ্ডীচরণ ন্যায়রত্বকে লেখা : 
শ্রীত্রীহীরঃশরণমূ। 


পুস্তক পাঠাইতে 
ন হয় নাই। অদ্যকার 
POF প্রোরিত হইল wae মহাশয়াদগকে 
প্রতিবন্ধক বশতঃ যাইতে পার নাই, অগ্রহায়ণ 
মাসের শেষাদ্ধে যাইব, এই স্থির করিয়াছি। পুস্তক সংগ্রহ কারয়াছেন, 
আগমন কালে আনিবেন, ইহা অবগত হইয়া আঁতশয় T 


হইরাছেন, ইহা আশ্চর্যের বিষয় নহে, তিনি Ga প্রকৃতির sua তাহা 
আমি বলক্ষণ জানতে পাঁরয় Ves sip পোক রর 
AL! শ্ৰীযুত রায় কালীনারারণ রায় বাহাদুরের ন্নকটও আবেদন পত্র প্রোরত 
হইয়াছে। আমি এক্ষণে fee, ভাল আছি জানিবেন। ইতি ২৫শে কার্তিক। 


ভবদীয়স্য 
শ্রীঈশ্বরচন্দ্র শম্মণঃ১১১ 
চন্দ্ৰমুখী বস্‌কে লেখা : 


&lz Tae 
শরণম্‌। 
সস্নেহসম্ভাষণমাবেদনমিদম- 


তোমার পিতৃব্যের প্ৰণীত যে দুইখান পু পাঠাইয়াছ 


CURT মন্দ অবস্থা চালতেছে, তাহাতে এক্ষণে এ পুস্তক: পাঠ কার আমার 
OER ক্ষমতা নাই। কাত সংস্থ না হইলে, পুস্তক পাঠ 
ভি SE Es কাঁরতে ও তাঁদ্বষয়ে 


তোমাকে দৌখ নাই, দৌখলে যারপরনাই আহ্ম্রাদিত ie S 


হইব, ইহা বলা বাহ্‌ল্য। 
আমার পরিবারবর্গ ভাল আছেন। ইতি ২৪ শ্রাবণ, ১২১২ সাল। * 
শৃভাকাজ্কিণঃ 

WY শম্মণঃ। 


প্নশ্চ--৫1৬ দিন অতিশয় অসুস্থ ছিলাম। এজন্য এই "m লাখতে এত 
বিলম্ব হইল, মনে কিছু করিও না। শ্রীঈঃ_১৯ 


| করুণাসাগর বিদ্যাসাগর ৩৩ 


তাঁহাকে জানাইলাম। তান সে বিষয়ে সম্মত হইয়াছেন। 
কে মে মন্দ হইতেছে। একাদনের জন্যও সমস্থ নাহ। এখানকার 


আর কলে ভাল আছেন। তোমাদের মষ্গাল সংবাদ দ্বারা নিরবদ্বেগ 
ইতি--১৪ই জ্যৈষ্ঠ ১২৯৮ সাল। 
শুভাকাজ্কণঃ 


নৰীঈশ্বরচন্দর শন্মণঃ-- 


দুর্গচরণ বন্দ্যো পাধ্যায়কে লেখা : | 


আমি ক্রমাগত কযেকাঁদনই চেষ্টা দৌখলাম, কিন্তু তোমার কাগজ CAE 
কার দিবার উপায় কারতে পারলাম না। AUER সর DEDE আছ 
stam cc পারি এমন পথ দেখিতো না। ভুমি বের বায়, 
comme প্রয়োজনের নিমিত্ত তোমার কাগজ লই নাই ধবাববাহের ব্যয়- 


অবশিশ্টার্্ঘ Fo re নাই এবং 
QI] $ z 
s জনে ML REN আসিয়াছে, Ies 
না উঠিয়াছে সাং এই বির উল ae হউক, 
হইয়াছে পাঁরশোধ করা য়া পাড়য়াছে। যাহা ; 
SEO ge of চেষ্টা দেখিতোঁছ। অন্য উপায়ে তাহা না 


করতে পানি, অবশেৰে সর জন যে তোমাকে তোমারে গা এ 
পারলাম না, এজন্য অতিশয় দুঃখিত হইতোঁছ। আমাদের দেশের লোক এত 
বালিয়া পণ 


অসার ও অপদার্থ 


হস্তক্ষেপ কাঁরতাম না। তৎকালে সকলে যেরূপ উৎসাহ প্রদান কাঁরয়াছলেন 
তাহাতেই আম সাহস কাঁরয়া এ বিষয়ে প্রবৃত্ত হইয়াছিলাম, নতুবা বিবাহ ও 
আইন প্রচার পর্য্যন্ত কাঁরয়া ক্ষান্ত থাকতাম ৷ দেশাহতৈষী WESCE 
মহাশরাঁদগের বাক্যে আশ্বাস কাঁরয়া ধনে প্রাণে মারা পাঁড়লাম। অর্থ দয়া 
সাহায্য করা দুরে থাকুক, কেহ ভুলিয়া এ বিষয়ের সংবাদ লয়েন না ৷... 


ভবদীয়স্য 
শ্রীঈশ্বরচন্দ্র ws e 


যতীন্দ্রমোহন ও শোঁরান্দ্রমোহন ঠাকুরকে লেখা : 
{বনয়নমস্কারবহুমানপুরঃসর আবেদনামদম .. 

আপনাদের 'বিষয়াবভাগ সংক্রান্ত বিবাদ Tarifas ভার গ্রহণ কাঁরয়াছলাম। C 
কিন্তু নানা কারণে এত বিরন্ত হইয়াছ বে, আমার এ Taal পাঁরশ্রম কারতে 
প্রবৃত্ত হইতেছে না। এজন্য নিরাঁতশয় দুখত অন্তঃকরণে আপনাদের 
গোচর কাঁরতোছ, আমি এ faa ক্ষান্ত হইলাম। আপনাদের 1ববাদ 
Tenis করিয়া প্রাতষ্ঠাভাজন হওয়া ও আন্তারক সুখলাভ করা আমার 
ভাগ্যে ঘাঁটয়া উঠল না। কমাঁধকমাত সন ১২৯২ সাল। sed আষাঢ় ৷১৮ 


zob করুণাসাগর বিদ্যাসাগর 


রামে*বর মাঁলিয়াকে লেখা : c 

বিনয়-নমস্কার-পুরস্কৃতং 1নিবেদনামদম্‌-- 

এক্ষণে শ্রীযুন্ত ভুবনমোহন ববদ্যারত্ন মহাশয় নবদ্বীপের প্রধান নৈয়ায়ক 
সে বিষয়ে আমার অণুমাত্ৰ সন্দেহ নাই। কৃষ্ণনগরের রাজবাটীতে এ 'বিষয়ের 
৷ আন্দোলন হইয়াছিল, পাঁরশেষে তাঁহারই প্রাধান্য নিৰ্ব্ব'বাদে অঙ্গীকৃত হইয়াছে। 
অতএব আপনকারদের সংসার হইতে নবদ্বাপের প্রধান নৈয়াঁয়ককে যে বার্ষক 
১০১2 পাস f 
বথা! র পণীড়ত হইয়া শয্যাগত 
বিলম্ব হইল। ইতি ২৯এ আশ্বিন ১২৯০ সাল। ৮715 


শ্রীশ্বরচন্দ্র শম্মণঃ_ ৯১৪ i 


রামশঙ্কর সেন ও ঈশানচন্দ্ মএখোগাধ্যায়কে লেখা : 
সাদরসম্ভাষণমাবেদনামদম্‌ 

শ্রীফৃত বাবন...মখোপাধ্যায়, AR বাব...চাঁদ মিত্র, ও আম, আমরা 
‘তিনজনে, আপনাদের সমক্ষে, যে কথা যেরূপ বিয়াছলাম, এই পত্রে সে কথা 
সেইরূপ লিখিত হইয়াছে কি না, ইহা আপনারা লাপ দ্বারা নিৰ্দ্দিষ্ট কারলে, 
আমি সাতিশয় উপকৃত ও সবিশেষ অনুগৃহীত হইব ইতি। ১২ই ভাদ্র ১২৯২ 
সাল। 


ভবদীয়স্য 
শ্রীঈশ্বরচন্দ্র শম্মণিঃ১ 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৩৫ 


Mont কথা নহে, কিন্তু আপনারে যেরপ eia তাহাতে আপনি বিলক্ষণ 
কা TET সহসা মাতৃশোক সংবরণ করা আন? পক্ষে নিতান্ত 


সহজ ব্যাপার হইবেক না, 
এই র হুইবেক না আমার আপনার নিকট RA m T 


এ হয়া Mtem gta! এ অবস্থায় রে নও মতে 
একেবারে অকণ rules নহে অনেক, ST টিন ১৪ 
নে বোল, দলে aum অপ aem ES 
মাঘ ১ 


cue করুণাসাগর বিদ্যাসাগর 


R 
প্রিয় বিয়োগ নিবন্ধন RITA শোকের সহসা সংবরণ করা কাহারও 

সাধ্য নহে। এমন স্থলে আপনারা শোক সংবরণ প্বক চিত্তের স্থৈৰ্ব 

সম্পাদন করন এরুপ অনুরোধ করা বা উপদেশ দেওয়া আমার উদ্দেশ্য 

নহে। আপনাদের শোক সন্তপ্ত হূদয় দৈব অনুগ্রহে অচিরে শান্তসাঁললে 
হউক, এই আমার প্রার্থনা। ইতি ১২ই আশ্বিন ১২৯১ সাল। 


ভবদণয়স্য 
রচন্দ্র "peo >>> 


“Litem: ই টি 
এভাশষঃ সন্তু ৷--এই পত্রের মধ্যে 4 নোট পাঠাইতোছ,সকলকে 
দিবে। আম যাইব মনে কাঁররাছলাম | অসুখ ও কাজের বঞ্জাট এই 
দই কারণে যাইতে পারিতোছ না। erie ২৯ বশী 
শন্ভাকাজ্ষণ্ প্রীঈশ্বরচন্দ্ নাম্মণিও।১২০ 


দ্বারা নিবারণপ্রাথী'রা এ প্রথা 
কাঁরবার নিমিত্ত নৃতন প্রচ্তাব উপস্থিত কীরনযারণ ন 
তাহা নহে, এবং বহুনববাহ বহয়ে সে’ তেন eee 


* ১২৭৮ বঙ্গাব্দের ৬-ভাদ্র 


(১৮৭১ সালের ২১-আগস্ট) * 
আমাদিগের একটা প্রশ্ন, mat বন্ধ্যা হইলে প্র দারান্তর afe এস 


ব্যাতরেকে viata সম্ভাবিত নহে। যদ বাস্তবিক পুর বা হয়, স্টপ NT 
আর eat বন্ধ্যা ইহা স্থির করিয়া প্ররুঘ অন্য নারীর পাণি গ্রহণ করেন, তাহা হইলে: 
তা যু পর নাই জনা বহার করা হইবে না? রাজাবাধর লতা হইলে 
FAS অন্যাণ্ঠত হইলে রাজা কি প্রত্যবায়ভাগী হইবেন a,» 


“যাহারা রাজাবাধ দ্বারা বহুবিবাহ প্রাতবেধ প্রয়াস ন তাহ 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৩৭ 


sah বন্ধ্যা বা ব্যাভচারাঁদ দোষাক্রান্ত হইলে শাস্তুকারেরা পন্র4ষের পক্ষে 
পুনরায় দারপারগ্রহের বাধি দিয়াছেন এবং সেই বাধ অবলম্বন কাঁরয়া 
অনেকে MAMTA কাঁরয়া থাকে। তন্ব্যাতীরত্ত, ষদচ্ছাক্রমে যত ইচ্ছা বিবাহ 
কারবার প্রথা বিলক্ষণ প্রবল হইয়াছে। এবং এই প্রথার প্রবলতা BAS সংসারে 
ঘোরতর TAG সংঘটন হইতেছে। রাজাঁবাঁধ দ্বারা বহ্বীববাহ নিবারণ MAA 
উদ্দেশ্য এই, এই লঙ্জাকর, TAK, অনর্থকর, অধৰ্ম্ম'কর, যদ্চ্ছাপ্রবৃত্ত বহন- 
{ববাহকাণ্ড AS হইয়া যায়। এবং সেই উদ্দেশ্য ?সাঁদ্ধর উপায়ান্তর দৌখতে 


অথবা TPA AA আঁববাহ্যা অথচ অনবধানবশতঃ ণববাহতা এরূপ দোষাক্রান্ত 
না হইলে, তাহার জীবদ্দশায় কেহ পূনরায় বিবাহ কাঁরতে পারিবেন না; 
এইরূপ বহনাববাহ নিবারণী ব্যবস্থা বিধিবদ্ধ হইলে TR ES Rr 
বিবাহ্কাণ্ড এককালে ATS হইতেছে, এবং শাস্রানসারে যে যে স্থলে PETS 
[বিবাহ করা নিতান্ত আবশ্যক, তাহার ব্যাঘাত ঘাঁটতেছে না। APART 
বন্ধ্যা স্তর দশায় পুনরায় বিবাহ কারবার 'বাধদান কাঁরয়াছেন এবং 
তাহারাই তাহার কাল নিৰ্ণয় কাঁরয়া দিয়াছেন। অর্থাৎ প্রথম খতুদৃশ নের সময় 
হইতে আটবৎসরের মধ্যে সন্তান না জান্মলে, স্ত্রীকে - বন্ধ্যা স্থির কাঁরয়া 
বিবাহ কারবেক, "Ul ও AAA এ উভয়ের মধ্যে কাহার দোষে সন্তান হইতেছে 
না, তাহার TA বা অন.সন্ধানের আবশ্যকতা রাখেন নাই৷ এইরুপে স্ত্রী 


পেত হইতে পারে না। আর যাঁদ তাহাদের প্রার্থনা অন;সারে, প্রকাশিত 
পাণ্ডুলেখ্যের অনুরূপ কোনও ব্যবস্থা 'বাঁধবদ্ধ হয়, এবং স্ত্রী প্রথম খতু- 
দনের সময় হইতে আট বৎসরের মধ্যে পরবতী না হইলে কোন Tis নিজে 
হখনবাধ্য হইয়াও স্ত্রীকে বন্ধ্যা স্থির করিয়া তাহার জীবদ্দশায় পুনরায় 
বিবাহ করে, তাহাতে রাজা প্রত্যবায়ভাগী হইবেন কেন? রাজা সে 1ববয়ে 
নূতন বাঁধ প্রবর্তিত কাঁরতেছেন না। লোকে এ বিষয়ে ধর্ম্মশাস্যের বিধি 
অনুসারে চালতে চাহিতেছেন, রাজা তাহাতে আপাঁত্ত কাঁরতেছেন না, TE 
যাহ; হউক আপান রাজা বা রাজাবাঁধ দ্বারা বহ্নীববাহ নিবারণ প্রার্থী 
fore এবিষয়ে যে অপরাধী কাঁরতে উদ্যত হইয়াছেন তাহা কোনও মতে 


যদ্চ্ছাপ্রবৃত্ত বহুবিবাহকাণ্ড অশেষ দোষের আস্পদ, তাহা আপাঁন 
সম্পূর্ণ স্বীকার কারয়া থাকেন, এবং এই নৃশংস প্রথার নিবারণ হওয়া 
নিতান্ত আবশ্যক, তাহারও অঙ্গীকার করেন; কেবল তদর্থে রাজবাঁধ প্রার্থনা 
কাঁরতে সম্মত নহেন, কারণ, তাহা হইলে রাজাকে সামাজিক বিষয়ে হুস্তক্ষেগ 
কাঁরতে দেওয়া হয়। কিন্তু রাজা বহ্যাববাহের উপর ALOT কর Tau 
কাঁরয়া কৌশলকরমে তাহা রাহিত করন, অনায়াসে এই প্রস্তাব কাঁরতেছেন 


৫৩৮ করুণাসাগর বিদ্যাসাগর 


এবং এই প্রদ্তাবাট স্বাংশে নির্দোষ ও ফলোপধায়ক বলিয়া স্থির 


কারয়াছেন। এবিষয়ে জিজ্ঞাস্য এই, বহুবিবাহ বিষয়ে গুরুতর কর fake 
করিলে রাজার কি সামাজিক বিষয়ে হস্তক্ষেপ করা হইছে না? কিপিং 


র qu. উপর কর datos 
হয়, তাহা হইলে যদ্চ্ছা বহদাববাহকাণ্ডের সব্ঘতোভাবে নিবারণ হইবেক 
মর লাভের মধ্যে ইঞ্জরেজ জাতি oieta অন্যন্য spend 

পর নাই হেয় ও অশ্রশ্ধেয় হইবেন। ১৩৬ 
oe x 

৮হ ভাদ্র a ১২১ 
১২৭৮ V 


==”. ORO een. a RÀ 


Ea > “ee 


একুশ 


বাঙলায় সাহত্যভাষার 1সংহদ্বার উদ্ঘাটন করেছেন বিদ্যাসাগর D বাঙলায় 
সাহত্যের ভাষা দ্বিধাবহীন Tete প্রথম পারস্কুট হয়েছে বিদ্যাসাগরের 
রচনায়। রবীন্দ্রনাথ ব্যাখ্যা করে বলেছেন : “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় 
সাহিত্যভাষার 1সিংহদ্বার উদ্ঘাটন করোছলেন। তার পূর্ব থেকেই এই 
DICTA পথখননের জন্যে বাঙালির মনে আহ্বান এসোঁছল এবং 
তৎকালীন অনেকেই নানা দিক থেকে সে আহবান স্বীকার করে নিয়োছলেন। 
তাঁদের অসম্পূর্ণ চেষ্টা বিদ্যাসাগরের সাধনায় পূর্ণতার রূপ ধরেছে। ভাষার 
একটা প্রকাশ মননের দিকে এবং জ্ঞানের তথ্যসংগ্রহের দিকে, অর্থাৎ বিজ্ঞানে তত্ত্ব- 
জ্ঞানে ইতিহাসে ; আর-একটা প্রকাশ ভাবের বাহন-রূপে THA TGS; এই শেষোক্ত 
ভাষাকেই বিশেষ করে বলা যায় সাঁহত্যের ভাষা । বাংলায় এই ভাষাই 
Pa মার্ততে প্রথম APE হয়েছে বিদ্যাসাগরের লেখনীতে, তার 
সত্তায় শৈশব-যৌবনের দ্বন্দ্ব ঘুচে গিয়েছিল” 

কিন্তু বিদ্যাসাগরের আবির্ভাবের আগেও বাঙলা গদ্যসাহত্যের একাট 
চিত্তাকর্ষক ইতিহাস আছে। 

ওড়িয়া, অসমীয়া ও বাঙালাভাষা সমগোত্রের।২ সংস্কৃত - প্রাকৃত _? 
FAAA থেকে দশম শতাব্দীর কোনো এক সময়ে প্রাচীন বাঙালাভাষার জন্ম। 

জন্ম থেকে সদীর্ঘকালের বাঙলা গদ্যের পাঁরচয় ইতস্তত 1বাক্ষপ্ত হয়ে 
গ্রন্থের অংশে এবং কয়েকটি সম্পূর্ণ সহাঁজিয়া PRIIS l 

পণ্ডিতেরা স্বীকার করেছেন যে ১৫৫৫ সালে আহোম-রাজকে লেখা 
মহারাজ নরনারায়ণের পত্রাট বাঙালাভাষার প্রাচীনতম প্রামাণিক পন্ন। উক্ত পত্রের 
একাংশ উদ্ধার কারি : “লেখনং FA! এথা আমার কুশল । তোমার কুশল 
নরন্তরে বাঞ্ছা করি। অখন তোমার আমার সন্তোষ সম্পাদক পন্রাপান্র গতায়াত 
হইলে উভয়ানূকূল প্রীতির বীজ অত্কুরিত রহে। তোমার আমার কর্তব্য 
বার্ধতাকপাই পুষ্পিত ফালত হইবেক। আমরা সেই উদ্যোগত আছি। 
তোমারো এগোট কর্তব্য উচিত হয় না কর তাক আপনে জান। আঁধক [e 
লোখম ৷...» 

সপ্তদশ শতাব্দীর বাঙলা গদ্যের নমুনা হিসেবে একখানা চু'ন্তিপত্র প্রায় 
সম্পূর্ণ উদ্ধার sia: “লাখতং APITA ও APRA দাস আগে আমরা 
দুই লুকে করার কারলাম জে fray বারে (=কারে?) সুনারগায় ও গর খ (P) 
fasta সকারাত ২ দ্ব (দু) ই রুপাইয়া কারআ আরত দলাল লইব আর কুন 
দায়া নাই খুরাক সমেত এই 1নঅমে করা [র] পত্র দিলাম A ১১০৩তে 
১৪ আগ্রান।”* 

অষ্টাদশ শতাব্দীতে রচিত “মহারাজ ‘বিক্ৰমাদিত্য bisa’ নামক গদ্যগল্প 
থেকে অংশবিশেষ উদ্ধার কাঁর : ALS ভোজরাজা তাহার কন্যা নাম স্বীমাঁত 
মৌনাবাঁতি crea বারস্যা বড় যনন্দরি মুখ চন্দ্রতুল্য কেষ মেঘের রঙ্গ চক্ষু 
আকর্ণ পৰ্যন্ত Ak ভ্রুর ধনুকের নেয়ায় ওষ্ঠ রান্তমে বর্গ হস্ত পদ্মের 


৫৪০ করুণাসাগর বিদ্যাসাগর 


মনাল স্তন দাড়িন্ব ফল রুপলাবন্য বিদ্যুত্ছটা তার তুলনা আর ATT এমন 
বন্দীর সে কন্যার বিবাহ X হর নাঞ।। কন্যা পন করিয়াছে রাত্রের মধ্যে জে কথা 


ত পারবেক তাহাকে আমি বিভা কারব। একথা ভোজরাজা সুনে বড় 
বড় রাজার পুত্রকে নিমন্ত্ৰন করিয়া আনিলেক 


বঙলা গদ্যের ধারার পোর্তুগিজ প্রভাব খুব প্রবল নয়। তাহলেও বাঙলা 
গদ্যে পোতুণগজ প্রভাবের একটি ইতিহাস আছে। এই ইতিহাস একটি বিশেষ 
প্রাদেশিক কাঁথত ভাষা সম্পাকতি; এই ইতিহাসের আরম্ভ ষোড়শ শতাব্দীর 
শেষাংশে এবং সমাপ্তি ১৭৪৩ সালে। এই ইতিহাসের অল্তভূন্তি অধিকাংশ 
রচনাই অদ্যাব? 


ধ অজ্ঞাত, কেবলমান্র fe গ্রন্থ আমাদের কাল পর্যন্ত এসে 
t দোম আন্তোনিয়োর ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথালক সংবাদ’, মনোএল দা 


শেষভাগে রাঁচত। বাঙালীদের 
মধ্যে দোম আন্তোনরে প্রথম মাতৃভাষায় গদ্যগ্ৰন্থ রচনা করেছেন। 
দোম ও য়া নিঃসন্দেহে বাঙালণ | ভূবণার রাজপূত্রকে বাল্যকালে, 
৯৬৬৩ সালে, মগেরা বন্দী করে আরাকানে নিয়ে 


য় যায়। সেখানে ফাদার মনোএল 
র করে S রোমান ক্যাথালক খুইজ্টধমে* দণীক্ষত 
করেন। কথিত আছে যে পরবতাঁকালে 


যে পর এ'র প্রভাবে ও প্রচারে ঢাকা ও 
চট্টগ্রাম অণ্টলে প্রায় তিরিশ হাজার লোক রোমান ক্যাথালক «tou গ্রহণ 
করেছিল। 


যে পরমো HT পদাথেণ ase 
; তাহান ভজোনাতে ত, যে জনের ভান্তি থাকে, j He ea 
কামোদ্ভাবে শীলই নাহি, ক্রেপাএ জিতোন্দও 84, তবে সে মস্তি পদ পা 
রে নার বে জলে যেহল্তো করে সেই” পা 
কাঁরবেক, তাহান আগ্যাএ প্রাতপালোন 


কাঁরবে, তাহারে ais কারবেন 1৮৫ 
'ব্রাহ্মণ-রোমান-ক্যাথালক সংবাদে'র ভাষা সম্পর্কে ডঃ সংরৈন 
লিখেছেন : “দোম আন্তোনিয়োর Sees DR 


4 মার E *তদশ শতাব্দীতে 
লিখিত হইলেও তাঁহার গদ্য যে উনবিংশ শতাব্দীর রম্ভে লিখিত বাঙ্গালা 
গদ্য অপেক্ষা অধিক অবোধ্য নহে ইহাতে বিস্ময়ের কারণ ৰ 


কপার শাস্রের অথ, ভেদ’ বাঙলাভাষার প্রথম TAS গ্ৰন্থ৷ ১৭৪৩ সালে 
পোতুৰ্গালের লিসবন শহরে সম্পূর্ণ রোমান হরফে 


4205 গ্রন্থের বাঁ দিকের 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৪১ 


পঙ্ঠায় বাঙলা এবং ডানাদকের পণ্ঠায় পোর্তুণগজ ভাষায় লেখা। আখ্যাপত্রে 
PARILA AMAT মনোএল দা আস্‌সমম্পসাঁউিয়ের নাম আছে। হীন CT 
গালের এভোরা শহরের আঁধবাসী এবং পূর্ব ভারতের মণ্ডলী ভুক্ত অগাঁস্তনীয় 
সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন। PAA শাস্ত্রের অর্থ, ভেদ’ ১৭৩৫ সালে ভাওয়াল 
Fe নাগরীতে 1লাঁখত, ভাওয়ালে প্রচালত মৌখিক ভাষার ভিত্তিতে 

"s! 

কপার শাস্তের অর্থ, ভেদে'র CR মূল পোর্তুণগজে ও অননীদত 
বাঙলায় অমিল আছে। এবিষয়ে একটি প্রচালত মত এই যে অন্ববাদের কালে 
বৃদ্ধ ফাদার মনোএল মাঝে-মাঝে ঝিমিয়ে পড়তেন, দেশীয় অনুবাদক তখন 
তাঁর অজ্ঞাতে 'কৃপার শাস্ত্রের অর্থ, ভেদে'র মধ্যে খঢ়ীচ্টধর্ম্মাবরোধণী নানা 
গালগজ্প নিজেই aCe দিয়েছে। 

‘কৃপার শাস্ত্রের অর্থ, ভেদ’ থেকে রচনার সামান্য একট; নমুনা : “OLAS 
কাঁহবে : 'ফলানা, আমি তোমারে বিভাও কাঁরব'। FDI কাঁহবে, 'ফলানা, 
আমি তোমার লগে rene হইব'। তবে দুই জনের নিশান বদল কাঁরয়া 
হইবেক : এ নিশান কিবা STALLS, কিবা মালা হইতে পারে। তাহার পর বিভাও 


‘কৃপার শাস্ত্রের অর্থ, ভেদে'র ভাষা সম্পর্কে ডঃ সুনীতকুমার্‌ চট্টোপাধ্যায় 
?লখেছেন : “এই ভাষার যথেষ্ট 'ফাঁরাঞ্গয়ানা দোষ আছে; কিন্তু "hee 
যথেষ্ট TCR I... AZ, স্থানে পাঁদু সাহেব বেশ ঝরঝরে বাঙ্গালা লাখয়াছেন। 


রচনা বাস্তাবকই প্রসাদগণয্ু্ত...1৮ 

তাছাড়া পাদরী মনোএল-দা-আস্‌সমশ্পসাঁউ বাঙলা ভাষায় প্রথম 
ব্যাকরণ রচনা করেছেন।* ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন : 
“বাঙগালার প্রথম ব্যাকরণকার ও কোষকার: বাঁলয়া উচ্চস্থান তাঁহার প্রাপ্য U^ 

১৭৭৮ সালে হুগাঁল শহরে প্রাতন্ঠিত হয়েছে মন্দ্রাযন্্র; ছোঁন-কাটা 
বাঙলা হরফে মুদ্রণ আরম্ভ হয়েছে। এই ১৭৭৮ সালেই হুগাঁলতে প্রাতীষ্যিত 
মনুদ্রাযন্ন্রে slaw হয়েছে নাথানিয়েল ৱাসি হ্যালহেডের ‘A Grammar of 
the Bengali Language; এবং ইংরোজতে লেখা এই ব্যাকরণে দক্টান্ত- 
স্বরূপ বাঙলা হরফে slew হয়েছে কৃত্তিবাসী রামায়ণ, কাশীদাসী মহাভারত 
ও ভারতচন্দ্ের বিদ্যাসূন্দরের কয়েকটি অংশ৷ বাঙলা হরফে সর্বপ্রথম NS 


* ডঃ সুনণীতকুমার চট্টোপাধ্যায় লিখেছেন : “এই বই cia ১৭৩৪ সালে রাঁচত 
হইয়া eS ১৭৪৩ সালে পোর্তগাল-দেশের রাজধানী দিলস্‌বনৃ-নগরণীতে রোমান 
অক্ষরে ছাপা হইয়াছিল” (সুনগীতকুমার চট্টোপাধ্যায় ও প্রিয়রঞ্জন সেন : পাঁদ্র মানোএল্‌- 
দা-আস্‌সমম্পসামূ রচিত বাঙ্গালা ব্যাকরণ, ‘প্রবেশক’, পণ /*) 


৫৪২ ,_.; কৰণণাসাগর বিদ্যাসাগর 


বাঙলা গদ্যের নমুনা হিসেবে “A Grammar of the Bengali Language’ 
থেকে একখানা পত্র উদ্ধার কার : 


4৭ শ্রীরাম 
সর দুই গ্রাম দারয়াশশীকশ্া 
আমার র পরগনে কাকজোল তাহার দুই গ্রাম দারঃ TS 
হইয়াছে শেই দই গ্রাম "CUT হইয়াছে চাকলে' একবরপূরের শ্রীহরেকুষ 
“রবরাহতে মারা পড়িতোঁছ উমেদওয়ার যে সরকার হইতে আমিন ও এক 
চোপদার সরজমিনেতে গহনচিয়া তোরফেনকে তলব দিয়া লইয়া আদালত 
কাঁরয়া হকদারের হক দেলায়া দেন ইতি শন ১১৮৫ শাল ভাঁরথ ১১ শ্রাবণ 


আজও গকে বাংলা ভাষা লিখতে বাঁসয়া 'গাঁরবনেওয়াজ 
বলিয়া সরু কারি Tenia বালয়া শেষ কারতে হইত। তাহা মঙ্গলের হই 
IS অমঙ্গলের হইত, আজ সে বিচার কৰিয়া লাভ নাই» 


ডঃ APART দে মন্তব্য করেছেন : To Carry belongs the cre- 
dit of having raised the language from its debased condition of 
an unsettled dialect to the character of a regular and perma- 


nent form of speech, capable, as in the past, of becoming the 


refined and comprehensive vehicle i 
of a great literature in t 
এ Sreat literature in the 


ৰ ত। কেরার 
বাঙলা গদ্যের AS উদ্ধার কৰি ; e UE 
x অপবিত্র Elga করিও না এবং কাঁরব তোমারাদিগহও 
ং তোমরা ং à 
E ENT এবং কন্যাগণ এই মত বলেন সর্বশন্ত 
১৮০০ সালের ১০-জানুআি কেরা জীরামপূরে এ 
4 


/ 


করুণাসাগর বিদ্যাসাগর EX. £689 


শ্রীরামপুর মিশন ছাপাখানায় প্রথম TS গদ্যপুস্তকের নাম ‘মংগল 
সমাচার মাতিউর রাচত'; ১৮০০ সালের আগস্ট মাসের গোড়ার দিকে প্রকাশিত 
হয়েছে। এই APU সূত্রে বাঙলা গদ্যের ইত্হিসে একসশ্গে স্মরণীয় হয়ে 


হয়েছে মার কিছুকাল TU কেরা সম্পূর্ণ বাইবেলের সংশোধিত সংস্করণ 


ri 


প্রকাশ করেছেন; কেৱরাঁর বাইবেলের শেষ সংশোধিত ভাষার নমুনা : “অতএব 


এবং যেমন আমরা আপনারদের খণধারর দিগকে মাক কাঁর সেই, মত 
আমারদের খণ মাক কর। এবং আমারাদগকে পরীক্ষায় চালাইও না কিন্তু 
আমাঁদগকে আপদ হইতে পাঁরত্রাণ কর কেন না সদা সর্বক্ষণে রাজ্য ও শাঁস 
ও গৌরব তোমার। আঁমন।” 

কের খ্যগষ্টধর্মীবষয়ে একাধিক পু্তক-পদস্তকা লিখেছেন । সেসবের 
কথা বাদ দিলে বাঙলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে কেরীর প্রথম বই একখানা 
বাঙলা ব্যাকরণ। ১৮০১ সালে শ্রীরামপুর মিশন প্রেসে মীদ্রত। এই বাঙলা 
ব্যাকরণের ভূমিকায় কেরী, ১৮০১ সালের ২২-এাঁপ্রল, {লখেছেন : 

“The study of Bengalee has been much neglected from 
an idea that its use is very confined. I believe, however, 
that it is the universal medium of conversation and business 
throughout the whole of Bengal, except among the servants 
of Europeans; and even they use it constantly in their own 
families. 

This language is peculiarly copious and harmonious ; and, 
were it properly cultivated, would be aeserving a place among 
those which are accounted the most elegant and expressive..." 


১৮০১ সালের ৪-মে কেরী ফোর্ট উহীলয়ম কলেজের অধ্যাপক হয়ে 
এলেন। 

ফোর্ট উইলয়ম কলেজের সঙ্গে বাঙলা গদ্যের সম্পর্ক আঁত ঘাঁনষ্ঠ | ফোর্ট 
উইালয়ম কলেজের বাঙলা বিভাগের প্রধান অধ্যাপক কেরা এবং তাঁর কয়েক- 
জন সহকম্গর যত্নে ও উৎসাহে বাঙলা গদ্যে একাধিক US রচিত 
হয়েছে; সেই প পঢস্তকমালাতেই বাঙলা গদ্যের ইীতহাসের একটি অধ্যায়ের 
আরম্ভ ও সমাপ্তি। 

রামকমল সেন লখেছেন : “Whatever has been done towards the 
revival of the Bengalee language, its improvement, and in fact 
the establishing it as a language must be attributed to that 
excellent man Dr. Carry and his colleagues, by whose liberality 
and great exertions many works have been carried through 


৫৪৪ - করুণাসাগর বিদ্যাসাগর 


the Press and the general tone of the language of this province 
so greatly raised.” ১২ 
কেরীর ‘কথোপকথন’ প্রকাশিত হয়েছে ১৮০১ সালের আগস্টে। 
কথোপকথনের ভূমিকায়, ১৮০১ সালের ৪-আগস্ট, কেরী 1লখেছেন : 
“I have employed some sensible natives to compose dia- 
logues upon subjects of a domestic nature, and to give them 


precisely in the natural style of the persons supposed to be 
speakers. . . ৮০ 


, ‘কথোপকথন’ সেকালের কলকাতা-শ্রীরামপুর অঞ্চলের কথ্যভাষায় রঁচিত। 
বাঁ-পষ্ঠায় মূল বাঙলা রচনা, ডানপচ্ঠায় ইংরেজি অনুবাদ। ‘কথোপকথন’ 
থেকে ‘কন্দল’ নামে একটি রচনা উদ্ধার করি : 

“আর ATG নিৰ্ম্ম'লের মা। এই যে বেণে মাগী অহঙ্কারে আর চকে 
মুখে পথ দেখে না। হ্যাদ্যাথ। কালি যে আমার ছেলে পথে ডাড়য়াছল তা এ 
বড়া মাগী তিন চার ছেলের মা কাঁরলে fe ভরন্ত কলাসডা অমাঁন ছেলের 
মাথার উপর তলা দিয়া গেল। সেই হইতে ষাইটের বাছা জরে ঝাঁউরে 
পড়েছে। এমন গরবাশনীক বললে আবার গালাগাল ঝকড়া করে। এ ভাতারখাগ 
সব্বনযাশর wT মরক তন দিনে উহার fer বেটার মাথা খাউক ঘাটে 
ole জন Te বলাঁছস 
i "t | তোরা “AIBA গো এ আঁটকুঁড় 
রাঁড়ির কথা। তুই আমার কি অহঙ্কার দোখাল ভিন কুলখাঁগ আসি কি দেখে 
তোর ছেলের মাথার উপর দিয়া কলাঁস নয়া গয় যে তুই ভাতার পড়ত 


কেটে গালাগালি দিচ্ছিস। তোর ভালডার মাথা খাই হালো ভালডা 

বুকে কি বাঁশ দিয়াছিলাম হাডে। Doa. 
ছাই পল প্রায়। যাঁদ 
আমার ছেলের কিছু ভাল মন্দ হয় তবে কি তোর ইটা ভিটা = 
রে তা বা EL কোন বাপে রাধে তই he E 


ওলো। তোর শাপে আমার বাঁ পার ধূলা 


কেটে দি আমার বি পুতের পায়। যালো যা'বারোদ-ক্লার 5 
কুড়ান খানাক যা। তোর গালাগালিতে অ S4 ভাড়ার 


* সজনীকান্ত দাস মন্তব্য করেছেন: “সে যুগের পাঁ S 
লিখিত ও অনুদিত "tere মারফত আমাদের যে পরিচয় দৰ রচনার সহিত তাঁহাদের 
করিতে পারি, এই সকল কথোপকথন রচনার কৃতিত্ব মৃত্যুঞ্জয় feme SIBISE মনে 
কেহই তখন তাঁহার মৃত যৌগিক ভাষা এবং প্রচালত “উম” সম্বন্ধে রই | 2 
TIe তথাপি, কেরীর নামে যখন প:স্তকাঁট প্রকাশিত হইয়াছে, আজ ছিলেন 


তাহার প্রাপ্য" সেজনীকান্ত দাস : বাংলা গদ্যসাহিত্যের ইতিহাস কলকাত 
৯৩৬1) 1 তা, ১৩৬৯, পৃ, 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৪৮৫ 


যা কুন! তুইও যা। ও যাউক। আর বক্‌ড়া কন্দলে কাজ নাই। পাড়াপড়াসি 
ais 'পোয়াইলেই দেখা হবে এত বাড়াবাঁড় কেন ৷” 
কৃত্তিবাসের রামায়ণ ও কাশীরামদাসের মহাভারতের সর্বপ্রথম Was 
সংস্করণ কেরন ১৮০২ সালে প্রকাশ করেছেন। পরবর্তী কালে প্রকাঁশত 
4 রামায়ণ ও কাশীরামদাসের মহাভারতের অধিকাংশ সংস্করণ 
শ্রীরামপুর মিশন প্রেসের Se রামায়ণ-মহাভারতের আদর্শে প্রস্তুত | 
১৮১২ সালের মার্চে প্রকাশিত হয়েছে কেরীর 'হীতহাসমালা'। দেড়শো 
গল্প আছে 'ইতিহাসমালা'য়, প্রত্যেকটি গল্পই বিভিন্ন ভাণ্ডার থেকে আহত 
‘ইতিহাসমালা’ থেকে একটি রচনা উদ্ধার কাঁর : “এক রাজার আত সুন্দরী 
কন্যা কিন্তু সে হারিণাবদনা জান্মিয়াছল রাজা তাহাতে সদা ভাবত কি ক্রমে 
ববাহ হইবেক স্বীকার কেহ করে না এই মতে প্রায় বার তের বৎসর TESA 
হইল। এক দিবস রাজা ভাবিত হইয়া সভামধ্যে বাসয়া, প্রতিজ্ঞা কাঁৱলেন 
বাৰ প্রভাতে প্রথমে যাহার মুখ দর্শন কাঁরব তাহার সাঁহত কল্যই কন্যার 
বিবাহ দিব। পর দিন প্রথম একজন মান্বিপন্রকে দৌখয়া প্রতিজ্ঞা পালন 
কাঁরলেন। মান্নত একদিন রাজকন্যাকে জিজ্ঞাসিলেন তোমার হাঁরণীবদনের 


আমার এ দশা তুমি যাঁদ সেই মাথা তথায় যাইয়া সেই জল মধ্যে ফোঁলয়া দিতে 
পার তবে আমার মস্তক WATS হয় পুত্র তাহা MAA সেই Tones 


ইতিহাসমালা'র শেষ গল্পটির শেষে কয়েকটি চমৎকার NE আছে: 
“মাছ আনিলা ছয় গণ্ডা চিলে নিলে দুগণ্ডা বাঁকা রাঁহল ষোল তাহা ধনতে 
আটটা জলে পলাইল তবে থাকিল আট দুইটায় নিলাম দুই আঁট কাঠ 
তবে থাকিল ছয় প্রাতবাঁসিকে চারটা দিতে হয় তবে থাকিল দই তার একটা 
চাখিয়া দৌখলাম মই তবে থাকিল এক ওঁ পাত পানে চাহিয়া দেখ এখন হইস 
যাঁদ মানুষের পো তবে কাঁটাখান খাইয়া মাছখান থো আমি যেই মেয়ে তেই 
{হিসাব দিলাম কয়ে... ৷” 

১৮১৮ সালে প্রকাশিত হল কেরীর বাঙলা আঁভধানের প্রথম খণ্ড। 
১৮২৫ সালের মধ্যে দমভাগে প্রকাশিত হল কেরীর বাঙলা আঁভধানের দ্বিতীয় 
খণ্ড। 

কেরণ বাঙলাদেশে এসোছলেন খ্যনষ্টধর্ম প্রচারের জন্য; সেজন্য নর, 
5 বাঙালশর কাছে তানি আবিস্মরণীয় হয়ে রইলেন তাঁর সাহত্যকর্মের 

[ à > } 

আর্থিক কারণে ফোর্ট উইলিয়ম কলেজ কর্তৃপক্ষ একবার সাব্যস্ত করলেন = 
যে কলেজে বাঙলা পঠনপাঠন বন্ধ করে দেবেন এবিষয়ে মতামত চাওয়া হল 


কেরীর কাছে। জবাবে কেরী যে চিঠি লিখেছেন, তার একজায়গায় আছে: 
৩৫ " 


৫৪৬ করুণাসাগর বিদ্যাসাগর 


জা ‘Bengalee language is Superior in point of intrinsic 
merit to every language spoken in India and in point of real 
| utility yields to none. . . .” 
পারে। 
১৮০১ সালে প্রকাশিত রামরাম বস্ত্র 'রাজা প্রতাপাঁদত্য viam" বাঙলা 
অক্ষরে TS বাঙালী-রাচিত প্রথম মৌলিক গদ্যগ্রল্থ। “রাজা প্রতাপাঁদত্য 
DAT থেকে একাংশ উদ্ধার কারি : “রাজা প্রতাপাঁদত্য মহারাজা হইলেন। 


১৫২ সনে প্রকাশিত হয়েছে গলা মালা’ নামে রামরাম LA আরেক- 
খানা বই। “লাঁপ মালা’ রচনার উদ্দেশ্য কা? সেশীবষয়ে রামরাম বস; 


UT : Md RAPT মধ্যদ্থল বঙ্গ দেশ কার্য ক্রমে এ সময় অন্যোনঃ 
দেশীয় ও উপদ্বীপীয় ও পর্বতস্থ fata: 


ধ লোক উত্তম মধ্যম অধম অনেক 
লোকের সমাগম হইয়াছে এবং অনেক অনেকের অবাস্থাত ও এই স্থানে ae 
অবগত নাহলে রাজ ক্রিয়া ক্ষম হইতে পারেন না ইহাতে ত তাহারাদগের আঁকণ্ন 

তাপন হয়েন। এতদর্থে এ VAT যাবুদীয় লেখা পড়ার প্রকরণ দুই ধারাতে 


১৩ 
গ্ৰন্থিত করিয়া লিপি মালা নাম পঢন্তক রচনা করা গেল” 
রাজা, প্ৰভাপাদিত্য চৰি’ রামরাম বসু, নিৰ্ভয়ে ফারসী, আরব, বা 


১৮০২ সালে প্রকাশিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 
একাংশ উদ্ধার কার : “হে মহারাজ শুন রাজলক্ষ্মী 


এবং পত্র মিত্র কলন প্রভাতি কেহ নিত্য 


‘বত্রিশ সিংহাসন’ থেকে 
কখন কাহাতেও ser 


STOP 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৪৭ 


প্রণীত করা জ্ঞানী জনের উপযুস্ত নয় প্রীত যেমন সুখদায়ক বিচ্ছেদে 
ততোধিক দ:ঃখদায়ক হন অতএব নিত্য বস্তুতে মনোভানবেশ জ্ঞানীর FSS ৷” 

১৮০৮ সালে প্ৰকাশিত মৃত্যুঞ্জয় বিদ্যালভ্কারের “হতোপদেশ' থেকে 
একাংশ : “দক্ষিণ সমনদ্রতীরে টিট্রভেরা স্ত্রী পুরুষে বাস করে তাহাতে প্রসব 
কাল নিকট হইলে PISI পাঁতিকে বাঁলল হে নাথ প্রসবোপযনন্ত নির্জন স্থান 
অনুসন্ধান কর। Tide কাঁহল হে প্ৰিয়ে এই স্থান সে বলল এ স্থান সমন 
বেলাকর্তৃক আক্রান্ত হয় টিঁটুভ বলিল সমর fe আমাকে নিগ্ৰহ কাঁরবেন 

আনুমানিক ১৮১৩ সালে রচিত মৃত্যুঞ্জয় বিদ্যালত্কারের 'প্রবোধচান্দ্ুকা' 
থেকে একাংশ : “হে ঈশ্বরদর্শি মীন বহন কাল ব্যতীত হইল আম তপস্যা 
কাঁরতোঁছ তপঃসিদ্ধি হয় না কত কালে আমার তপঃাঁসদ্ধ হইবে ইহা আপান 

রসমীপে জানিয়া আমাকে আজ্ঞা কাঁরবেন। তাপসের এই বাক্য শানয়া 
নারদ মুনি ঈশ্বর সান্নিধানে গিয়া তাহার কথা নিবেদন কাঁরলেন। ঈশ্বর আজ্ঞা 
কাঁরলেন এ তাপসের তপোবনোপকন্ঠে যে আঁত্বহৎ তিন্তিড়ী বক্ষ আছে 
সে বৃক্ষের যত পত্র তত শত বৎসরে তার তপস্যাঁসীদ্ধ হইবে।” 

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 'প্রবোধচীন্দ্রকা' থেকে আরেকাঁট অংশ : “শাক 
ভাত পেট ভাঁরয়া যে দিন খাই সে দিন তো জন্মাতাঁথ। কাপড় বিনা কেয়ো 
পাচা করিয়া খায় তেল বিহনে মাতায় খাঁড় উড়ে। শীতের দিনে কাঁথা খানা 
ছালিয়া গৃলকের গায় দি আপনারা দুই প্রাণী বিচালি বিছাইয়া পোয়ালের 
aU মাতা দিয়া মেলের মাদুর গায় দয়া শুই ৷ বাসন গহনা কখন OCHS 
দেখতে পাই না যাঁদ কখন MAA খাইতে পাই ও রাঙ্গা তালের পাতা কাণে 
পারতে ও acted মালা গলায় পারতে ও রাঙ্গ সীসা পিতলের বালা তাড় 
মল খাড়ু গায় পারতে পাই তবেতো রাজরাণী mil এ HCAS দুরন্ত রাজা 
হাজা HPT হইলেও আপন রাজস্বের কড়া গণ্ডা ক্রান্তি বট ধল ছাড়ে না এক 
আধ ‘দন আগে পাছে সহে না।...হে ঈশ্বর BTA উপরেই দুঃখ ওরে পোড়া 
বিধাতা আমারদের কপালে এত নখ লোখস্‌ তোর কি ভাতের পাতে আমরাই 
ছাই fuam" 

মৃত্যু্য়ের ভাষার এই নমনা অংশত উদ্ধার করে প্রমথ চৌধ্দরী বলেছেন: 
«এ ভাষা অস্মদীয় ভাষা হউক আর না হউক, ইহা যে খাঁটি বাংলা সে বিষয়ে 
সন্দেহ নাই। এ ভাষা সজীব সতেজ সরল স্বচ্ছন্দ ও সরস। ইহার গাঁত LS, 


স rem হীত।» 


জে. সি. মার্শম্যান লিখেছেন : (REAT) was a colossus of litera- 
ture. He bore a strong resemblance to our great lexicographer 


(Dr. Johnson), not only by his stupendous acquirements and 
the soundness of his critical judgment, but also in his rough 


৫৪৮ করুণাসাগর বিদ্যাসাগর 


features and unwieldy figure. His knowledge of the Sanscrit 
Classics was unrivalled, and his Bengalee composition has never 
been surpassed for ease, simplicity, and vigour.” ১৪ 


ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন : “বাংলা-গদ্যের যখন নিতান্ত 
শৈশবাবস্থা, তখনই তান (মৃত্যুঞ্জয়) বিভিন্ন omits লইয়া পরণক্ষা 
চালাইরাছেন এবং তাঁহার বিভিন্ন পুস্তক বিভিন্ন রীতিতে রচনা কারবার 
দুঃসাহস দেখাইয়াছেন। এ শিশ; ভাষার ভবিষ্যৎ 'বচিন্র সম্ভাবনার কথা 
ATA তাঁহারই মানস নেত্রে ধরা পাড়িয়াছল এবং কোনও প্রাচীন আদর্শের 
অভাবে তান নানা আদর্শ লইয়া পরীক্ষা ৷ অবশ্য এ কথা ঠিক 
যে, সংস্কৃত ভাষায় অদ্বিতীয় জ্ঞানী মৃত্যুঞ্জয় সংস্কৃত রাতকে যত দূর সম্ভব 
প্রাধান্য দিয়াছেন, কিন্তু খাঁটি বাংলা রীতিকেও তিনি উপেক্ষা করেন নাই। 
alta আদিতে সৃষ্টিকর্তা যখন উপকরণ লইয়া পরীক্ষা করেন, তখন সমগ্র 
ভাবষ্যংকে তিনি দেখিতে পান না বালিয়া কোনও একটি বিশেষ প্রকরণকেই 
একান্ত কাঁরয়া দেখিতে পারেন না। মৃত্যুঞ্জয়ও কোনও একটা fats 
Wises একমাত্র রীতি বালয়া প্রচার করিতে পারেন নাই; 1শিল্পিসমলভ 
প্রেমে Feet ভাবব্যৎ বিচারকের হাতে তুলিয়া দিয়াছেন 7° 
জন 


গলক্রাইস্টের তত্ত্বাবধানে কোর্ট উহীলয়ম কলেজের পাঁণ্ডত, cule 
agar ইংরোজ থেকে ঈশপের গল্প ও অন্যান্য প্রাচান কাছ 


প্রকাশিত হয়েছে ৷ ‘ওাঁরয়েন্টাল ফেব্দীলস্টে'র বাঙলা, - 
ফারসী ও িন্দু্থানী অংশ অনুবাদ করে রণনচরণ মিত । 'গরয়েন্টাল 
ফেবণালস্ট' থেকে একাঁট বাঙলা রচনার অংশাঁবশেষ উদ্ধার র 
TANT এবং স্বদেশস্থ লোক, 
সঙ্ঘটন হইল যে শরীরের 


হর দু ভাষাতে তাহাদিগের দুঃখ বি্ভারিত কহিলেক; এবং হাতে প্রথম 

See আত তলত বা নয়া কহিলেক এ কি em আন সর 
চন এমন জ্যলা ও লস জাৱা বে ems Seger arn 

আপনি করিতে অশন্ত, এবং চা, ees LU EI ew 


আর শ্রম কারব না; পা 

AVIVA ভার, যাহাতে অদ্যাবাঁধ আম আক্রান্ত ছিলাম আর RIT 
যে তাহার কারণ এক গ্রাসও চাবাইব ape 
১৮১৮ সালে প্রকাশিত 'নীতিকথা'র সঙ্গেও তআঁরণীচরণের 


" নাম SUE 
আছে। 'নীতিকথা'র ইংরেজি, ও আরবী থেকে একান্রশাট কাহিনীর বাঙলা 
অনুবাদ আছে; রাধাকান্ত দেব ও রামকমল সেনের 


সহযোগে তারি 

বাঙলায় অনুবাদ করেছেন। গীঁচরণ 
১৮০৫ সালে প্রকাশিত হয়েছে রাজীবলোচন মুখোপাধ্যায়ের মহারাজ 

কৃষ্ণচন্দ্ৰ RP চরিত্রংং। এই বই থেকে ঈষদংশ উদ্ধার ৰ 


$ : “Set র মনারায় 
কহিলেন আপান মধ্যে ২ কলিকাতার কোঠির বড় সাহেবের সঙ্গে pu 


* রোমান হরফে SES! 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৪৯ 


করেন কিন্তু তাঁহার বাক্য কি প্রকারে আপাঁন বুঝেন আর আপনকার কণা 
কিরেন বাকি প্রকারে জ্ঞাত BAI এই কথার উত্তর রাজা কৃষ্ণচন্দ্ৰ রায় কারলেন 
নমর অনেক ২ বিশিষ্ট লোকের বসাঁত আছে তাহারা সকলে ইঞ্গারেজী 
ভাষা অভ্যাস কাঁরয়াছেন এবং সেই সকল বিশিষ্ট TAA সাহেবের চাকর 
আছেন তাঁহারাই বুঝাইয়া দেন ৷” 

১৮০৫ সালে প্রকাশিত ‘তোতা SRT 'র জন্য চণ্ডীচরণ মুন্শীর নাম 
স্মরণীয় হয়ে আছে। চণ্ডীচরণের TOTS ইতিহাস’ FAT 'তুঁতনামা'র বাঙলা 
অনুবাদ চণ্ডাঁচরণের 'তোতা ইতিহাস’ থেকে একাংশ উদ্ধার কার : “যখন 
অনা অন্ত হইল এবং চন্দরোদর হইল তখন খোজেন্া প্রেমানলে MT হইয়া 
সংখ ভরতে ২ তোতার অগ্ৰে যাইয়া কাহলেক ওহে শ্যামবৰ্ণ তোতা ভুমি 
কন্দল সন বাক্য কাহয়া আমার গমন বারণ করতেছ কিন্তু তোমার নাত 
একোতে আমার কোন উপকার হইবে না কেননা যে UIS প্ৰেমাসজ হয় হাত 
বাক্যেতেন শিক হইতে পারে অতএব আম প্ৰিয়তমের সাঁহত সাক্ষাৎ কাঁরতে 
না পাঁরয়া যে রূপ দগ্ধাঁচত্তা হইতোঁছ তাহা fe কাঁহব?” 

হরপ্রসাদ রায়ের “PTAA THT (সংস্কৃত থেকে অনুবাদ) প্রকাশিত হয়েছে 
১৮১৫ সালের মাঝামাঝ। 'পুরুষপরীক্ষা'র ভূমিকায় হরপ্রসাদ {লখেছেন : 
“কেবল পু রর অনেক লোক 1মাঁলতে পারে কিন্তু বক্ষ্যমান লক্ষণেতে TuS 
বে oras সে আঁত দুর্লভ তাহাও কাঁহতোঁছ ধার এবং সুধী ও বিদ্বান, আর 
পররার্থযন্ত এই চাবি প্রকার পুরুষ Wem যে লোক সকল তাহারা 
পুরুযাকার পশু কেবল পডুচ্ছরাহত ৷” 

“কোর্ট উইলিয়ম কলেজের পাঁণ্ডত-মূনশীদের AHS পাঠ্যপুস্তকমালার 
সাঁহাত্যিকমূল্য হয়তো অসামান্য নয়, কিন্তু এঁতিহাসিকম্‌ল্যে নিশ্চয় আসাম 
আলোচ্য পাঁণ্ডিত-মুনশীদের মধ্যে সাহিত্যমনল্যের {দক থেকে মৃত্যুঞ্জয় 
'বদ্যালঙ্কার নিঃসন্দেহে সৰ্বাধিক স্মরণীয় 


র সাহত্যের fete স্থাপিত হয়েছে। 
এইচ, এইচ. উইলসন বলেছেন: “Either by his (কেৰী) own 
exertions, or those of others, which he instigated and superin- 
tended, he left not only the students of the language well 
provided with elementary books, but supplied standard com- 
positions to the natives of Bengal, and laid the foundation of 
a cultivated tongue and flourishing literature throughout the 
country." ১৭ 


১৮১৪ সালে রামমোহন রায় স্থায়ীভাবে বসবাসের জন্য কলকাতায় DUI 
বামে হয় প্রথম বাঙলা গ্ৰন্থ “বেদান্ত গ্রন্থ’ প্রকাশিত হয়েছে ১৮১৫ AE 
মোহর প্রসব Mm ও ফোর্ট উইলিয়ম কলেজের প্রভাব mW শ্তিমিত 
চেভ গদ্য ও সাহিত্যের হীতহাসে একা নতুন মন LATS 
হয়েছে। 

বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় "লিখেছেন : ‘“বাংলা-গদ্যে গুরুগন্ভীর RIA 


৫৫০ করুণাসাগর বিদ্যাসাগর 


লইয়া প্রবন্ধরচনার অন্যতম প্রবর্তক রামমোহন। তাঁহার শাস্তাবচার ও 
তৎসংক্লান্ত বিবাদমলক রচনার সাহায্যে বাংলা-গদ্যের গুরুত্ব যে প্রভূত পাঁরমাণে 
বৃদ্ধ পাইর্লাছল, তাহাতে আর সন্দেহ AB তান এক face প্রাচীন 
সংস্কৃত MPO A ভাষার প্রকাশ কাঁরয়া যেমন ভাবার ভাব ও শব্দসম্পদ্‌ 
ain ক্রিয়াছলেন, তেমনই অন্য দিকে তর্ক ও বিচারমূলক গ্রন্থ রচনা 
করিয়া ইহাকে খাজ, সতেজ ও Ò কাঁরয়াছলেন।”১৮ 

প্রমথ চৌধুরীর বিবেচনায় রামমোহনের বচারপদ্ধাত ও তকোর রীতি 
সম্পূর্ণরূপে সংস্ৰৃতশান্ত্ৰের ভাষ্যকারদের অনুরূপ প্রমথ চৌধুরী লিখেছেন : 
“রামমোহন রায়ের গদ্যে বাগাড়ম্বর নেই, সমাসের নামগন্ধও নেই এবং সে ভাষা 
সংস্কৃতবহলও TT 

১৮১৫ সালে প্রকাশিত, রামমোহনের ‘বেদান্ত গ্ৰন্থ থেকে একাংশ উদ্ধার 
করি : “প্রথমত বাঙ্গলা ভাষাতে আবশ্যক গৃহব্যাপার র যোগ্য কেবল 
কতক WAT শব্দ আছে এভাষা সংস্কৃতের জে রূপ অধীন হয় তাহা অন্য 
ভাষার ব্যাখ্যা ইহাতে কারবার সময় স্পষ্ট হইয়া থাকে দ্বিতীয়ত এভাষায় 
গদ্যতে অদ্যাপি কোনো শাস্ত্র কিংবা কাব্য বর্ণনে আইসে না 
অনেক লোক অনভ্যাস SHLS দুই তিন বাক্যের অন্বয় কারয়া গদ্য হইতে 
অর্থ, বোধ কাঁরতে হঠাৎ পারেন না ইহা প্রত্যক্ষ কানূনের তরজমার 
Sv বোধের সময় OST হয় অতএব বেদান্ত শাস্তের ভাষার 
বিবরণ সামান্য আলাপের ভাবার ন্যায় জুম না পাইয়া কেহ Bee 
1লিখিতোঁছ | জাঁহাদের সংস্কৃতে ব্যৎপাত্ত কাণ্ডিতো থাকিবেক করণ 


অল্প শ্রমেই ইহাতে অধিকার জন্মিবেক। বাক্যের হেন নেন তাঁহাদের 

দইয়ের বিবেচনা বিশেষ মতে কাঁরতে উচিত হয়।» ৩ আর সমাপ্তি এই 
১৮১৬ সালে প্রকাশিত রামমোহনের 'ঈশোপনিষং 

আর কোন পর্্বপরম্পরায় রায় ছিল। আর কাগজ M rr 

PAM করা আর তাহাতে গ্রন্থাদ লেখা কোন্‌ শামা Dri অন্ন তাহাকে 

হয় ইঞ্গরেজের উচ্ছিষ্ট করা আদ্র ওয়ফর 'দিয়া id 


E গম্পর ৰব 
বন্ধ করা পত্র যত্রপূর্্বক 

গ্রহণ করা কোন্‌ পবব্বপরম্পরাতে পাওয়া যায় SORS BOS 

AOS যাহাকে CUTE কহেন তাঁ eng আপনার বাটীতে দেবতার 


ণ করা আর 
র করান কোন: পরম্পরাসিদ্ধ হয় এইর:প নানা দেবতাসমীপে 
শিক্টপরম্পরাবরূদ্ধ হয় প্রত্যহ করা যাইতেছে আর me যাহা অত্যন্ত 
জগদ্ধান্রী রটন্তাী ইত্যাদি 


3৮১৯ সালের নভেবরে প্রকাশিত রামমোহনের হরণ য়ে প্রবর্তক 
র দ্বিতীয় সংবাদ’ থেকে অংশবিশেষ উদ্ধার কার: « 


ইহাতে এতদ্দেশীয় 


{বনাও পতৃগৃহে অথবা ভ্ৰাতৃগহে কেবল পরাধীন হইয়া নানা WA GUESS 
পৰ্্বক থাঁকয়াও যাবজ্জীবন ধৰ্ম্ম নিৰ্ব্বাহ করেন, আর ব্রাহ্মণের অথবা 


বাব শার্ট ভয়ে সহিষমতো করে, আর সকলের ভোজন হইলে e 
উদর পূরণের যোগ্য অথবা অযোগ্য mirige অবাঁশস্ট থাকে, তাহা সন্তোষ- 
aL আহার করিয়া কাল যাপন করে; আর অনেক aT কায়স্থ যাঁহারদের 
ধনবন্তা নাই, তাহারদের স্মীলোক সকল গোসেবাঁদ কৰ্ম্ম, করেন, এবং 


কার Symon বিশ বৎসর হইল কতক ব্যক্তি ইংরেজ যাহারা heria 
TU ‘বিখ্যাত হিন্দ: ও মোছলমানকে ব্যন্তরূপে তাঁহাদের ধৰ্ম্ম হইতে SRS 
নামের টান কাঁরবার Sy নানা প্রকারে কারতেছেন। প্রথম প্রকার এই যে 


মানা হা হিন্দুর ও মোছলমানের ধৰ্ম্মের নিন্দা ও হিন্দ দেবতার ও খাঁষর 


দীন ও VAS প্রজার উপর ও তাহাদের র ধর্মের 


উপর দৌরাত্ম্য করা fe ধৰ্ম্ম'ত কি লোকত প্রশংসনীয় হয় না...” 
১৮২২ সালে প্রকাশিত রামমোহনের চার প্রশ্নের উত্তর’ থেকে একাংশ 


র সালে ed প্রভূত্ব আঁববেকতা প্রযনন্ত লজ্জা ও ধৰ্ম্ম ভয় পাঁরত্যাগ 


ae 
GI 

a 

fs 

A 

3 

6 


4 
$ 


৫৫২ করুণাসাগর বিদ্যাসাগর 


কাঁরয়া যাহারা বৃথা কেশচ্ছেদন স্রাপান যবন্যাদ গমন করেন তাঁহারা 
বিরুদ্ধকারী অতএব শাসনার্হ অবশ্য হয়েন সেইরূপ যাঁহাদের ?পতা বিদ্যমান 
আছেন এ নিমিত্ত ধন ও প্রভুতা নাই কেবল যৌবন ও আববেকতা প্রযুন্ত ধৰ্ম্ম'কে 
তুচ্ছ PITA বৃথা কেশচ্ছেদ AAI ও যবন্যাঁদ গমন করেন তাঁহারাও শাসন- 
যোগ্য হয়েন অথবা কেশে অন্ত্যজরচিত কলপের ছোপ প্রায় প্রত্যহ দেন ও 
সাম্বদা যাহা স:রাতুল্য হয় তাহার পান এবং স্বভৃত্য যবন স্তর ও চন্ডাঁলনীবেশমা 
ভোগ করেন সে ২ ব্যান্তিও বিরুদ্ধকারী ও শাসনার্হ হয়েন। যেহেতু পতা 
আঁবদ্যমানে ধন ও প্ৰভুত্ব এ দুই অধিক সহকারী হইলে তাঁহাদের fe পৰ্য্যন্ত 
অসৎ প্রবৃত্তির সম্ভাবনা না হইবেক?” 


র : OTIS ও তন্ত্র উভয় শাস্ত্রাননসারে SAUDI বক পুরুষ সর্বথা পাপন 
হয়েন, কিন্তু ভর্তা বর্তমানে স্ত্রীর বৈধব্য, কি মহেশ্বর 


ইত্যাদর অভিঘাতে নানা প্রকার শব্দ র; এ নিমিত্তে এক ২ 
আঁভপ্রেত বন্তুর বোধ জন্মাইবার নিমিত্তে এক ২ বিশেষ 
inane করিয়াছেন। যেমন ভিন্ন ২ 


রূপে প্রকাশ পাইত, এজন্য পাঠকেরা তন ভাব সকল আঁত সহজে স্পচ্ট- 


সে লেখার শব্দের বিশেষ পারিপা্য RENS কাঁরতেন, fang 
অত্যন্ত সার্থক মন্তব্য। ও আদ মিষ্টতা ছিল না৷...” 


CIANA বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন: 
ৰ রছেন : “বাংলা- 
সহিত বাংলা সাময়িক-পত্ৰিকার ঘানষ্ঠ যোগ আছে; ০ সাহিত্যের প্রসারের 
সাময়িক প্রকাশের সঙ্গো সঙ্গে বাংলা ভাষা ও সাত ee OCT বাংলা 
অগ্রসর হইয়াছে” "ত উন্নাতর পথে 
ডঃ শিশিরকুমার দাশ যথাৰ্থ লিখেছেন : “The majority of Ü 
newspapers were written in part at any rate in Ben gali de 
wholy so. The writing of Bengali continue » Some 


d and wh 
language debate was brought to an end in 1835, টি ae 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৫৩ 


ihe established language of the popular newspapers in Bengal 
and a language written by many of its journalists. It is correct, 
therefore, to say that the first phase of Bengali prose writing 
belonged to the class room, it is equally correct to say that 
the second phase belonged to the newspapers.” ২৯ 

ধদগ্দর্শন’ প্রথম প্রকাশিত বাঙলা, সামারকপন্র। মাঁদকপন্র। সম্পাদক 
জন ক্লার্ক মার্শম্যান | প্রথম প্রকাশ--এপ্ৰিল, ১৮১৮ সাল ৷ শ্রীরামপুর ব্যাপাঁটস্ট 
1মশন থেকে প্রকাশিত ৷ প্রথম ভাগ এদণ্দর্শন' থেকে একটি রচনার অংশ উদ্ধার 
কার : “পাঁথবী চার ভাগে বভন্ত আছে ইওরোপ ও আসিয়া ও আফ্ৰিকা 
ও আমোঁরকা ৷ ইওরোপ ও আসিয়া ও আফ্ৰিকা এই তিন ভাগ এক মহাদ্বীপে 
ce ইহারা কোন AAAS বিভক্ত নয় কিন্তু আমোরকা গৃথক্‌ এক দ্বীপে 
আছে ইহার চত সে হই হাজার জোশ অন্তৱ। অনমান হয় তিন শত ছা 
বংসর হইল আট শত 'আটানব্বই শালে আমোঁরকা প্রথম জানা গেল তাহার 
পূর্বে আমোরকা কোন লোককর্তৃক জানা ছিল না...” 
সমাচার দৰ্পণ’ পাত্রকার প্রথম সং প্রকাশিত হয়েছে ১৮৯৮ সালের 
. “কথক মাস হইল শ্রীরামপদরের ছাপাখানা হইতে এক FA APSF 
২৩-মে হইয়াছিল ও সেই PER মাস ২, wUTEN কল্পও ছল আহ 
প্রকাশ ই যে এতন্দেশশয় লোকেরদের নিকটে সকল প্রকার বিদ্যা UT 


এই সমাচারের পত্র ছাপাইতে আরম্ভ করা SIC । ইহার নাম সমাচার দৰ্গণ ৷” 
‘সমাচার দর্পণে'র সম্পাদক জে- গস. মার্শম্যান। সাপ্তাহিক পাকা | 
প্রত্যেক শাঁনবার শ্রীরামপুর থেকে বেরত। প্রথম তিন সপ্তাহ 
বিনামূল্যে। সম্পাদক একজন সাহেব, 


“আমারদের পাণ্ডিতগণ আগামশ সোমবার পর্য্যন্ত সব ২ বাটী হইতে প্রত্যগত 
ন TU এই কালের মধ্যে দর্পণে নূতন ২ সম্বাদ প্রকাশ না হওয়াতে 
পাঠক মহাশয়েরা টি মার্জনা কাঁরবেন।” 

১৮৩২ সালের ১১-জানুআর থেকে সমাচার দৰ্পণ’ অর্ধ-সাপ্তাহক হয়ে 
গেল। ১৮৩৪ সালের ৮-নভেন্বর থেকে আবার পালাবদল হল, ‘সমাচার দর্পণ’ 


“ বাঙালীদের চেষ্টায় আবার ‘সমাচার দৰ্পণ’ প্রকাশিত হল ১৮৪২ সালে। 
এবার সম্পাদক একজন বাঙাল . ভগবতীচরণ চট্টোপাধ্যায় ৷ fora দন 
বাঁচিয়ে রাখতে পারেনান পান্রিকাখানা। ১৮৪৩ সালে আবার বন্ধ হল “সমাচার 
দর্পণ ৷ feng ১৮৫১ সালের মে-মাসে শ্রীরামপুর মিশন প্রকাশিত 
হল “সমাচার দর্পণ | দেড়বছর বাদে বন্ধ হল। সেই শেষ! 

শ্রীরামপুর থেকে সমাচার দর্পণ’ আর কলকাতা থেকে বাঙ্গাল গেজোঁট’ | 
“সমাচার দর্পণে'র মূলে ছিলেন সাহেব, আর ‘বাঙ্গাল গেজোঁট'র মুলে বাঙালী ৷ 
‘বাঙ্গাল গেজেট" বাঙালীদের হাতে গড়া প্রথম বাঙলা পান্রকা। মূলে ছিলেন 


দুজন-_গঙ্গাাকশোর ভট্টাচার্য আর হরচন্দ্র রায়! 


৫৫৪ করুণাসাগর বিদ্যাসাগর 


^ সমাচার দর্পণ’ আর বাঙ্গাল গেজেটি'-- দুয়ের মধ্যে বয়সের তফাৎ নাত 
করেকি দিন ৷ দুটি পান্রকার জন্ম একই বছরে--১৮১৮ সালে ৷ 4 

১৮১৯ সালের wor ব্যাপটিস্ট আঁক্সালয়াঁর nta সোসাইটি 
থেকে ‘গস্‌পেল মাগাজীন' নামে একখানা দ্বিভাষিক মাসকপত্র প্রকাশিত 
হয়েছে ৷ প্রতি পণ্ঠার বাঁ দিকে থাকত ইংরোঁজ, ডানদিকে বাঙলা | প্রথম সংখ্যা 
‘গস্‌পেল মাগাজীন' থেকে একটি রচনাংশ উদ্ধার কাঁর : “পাণ্ডতেরা পথবার 
চারি খণ্ডের ক্রমেতে ইউরপ, আর আসিয়া, এবং আফ্রিকা, এবং আমোরিকা, 
এই চারি নাম দিয়াছেন; এই প্রত্যেক খণ্ডেতেই বহ বিধ মন্‌ষ্যের বসাত আছে 
ইহার খণ্ডে ২ ব্যবহার ভিন্ন বটে; আধিকন্তু, প্রত্যেক খণ্ডে দেশ দেশান্তরের 
লোক ভিন্ন ২ ব্যবহারে চলে, পরন্তু, তাহার মধ্যে এই একটা অতিশয় আশ্চৰ্য, 
যে সপ্তাহ CRS খণ্ডেতেই ADA চালত আছে, সকলেই সপ্তাহ গণনা কাঁরয়া 
থাকে" দেখ, দিন, ও alfa, এবং 


গস্‌পেল মাগাজীনে'র আগে আর কোনো সামায়কপত্রে সম্ভবত বাঙলা- 
গদ্যে ইংরোজ 'বরামাচহ্াাদ 


করলেন পক্ষ থেকে 'হ্ন্দুধর্মকে অযথা আক্রমণ করা 
হয়েছে ৷ শিবপ্রসাদ শর্মার নামে উত্তর গলখে তান 


রণ বন্দ্যোপাধ্যার। প্রথম প্রকাশ : ১৮২১ সালের ৪-ডসেম্বর। প্রতি 
SEMI বেরত ‘সম্বাদ কৌমনুদী”। অন্যতম নিয়ামত লেখক ছিলেন রাম- 
মোহন তায়! সহমরণের বিরদ্ধে রামমোহন প্রবন্ধ লিখতে আরম্ভ করলেন, 
তাই তেরোটি সংখ্যা বেরনোর পরেই ভবানীচরণ ‘সম্বাদ CHITRA সঙ্গে আর 


তার জায়গায় এলেন তারাচাঁদ দত্তের প 


প্রান ‘সম্বাদ কৌমনদী'। সেবার সম্পাদক 
আনন্দচন্দ্ৰ মখোপাধ্যায়, মুদ্রাকর ও প্রকাশক আগের URS নু 
বহ; বাধাবিপাঁত্ত সত্তেও "ess ও বসেই কোঙান। 
fore রচনার একট:খানি ৰি 
RATS জেলা বর্ধমানের অন্তঃপাতি হারপর le দা 
অহিত একস TUE বিবাহ আতড়িখড়শা গ্রামের team PR 
সহিত হইয়াছিল তাহাতে যে সকল বিশিষ্ট = s 


Tuer অনেক বৈবাহিক বরাকেরদের মধ্যে বিবিধ রহস্য ও বাবা 
Ted হইয়াছে কিন্তু এমত অদ্ভুত রহস্য কেহ gun দেখেন নাই এবং 


নও... সালে কলকাতা স্কুলবুক সোসাইটি থেকে বেরল 'পণ্বাবলী নামে 
এক)" আসক বাঙলা বই | একেকাট সংখ্যায় একেকটি জন্তুর কথা ও THT, 
সঙ্গে সেই জন্তুটিরই কাঠ-খোদাই ছাঁব। VITA, ভালুক, হাতি, গণ্ডার 
ইত্যাঁদ। সঙ্কলক ছিলেন পাদরশ লসন, কাঠখোদাইগযীলও Vit! রচনার 
ইত্যাদি ect দিতেন tsp সাহেব। পাদরা লসনের মত্যুতেই TEES 


প্রথম পৰা নু যোলোট সংখ্যা বের করেছিলেন ভিন প্রথম পর্যায়ের 
i "থেকে রচনার একটি TRS আহরণ কাঁর। রচনাটি শাল 


ভাগ বাসের ২ বৎসর বয়ল্কা এক ca মৃত্যু হইলে, 
বিৰ‘ শোকার্ত হইয়া অনেক রোদন কাঁরয়া সে দিবস আহার না কারা 
বিশ্বাস t mq আন্ন প্ৰস্তুত করাইয়া শগালেরাদগকে নিযমানসারে দিল; 
তাহাতে প্রভুর দুঃখে কোন শাল সে দিন অন্ন খাইল না: 

তে প্রভুর দুধে গোর সেই স্থানে দিলে scum অতিশর NUT 
| মং লেই OTT UE মত তাহার কোন ETS কারিল না 
it হইয়াও অন্য uer ইহাতে হে: SR শুগালের প্রভুভা ও কত 


€€৫৬ করুণাসাগর বিদ্যাসাগর 


নয়। গোঁড়া হিন্দনরা-যঁরা সহমরণের পক্ষে_একখানা সাপ্তাহকপত্র বের 
করলেন : “দমাচার DEST | সম্পাদক-__ভবানঈচরণ বন্দ্যোপাধ্যায় ৷ 

সমাচার চান্দ্রকা' গ্রকাশত হয়েছে ১৮২২ সালের ৫-মার্চ। FNT 
GAT আর ‘সমাচার চন্দ্রিকা-_একখানা আরেকখানার বিষম বিপক্ষ ৷ দৃ-দলে 
বিবাদ ৷ ১৮২৯ সালের এপ্রিল মাসে “সমাচার bi আর সাপ্তাহিক রইল 
না, সপ্তাহে দ্বার করে বেরতে লাগল। সেসময়ে খুব নামডাক হয়োছিল 


c 


সমাচার চান্দ্রকা'র, অন্যান্য পত্রিকার তুলনায় গ্রাহকসংখ্যাও ছিল চমৎকার। 


১৮৪৮ সালের ২০-ফেব্রুআরি ভবানীচরণ মারা গেলেন। 

উনবিংশ শতাব্দাঁর প্রথমার্ধের বাঙলাদেশের সাংবাদিক ও সুলেখক হিসাবে 
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে স্বীকৃত ও সম্মানিত। ভবানশচরণ বাঙলা- 
গদ্যে বঙ্গরচনার প্রথম শিল্পী i 

১৮২৩ সালে প্রকাশিত ভব্যনীচরণের ‘কলিকাতা কমলালয়’ থেকে একাংশ 
তুলে দিচ্ছি : “iq, প্র, মহাশয় এই কালকাতায় ভাগ্যবান লোকের বাটীতে 
দিগের cane অবগত হইয়াছি যে বাবংসকল নানা জাতীয় ভাষার উত্তম২ 


কাঁরয়া কেতাব সাজাইয়া রাখতে 
র A করেন এক শত বংসরেও কেহ বোধ কাঁরিতে 
পারেন না যে এই কেতাবে 


কাহারও হস্তস্পর্শ হইয অন্য পরের হস্ত 
দেওয়া দলে থাকুক জেলদুগর ভিন্ন বাবুও স্বয়ং কখন হস্ত দেন নাই এবং 
কোন কালেও দিবেন এমত কথাও শুনা যায় না... 1? 


তিনি বোট আপিসের মাৰি হলেন, এক সারিকা পর অলস 
যেরূপ বিদ্যা তাহা পূৰ্ব্বে লিখিয়াছি ত 


S5 
এ ব্যন্তি a গার কৰ্ম্ম < তাহাতে লে 
য়া য়া খা আছে, যে 
এ ব্যন্তি মাঝি বড় ভাল TAT এক্ষণে বৃদ্ধ হ 


হইতে ছাড়াইল, কর্তা জিজ্ঞাসা সা কারিলেন 
চাকর ছলে, মূনসী কহেন উহ আছে আপ 
জা হিলের হা বে আগনি দেখিবার চান তো 


পরদিবস বাব;দিগের পাঠ আরম্ভ হুইল। ত a বাঁকা কা m 
মধোই প্রায় করিমা সমাপ্তি কাঁরলেন, গোলেস্জ বে ০০7 মর 
ইংরাজী পড়িবার নিমিত্ত বাকারা স্বয়ং চেষ্টক হইলেন বত ZUM MET 
বংসর হইয়াছে, Serre কাহার নিকটে পড়বেন ইহার চেষ্টার কথন £ 
regat, ডিকরস, ফালস ইত্যাদি সাহেবের Pes seta, ৮) ত 
বাবাদগের কেহ ভালমতে বূঝাইতে mss p panne 
ভবানাচরণের মৃত্যুর পর 'সমাচার চান্দিকা'র সম্পাদক s 
রাজকৃষ্ণ। কিন্তু তখন ‘সংবাদ প্রভাকর' ‘সংবাদ "te sess হাতার পো 


| 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৫৭ 


আবির্ভাবের ফলে ‘সমাচার চান্দ্রকা'র আর সোদন নেই। রাজকৃষ্ণ খণভারে 
দেউলে হয়ে গেলেন। সমাচার চীন্দ্রকা'র স্বত্ব কিনে নিলেন ভগবতীচরণ 
চট্টোপাধ্যায় | 

সামায়কপত্ৰ সম্পর্কে নতুন আইন জার হল ১৮২৩ সালে। সেই আইনের 
ফলে গ্বত্থাধিকারা, মাদ্রাকর আর প্রকাশককে সরকারের কাছ থেকে লাইসেন্স 
নিতে হত। ১৮৩৫ সালে স্যর চার্লস মেটকাফের কৃপায় ও-আইন রাঁহত হয়ে 
গেল। 

১৮৩১ সালের ২৬-জানুআরি সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকরে'র প্রথম সংখ্যা 
প্রকাশিত হয়েছে। সম্পাদক- ঈশ্বরচন্দ্র গুপ্ত ৷ গোড়ার face পাথুরেঘাটার 
যোগেন্দ্রমোহন ঠাকুরের টাকায় চোরবাগানের একটি প্রেসে ছাপানো হত সংবাদ 
প্রভাকর"। মাসকয়েক পরে ওই ‘সংবাদ প্রভাকর' ছাপানোর জন্য ঠাকুরবাঁড়তে 
একটি প্রেস বসানো হল। 

যোগেন্দরমোহন ঠাকুরের মৃত্যুর পর দেড়ুবংসরাবাঁধ অপ্রকাশিত ছিল 
‘সংবাদ প্রভাকর'। এই র আয়ুত্কাল দীর্ঘ হলেও বাধাবিঘ্যহীন নয়। 
সাপ্তাহিক ছেড়ে পাত্রিকাটি বাৱন্তায়ক হয়েছে, বারাক থেকে দনিক। 
‘সংবাদ গ্রভাকর' বাঙলাভাষায় প্রকাশিত সর্বপ্রথম দৌনকপন্র। বাংকমচন্দ্ 
যথার্থ লিখেছেন : “সংবাদ প্রভাকর' ঈশ্বরচন্দ্র গুপ্তের আঁদ্বতীয় «le! 


প্রথম এই সাপ্তাহকখানা প্রকাশ করেন দক্ষিণানন্দন (পরে ‘দাঁক্ষণারঞ্জন) 
মুখোপাধ্যায় । দক্ষিণানন্দনের পরে ‘জ্ঞানান্বেষণে'র পাঁরচালনার ভার T 
রাসককৃষ্ণ ও মাধবচন্দ্র মাল্লক ৷ প্রথমদিকে 'জ্ঞানান্বেষণ' বেরত বাঙলাভাষায়, 
তারপর ইংরোজ-বাঙলা দু-ভাষাতেই প্রচাঁরত হতে লাগল জ্ঞানান্বেষণ’ | FSR 
কাল এই oriens বাঙলা শীবভাগের সম্পাদক ছিলেন গৌরাশত্কর তকবাগাশি। 
উদারমতাবলম্বী--এই অপরাধে তিনি সেকালের গোঁড়া হিন্দুদের কাছে বহ: 
নাত ৷ জ্ঞানান্বেষণ'কে কেন্দ্র করে দক্ষিণানন্দন ও গোঁরণীশড্করকে জড়িয়ে 
গোঁড়াদলের একজন--সম্বাদ {তমিরনাশক’ পত্রের সম্পাদক একবার লিখলেন : 
“সন ১২৩৮ সালের ৫ আষাছে জ্ঞানান্বেষণ কাগজ প্রকাশ হ্য় তাহার প্রকাশক 
Siue দক্ষিণানন্দন ঠাকুর ইনি বাব; AA TET ঠাকুরের দৌহিত্র বাঙ্গালা লেখা 
পড়া কিছুই জানেন না এবং বাঙ্গালা কথা SIRS ভাল পারেন না তাহাতে 
Le নাই অথচ বাঙ্গালা সমাচার কাগজের এঁডটর না হইলেই নয় মাতামহদত্ত 
. Saige AGS আছে তাহা তাবৎকে বাণ্ডত কাঁরয়া d কাগজের জন্য FABS 
feu. ব্যয় করেন এক জন AGA ভাট মদ্যপায়িকে পাণ্ডত জানিয়া চাকর 
রাখিয়াছেন সে নাস্তিক হিন্দুদ্বেষী কাগজ আরম্ভাবাঁধ কেবল ধা্ম্ম কবর 
দোষ আপন বাচ্ধিতে যাহা আইসে তাহাই লেখে এজন্য ভ্নলোকমার কেহ এ 
কাগজ পাঠ করেন না তথাচ কাগজ ছাপা কাঁরয়া জন কএক লোকের ত 
পাঠাইয়া দেন ৷” 

‘সংবাদপৰ্ণ'চন্দ্ৰোদয়’ পত্রিকার প্রথম সংখ্যা বোঁরয়েছে ১৮৩৫ সালের 
'জুনমাসে। প্রথমদিকে সংবাদপরণচন্ররোদ' ছিল মাসিক পত্ৰিকা, প্রতি iea 
বেখত। প্রথমে তিনবছরের আঁধককাল পর্যন্ত সম্পাদক ছিলেন হরচন্দ্র বন্দ্যো- 
. পাধ্যায়। হরচন্দ্রের পরে সম্পাদক হলেন আমড়াতলার উদয়চন্দ্র আঢ্য। তারপরের 


৬৫৮ করুণাসাগর 'বদ্যাসাগর 


সম্পাদক উদয়চন্দ্রের বড়ো ভাই Boru আঢ্য। অদ্বৈতচন্দ্রের পর 
গোঁবন্দচন্দ্র, গোঁবন্দচন্দরের পর মহেন্দ্ৰনাথ ৷ 

১৮৩৬ সালের ৯-এপ্রিল থেকে মাঁসক ছেড়ে সাপ্তাঁহকপন্র হল “সংবাদ- 
পর্ণচন্দ্রোদয়'। তারপর ১৮৪৪ সালের নভেম্বর থেকে একেবারে দৈনকপত্র। 
এই দৌনকপন্র হিসেবেই দীর্ঘ তিয়ান্তর বছর চলেছে ‘সংবাদ পৃণচিন্দ্রোদয় | 

৯৮৩৫ সালের ৮-জুন “সংবাদ পূর্ণচন্দ্রোদয়' এবজ্ঞাপন' লখেছে : 
“এতন্মহানগরীর বা অন্যান্য ভভন্নদেশীয় অখণ্ড CHUTE প্ৰচণ্ড প্রতাপান্বিত 
TIS ASS গাম্ভাৰ্য্য দ্থৈৰ্য্যবাৰ্য্যবন্ত 


অভ্তল্যৈম্বর্যান্বিত বা 


কিন্তু মু 
গৌরীশড্কর তক্বাগাীশ। ১৮৪৬ সালের ৭-এপ্রিলের ‘সম্বাদ ভাস্কর’ থেকে 
একাট “বজ্ঞাপন’ উদ্ধার sig : “সর্বসাধারণের জ্ঞপনার্থ প্রকাশ করা যাইতেছে 
যে মেং ডগলেশ সাহেব আশ্চর্য্য এক যন্তুদ্বারা ছায়া আকর্ষণ কাঁরয়া ঠিক 


একটা TS বৃক্ষ আছে ওঁ বাটীতে Be 


মুল্য ৫০ টাকা, অদ্ধ ানটের মধ্যে 
Y পাঁচ মিনিট লাগে এই অল্পক্ষণের 
পরে প্রকৃতছাব লইয়া প্ৰত্যাগমন কারতে পারেন এবং স্রশলোকাঁদগের ছাব 


, স্লীলোকদিগকে সাহেবের সাক্ষাতে আসিতে হইবেক না, 

সাহেব অন্তরে থাকিয়া ছবি করিয়া দিবেন, অত 

করণোপলক্ষে এই আশ্চর্য্য ব্যাপার দেখুন ৷” 
‘সম্বাদ ভাস্কর’ দীর্ঘায়ু পান্রকা। 
১৮৩৯ সালের ২৯-নভেম্বর 


: » কারণ ত সৰ্ব্বদাই 

যাঁহারদিগের বিছানায় এ নিন্দিত পত্র দেখিতে পাইতাম, vientos mee 
বাসতেও লঙ্জা বোধ করিতাম।...৮ | i 
প্যারাঁচাঁদ am প্রভ্ীতর সহায়তায় রামগোপাল ঘোষ Rene স্পৈকটেটর 


। 
| 
1 
i 


করুণাসাগর বিদ্যাসাগর 6৫৯ 


নামে ইংরোঁজ-বাঙলা দ্বিভাষিক মাসিকপন্ত প্রকাশ করেছেন ১৮৪২ সালের 
এপ্ৰিলে। ১৮৪২ সালের সেপ্টেম্বর থেকে 'বেঙ্গল স্পেকটেটর' পাক্ষিক হয়ে 
গেল। ১৮৪৩ সালের মার্চ থেকে হয়ে গেল সাপ্তাহক। 

১৮৪৩ সালের নভেম্বরে 'বেঙ্গল স্পেকটেটর' বন্ধ হয়ে গেল ৷ ১৮৪৩ সালের 


প্রকাশ হইতে লাগল এবং যাঁদও গ্রাহক সংখ্যা বৃদ্ধি হয় নাই এবং আয় দ্বারা 
বার নিৰ্ব্বাহ হইত না তথাচ প্রোপ্রাইটরেরা এই পত্রিকা বিশেষরপে দেশো- 
পকারিণী করণাশয়ে ১৮৪৩ সালের মার্চ মাসাবাধ সাপ্তাহিক করিলেন তাঁহারা 
AU মাস পর্যন্ত ইহা হইতে ব্যয় নিৰ্ব্বাহ হয় কি না পরীক্ষা করিতোঁছলেন 


হইত না আর যে অভিপ্ৰায় এ পত্র সৃষ্টি হয় OATS এতদ্দেশীয়ু সাধারণ লোক 
পাঠ কাঁরবে এবং সকলে নানা বিষয়ের উপর লাখে তাহা হইল না অতএব 
প্রোপাইটরেরা এতৎ পত্রের সাহায্যকাঁর গ্রাহকাদগের নিকট এবং সহকার 
সম্পাদকবর্গ সান্নধানে বিনয় পূর্বক খেদান্বিত হইয়া বিজ্ঞাপন কাঁরতেছেন যে 
আদ্যাবাঁধ এতৎ প্র প্রকাশ স্থাগত করা গেল যে সকল কারণে রাঁহত হইতেছে 
কোন উপায় দ্বারা যাঁদ তাহা পাঁরবর্ত হয় তবে আহমাদ ANS TRES 


অক্ষয়কুমার দত্ত ও প্রসন্নচন্দ্র ঘোষ "ীবদ্যাদর্শন' নামে একখানা মাসিকগনত 
প্রকাশ করেছেন ১৮৪২ সালের জুন-জুলাই মাসে। প্রথম সংখ্যা ‘ 
নিবেদন করেছে : “এতৎ পত্রে এমত সকল বিষয়ের আলোচনা হইবেক, TTA 


দেশীয় কুরণীতির প্রাত AG iat হ্যা, ও প্রমাণ দর্শাইয়া তাহার বার 
চেষ্টা হইবেক ৷ তদ্ভিন্ন রূপকাদিলিখনে এক ২ প্রকার নূতন নিয়ম প্রস্তুত 
করা যাইবেক ৷...” 

শবদ্যাদর্শনে'র sus ছয়টি সংখ্যা বোরয়োছল। 

SHAY সভা’ থেকে ‘তত্ত্ববোধিনী AGH? নামে একখানা মাঁসকপন্তর 
প্রকাশিত হয়েছে ১৮৪৩ সালের ১৬-আগস্ট। 'তত্ববোধনী পাঁত্ৰকা’ প্রকাশের 
তাৎপর্য কী? সৌবষয়ে প্রথম সংখ্যা ‘তত্ত্ববোধিনী পান্রকা" নিবেদন করেছে: 

“্তত্ববোধনী সভার অনেক সভ্য পরস্পর দূর দুর IAT প্রযনস্ত সভার 
সমুদয় উপাস্থিত কাৰ্য্য সর্বদা জ্ঞাত হইতে পারেন না, সন্তরাং রহ্মজ্ঞানের 
অনশীলনা এবং উন্নাত কিপ্রকার হইবেক? অতৃএব তাহারাঁদগের এসকল 
বিষয়ের অবগাঁতর জন্য এই পান্রকাতে সভার প্রচালত কাৰ্য্য বিষয়ক বিবরণ 
প্রচার হইবেক। 

অনেক সভ্য দূরদেশ বশতঃ শরীরগত অসুস্থতা হেতু বা কোন FA 
ক্রমে অথবা অন্য কোন দৈব বিপাকে ব্ৰহ্মসমাজে উপস্থিত হইতে অশন্ত হয়েন 
বিশেষতঃ তাঁহারাদগের নিমিত্তে US সমাজের ব্যাখ্যান সময়ে সময়ে এই 
পালকাতে প্রকঁটিত হইবেক ৷ 


৫৬০ করুণাসাগর 1বদ্যাসাগর 
^ 

মহাত্মা AS রাজা রামমোহন রায় কর্তৃক ব্ৰহ্মজ্ঞান বিষয়ে যে সকল গ্রন্থ 
প্রস্তুত হইয়াছিল তাহা এইক্ষণে সাধারণের অপ্রাপ্ত হইয়াছে এবং অনেকে তাহার 
মৰ্ম্ম জানিতে বাসনা করেন, অতএব সেই সকল গ্রন্থ এবং অন্য যে কোন গ্রন্থ; 
যাহাতে ব্ুন্গজ্ঞানের প্রসঙ্গ আছে তাহা এই পাত্রকাতে উদ্ধৃত হইবেক। 

WAS উপাসনার প্রকার এবং তাঁহার স্বরূপ লক্ষণ জ্ঞাপনার্থে এবং 
সব্বোপাসনা হইতে পরব্রন্মের উপাসনা সর্বোৎকৃষ্ট হইয়াছে ইহা জানাইবার 
নিমিত্তে আমারাদগের শাস্ত্রের সার wa সংগৃহীত হইবেক। 1বাচন্ন শান্তর 
মহিমা জ্ঞাপনার্থে AS বস্তুর বর্ণনা এবং অনন্ত বিশ্বের আশ্চর্য্য কৌশল 
প্রকাশিত হইবেক। 

কুকৰ্ম্ম হইতে নিবন্ত হইবার চেষ্টা না থাকলে ব্ৰহ্মজ্ঞানে প্রবৃত্ত হয় না, 
অতএব যাহাতে লোকের কুকৰ্ম্ম হইতে faqs থাকবার চেষ্টা হয় এবং মন 

Td হয় এমত সকল উপদেশ প্রদত্ত হইবেক | 

রক সম্বাদ পত্রে পরমার্থ ঘাঁটত রচনা প্রকাশের প্রথা না থাকাতে 

অনেক জ্ঞান ব্যান্ড আপনারাদগের আঁভলাষত রচনা প্রকাশ কাঁরতে অশন্ত 
ছিলেন, অতএব এই পাত্রকা প্রকাশ হইয়া তাঁহারাদগের সে 1খন্নতা এইক্ণে 

ত্ত হইল, এবং সর্ব সাধারণ সমীপে মনোগত জ্ঞান আলোকের প্রকাশ 
হইবার লক্ষণ উপায় হইল। 

এই অমূল্য পাত্রিকা তাহার চিরজীবন এক বংসর কাল পৰ্য্যন্ত ats মাসের 
প্রথম দিবসে উদিত হইয়া তত্ত্ববোধিনী সভার সভ্যাদগের এবং তাহারাঁদগের 
বন্ধগগণের মনোরঞ্জন কাঁরবেন ৷ যাঁদ তাহারাদগের স্নেহের দ্বারা এই পাকার 
পরমায়; বৃদ্ধ হয় ত্বে তৎকালে ইহার সমাচার দেওয়া যাইবেক ৷” 

‘তত্ত্ববোধিনী পাতরকা'র প্রথম বারো বছরের সম্পাদক অক্ষয়কুমার দত্ত। 

O অক্ষয়কুমার দত্ত বিদ্যাসাগর-যুগের লেখক। Tam বিদ্যাসাগরের প্রথম 
গ্ৰন্থ প্রকাশিত হওয়ার আগে অক্ষয়কুমারের দু-খানা পন্স্তক-পন্ন্দতকা 
প্রকাশিত হয়েছে : ‘ভূগোল’ আর 'গ্রীযুন্ত ডোঁবড হেয়ার সাহেবের নাম স্মরণাৰ্থ 
তৃতীয় সাম্বংসারক সভার বনস্তৃতা।’ 


১৮৪১ সালে প্রকাশিত 'ভূগোলে'র ভূমিকায় অক্ষয়কুমার দত্ত {লিখেছেন : 
“এই CSS প্রস্তুত, হইয়া উপায়াভাবে কিয়ংকাল অপ্রকাটত ছল, পরে 
তত্ত্ববোধিনী সভা বিশেষরুপে স্ুপ্রসন্না হইয়া স্বীয় চিত্রব্যয় দ্বারা ইহাকে 
ত করত যে প্রকার কৃপা বিতরণ কারলেন, তাহাতে সাহস Meas 
কহিতে পারি, যে US সভার এরূপ অনুগ্ৰহ না হইলে এই প:স্তক সাধারণ 
সমীপে কদাচ এরুপে উাঁদত হইত না, অতএব চিত্তমধ্যে এই অতুল উপকারকে 
i জাগর-ক MAT তাহার কৃপা মূল্যে বিরত থাকলাম ৷” 
১৮৪৫ সালে প্রকাশিত 


নদ; কালেজ, তাহা স্থাপনের মহলাধার 
ব্যস্ত করিবেন যে ATS ডোঁবড হেয়ার 
কারবার জন্য প্রথম যত্ববান্‌ কোন্‌ FAL }- ডোঁবড 
হেয়ার সাহেব। উপদেশ দ্বারা চিকিৎসা বিদ্যা বিস্তার জন্য মহোৎসাহী কোন 
aA ?_ডেবিড হেয়ার সাহেব। অশেষ মঙ্গলের কারণ যে মনুদ্রাযন্্র তাহার 
দ্বাধীনতা স্থাপনে উদ্‌যোগণী কোন্‌ মহাত্মা--ডোঁবড হেয়ার সাহেব। এই রূপে 
এদেশের জ্ঞান বাঁদ্ধর কারণ সন্ধান জন্য যে প্রশ্ন করা যায়, সেই প্রশ্নের 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৬১ 


উত্তরেই ভ র বিদ্যা রূপ বৃক্ষমূলে হেয়ার সাহেবকে বীজ রূপে 
দৃষ্টি করা যায়। তিনি আমারদিগকে হাঁরক দেন নাই, স্বর্ণ দেন নাই, রজতও 
দান করেন নাই, কিন্তু তাহার অপেক্ষা সহস্র WATS গুণ মুল্যবান 
বিদ্যার প্রদান করিয়াছেন ৷” 

তারপর ১৮৪৭ সালের এপ্রিলে প্রকাশিত হল বিদ্যাসাগরের ‘বেতাল 
পণ্চাবংশাতি' : “কালেজ আক্‌ ফোর্ট উইলিয়ম নামক বিদ্যালয়ের অধ্যক্ষ ARS 
মেজর fa. টি. মার্শাল মহোদয়ের আদেশে প্রসিদ্ধ হিন্দী পুস্তক অনবসারে 
tates কাঁলকাতা Ao পি. এস. ডি. রোজারিও কোম্পানির মন্ৰাযন্যে 
প্রকাশিত সংবং 3300!" 

বিদ্যাসাগরের ‘বেতাল AGRATE মূলত ছাত্রপাঠ্য। 

গোড়ার দিকে বিদ্যাসাগরের ‘বেতাল পণ্টাবংশাঁত'র আদর হোক বা না 
হোক, পরে এই বই ASA আদৃত হয়োছল। সেকালে অনেকে 
বিদ্যাসাগরের ‘বেতাল AVIATOR অনেক অংশ মুখস্থ করে রাখতেন।২২ 

বিদ্যাসাগরের ‘বেতাল পণ বিংশাঁত' প্রকাশের প্রায় একযুগ পরে দীনবন্ধু 
মিত্রের 'নলদর্পণ' প্রকাশিত হয়েছে। দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের 
একটি সংলাপ থেকে এই ধারণা প্রশ্রয় পায় যে এককালে গ্রামের মেয়েদের 
কাছেও বিদ্যাসাগরের ‘বেতাল পণ্টাবংশাত' সমাদর পেয়েছে। 'নীলদর্পণে'র 
সৈরন্ধণ সরলতাকে বলেছে-ছোট বউ বাঁসস, আমি আসি, বিদ্যাসাগরের 
বেতাল শুনবো P? 


৩৬ 


বাইশ 


বাঙলা, হিন্দী ও সংস্কৃতে বিদ্যাসাগর সাকুল্যে বারোখানা বই সম্পাদনা 
করেছেন ৷ বাঙলা-_ অন্নদামঙ্গল । হন্দী- বৈতাল- 


4 
বংশম; Ora s সব্বদিশনিসংগ্রহঃ; শিশুপালবধ ; কুমারসম্ভব ; 


নগরের রাজবাটীর মলপুস্তক দ্টে পারশোধিত”) দু- 


*-খণ্ডে প্রকাশিত হয়েছে। 
ভারতচন্দু গরের প্রিয় কাব। কৃষ্ণকমল ভ বলেছেন : 
গর ভারতচন্দ্রের বাঙ্গালা রচনা আঁতশয় পছন্দ কারতেন।...আম 


SCHRITT সরকার লিখেছেন : “ভারতচনদের পর দাশরখি রায়, ঈশ্বর 
The ও রাসকচন্দ্ রায় খাঁটি বাঙ্গালী কাব বালয়া বিদ্যাসা z 
উন ছিলেন। ঈশ্বরচন্দ্ের সঙ্গে তাঁহার কোন কোন বিষয়ে, বিন যেন 1বধবা- 
বিবাহ সম্বন্ধে মতের মল 


! E প্রকৃত বাঙ্গালা 
বালয়া শ্রদ্ধা কাঁর তেন* : পরন্তু 


তন। মহাশয়ের মৃত্যুর পর রাসকচন্দ্র একবার 
আসিয়া ৷ না অনেক বাৱ বন্ধ রাসিকচন্দ্ৰের মুখে অনেক ব্‌ 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৬৩ 


সাগরের গুণগাঁরমা ও বান্ধববাৎসল্য স্মরণ কাঁরয়া {তান কেবলমাত্র অশ্ৰ:- 
বিসঙ্জন কাঁরঃ 4 বসকচন্দ্র বালয়াছিলেন, “যখন বিদ্যাসাগর নাই, তখন 
আমিও আর নাই। আম জীবন্মৃত হইয়া রাঁহলাম।” বিদ্যাসাগর মহাশয়ের 
মৃত্যুর বৎসর দুই পর রাঁসকচন্দ্র মানবলীলা সংবরণ করেন | সহৃদয় RATTA 
সুদারুূণ শোক অনেকটা রাঁসকচন্দ্রের মৃত্যুর কারণ হইয়াছিল ৷”* 

স্বসম্পাদিত হিন্দী 'বৈতাল-পচ্চীসীর ভূমিকায় বিদ্যাসাগর, ১৮৫২ সালের 
১৫-জান আর, লিখেছেন : 

« * . [n bringing out the edition now presented to the 
public, the Original Text of 1805 and the Agra Edition of 
1843, have been carefully collated. "The former has been 
generally adhered to : but the latter, though sometimes inferior 
in accuracy, has been occasionally followed in instances where 
it appeared judiciously modernised in its style of expression and 
orthography- The correct Sanskrit forms of the proper names, 
as far as they can be traced, have been inserted in the places 
where they occur, at the foot of the page. Some do not admit 
of Sanskrit equivalents ; and it is evident that the Translators 
were not particular in this point, and adopted popular epithets 
at their own pleasure.” i 

১৮৫৩ সালের জুন মাসে প্রকাশিত স্বসম্পাঁদত 'রঘুবংশে'র শবজ্ঞাপনে' 
বিদ্যাসাগর “লিখেছেন : [eun দিবস হইল সংস্কৃতাবিদ্যালয়ের অধ্যাপক aw 
গারশচন্দ্র বিদ্যারত্ন মল্লিনাথপ্রণত সঞ্জীবনীনামক AT ITA টকা সমেত SN. 
বংশ মুদ্রিত করিয়াছেন। এই মহাকাব্য যেরুপে ম্দাদ্রত হওয়া আবশ্যক 
বিদ্যার ভট্রচার্যেযর ey ও পাঁরশ্রমে তাহাই হইয়াছে; তথাপি পুত 
কাঁরতে উদ্যত র তাৎপর্যয এই যে সটীক xus গ্রন্থ যে মূল্যে frets 
হইতেছে সেই মূল্যে ক্রয় করিয়া অধ্যয়ন করিতে ত পারে সংস্কৃতবিদ্যালয়ের ছাত্র- 
দিগের অনেকেরই এরুপ অবস্থা নহে। এই নামত্ত মূল মাত্র fae হইল। 
আর যাঁদও এই সংস্কৃতভাষার ALLA মহাকাব্যের আদ অবাঁধ অন্ত পৰ্য্যন্ত 
সব্বাংশই HARTA তথাপি কোন কোন অংশ ও কোন কোন শ্লোক এরূপ 
আছে যে ছাত্রাদগের অধ্যয়নযোগ্য নহে। এই ‘নিমিত্ত সেই সমস্ত বর্জনীয় 
অংশ ও বৰ্জনীয় শ্লোক পাঁরত্যন্ত হইয়াছে। রঘুবংশ যে প্রণালীতে S 
হইল কুমারসন্ভব, [িরাতার্জনীয়, শিশপালবধ, নৈষধচাঁরত egies সেই 
প্রণালীতে মুদ্রিত হইবেক ৷” 

বিদ্যাসাগরের সম্পাদনায় শকরাতাজ্জ্ধনীয়ম প্রকাশিত হয়েছে ১৮৫৩ 


লেখেনাঁন ৷ 

স্বসম্পাঁদত 'সর্বদর্শনসংগ্রহে'র ভূমিকায় বিদ্যাসাগর, ১৮৫৮ সালের ২০ 
জান আর, লিখেছেন : 

“The Sarvadarsanasamgraha is a work by Madhavacharya, 
the well-known scholiast of the Vedas. It contains short 
notices of all the systems of Indian philosophy, and as such 
is very valuable. It is natural to suppose that every Indian 


৫৬৪ করুণাসাগর 1বদ্যাসাগর 


Sanskrit scholar would have 
so much importance. 


ountry are probably not even aware of 
its existence. If not printed now, the Sarvadarsanasamgraha 
would, in all probability, share the common fate of many other 
valuable relics of Sanskrit learning. To preserve the work from 
destruction I proposed to the Asiatic Society of Bengal to 
edit the work for them if they would undertake to print it. 
My offer was kindly accepted, and the work, under their 
pices, is printed and published. . . > 
১৮৫৭ সালে বিদ্যাসাগরের সম্পাদনায় 1শশ:পালবধ’ প্রকাশিত হয়েছে। 
১৮৬১ সালে 'বদ্যাসাগরের সম্পাদনায় 'কুমারসন্ভব' প্রকাশিত হয়েছে। 
১৮৬২ সালে বিদ্যাসাগরের সম্পাদনায় 'কাদম্বরী" প্রকাশিত হয়েছে। 
১৮৬৯ সালে প্রকাশিত স্বসম্পাদত 'মেঘদূতের* ‘বিজ্ঞাপনে’ 
: “sive বৎসর অতাঁত হইল, কি মতা, বারাণসী ও smi 
R 
ya ORS মাজনাথকৃতসপ্জনীবনীটনকাসাহত মুদ্রিত হইয় 
ও কালকাতাস্থ সংস্কৃত কালেজের পুস্তকালয়া তি হস্তালাখত এক 
চার পুস্তকের মেলন কাঁরয়া এই APSF sime হইল। melee oe 


aus- 


থল প্রকৃত অবস্থায় উপনীত হইয়া 
বোধ হয় না। কতিপয় স্থল নিতান্ত অশন্ধ ও অসংলগ্ন 


বিদ্যাসাগরের 'মেঘদূত' সংস্করণ সম্পর্কে একটি বলবার মতো খবর. 
আছে। 


'মেঘদুতে'র মধ্যে জুড়ে দিয়েছে  কালিদাসের নামে চালিয়ে দিয়ে" কেট লিখে 
বিদ্যাসাগরের তি করণ বেরোনোর প্রায় পঞ্চাশ বছর পরের কথা। 
কাম্মীরে eal পথ পাওয়া গেল। e ন 
বল্লভদেবের খানা আছে সেই পথতে ৷ সাগরের 
'মেঘদূতে'র যে-কাঁট pep. ee. দেখা গেল, "বিদ্যাসাগরের 


; 5 গরের বিচার ভুল ie 
স্বসম্পাদিত উত্তরচারতে'র বিজ্ঞাপনে’ 
নভেম্বর, লিখেছেন: "ap Te পূৰ্বে দু xui সালের ১০- 


* বিহার সরকার লিখেছেন : একদিন মেঘদূতের স্বরচিত 
বিদ্যাসাগর) কবর দোহিয়েব টন এস চিত টাকা ছোয়া, ভিনি 


ওরে 
সংস্কৃত লিখেছি তো” (বহারীলাল সরকার: বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, Seks 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৬৫ 


করেন। CRI, এই সংস্করণ প্রচারিত হইল। চাঁল্লশ বংসর পূর্বে 
রাজকীয় শিক্ষাসমাজের আদেশে ও অর্থব্যয়ে, উত্তরচাঁরত সর্বপ্রথম মদত হয়। 
কাঁলকাতাস্থ সংস্কৃতাবদ্যালয়ের সাহত্যশাস্ত্রের প্রথম অধ্যাপক Psu 
জয়গোপাল তর্কালঙ্কার মহাশয়ের fase তদীর অগ্রজ রঘত্তম শিরোমণি 
মহাশরের হস্তালিখত যে প্তক ছিল, প্রথমম্বীদ্রত পুস্তক এ TLPSCSd 
প্রাতকীতি। আট বংসর অতাঁত হইল, উল্লাখত 'বদ্যালয়ের তদানীন্তন অধ্যক্ষ 
সংস্কৃতাবিদ্যানুরাগী BAS ই, বি. কাউএল মহোদয়ের উদ্যোগে ও অর্থ ব্যয়ে, 
এ বিদ্যালয়ের অলঙ্কারশাস্ত্রের COA অধ্যাপক পজ্যপাদ প্রেমচন্দ্র তক- 
বাগীশ মহাশয়, প্রথমম্দাদ্রত OF ও হস্তালাখত অপর ASOT 
অবলম্বন করিয়া, সংক্ষিপ্ত টীকা সহিত, এই নাটক দ্ৰিতীয়বার মুদ্রিত করেন। 
wwe; বিজ্ঞাপনে নিদ্দিষ্ট আছে, এ হস্তালাখত ASSIA একখান 
বারাণসী হইতে সংগৃহীত, দ্বিতীয় খাঁন বিজয়নগর হইতে আঁধগত | উাল্লাখত 
ame AOS ও অপর দুই খানি হস্তালিখিত পনস্তক অবলম্বন LTS, 
এই সংস্করণ সম্পাদিত হইল ৷...” 

C. IL Tawney উত্তররামচারতে'র ইংরোঁজ অনুবাদ করেছেন। Se 
SAAN ভূমিকায় টান সাহেব, ১৮৭১ সালের ডিসেম্বরে, [লিখেছেন : 

«^7. The text followed in the translation is that published 
at Caleutta in 1862. An attempt has been made to furnish in 
notes a translation of the principal various readings of Pandit 
I. C. Vidyáságara's edition, which became known to the Tran- 
slator when his work was almost completed." 

১৮৭৪ সালে এই remeras দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল; দ্বিতীয় 


সংস্করণের ভূমিকায় টান সাহেব লিখেছেন : 
“In the present edition the text of Pandit Isvara Chandra 


Vidyáságara has been carefully followed, and the translation 
is generally based upon his explanations." 

১৮৭১ সালের জুন মাসে প্রকাশিত স্বসম্পাদত 'আভিজ্ঞানশকুন্তলমে র 
শবজ্ঞপনে" বিদ্যাসাগর লিখেছেন : “এ দেশে উত্তরপাশ্চম অণ্ডলের প্রচালত 
পুস্তকের প্রচার নাই। Setar পৃ্তকের প্রেরণের নিমিত্ত, আমি বারাণসী- 
নিবাসী এক আত্মীয়ের নিকট প্রার্থনা করিয়াছিলাম়। এই প্রার্থনা কলবতন হয় 
নাই। এ বিষয়ে অন্যান্য চেষ্টা কাঁরয়াও, কৃতকাৰ্য্য হইতে পাঁর নাই। ফলতঃ 
প.্তকপ্রাপ্তি বিষয়ে প্রথমতঃ বিলক্ষণ অসুবিধা ঘটিয়াছল। পরে, আদি, 


নগরণীর আঁধবাসী শ্লীয্যত বাব, হাঁরশ্চন্দ্রের সাহত আমার আলাপ হয়। এই 
মহোদয়, দয়া কিয়া, স্বীয় POSE হইতে, আমায় তিনখানি মুল, একখানি 
টকা, ও তিনখানি প্রাকৃতাবকাত 'দিয়াছলেন। অনন্তর, কলিকাতা TT - 
বিদ্যালয়ের তাৎকালিক অধ্যক্ষ, শ্রীফৃত বাব; প্রসন্ন কুমার সব্ব্ণীধকারীর উদ্যোগে, 
বারাণসীসংস্কৃতাবদ্যালয় হইতেও, দুইখান মুল আমার হস্তগত হয়। এই 
পাঁচখানি মূল, একখানি টীকা, ও Sata প্রাকৃতাবকৃতি অবলম্বন RES 
আঁভিজ্ঞানশকুল্তলের সংস্করণকার্য্য সম্পাদিত হইয়াছে ৷...” 

১৮৮৩ সালে প্রকাশিত স্বসম্পাদিত হুর্ষচারতে'র 1বজ্ঞাপনে’ বিদ্যাসাগর 


লিখেছেন : 


"M করুণাসাগর বিদ্যাসাগর 


"xis কাদন্বরীরচাঁরতা মহাকাবি বাণভট্রের প্রণীত । উভয় গ্রন্থই 
এক কাঁবর লেখনীর মুখ হইতে বানর্গত, এক প্রণালতে রচিত, এবং উভয়ই 
অসম্পূর্ণ অবস্থায় অবাস্থিত। এ তিন বিষয়ে উভয় গ্রন্থের কোনও বৈলক্ষণ্য 
নাই; কিন্তু, উৎকর্ষ RIA, পরস্পর তুলনা কাঁরলে, অনেক বৈলক্ষণ্য লাক্ষত 
হইবেক ৷ কাদম্বরীর চমৎকারতা ও মনোহারতা হর্ষচারতে ভূর পাঁরমাণে 


ন AT অপেক্ষা অনেক অংশে নিকৃষ্ট কাব্য ৷ 
কাদম্বৱ অপেক্ষা নিকৃষ্ট বটে, কিন্তু উহা যে এক প্ৰশংসনীয় গ্ৰন্থ, সে বিষয়ে 
সংশয় নাই ৷ প্রথম ও দ্বিতীয় উচ্ছৰাসে যেরূপ wes 


ন রুপ TO হইতেছে, তদন:সারে ZT- 
DIAS বাণভট্রে প্রথম কাব্য ৷ 
বাণভট্ট xls নামে গদ্য গ্রন্থ লিখিয়াছিলেন, ইহা আমি পূর্বে অবগত 
না। দ্বাদশ বৎসর আঁতক্রান্ত 


» আমার পরম বন্ধু, প্রাসদ্ধ 
চাকৎস্ক, অধুনা লোকান্তরবাসা হারাধন বিদ্যার মহাশয় 
কিছু দন অবস্থাত কাঁররাছলেন। তথা হইতে প্রত্যাগত হইয়া, তান 
আমাকে, এক খানি পুস্তক দেখাইয়া, কহিলেন, শ্ৰীযুত শেষ শাম্মী নায়ে একটি 
পণ্ডিত, পঢরস্কারলাভের প্রত্যাশায়, আমার নিকট এই 


: আমার পুস্তক খানি Tracer | 

um নাম pis ; বাণভট্টপ্রণীত ৷ বাণভট্টপ্রণীত, এই কথা শ্যানয়া 
, যার পর ত ’ এবং পু q we 

টি বু RU এবং পন্রস্কারদানের অঙ্গীকার 


TN 
z অপ কাব্য হস্তগত হওয়াতে, আমি, কাল- 
বিলম্ব না কাযা, নিরতিশয় আহন্াদিত চিত্তে 


à z i আগ্রহ সহকারে, 

মুদ্রিত কারতে আরম্ভ কাঁরলাম। ni 
[কল্তু, অল্প দিনেই বুঝিতে ত পারলাম LAF মাত্র POR অবলম্বন কারিয়া 
রত মুদ্রিত করি ঢ় 


"সম্যক, UH হইবার সম্ভাবনা নাই। ফলকথা cn 
এত স্থল অশুদ্ধ ও অসংলগ্ন প্রত p so 
সাহায্য না পাইলে, ubi 


কায সমস্ত অৰ্গত হইয়া, তিনি ey কেৰ ন 

য়া, র দেশ 

কিয়া হা দেন রুপে ভিন পক ই হইতে ই খানি 

কারয়া.' হৰ্য'চরিতের মন্দ্ৰাংকনকাৰ্যেয পুনরায় প্রবৃত্ত হই। লে, আম, 
এক্ষণে, frs ois মুদ্রিত হই i 


আমার স্পষ্ট বোধ হইতেছে, পস্তকের ত বদ আপাত হর নাই। 
হিয়া গেল। PA. ভাগ পর্যন্ত ম:দ্রিত হইলে, আমি রত হইয়া, পূনরায় 

হযরতের ময্রাচ্কনকার্যয হইতে বির হইবার স্বল্প করিয়া T 

পারিলাম না। অনুরোধকার যর 

চরিতের ম্‌দ্রাৎ্কনকার্য্য হইতে, কোনও মতে, 
লক্ষণীয়, স্বসম্পাদিত একাধিক সংস্কৃত গ্রন্থের ভূমিকা বিদ্যাসাগর ' 


করুণাসাগর 1বদ্যাসাগর ৫৬৭ 


বাঙলাভাষায় লিখেছেন | 
কে একজন ভদ্রলোক সংস্কৃত রচনা লিখে বিদ্যাসাগরকে দেখাতে এসেছেন। 


বিদ্যাসাগর দেখে দিলেন, সংশোধন করে face | চমংকৃত হয়ে ভদ্রলোক 

বললেন-আপান এমন সুন্দর সংস্কৃত লেখেন, তবে আপান যেসব সংস্কৃত 

গ্ৰন্থ মুদ্রিত করেছেন, তার মুখবন্ধে বা বিজ্ঞাপনে বাঙলা লেখেন কেন? 
'বদ্যাসাগর সহাস্যে বললেন_ সংস্কৃত ভাষায় ব্যুপাত্ত থাকলেও Tau 


Seer কৃষ্কমল ভট্টাচার্য বলেছেন : “তানি (বিদ্যাসাগর) বাঁলতেন যে, 
একালে প্রকৃত সংস্কৃত লেখা অসম্ভব, যাহা লেখা যায় সবই গোঁজামিল 
একানে নে হয় যে, ইদানীং যত লোক সংস্কৃত রচনা করিয়াছেন, তন্মধ্যে বিদ্যা 
সাগরের রচনাই সর্বোৎকৃষ্ট; {তান উত্তরচারত', ‘শকুন্তলা’ ও 'খজন্পাঠ' 
তৃতীয় ভাগের টগীকায় স্থলে স্থলে যতাকাণ্ডং সংস্কৃত াখয়াছেন। তাহা আঁত 


সুন্দর, এমন কি প্রাচীন সংস্কৃতের ন্যায় বোধ c 
প্রসঙ্গত উল্লেখযোগ্য, একটি বেনামী রচনায় 1বদ্যাসাগর fলখেছেন : 


“এক্ষণে যান যত বড় পাঁণ্ডত হউন, কেহই APSA সংস্কৃত লাখতে 
পারেন না। সং ত াখিতে গেলে, নানা প্রকারে ভুল BA! অতএব, আমার 


অনিচ্ছা পূর্বক, সময়ে সময়ে, সংস্কৃত লিখতে হয়৷ তংকালে, অনেক ভাবিয়া 
চিন্তিয়া লিখি, মনে কাঁর ভুল নাই; কিন্তু, কিছৰ দিন পরে, পদে পদে ভুল 


১৮৫১ সালের নভেম্বরে বেরল {বিদ্যাসাগরের ‘সংস্কৃত ব্যাকরণের 
উপব্রমাণকা'। বাঙলায় লেখা সংস্কৃত ব্যাকরণের, বই। ‘সংস্কৃত ব্যাকরণের 
উপক্রমাঁণকা' সম্পর্কে বিদ্যাসাগর লিখেছেন : «এই গ্রন্থে অল্পবয়স্ক বালক- 
উপরি? লোটা স্থলে A বিষয় সকল ETS হইয়াছে RET 
qz কিন্তু উপদেশ- 
পাঠ ক’ব সহজ সহজ সংস্কৃত গ্ৰন্থ সকল সহজে অধ্যয়ন কারবার তা 
জাল্মিবেক, সন্দেহ নাই। এবং ইহাই এই ASST প্রস্তুত করিবার মধ্য 


বিদ্যাসাগরের ব্যাকরণের উপক্লমাণকায় চমৎকৃত হয়ে একজন পণ্ডিতমশাই 
বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এলেন ৷ দেখা করে বললেন_ মশায়, আ 
TUA রেলরোড করেছেন বলে আপনাকে দেখতে এসোঁছ। রেলরোডে 
যেমন ছ-মাসের পথ ছ-দিনে যাওয়া যায় আপনার উপরুমাণকা পড়ে সেইরকম 


চাকার করেন ৷ ' 
‘ একাঁদন দেখলেন বিদ্যাসাগরের মধ্যম সহোদর 
শুনে রাজকৃফ মুগ্ধ হলেন। সংস্কৃত 


&৬৮ করুণাসাগর 1বদ্যাসাগর 


বিদ্যাসাগর রাজকৃষ্ণকে সংস্কৃত শেখাতে রাজি হলেন। বিদ্যাসাগর রাজ- 
কুষ্ণকে বললেন_দেখ, আম যখন মুগ্ধবোধ মুখস্থ কার, তখন ওর একবর্ণও 
বুঝতে পাঁরান, পরে বুঝোঁছ। তোমাকে মৃগ্ধবোধ মুখস্থ কারয়ে সংস্কৃত 
শেখাতে হলে এ-বয়সে সংস্কৃত শেখা দায় হবে ৷ অতএব তোমাকে একটা HLA 

য় সংস্কৃত শেখাতে হবে। 
ED AS Salle বিদায় দিলেন বিদ্যাসাগর । পরাদন 'বদ্যাসাগরের 
বাসায় এসে রাজকৃষ্ণ দেখলেন তাঁকে সহজ উপায়ে সংস্কৃত ব্যাকরণ শেখানোর 
জন্য বিদ্যাসাগর কয়েকখানা ফুলদক্যাপ কাগজে বাঙলা অক্ষরে বর্ণমালা থেকে 
ধাতু প্রত্যয়াঁদ পর্যন্ত 'মৃগ্ধবোধে'র সারাংশ লিখে রেখেছেন। উত্তরকালে 
বহারীলাল সরকার লিখেছেন : “রাজকৃষ্ণ বাব, আমাদিগকে বালয়াছেন,_ 
“ইহাই উপক্রমাঁণকা ব্যাকরণের সত্রপাত। উপক্রমণিকা ব্যাকরণের ATS 
এইখানেই তাঁহার মস্তকে প্রবেশ করে। আমি সেই ফুল্‌স্কেপ কাগজে 1লাখত 
ব্যাকরণের সারাংশ এবং তাৎকালক ব্যাপৃটিষ্ট প্রেসে TES একখানা সংস্কৃত 
গ্ৰন্থ পাঁড়তে আরম্ভ কাঁর। মাস দুই তিন পাঁড়য়া আমি ব্যাকরণের আভাস 
কতকটা আয়ত্ত কারয়া লই। তিন চার মাসের পর আমি মুগ্ধবোধ পাঁড়তে 
আরম্ভ কাঁর ৷” বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষা দিবার প্রণালপর H 


Sanskrit Grammar in Ben 


Oe গ্রন্থের প্রথম সংস্করণের ভূমিকায় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ?লখেছেন : 
“In none of the languages of the 
or dead, does Grammar 


anguage in Bengal. But the 
are not available to foreigners 


of India, by reason of its Ben- 
gali dress. Translations of it h 


ave, accordingly, been made 
into the vernaculars of some of the other provinces. , . . 
The translator, from his exp 


erience as a teacher of Sans. 
krit in the Presidency College, felt the necessity 


of enlarging 
certain parts of the work for the better comprehension of the 
learners, and he has, with the permission of the Author, made 
the necessary additions and alterations. 


They are, however, 
not radical, nor inconsistent with the general character of the 
work.” 


করুণাসাগর বিদ্যাসাগর GUS 


“খজুপাঠ' নামে একখানা সংস্কৃত বই গতিনভাগ বের করেছেন বিদ্যাসাগর । 
প্রথম ভাগ বোরয়েছে ১৮৫১ সালের নভেম্বরে। 

'খজুপাঠ, প্রথম ভাগের {বজ্ঞাপনে বিদ্যাসাগর লিখেছেন : “ফজুপাঠের 
প্রথম ভাগ প্রচারিত হইল। ইহাতে পণ্চতন্তের কয়েকটা উপাখ্যান ও মহা 
ভারতের 1কয়দংশ উদ্ধৃত করা দগয়াছে। পণ্ডতন্ত্ৰের রচনাপ্রণালী HES স্পষ্ট 
বোধ হইতেছে, ইহা অতি প্রাচীন গ্রন্থ! প্রাচীন বলিয়া ইহার রচনা অত্যন্ত 
সহজ। সংস্কৃত ভাষাতে এরুপ সহজ গ্ৰন্থ আর দৃষ্টিগোচর হয় না। এই 
নিমিত্ত, যাহারা প্রথম সংস্কৃত MISS আরম্ভ করে পণ্টতন্তর তাহাদিগের আঁত 
Sas RSS! feg মধ্যে মধ্যে অনেক দীর্ঘ সমাস আছে; অনেক অসার 
ও অসন্বদ্ধ কথা আছে; এবং কয়েকটী আঁত অশ্লীল উপাখ্যান আছে। 
অধুনাতম গ্রন্থের ন্যায়, রচনার মাধুৰ্য্য নাই; কথাযোজনার চাতুৰ্য্য নাই। 
আঁধকন্তু, লিপিকর প্রমাদ বশতঃ স্থানের স্থানের পাঠ এমত Werks 
হইয়াছে যে অর্থবোধ ও তাৎপর্য গ্রহ হওয়া দুর্ঘট। এরুপ গ্রন্থ আদ্যন্ত 
পাঠ করা অনাবশ্যক ও আঁবিধেয় বোধ হওয়াতে, করেকটা উপাখ্যান মাহ পাঁর- 
গৃহীত mue অল্পবয়স্ক বালকাঁদগের অধ্য়নোপযোগ কারবার we এ 
কয়েকটী উপাখ্যানেরও কোন কোন অংশ পাঁরবার্জত ও কোন কোন অংশ 
পারবার্তত হইল। মহাভারতেরও যে অংশ উদ্ধৃত হইয়াছে তাহারও কোন 
কোন ভাগ পারত্যাগ ও কোন কোন স্থানে পাঁরবর্ত করা গিয়াছে” 

১৮৫২ সালের মার্চে প্রকাঁশত wenns, দ্বিতীয় ভাগে'র “বজ্ঞাপনে' 
বিদ্যাসাগর {লিখেছেন : “্থাজ্‌পাঠের দ্বিতাঁয় ভাগ রামায়ণ হইতে সংগৃহীত 
হইল। রচনাগ্রণালী দুণ্টে স্পষ্ট ais জন্মে, রামায়ণ আঁত প্রাচীন গ্ৰন্থ৷ 


কাণ্ডের রচনা যেরুপ চমৎকাঁরণী ও চিত্তহারিণী অন্যান্য কাণ্ডের রচনা সেরূপ 
নহে ৷ dE TAINS wena দ্বিতীয় ভাগে অযোধ্যাকাণ্ডের কতিপয় উৎকৃষ্ট 
অংশ সঙ্কালিত হইল। সঙ্কলত অংশ সকলের কোনও কোনও ভাগ অনাবশ্যক 


১৮৫১ সালের 1ডসেম্বরে প্রকাশিত খজ.পাঠ, তৃতীয় ভাগে'র শবজ্ঞাপনে' 
বিদ্যাসাগর লিখেছেন : “খজ:পোঠের তৃতীয় ভাগ হিতোপদেশ, fas, 
মহাভারত, ভাঁটকাব্য, ধতুসংহার ও বেণীসংহার এই কয়েক গ্রন্থ হইতে সং j 


১৮৫২ সালের ৮-সেপ্টেম্বর, সংবাদ প্রভাকর' *“লিখেছে : “আমরা অবগত 
হইলাম সংস্কৃত কালেজের . সব্বাধ্যক্ষ পণ্ডিতবর গুণাকর Be ঈশ্বরচন্দ্র 
বিদ্যাসাগর মহাশয় “এসিএটিক সোসাইটীর” প্রকাশিত মাসিক পুস্তকে বেণী- 


৫৭০ করুণাসাগর বিদ্যাসাগর 


সংহার, প্রসন্ন রাঘভ, নাগানন্দ প্রভূত ছয়খানা প্রসিদ্ধ নাটক যথা নিয়মে 
ক্রমশঃ প্রকাশ কাঁরবেন। এই সমাচারে আমরা পরম সন্তুষ্ট হইলাম, কেননা 


নানা বিদ্যার সাগর বিদ্যাসাগর মহাশয় তদনুরুপ প্রশংসনীয় SAT Uma 
সর্বতোভাবেই Grae ৷” 


নকন্তু সে-কাজ সম্ভবত শেষপৰ্যন্ত হয়ে ওঠোঁন ৷ 


বেথুন সোসাইটিতে সংস্কৃত ভাষা ও সাহিত্য সম্পকে বিদ্যাসাগর বাঙলা- 
ভাবায় লেখা নিজের একটি রচনা পড়ে শোনালেন। 

১৮৫৩ সালের ১৯-ফেব্রুআরি ‘সংবাদ প্রভাকর' লিখেছে : 

“গত ১০ ফির্রআর তাঁরখে মেডিকেল কালেজের হালে বাঁটন সোসাইটির 
নিয়ামত সভা হইয়াছিল, বাবু রামগোপাল ঘোষ সভাপাঁতর আসন গ্রহণ 
করিয়াছিলেন ৷... 


d সভার শ্ৰীযুত পণ্ডিত ঈশ্বরচন্দ্র ann 


সন্তোষ প্রকাশ কাঁরয়াছেন, আগামি সভাতেও তান অপর এক প্রবন্ধ পাঠ 
কাঁরবেন এমত প্রস্তাব হইয়াছে ৷” 


১৮৫৩ সালের ১২-মার্ ‘সংবাদ প্রভাকর' “লিখেছে : « 
বৈঠকে Bs ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত বিদ্যার ভার আসক 
সন্দীপন, মুলক বঙ্গভাষায় যে এক দীর্ঘ রয় 

উত্তম হইয় : তাহাতে তিনি অসামান্য fers ও সংস্কত বিদ্যায় 
বিপুল ব্যুৎপন্ন প্রদর্শনে SU করেন নাই, যে 

উপস্থিত ছিলেন তাঁহারা সকলেই 'বদ্যাসাগর মহাশয়কে সধবাদ ome 
কারয়াছেন।...৮% 

১৮৫৩ সালের মার্চে বিদ্যাসাগরের 'সংস্কৃতভাষা ও সংস্কৃতসা হত্যশান্্ 
বিষয়ক প্রস্তাব’ নামে একটি বই বেরল। বাউলাদেশেনা, শুধু বাঙলাদেশে 
নয়_ভারতবর্ষে' সাহিত্যের ইতিহাস রচনার এই প্রথম প্রচেষ্টা ৷ 

'সং্কৃতভাষা ও সংস্কৃতসাহিত্যশাস্তাবষয়ক প্রস্তাবে'র 'উপসংহারে' fam 
সাগর লিখেছেন : 

*...অনেকে সংস্কৃত ভাষার অনুশীলন একান্ত আঁকিণ্িংকর জ্ঞান করিয়া 
থাকেন ৷ এই faire, সংস্কৃত ভাষার ফলোপধায়কতা বিষয়ে সংক্ষেপে 1কাণ্ডৎ 
বৰ্ণন করিরা প্রস্তাব সমাপন কারিব। 


er ere অনুশীলনে নানা ফল। ইয়রোপে শব্দবিদ্যার যে Rye 
শ্ৰীবৃদ্ধি হইয়াছে, সংস্কৃত ভাষার অনুশীলন তাহার মূল। Samoda 
পণ্ডিতেরা e TN দ্বারা অন্য অন্য ভাষার ober 
জ্বরূপ' নাও মন্মেদ্ভেদে সমৰ্থ’ হইয়াছেন; এবং এই ardet যে sy 
AOA আবাসস্থান, তাহাদের কে কোন শ্রেণীর আন্তগ্গত 


ত, কে কোন দেশের 
আদিম নিবাসী লোক, কে কোন প্রদেশ হইতে আ'সয়া 


কোন প্রদেশে বাস 
* উত্তরকালে কৃষ্কমল ভট্টাচার্য বলেছেন : (বিদ্যাসাগর) Bethune 
$০০ietvতে পঠিত হইবার জন্য ‘সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয় নামে একাঁট 
প্রবন্ধ বাওগালায় রচনা কারিয়াছিলেন; নিজে কতকটা তোলা বিয়া স্বয়ং à 
প্রসন্নকুমার সব্ব্বীধকারী পড়িয়াছিলেন।” (বিপিনাবহারী গুপ্ত : প্ররাতন প্রসঙ্গ 
TRING", মাঘ, ১৩২০, ^r. ৯০৯-১০।) 
জানা যাচ্ছে, কৃষ্ণকমলের এই Bie ভূল। 


E 
E 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৭১ 


কৰিয়াছে; ইত্যাদি নির্ধারণ করিতে আরম্ভ কারয়াছেন। কিন্ত, Buca 
করছেন যাবৎ সংস্কৃত ভাষার সহায়তা প্রাপ্ত হয় নাই, ততাঁদন পৰ্যন্ত এই 
সকল বিষয় অন্ধকারে আচ্ছন্ন ছিল; এই sigh ডান্তর মোক্ষমলর সংস্কৃত 
ভাষাকে সকল ভাষার ভাষা বালয়া নিৰ্দ্দেশ কীরয়াছেন। 

দ্বিতীয়তঃ, সংস্কৃত ভাষার অনুশশীলনের এক আঁত প্রধান ফল এই বে, 
ইদ্দনীন্তন কালে ভারতবর্ষে হিন্দ, বাষ্গালা প্ৰভৃতি যে সকল ভাষা করে 
ইদান্৷ "ও" লোকক ব্যবহারে প্রচলিত আছে, সে সময় আঁত হান অক 


রায়ে সংস্কৃত কথা লইয়া ও সকল ভাষায় সামবোশত না করিলে তাহাদে 
সমৃদ্ধি ও শ্ৰীবৃদ্ধি সম্পাদন করা যাইবেক না। কল্তু, সংস্কৃত ভাষায় সম্পূর্ণ 
সম; পাতি লাভ ব্যতিরেকে, তৎসম্পাদন কোনও মতে সম্ভাবিত নে 


শদলনের ফলভোগী, না হইলে, তাহাদিগের চিত্তক্ষেত্ হইতে চরপ্ররূঢ্ 
cem মলে eg হইবেক না; এবং হিন্দ, বা্গালা প্ৰভূত লন 
কুসংস্কারেক es ভাষাকে দ্ৰারম্ৰৱ:প না কাঁরলে, সর্বসাধারণের FART 
সম্পন্ন হওয়া সম্ভব নহে। সুতরাং. ইয়ুরোপীয় কোন ভাষা হইতে AAAS 
সম্পদ প্রভাত এ সকল প্ৰচালত ভাষায় সংকলিত হওয়া ST 


বিষয় তত্তদেশীয় Toca are HAT অবগত হওয়া WE! ACLS STE ন 
ও «m! NMF- 


দন রাজ রয় 3 

হইয়াছিলেন, কে কাহাকে MRA করিয়া স্বীয় ক্ষমতাতে রাজ্যাস্পদ 
অধিকার করিয়াছলেন ; এইরূপ, কেবল রাজাদগের বৃত্তান্তমান্র সঙ্কাঁলত 
হইয়াছে। যা জলে ত MARR নিতান্ত অসন্ভাক্থলে বেদ TU 
হইছে m Rie সাহিত্য edle «meu STI কাঁতরেকে, পুন 
দৰ্শন, পণ তবযয়দিগের আচার ব্যবহার ere পাঁরজ্ঞানের আর কেন 


এই সমস্ত সংস্কৃত ভাষার Wn eC | 
এক্ষণে এতন্দেশে যাঁহারা লেখা পড়ার DU রয়া থাকেন, তাঁহারা যে 


৫৭২ করুণাসাগর বিদ্যাসাগর 


প্রেমচাঁদ তকবাগাঁশের ক্লাশে অলঙ্কারের প্রশ্নোত্তরে ast ছাত্র 
কাশবাস্থতগবামত িখেছে। ছান্রটিকে তিরস্কার করলেন প্রেমচাঁদ। তারপর 
বদ্যাসাগরকে বললেন- ঈশ্বর, এইসকল ছেলের মাথা খাচ্ছ, বাঙলার সংস্কৃত 
ব্যাকরণের উপক্রমাণকা, লেখাতে এরা কিছুই শিখছে না। 
বদ্যাসাগর প্রেমচাদকে বললেন-_ভ্টাচাব মশায়! আমি ব্যাকরণকৌমুদশ 
1লখোঁছ, আর কোনো চিন্তা নেই U^ 
ব্যাকরণ কৌমুদী' নামে বাঙলাভাষায় সংস্কৃত ব্যাকরণের বই 1লখেছেন 
বিদ্যাসাগর। চারভাগে বেরিয়েছে 'ব্যাকরণ কোমদ্দী'। প্রথমভগ ও দ্বতীয়- 
ভাগ বেরিয়েছে ১৮৫৩ সালে। তৃতনয়ভাগ বেরিরেছে ১৮৫৪ সালে। চতুর্থ- 
ভাগ বেরিয়েছে ১৮৬২ দালে। চতুথ ভাগের বঞ্ঞপনে' বিদ্যাসাগর [লিখেছেন : 
“ব্যাকরণ কৌমদ্দীর শেষভাগ প্রচারিত হইল। এই ভাগে নূতন emen 
WAITS হইয়াছে। অনেকে ব্যাকরণ কৌমুদীতে সংস্কৃত সূত্ৰ দিবার নিমিত্ত 
বি অনুরোধ করেন। এ অনুরোধের তাৎপৰ্য্য এই যে বাঙ্গালা ভাষার 
ARTAS সূত্র অপেক্ষা অল্পাক্ষরগ্রাথত সংস্কৃত সুত্র অনায়াসে অভ্যাস করা ও 
AAT রাখা যাইতে প্রারে। তাঁহাদের অনুরোধ TIS বোধ হওয়াতে এই 
ভাগে সংস্কৃত সত MAATS হইল এবং এ হেতু বশতঃ পুর্ব তন ভাগেও 
GI ক্রমে এই প্রণালী অবলম্বিত হইবেক ৷ সকল সু নূতন siemens নহে 
অনেক স্থলে পাঁণানপ্রণীত সূত্র আবকল উদ্ধৃত হইয়াছে।” 
রামগতি ন্যায়রত্ন লিখেছেন : “াবদ্যাসাগর বাঙ্গালা ভাবায় সংস্কৃত 
ব্যাকরণের যে উপক্রমাণকাঁদ প্রণয়ন কারয়াছেন, তদ্ৰারা দেশমধ্যে সাধারণতঃ 
সংস্কৃত শিক্ষাবিষয়ে যুগান্তর উপস্থিত হইয়াছে, বালতে হুইবে। "LC 
অনেকদিন হইতেই ইংরোজভ য় কৃতবিদ্যাদগের মধ্যে অনেকেরই 
ন” খিতে mitema হইত, কিন্তু উহার দ্বারে যে ede fa র : 
ছিল, তাহাকে দেখিয়া কেহই নিকটেই ঘেশীসতে omaes eri বিদ্যাসাগর z 
পথ পরিষ্কার করিয়া দিয়াছেন। এক্ষণে কি 
ক কউ যে সকলোই হে বিছ ও বিধা 
সংস্কতের চচ্চা করিতেছেন, উপক্রমণিকাদ্বারা ব্যাকরণের দুগমপথ পারষ্কৃত 
হওয়াই তাহার মুলকারণ।...ফলতঃ বিদ্যাসাগরের, যদি আর কোন কাযযও না 
। র 1 
থাকিত, ‘ale উপরুমাণকাঁদ রচনাদ্বারা সংস্কৃতভাষার 
দেওয়ারুপ এ একমাত্র SIC জন্যও দেশীয় লোক দি নিকট তানি T 
কাল কৃতজ্ঞতার ভাজন হইতেন সন্দেহ নাই pase গর নিকট ভিনি চির 


আগেই বলা হয়েছে, সংস্কৃত কলেজে পড়ার য় fan 5 
অনেক রচনা fen ৷ একদিন একজন : moa. = 
থেকে অনেকগুলো রচনা পড়তে নিয়ে গেলেন। 3 দিয়ে গেলেন see 


eren মাখলেন না তিনি। বা” 3 
পর মে eer RT কিন্তু ফেরত gi LUE cc 
পরের মধ্যে বিস্তর খোজাখ্‌:জি করে বিদ্যাসাগর ছেলেবেলায় লে. 5 iss 
সংস্কৃত রচনা পেলেন; সেগুলোর সঙ্গে আপন মন্তব্য জুড়ে সা করে 


নামে একখানা বই বের করলেন ১৮৮১ সালের নভেম্বরে।" FS রচনা 


* প্রসঙ্গত উল্লেখযোগ্য, ১৮৬৬ সালের ৪-জুনের “হিন্দ্‌ পৌষ্রয়ট, 
যে, বিদ্যাসাগর লণ্ডনের সংস্কৃত ঢেক্সটস্‌ সোসাইটির সদস্য হতে Hie দানা বাচ্ছে 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৭৩ 


{বিদ্যাসাগরের 'খ্লোকমঞ্জরী' বেরল ১৮৯০ সালের মে-মাসে। ‘শ্লোক- 
মঞ্জরী'তে বিদ্যাসাগর সাকুল্যে দুশো-তেরোটি উদ্ভট শ্লোক সংকলন করেছেন ৷ 

অনেক আগেই বলা হয়েছে, WA তকবাগীশের কাছে বিদ্যাসাগর 
সংস্কৃত কলেজে ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে পড়েছেন ১৮২৯ সালের জুন 
থেকে ১৮৩৩ সালের জানুজাঁর পৰ্যন্ত৷ 

উত্তরকালে 1বদ্য৷সাগর লিখেছেন: 

“পূজাপাদ (AT) তকবাগীশ মহাশয়, শের ছয় মাস, দৈনান্দন 
অধ্যাপনাকার্যয সমাপ্ত হইলে পর, প্রত্যহ, এক একাট উদ্ভট শ্লোক লেখাইয়া, 
তাহার অর্থ বুঝাইয়া দিতেন। এ শ্লোকাঁট কণ্ঠস্থ কাঁরয়া, আমাদিগকে, পর 
দন, তাঁহার সমক্ষে, উহার URIS ও ব্যাখ্যা করিতে Bw! যদি আবৃত্ত বা 
ব্যাখ্যায় কোনও aiea লক্ষিত হইত, তান তাহার সংশোধন করিয়া দিতেন। 
এই রূপে, ছয় মাস, আমরা প্রত্যহ এক একটি উদ্ভট শ্লোক FOI 
কারয়াহিলাম। 
উদ্ভটম্লোকশিক্ষা বিষয়ে আমার সাঁবশেষ আঁভানবেশ দোঁখয়া, Tien? 
তকবাগীশ মহাশয় সাতিশর FYI হ aise! আম সাহিত্যশ্রেণীতে 
প্রাবন্ট হইবার পর, তানি আমায় বালয়া দিয়াছিলেন, প্রত্যহ না পার, মধ্যে NOT 
আমার নিকটে আসিয়া, উদ্ভট শ্লোক {লাখিয়া লইয়া যাইবে। তদীয় এই 
সদয় আদেশ অনুসারে, সাহিত্যশ্ৰেণীতে অধ্যয়নকালে, মধ্যে মধ্যে তাঁহার নিকটে 
‘গয়া, উদ্ভট শ্লোক লিখিয়া আনিতাম ৷ এইর:পে, দয়াময় তর্কবাগীশ মহাশয়ের 
প্রসাদে, দুই শতের অধিক শ্লোক ARIS হইয়াছল। এতদ্ব্যাতারন্ত, পরম 
পূজ্যপাদ পিত্দেবের ও অন্যান্য TSA নিকট হইতে, ক্রমে SO প্রায় তিন শত 
শ্লোকের সংগ্রহ কারঃ yess 

উদ্ভট শ্লোক কাকে বলে? বিদ্যাসাগর {লিখেছেন : * ৷ 
নহে, উহারাই উদ্ভট শব্দে নাদ্দ্টি হইয়া থাকে৷” 


'খ্লোকমঞ্জরী'র পার র কয়ে র 
কোনো-কোনো শ্লোকে বিদ্যাসাগর পাদটীকা যোগ 


করেছেন। কোটি” শ্লোকের তেব wi কুচাবেতৌ নিয়তং vedic et! 
॥) বিদ্যাসাগর কৃত পাদটীকা উদ্ধৃত 


কার : 
«এই শ্লোক সংক্রান্ত কিংবদন্তী সংক্ষেপে faf হইতেছে। 

কালদাসের আরাধনায় প্রসন্ন হইয়া, সরস্বতী দেবী তাঁহার A 
আবির্ভূত হইলে, প্রভূত ভন্তিযোগ সহকারে বারংবার প্রণাম ও প্রদাক্ষিণ কারা, 
কালিদাস সরস্বতণ দেবার বর্ণনা কাঁরলেন। এই বর্ণনা আরাধ্য দেবতার বর্ণনার 
অন্যযায়নী হয় নাই; সামান্য নায়িকার বর্ণনা যে প্রণানীতে প্রণীত হইয়া থাকে, 
Sree হইয়াছিল। এজন্য সরস্বতী দেবা সাতিশয় অসন্তোষপ্ৰদৰ্শ ন পু 


বললেন, তুমি, সামান্য নায়িকার ন্যায় বৰ্ণনা করিয়া, আমার অবমাননা করলে। 
এই অপরাধে, সামান্য নায়িকার হস্তে তোমার প্রাণান্ত ঘাঁটবেক। 


রাজা তার রাঁক্ষতা এক বারবানতা ছিল। রাজপ্রাসাদে এই বার- 

র সুখ, , ও আধিপত্যের সীমা ছিল না। কালিদাস তাহার 
নিরাতশয় প্রণয়ভাজন ছিলেন; প্রত্যহ, গোপনে তাহার ভবনে পিয়া, আমোদ 
করিতেন। এক দিন, তিনি তাহার সহিত আমোদ কাঁরতেছেন, এমন সময়ে রাজা 


বারবাঁনতার আবাসে উপস্থিত হইলেন। তদীয় আগমনবার্তা শ্রবণে, কালিদাস 


৫৭৪ করুণাসাগর বিদ্যাসাগর 


€ বারবাঁনতা উভয়ে ভয়ে আঁভভূত ও যৎপরোনাস্তি ব্যাতব্যস্ত 
উপায়ান্তর দেখিতে না পাইয়া, অবশেষে কালিদাস AST গহে লুকাইয়া 
রাঁহলেন। 

কির ক্ষণ পরে রাজা বারবাঁনতার নিকটে উপস্থিত হইলে, উভয়ে, একাসনে 
আসান হইয়া, ইন্টালাপ করতে লাগিলেন। রাজা, বারবানতার স্তনে হস্তাপণ 


“তব তন্বি কুচাবেতৌ নিয়তং চক্রবার্তুনৌ”। 


MAPS স্তনবর্ণনা শ্রবণাববরে প্রবিষ্ট শত, কালিদাস, এককালে বাহ্য- 
জ্ঞানশন্য হইয়া, এ বর্ণনার সমর্থ নার্থে বাঁলিলেন, 


“আসমদদ্রকরগ্রাহী ভবান্‌ যন্ত্র করপ্রদঃ”। 


মাত, ত ও WW ess হইলেন, 
এবং এ স্থানে কাঁলদাসের গাঁতাবা ধ আছে, ইহা বুঝতে ত পাঁরিয়া, ভয়ানক 
ATA আবৰ্ভাব বশতঃ 


a রবানতার উপর বংপরোনা্তি qp ও ' অসন্তুণ্ট 
Efi আজ অবাধ আমি তোমার সংস্রবত্যাগ কারলাম, তাহাকে এই কথা বাড 
চালরা গেলেন্‌। কালিদাসের eus বিমশ্যকারিতার জন্যে, আম 
হই, প্রসাদ বাত হইলাম, এই ভাবিয়া, কোষে অন e Gee 

য় e মস্তকচ্ছেদন 2 2 
সরদ্বতীর অভিসম্পাতবাক্য সব্বতোভাবে কাযে "ORG অ (হি রাগে, 
APS পেয়োছিলেন। বদ্যা- 
না চারশো-আটটি শ্লোক আছে 'ভুগোলখগোল- 


রাজনারায়ণ বসু বকা চু অনেক AS অথবা RTT | 


শান্ত নাই, তানি যাহা লিখিয়াছেন, ক টে ud ula 

, : অনুবাদ মাত্র, faa 

য়াছেন RR হিত্যবিষয়ক প্ৰস্তাব এবং শুক Te elem 
» D 


ও পারিমাজ্জন-কার্য্য সম্পাদন 1 বঙ্গভাষা তাঁহার নিকটে অশেষ 
কৃতজ্ঞতা-খাণে বদ্ধ আছে poo শট 

একটা গল্প আছে। 

কফনগরের রাজবাড়িতে শাদ্রের কী একটা বিষয় নিয়ে 


S | 
বিচারের সিদ্ধান্ত একজন স্কুলের পণ্ডিত বাউলায় লিখলেন। ই on, 
শুনে একজন অধ্যাপক অবজ্ঞা করে 


সাগরা বাঙলা হয়েছে! এ যে অনায়াসে বোঝা যায়! 
অধ্যাপক মশাই মিথ্যে বলেননি। বিদ্যাসাগরের বাঙলা সাঁত্যই 


চেয়ে সহজ। সহজ এবং TT । 


Ye TT sy ET TET CNET CEU ৯.৯ ংি৯+ 


ERTAINA বিদ্যাসাগর ৫৭৫ 


রবীন্দ্রনাথ লিখেছেন: 

“বিদ্যাসাগর বাংলাভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তৎপূর্বে বাংলায় 
গদ্যসাহিত্যের সূচনা হইয়াছল, কিন্তু তিনিই সর্বপ্রথমে বাংলা গদ্যে কলা- 
CAAA অবতারণা করেন। ভাষা যে কেবল ভাবের একটা আধারমান্র নহে, 
তাহার মধ্যে যেন তেন প্রকারেণ কতকগুলা বন্তব্য বিষয় পারিয়া দিলেই যে 
কৰ্ত'ব্যসমাপন হয় না, বিদ্যাসাগর TRON তাহাই প্রমাণ করিয়াছিলেন। 
তিনি দেখাইয়াছলেন যে, যতটুকু WI, তাহা সরল করিয়া, সনন্দৱ করিয়া 
এবং সুশৃঙ্খল করিয়া BE করিতে হইবে ৷... 

বাংলাভাষাকে পূব্রচালিত অনাবশাক সমাসাড়ম্বরভার হইতে মুক্ত করিয়া, 
তাহার পদগ্লির মধ্যে অংশযোজনার সুনিয়ম স্থাপন করিয়া, বিদ্যাসাগর যে 
বাংলা গদ্যকে কেবলমাত্র সর্বপ্রকার ব্যবহার-যোগ্য করিয়াই ক্ষান্ত ছিলেন, তাহা 
নহে, তিনি তাহাকে শোভন কারবার জন্যও সর্বদা সচেষ্ট ছিলেন; গদ্যের পদ- 
গুলির মধ্যে একটা ধৰানসামঞ্জস্য স্থাপন করিয়া, তাহার গাঁতর মধ্যে একটি 
অনাতিলক্ষ্য BRATS রক্ষা কাঁরয়া, সৌম্য এবং সরল শব্দগুলি নির্বাচন কাঁরয়া 
বিদ্যাসাগর বাংলা গদ্যকে সৌন্দর্য ও পাঁরপূর্ণতা দান কারয়াছেন। গ্রাম্য 
পাশ্ডিত্য এবং গ্রাম্য বর্বরতা, উভয়ের হস্ত হইতেই উদ্ধার কাঁরয়া তান ইহাকে 
পৃথিবীর ভদ্রসভার উপযোগী আর্যভাষারূপে গঠিত কাঁরয়া গয়াছেন।”* 

ডঃ স্মুনীতিকুমার চট্টোপাধ্যায় লিখেছেন : 

“বাঙ্গালা গদ্যে প্রাতভার প্রথম স্ফুরণ- বিদ্যাসাগর । ববাভল্ন বাঙ্গালা 
শব্দের পরস্পর সমাবেশে আঁভধানগত অর্থ ব্যাতরেকেও যে আর একটস 
অবর্ণনীয় রসের সৃষ্টি হইতে পারে, এই অপূর্ব সত্য তিনিই সর্বপ্রথম মনে 
দেখাইতে সমর্থ হইয়াছেন, এবং তাহার ফলেই শতাব্দীপাদের মধ্যেই বাঙ্কমচন্দ্ 
এবং অর্ধশতাব্দীর মধ্যে রবীন্দ্রনাথের আবির্ভাব সম্ভব হইয়াছে। 

ভাষা-সম্বন্ধে বিদ্যাসাগর মহাশয় কখনও গতানুগতিক ও গ্রাচীনপল্থী 
ছিলেন না, বরং ভাষা সম্বন্ধে তাঁহাকে প্রগতিশীল বলা যাইতে পারে। সময় 
ও শিক্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে তিনি সবিধা পাইলেই ভাষার পরিবর্তন 
ও মার্জনা সাধন করিতেন। তাঁহার জীবিত-কালেই তাঁহার রচিত পুস্তক- 
গুলির প্রায় প্রত্যেকটীর অনেকগুলি করিয়া সংস্করণ হয়। প্রত্যেক সংস্করণে 
তান কিছড-না-কিছ সংস্কার করিয়াছেন। তাঁহার এই সংস্কারকামী মনের 
বিশেষ পরিচয় পাওয়া যায় তাঁহার বিরাম-চিন্ব প্রয়োগের ক্রম-বাহূল্য দোঁখয়া ৷... 

গদ্য রচনার ছন্দ বিষয়ে তানই ছিলেন প্রথম দ্ৰষ্টা ও স্রষ্টা; গদ্যপাঠের 
ধ্বনিসামঞ্জস্যে যে পাঠক ও শ্রোতা আনন্দ পাইতে পারে, এই AT অনুভূতি 
তাঁহার ছিল।...বাঙ্গালা ভাষার প্ৰকৃতি সম্বন্ধে যখন কেহ চিন্তা কারবার 
ক্ষমতা পর্যন্ত অর্জন করে নাই, সেই তমসাচ্ছন্ন যুগে এ বিষয়ে তাঁহার সার্থক 
চন্তা__বাঙ্গালা ভাষার প্রকৃতি লইয়া এখন যাঁহারা গবেষণা করেন, তাঁহাদের 
প্রত্যেকেরই বিস্ময়ের উদ্রেক করে। বিদ্যাসাগর স্বয়ং যে এই পরাঁক্ষায় উত্তীর্ণ 
হইয়াছিলেন তাহার প্রমাণ_এই অন্তর্নিহিত ছন্দোগ্ণের জোরেই সে যুগের 
অসংখ্য গ্রন্থের মধ্যে তাঁহার ANAS মাত্র স্থায়ী সাহিত্যে স্থান 


| ১১১৬ 


ভাষা-সংস্কার ও বিরাম-চিহ্ন প্রয়োগ বিষয়ে বিদ্যাসাগর কী ভাবে কাজ 


৫৭৬ করুণাসাগর বিদ্যাসাগর 


করেছেন, 'বেতালপণ্টাবংশীত'র কয়েকটি সংস্করণ থেকে একই অংশ উদ্ধার 
করে তার একটি উদাহরণ : 


“কিন্তু আমি তোমাকে আসন্ন মৃত্যু হইতে বাঁচাইতোছ। যাহা কাঁহ 

হত হইয়া শ্ৰবণ কর। এবং তদন সারে কা? কারলে দার্ঘ জব হই 

বগে অখন্ড ভূমণ্ডলে একাধিপত্য কাঁরতে পারিবে তখন ভূপাত 1বাস্মত 

ও বাগ্রচিত্ত হইয়া তাহাকে ছাড়িয়া দিলেন। বক্ষও ক্ষণ মধ্যে সমরশ্রান্তি 

"fu পি বিরমাদিতাক সম্বোধন কারয়া অত উফ সে উপক্রম 
কারল।- প্রথম সংস্করণ থেকে। 


c যাহা 
অবাহিত হইয়া শ্রবণ কর। শা তদবঃসারে কাৰ্য্য কৰিলে দানে হাহ 
গি অখণ্ড ভূমণ্ডলে একাধিপত্য করতে পাঁরিবে। তখন ভূপাত ১ 
এ হে হি দিন টা পাপা 


পু এজন্য এরূপ 
বাঁলতোছ ৷ যাহা কাঁহ, অবাহত হইয়া শ্রবণ কর। সাবশেষ সমস্ত অবগত 
হইয়া, তদনুযায় কাৰ্য্য কারলে, দীর্ঘজীবী হইবে, এবং নরুদ্বেগে, অখণ্ড 
ত, একা গতা কাঁরতে ee oe ভূপাঁত, আতিশয় 

উৎকণ্ঠিত বন্ষের বক্ষঃস্থল ত ডাখত হইলেন। যক্ষও, ক্ষণ 
সমরশ্রান্তিপরিহার পূৰ্ব্বক, বিক্রমাদত্যকে সম্বোধিয়া, তদীয় জীবন sted 
"LP TSS তাঁহার গোচর কাঁরতে আরম্ভ FET 


সংস্করণ থেকে। 
এই TOFS উল্লেখ করে ডঃ সু চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন 
“বাঙ্গালা গদ্যের এই ধ্বনি-প্রকৃতি ৷ সম্বন্ধে ভিনি Como ধারে-ধীরে কি 
ভাবে সচেতন হইয়া উঠিয়াছেন, এইরুপ নানা 'দমচ্টান্ত "€ দ্বারা তাহা দেখানো 
সইতে পানে। এই ভাষা চর বিকাশ লাভ কমা মেষ বলা, তা দেখানো 
কতকগ্যাল বেনামী as Pw . 
১৮৪৮ সালে বেরল গরের Waa ইতিহাস দ্বিতীয় > 
এই বই সম্পর্কে বিদ্যাসাগর Ten লিখেছেন: f T 


“বাঙ্গালার ইতিহাসের দ্বিতীয় ভাগ, Ape 
ইজ্গৱেজ een শেষ নয় অধ্যার অব শীত মা" 
ভাবিকল অন্‌বাদ নহে। কোনও কোনও অংশ, অনাবশ্যক 


এই পূস্তকে, অতি দ;রাচার নবাব সিরাজ উদ্দৌলার ৰ 
অবধি, Stee Be লার্ড' উইলিয়ম বেণ্টিক মহোদয়ের জা আঁধকারসমাস্তি 
বৃত্তান্ত বর্ণিত আছে৷...” 

বিদ্যাসাগরের 'বাঙ্গালার হাতিহাসে'র ইংরেজি অনুবাদ (“a 01056 
translation of ISHWAR CHANDRA SHARMA’S 


কক শিলা রা সা CPP 


মালী 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৭৭ 


version of that portion of MARSHMAN’S HISTORY OF 
BENGAL, which comprizes the rise and progress of the British 
Dominion, with notes and observations") করেছেন মেজর fe. 1ট. 
sm! ১৮৫০ সালে প্রকাশিত হয়েছে। ইংরোজ অনুবাদের নাম : 
A Guide to Bengal. 

১৮৪৯ সালের সেপ্টেম্বরে 'জীবনচারত' নামে বিদ্যাসাগরের আরেকখানা 
বই বেরল। বইখানা ইংরেজি থেকে বাঙলায় অনুবাদ করেছেন বিদ্যাসাগর | 
এই বই সম্পর্কে তান লিখেছেন : “বাঙ্গালায় ইঞ্গরেজীর আঁবকল অনুবাদ 
করা অত্যন্ত দুরূহ কৰ্ম্ম; ভাষাদ্বয়ের রীতি ও রচনাপ্রণালণ পরস্পর নিতান্ত 
বিপরীত; এই নিমিত্ত, অনুবাদক অত্যন্ত সাবধান ও যত্নবান হইলেও অন্য 
বাত গ্রন্থে রীতিবৈলক্ষণ্য, অর্থপ্রতীতির ব্যাতক্রম ও মূলার্থের বৈকল্য ঘাঁটয়া 
থাকে। আমি এ সমস্ত দোষ আঁতক্লম করিবার আশয়ে অনেক স্থলে আঁবকল 
অনুবাদ কার নাই... ৷? * 

বিদ্যাসাগরের 'জীবনচারতে' কোপার্নকস, গাঁলালয়, নিউটন, হর্শেল, 
গ্রোশ্যস্‌, লিনিয়স্‌, ডুবাল, CH ও জোন্সের চাঁরতকথা ATT | 
লক্ষণীয়, সকলেই বিদেশী ৷ 

'জীবনচারতে'র জন্য বিদ্যাসাগর AST ইংরোজ শব্দের বাউলা পাঁরভাষা 
রচনা করেছেন। কয়েকাঁট উদাহরণ : 


1১০৪০০--অংশ, অক্ষাংশ; 
Perverted— অযথাভূত : 
1)15০০৮০7৮--আঁবাঁক্কয়া : 
Botany— উাঁদ্ভদাঁবদ্যা : 
Colonial—eপানবোেশক ; 
Monument— কত স্তম্ভ; 
Heraldry— কুলাদর্শ; 
Prejudice— কুসংস্কার ; 
Centre— কেন্দ্র; 
Research— গবেষণা ; 
Planetary Nebulae—পরহন'হারকা ; 
Biographer— চারতাখ্যায়ক; 
1১105০007-_চিন্রশালকা; 
Milky way-ছায়াপথ: 
National Law— জাতীয় বিধান; 
Astronomy— জ্যোতাবদ্যা; 
Numismatics—ট৬কাঁবজ্ঞান ; 
Telescope— Waa hee ; 
01705 _দৃন্টাবজ্ঞান ; 
Mineralogy—ধ্াত্বদ্যা ; 
Astrology— নক্ষত্রবিদ্যা ; 
Equator— নাড়ীমণন্ডল, বিষুবরেখা ; 
Natural Law— নৈসার্গক বিধান; 
৩৭ 


৫৭৮ করন্ণাসাগর বিদ্যাসাগর 


Natural Philosophy— পদাৰ্থবিদ্যা; 
Perspective—পাঁরপ্রোক্ষত ; 
Ticket— প্রবোশকা; 
Reflecting Telescope—2nfz দূরবীক্ষণ; 
Metaphysics— মনোবিজ্ঞান; 
445 মেরুদণ্ড; 
17940 রঙ্গভূবি; 
Revolution— রাজাবগ্লব ; 
Report— বিজ্ঞাপনী ; 
University— বিশ্বাবদ্যালয় ; 
€90000)- শতাব্দী | 


এই শব্দমালা বিষয়ে বিদ্যাসাগর 1লখেছেন : “ইউরোপণয় পদার্থীবদ্যা ও 
অন্যান্য বিদ্যা সংক্রান্ত অনেক কথার বাঙ্গলা ভাষায় অসঙ্গাঁত আছে; 3 
অসংগতি পররণার্থে কোন কোন স্থানে দুরূহ সংস্কৃত শব্দ প্রয়োগ ও স্থান 
নানু আধ নুন 
শব্দ সংকলন কাঁরতে হইয়াছে... । “তু সংকালত শব্দ সকল বিশদ্ধ ও 
© হইয়াছে ক না সে বিষয়ে আম অপারতৃপ্ত রাঁহলাম।» 
'জাবনচারতে'র দ্বিতীয়বারের “বজ্ঞাপনে’ বিদ্যাসাগর লিখেছেন : 
CASTA কাঁরয়াছলাম আর কখন ইঙ্গরেজী পুস্তকের অনুবাদ কাঁরব না 
এবং এই StS "p XS PRA না। এবং এই নিমিত্ত বাঙ্গলায় এক 
TN জীবনচাঁরত পুস্তক সৃঙ্কলন কারবার বাসনা ও উদ্যোগ রয়াছলাম। 
কিন্তু গত TÈ বংসর কাল বিষরান্তরে একান্ত ব্যাপৃত হইয়া এমত অহনা 
AE হইয়াছি যে সে বাসনা সম্পন্ন করিতে পার নাই এবং GAT সম্পন্ন কারে 
পারিব এমন সম্ভাবনাও নাই।” 
গরের 'বোধোদয়' বেরয় ১৮৫১ সালের এপ্রলে। 'বোধোদয়ে'র 
সালাত হইল, প্তকাবশেষের অননবাদ নহে। যে করটি বিষয় খিত হই 
বোধ কৰি, তৎপাঠে অমূলক কাল্পিত গল্পের পাঠ অপেক্ষা, আঁধকতর উপকার 


বলেন, বিদ্যাসাগর ছেলেদের জন্য এমন 
কেন বেইতা সব কথাই এতে আছে, কেবল ঈশ্বর বিষয়ে কোনো কথা নেই, 
কেন নেই? 
বিদ্যাসাগর একট; হেসে বললেন-যাঁরা তোমার কাছে ওকথা বলেন তাঁদের 
বলো, এবার যে 'বোধোদয়' ছাপা হবে তাতে ঈশ্বরের কথা থাকবে।১৮ . 
পরে বিদ্যাসাগর 'বোধোদয়ে ঈশ্বরের কথা লিখেছেন, 'ঈমবর' নাম 'দয়ে 
ead বিদ্যাসাগরের সেই ঈম্বর' নামের রচনাটি 'বোধোদর' থেকে তুলে 


বর কি চেতন, কি অচেতন, কি উদ্ভিদ, সমস্ত পদার্থের sd 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৭৯ 


কারিয়াছেন। এ নিমিত্ত, ঈশ্বরকে AIVTST বলে। ঈশ্বর নিরাকার চৈতন্য- 
স্বরূপ তাহাকে কেহ দেখিতে পায় না; কিন্তু তিনি সর্বদা সব্ব বিদ্যমান 
আছেন। আমরা যাহা কারি, তিনি তাহা দেখিতে পান; আমরা যাহা মনে ভাব, 
{তান তাহা জানিতে পারেন। ঈশ্বর পরম দয়াল; তান সমস্ত জীবের 
আহারদাতা ও রক্ষাকর্তা |” 

ইন্দুনাথ বন্দ্যোপাধ্যায় রংগব্যঙ্গে THES ৷ বাভ্কমচন্দ্র একবার বলেছেন 
“ইন্দ্রনাথ আমাদের সাহ্ত্য-আকাশের Halley's Comet, যখন ফুটিয়া উঠে, 
তখন উহার প্রভায় দশাঁদক্‌ আলোকিত হইয়া উঠে। পরন্তু সবাই উহাকে 
দেখলে ভয় পায়। কে জানে, কাহার কোন অন্ধকার কোণাঁট উহার ACRA 
দে লাকে প্রোজ্জৰল হইয়া উঠিবে, আর UL লোকে তাহা দেখিয়া হাসবে 
ও হাত-তাল দিবে ৷” 

এই ইন্দ্ৰনাথের সঙ্গে একদিন বিদ্যাসাগরের দেখা। বয়সে ইন্দ্রনাথ TI- 
সাগরের চেয়ে প্রায় তিরিশ বছরের ছোটো। বিদ্যাসাগর হেসে বললেন--ইন্দির, 
তুই তো আমাকে নিয়ে কোনোরকম পরিহাস কাঁরসান। আমি কারণ ঠাওরে 


ইন্দ্রনাথ সহাস্যে বললেন যখন GAAS পেলাম, তখন করব। 
fau পরেই বঙ্গবাসীতে “ACG মৃতে”র ব্যাখ্যা বেরল, বোধোদয়ের 


ভূধর চট্টোপাধ্যায়ের মারফৎ ইন্দ্রনাথকে আশীর্বাদ করে পাঠালেন 
শবদ্যাসাগর। আর ইন্দ্রনাথ বললেন-_এতাঁদন পরে আমার একটা রঙ্গ করা 


'নগীঁতবোধ' নামে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের একখানা প্রবন্ধের বই বেরল 
১৮৫১ সালের জুলাই মাসে । ‘নণাঁতবোধে'র “বিজ্ঞাপনে' রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় 


আদ্যোপান্ত ং qz $ M GE $ 
i FS মুদ্রিত ও প্রচারিত কারলাম। এ স্থলে ইহাও 
উল্লেখ করা আবশ্যক যে, তিনিই প্রথমে এই পুস্তক লিখিতে আরম্ভ করেন। 


উল্লেখ কা প্ৰতি ব্যবহার, পরিবারের প্রতি ব্যবহার, প্রধান ও নিকৃষ্ট ae 
ব্যবহার, পরিশ্রম, স্বাঁচন্তা ও স্বাবলম্বন, প্রত্যুৎপন্নমাতিত্ব, বিনয়, এই কয়েকটি 


তাঁহার রচনা ৷” 
‘নীতি «^ থেকে বিদ্যাসাগরের পবনয়' নামে একাট রচনা তুলে দাচ্ছি: 
“যাদি কেহ আপাঁন আপনার প্রশংসা করে, {কংবা আপনার কথা আঁধক 
কাঁরয়া বলে অথবা কোন রূপে ইহা ব্যস্ত করে যে, সে আপনি আপনাকে 72 
জ্ঞান করে, তাহা হইলে, সে নিঃসন্দেহ উপহাসাস্পদ হয়। আমাদগের 


৫৮০ করুণাসাগর বিদ্যাসাগর 


আপনাকে সামান্য জ্ঞান করা উচিত, এবং লোকেও যেন বুঝতে পারে যে আমরা 
আপনাকে সামান্য জ্ঞান কার ৷ আর অন্যে যখন আমাদের প্রশংসা করে, তৎকালে 
বিনীত হওয়া FSG! ইহা আত যথাৰ্থ কথা যে বিনয় সদ্গুণের শোভা 
সম্পাদন করে, কিন্তু যথার্থ সদ্‌গুণও আত্মশলাঘাসহকৃত হইলে সকলের ঘণ্ণত 
হয়। আর আমাদিগের যে সকল 'বদ্যা, গুণ, অথবা পদ নাই, যাঁদ আমরা উহা 
আছে বাঁলয়া লোকের নিকট ভান কাঁর, তাহা হইলে, আমাদিগকে আরও 
উপহাসাস্পদ হইতে হয়। যেহেতু আমাদের এ সকল ভান অমূলক বালিয়া 
লোকে অনায়াসে বাঁঝতে পারে। লোক নির্গূণ ব্যান্তকে যত অবজ্ঞা ও ঘৃণা 
করে, oR হইয়া গুণ আছে বাঁলয়া ভানকারী ব্যান্তকে তাহা অপেক্ষা আঁধক 
অবজ্ঞা ও অধিক ঘৃণা করে। . 

অনেকের ARA রোগ আছে যে, আপনার 1সদ্ধান্তকে অখণ্ডনীয় ও অন্যের 
সিদ্ধান্তকে তুচ্ছ জ্ঞান করে। এই মহৎ রোগের প্রতীকারে সবত্ব হওয়া আত 
কর্তব্য। আমরা অপাঁসদ্ধান্ত বোধ কাঁরলেও তাহাদের সিদ্ধান্ত বস্তুতঃ TAS 
হইতে পারে; আর আমাদগের সিদ্ধান্ত আমরা অভ্ৰান্ত বোধ কারলেও বাস্তাঁবক 
ভ্রমাত্মক হইবার আটক 1ক ৷ সকলেরই 'বশেষ "বিশেষ মত আছে, এবং সকলেই 
আপন আপন মত SEIS বোধ কাঁরতে পারে। অতএব সকলেরই মত ভ্রাঁল্ত- 


১৮৫৪ সালের ১৫-সেপ্টেম্বর ‘সংবাদ প্রভাকর' গলখেছে : র 
ERS ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে কয়েকখানি পুস্তক প্রকটন কাঁরয়াছেন, 


র র বের রর শিকুন্তলাঃ 
কে বিদ্যাসাগর লিখেছেন : “ভারতবর্ষের ui কাব ears 
প্রণীত আঁভ তল সংস্কৃত ভাষায় সর্বোৎকৃষ্ট নাটক। এই পুস্তকে 
সেই সর্বোৎকৃষ্ট নাটকের উপাখ্যানভাগ সঙ্কলিত হইল...” 

শকুন্তলা’ থেকে একাট অংশ তুলে faite : 


“আঁত পর্ব কালে, ভারতবর্ষে দুজ্মন্ত নামে সম্রাট ছিলেন। তানি, 
একদা, বহুতর সৈন্য সামন্ত সমাভব্যাহারে i $ 


র, মুগয়ায় গিয়াছিলেন। এক দন, 
বর, SETA বনমধ্যেশ্রমণ কৰিতে 'করিতে, এক হাঁরণশিশুকে লক্ষ্য 
পা Mi শরসন্ধান কারিলেন। হারণাশশ7, xl আঁভসান্ধি 
বুঝিতে পারিয়া, ভয়ে, দত বেগে, পলাইতে আরম্ভ কাঁরল। রাজা রথা- 
রোহণে ছিলেন, সারা জা দিলেন 5 


নাজ! P, বধ কাঁরবেন না, বধ কারবেন না। সারাথ, শুনিয়া, 
অবলোকন কাঁরয়া wise মহারাজ! দুই তপস্বী এই মগের প্রাণবধ ঝাঁরতে 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৮১ 


facad কাঁরতেছেন। রাজা? তপস্বীর উল্লেখশ্ৰবণমান্ন, আঁতমান্র ব্যস্ত হইয়া, 
সারাথকে কাঁহলেন, ত্বরায় APT সংযত FIA রথের বেগসংবরণ কর। AATA, 
যে আজ্ঞা মহারাজ বলয়া, রাশ্ম সংযত কাঁরল ৷ 

এই অবকাশে, তপস্বীরা, রথের সান্নাহত হইয়া, কাঁহতে লাগলেন, 
মহারাজ! এ আশ্ৰমম্‌গ, বধ কাঁরবেন না। আপনকার বাণ আঁত wre] ও 


শাকুন্তলায় বর্ণনা স্থান পায়।ন। 
মহাকাব কালদাসের প্রীত বিদ্যাসাগরের বিপুল শ্রদ্ধা। বিদ্যাসাগরের 


{গয়াছেন ৷ বোধ হয়, কোনও দেশের কোনও কাব, আমাদের কালিদাসের ন্যায়, 
সকল বিষয়ে সমান সৌভাগ্যশালী ও ক্ষমতাপন্ন ছিলেন না। 


সম্বন্ধে তাঁহার (বিদ্যাসাগরের) সাঁহত আলাপ করতে । 1বদ্যাসাগর 
সে ভাহার (বদ eg শকতি বে কাহারও অপেক্ষা হাঁদ 
একথা একেবারেই স্বীকার কাঁরতে চাহতেন T” 


কাব হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় শেক্সপীয়রের প্রশস্তি করে ধলখেছেন : 
“ভারতের কালিদাস, জগতের তুঁম’--অৰ্থাৎ, কালিদাস কেবলমান্র ভারতের 


কাঁরয়ে দিয়েছেন বিদ্যাসাগরকে। শবনে শবদ্যাসাগর রাগ করে বললেন_হেম- 

বাবুর একথা বলবার আধকার নেই ৷ সে তো সংস্কৃত জানে ATS 
প্রসঙ্গত উল্লেখযোগ্য, শেক্সপীয়র সম্পর্কে Sawyer ীলখেছেন : 
এসেক্সপীর, পয্ন্রিশখাঁনি নাটক রচনা কাঁরয়া, শবধ্বাবখ্যাত ও চিরস্মরণীয় 
1 বুচনাকৌশলের 


পরাকান্ঠা প্রদার্শত হইয়াছে। GOATS , তান চাঁরখাঁন খণ্ড কাব্য ও 
BoP ক্ষুদ্ৰ কাব্য রচনা । অনেকে বলেন, তান যে কেবল 
ইংলণ্ডের আঁদ্বত কাব ছিলেন, ew নহে; এ পৰ্যন্ত ভূমণ্ডলে TU 

AGS হইয়াছেন, কেহই তাঁহার সমকক্ষ TAT এই সিদ্ধান্ত sere বা 
পক্ষপাতাববাঁজ্জত কি না মাদংশ তাদ্বচারে প্রবৃত্ত হওয়া [নিরব হু: 


প্রগলভতাগ্রদর্শন ma 

হয় হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় লিখেছেন : “্বাল্যাবধি আমি ইংরেজী ভাষা অভ্যাস 
কাঁরয়া আসিতোঁছ, এবং সংস্কৃত ভাষা অবগত নাহ... ৷” (হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় : বত্রসংহার 
কাব্য, বঙ্গণয়-সাহিত্য-পারষৎ, কলকাতা, ১৩৬০ বঙ্গাব্দ, পৃ. ৩1) 


৫৮২ করহণাসাগর বিদ্যাসাগর 


বিদ্যাসাগর শেক্সপীয়রের অনুরাগনী ছিলেন, এ সত্যে সন্দেহ নেই | 
বিদ্যাসাগরের মুখে শেক্পপীয়রের আবৃত্তি শুনে অনেকে মুগ্ধ হয়েছেন। 

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন : “সুপ্রসিদ্ধ *প্যারীচরণ সরকার 
মহাশয় বদ্যাসাগর মহাশয়ের পরম বন্ধু ছিলেন ৷ যাহারা weston eren cd 
আবদ্ধ হইয়া toate তাঁহার কার্যকলাপের সাঁহত ex যোগ রাখিয়া 
চলিয়াছেন, সরকার মহাশয় তাঁহাদের মধ্যে এক জন। প্যারীবাবূর সদর TA 


বৈঠকখানা ঘরে সৰ্ব্বদাই বিদ্যাসাগর মহাশয় প্রভৃতির সমাগমে মজালস হইত 


একাঁদনকার এরুপ মজলিসে Torta বালক বালিকাগণের শিক্ষা লাভের 
সদায় সম্বন্ধে কথাবার্তা উঠে। সৌদ্নকার বৈঠকের কথাবার্তায় Pat হয় 
যে, প্যারীচরণ সরকার মহাশয় ইংরাজী বর্ণমালা হইতে আরম্ভ কাঁরয়া বালক- 
দিগের প্রথম পাঠ্য কতকগ্ীল ইংরাজন পুস্তক রচনা কারবেন; আর 'বদ্যাসাগর 
মহাশয় বাঙ্গালা বর্ণমালা হইতে আরম্ভ কাঁরয়া বালকাঁদগের উপযোগন কতক- 


গাল বাঙ্গালা পুস্তক রচনা কারবেন। এইরূপ 'স্থর হওয়ার পর উভয় বন্ধু 
d Gea ভাষায় শিশুপাঠ্য গ্ৰন্থ রচনা কাঁরতে ত প্রবৃত্ত হইলেন। অনন্তর 1বদ্যা- 
সাগর মহাশয় একাঁদন বিদ্যালর 


য় পাঁরদর্শনার্থে বাঁহর হইয়া পথে MEFE 
বাঁসয়া বৰ্ণপারচয় প্রথমভাগ রচনা করেন ।৮২০ 


'বর্ণপাঁরচয়_ প্রথম ভাগ’ সম্পর্কে একই রকম বিবরণ দাখিল করেছেন 
বিহারীলাল সরকার ও সুবলচন্দ্র und 

কিন্তু নবকৃষ্ণ ঘোষ 1লিখেছেন ন: “বদ্যাসাগর মহাশয়ের জনীবনচারতগযীলতে 
Tats হইয়াছে it 


স্কুল পাঠ্য প্রাথমিক "prese লিখিবেন, এবং ক 
স্বর্গ OA TLE এবং বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপারিচয় প্রথম 
ভাগ আদি পুস্তকাবলীর র সৃষ্টি হয়। উত্ত কথোপকথনের কথা শ্রবণ কাঁরলে 
সাধারণের ধারণা জল্মিতে পারে যে প্যারীবাবুর ISAS ও বিদ্যাসাগর 
মহাশয়ের বর্ণপরিচয় প্রথম ভাগ য় 
বাস্তবিক ঘটনা কিন্তু সেরুপ নহে। বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপাঁরচয় প্রথম 
ভাগ খনীঃ ১৮৫৫ অন্দে প্রকাশিত হয়; তাহার প্রায় পাঁচবর্য পূর্বে প্যারী- 
ত করেন। di ই pee at 
+" সম্ভবতঃ "LB ১৮৫৪ অন্দে যখন প্যারীবাবু 
হেয়ারস্কুলের ge প্রাপ্ত হইয়া নবীন উদ্যমে তদশয় ফন্ট am 
Ge Be AR OAS হয়েন সেই সময়ে By রোদ হয়। 
এবং ই তদা সত্য হইলে বোধ হয় যে প্যারীবাবুর দন্টান্তে ৰা তাহির 
PARS তদ য় সোদরোপম সহদ্বর বিদ্যাসাগর মহাশয় বাঙ্গালা বর্ণ 
পরিচয়াদি চিরস্মরণীয় স্কুলপাঠ্য পুস্তক রচনাকার্ষ্যে ব্রতী হয়েন e 


"ae oras uc , 
M e: ত পারি, প্রথম ভাগের “বিজ্ঞাপনে 


ব্যঞ্জন এই পঞণ্ডাশ অক্ষরে পাঁরগাঁণত 
ছিল। কিন্তু বাঙ্গালা ভাষায় দীর্ঘ way ও Vi eure প্রয়োগ নাই; 
এই নিমিত্ত এ দুই বণ পারত্যন্ হইয়াছে। আর, সাঁবশেষ অনুধাবন কাঁয়া 
দেখিলে, অনুদ্বর ও বিসগণ স্বরবর্ণ মধ্যে পরিগাণত হইতে পারে না; এজন্য, 


করুণাসাগর বিদ্যাসাগর 6৮৩ 


à দুই বর্ণ ব্যঞ্জনবর্ণের মধ্যে পঠিত হইয়াছে। আর, SARAS ব্যঞ্জনবৰ্ণ- 
স্থলে এক স্বতন্ বৰ্ণ বলিয়া গণনা করা [গিয়াছে ড,ঢ,ষ এই তিন ব্যঞ্জনবৰ্ণ, 
স্থলে এক থবা পদের অন্তে থাকিলে, v, ঢ়, র হয়; ইহারা আঁভ্ম বৰণ 
বাঁলয়া পরিগহাঁত হইয়া থাকে। {কন্তু যখন আকার ও উচ্চারণ উভয়ের 
পরস্পর ভেদ আছে, তখন উহ্যাঁদগকে স্বতন্ত্র বর্ণ বাঁলয়া উল্লেখ করাই উচিত; 
পরা, উহারাও "qom wee বালয়া S হইয়াছে স্থলে 


“গোপাল বড় সনবো ধ। তার বাপ মা যখন যা বলেন, সে তাই করে। যা 
পার C qm, ar লায় তাই পরে, জল um, আগ n নেয়া সেৱাত 


করে না। 
গোপাল আপনার ছোট ভাই ভাঁগনীগবীলকে বড় ভাল বাসে! সে কখনও 


ডাঙ are গড়া করে না, ভাগের গায় হাত তুলে না। এ VON এ 


করে খোলবার হর বালকেয়া, খোলবার সময়, বাগড়া করে, UT TE 
করে। আর আরবান aw fme, কাহারও সহিত, বগড়া বা মাদার 


করে না। 

পাঠশালার ছুটী হইলে, বাড়ী গিয়া, গোপাল বইখানি আগে 
ভাল জায়গায় রাখিয়া দেয়; পরে, কাপড় ছাড়িয়া হাত পা মুখ ধোয়। গোপালের 
মা যা er, খাবার দেন, গোপাল ত খায়; খাইয়া, আপনার ভাগনী- 
গাল , খানিক খেলা করে। 


হওয়া উচিত।” 
বর্ণপাঁরচয়_ প্রথম ভাগে'র ‘২০ পাঠে বিদ্যাসাগর রাখালের কথা 


সকলের শেষে পাঠশালায় যায়। আর অ: ৰ য়া পাড় 
সকলের শেষে পাঠশাল হই cep বসে? বই qmm হাতে কাযা থাকে 
এক-বারও পড়ে না। 


৫৮৪ করুণাসাগর বিদ্যাসাগর 


লেখা পড়ায় রাখালের বড় অমনোযোগ ৷ সে এক fuere মন দিয়া পড়ে না; 
এবং এক দিনও ভাল পড়া বালতে পারে ATI গুরু মহাশয় যখন নূতন পড়া 
দেন, সে তাহাতে মন দের না, কেবল এদিকে ওাদকে চাহিয়া থাকে। 

খোঁলবার ছুটী হইলে, রাখাল বড় খুসী। খোলতে পাইলে, সে আর 
কিছুই চায় না। খোঁলবার সমর, সে সকলের সাঁহত ঝগড়া ও মারামাঁর করে; 


হইলে, বাড়ীতে গিয়া, রাখাল পাঁড়বার বই কোথায় ফেলে, কিছুই 
আইসে; কোনও fus পথে 


রাখালকে কেহ ভাল বাসে না। কোন বালকেরই রাখালের মত হওয়া 
উচিত নয়। যে রাখালের মত হইবে, সে লেখা পড়া 1শাখতে পারবে না” 


এই গোপাল-রাখালের কথা তুলে রবীন্দ্রনাথ 'বদ্যাসাগর-চাঁরন্র ব্যাখ্যা 


“বদ্যাসাগর তাঁহার বর্ণপারিচয় প্রথম ভাগে গোপাল নামক একটি সুবোধ 
ছেলের TORS ?দয়াছেন, তাহাকে বাপ-মায়ে যাহা বলে সে তাহাই করে। 
কিন্তু ঈশ্বরচন্দ্র নিজে যখন সেই গোপালের qum ছিলেন তখন গো 
যাইত {নো কোনো অংশে রাখালের সঙ্গেই তাঁহার আঁধকতর সাদশ্য দেখা 

ত। থা পালন করা দুরে থাক্‌, পিতা যাহা বাঁলতেন 
তাহার ঠিক উল্টা করিয়া বাঁসতেন।.” ৰ 


: বাংলাদেশে গোপালের মতো SAT ছেলের অভাব । এই 
ক্ষীণতেজ দেশে রাখাল এবং তাহার জাবনীলেখচ মার ue 


ন্তু একটা বিষয়ে ৰ aap 
ছিল না না SELLE TUM সহিত তাহার জীবনচারত-ফেব সাদৃশ্য 


3 সময় পথে খেলা করে, 1মিছামাছি দো 
য়া, সকলের শেষে পাঠশ E এ 
HR TAR যায়৷’ পকিন্তু 


কেরে র কত সুন্দর ছবি « = 
: rers, RRI সাদা কাপড়।.. কপাট | 
ডাকিতেছে। পাখী Bes) ; উ।...কপাট খোল।...কাক 
পাঁড়তেছে। ফল ঝূলিতেছে।» পাতা নাড়িতেছে। গরু চাঁরতেছে। জল 
ছেলেবেলায় রবীন্দ্রনাথ বর্ণপরিচয়- প্র ; 
তিনি সে-বইয়ের কথা ভুলতে পারেনাি। থম ভাগ’ পড়েছেন। বড়ো হয়েও 


TAT TRIN বিলত: Seat সরে গল জা aay 


ee | 


SU Uem PR 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৮৫ 


ফুরায় না, মিলটাকে লইয়া কানের CUT মনের সঞ্গে খেলা চলিতে AT 
এমান কাঁরয়া ফিরিয়া ফিরিয়া সোঁদন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল 


পাঁড়তে ও পাতা নড়তে লাগিল।”**' 
বর্ণপারচয়-প্রথম ভাগের কথায় একটা গল্প এসে যাচ্ছে। দুই বিদ্যা- 


সাগরের নামে NEPA গল্পের মতো, 


কাজকর্ম করে। জ সকলেই চন্দ্রমোহনকে খন্ব পছন্দ করেন। 
মূহূরীদের ধরাধার করে কাজের ফাঁকে চন্দ্রমোহন খান" 
p 


+ বিদ্যাসাগরের জাঁবদ্দশায় প্রকাশিত ‘বৰ্ণপারচয়, প্রথম ভাগে'র কোনো সংস্করণ 
আমি অদ্যাবধি সংগ্রহ করতে পাঁরান। দবদ্যাসাগরের মত্যুর পর প্রকাশিত 'বর্ণপারচয়, 
প্রথম ভাগের সংস্করণে ‘জল পড়ে, পাতা নড়ে' পাইনি প্রসঙ্গত উল্লেখযোগ্য, শ্রীপ্রবোধচন্দ 


সেন 1লখেছেন : 
“্রবান্দ্রনাথের প্রথম পাঠ্যপুস্তক হবার এবং চরস্মরণীয় 'কাবতা"টর জেল পড়ে, 
আঁধকারী কোন্‌ বই তা অনুসন্ধানের বিষয় 


পাতা নড়ে) উৎসস্থল হবার গৌরবের র ন্ধানের য় 
বই fel ড়) বয় বান সংস্করণে সেই গৌরব দেওয়া হয়েছে Rer UU 
প্রণীত ‘বৰ্ণ'পারিচয়’ প্রথম ভাগকে। এই পুস্তক 

পুস্তক হবার GSE সম্ভাবনা ছিল সন্দেহ নেই। 


এই পনুস্তকের বর্ণ যোজনা অংশের প্রাঃ 
এটিতে কোথাও “জল পড়ে, পাতা নড়ে” 
“কাক ডাকিতেছে। গর চাঁরতেছে” ইত্যাদি গদ্যবাকোর সঙ্গে “জল AN 
“কাক ডাকিতে are আছে। কিন্তু এদিকে ‘আদি কার প্রথম VENT অনা 


জল পড়ে হা amori বণপৱিচয়ে তথ্য ঠিক আছে, কিন্তু ছন্দ বা মিল as 
তথ্যগত মিল নেই খানি ei পড়োছলেন এবং একটি থেকে ছন্দ ও মিল, আর অপর 
লা বজ সরে নিজের অজালাৱেই ও আনি লাভা wm লাদ 
Eum ONT বোন WU পুস্তকের সহায়ো বা অন্য উপায়ে এই Sum TT 
নিয়েছিলেন অবশ দেবে Um দরকার!" (জীপৰবোধচন্দু সেন : রবান্তনাধের TET না 
ডঃ রবীন্দ্রকুমার দাশগুপ্ত ও ডঃ শাশরকুমার দাশ সম্পাদিত ‘শাঁশভূষণ স্মারক গ্ৰন্থ’, 


দিল্লী, ১৯৬৮, পৃ. ৯০২-০৩।) É 
{বিদ্যাসাগরের জীবদ্দশায় প্রকাশিত ‘বৰ্ণপারচয়, প্রথম ভাগে'র, এক কিংবা একাধিক 


র ডু’ থাকতে পারে। না থাকলেও, T 
‘জল পড়ে।...পাতা নাঁড়তেছে।-..জল পাঁড়তেছে, থেকে উত্তরকালে রবীন্দ্রনাথের ‘জল পড়ে 
রা লাজ ae, sir Spe চেনার সজা অৱ পির ও 
পাতা নাড়তে’ পারে। 


৫৮৬ করতণাসাগর ।বদ্যাসাগর 


কয়েক বাঙলা বই পড়ে ফেলল ৷ বই-টই পড়ে চন্দ্রমোহনের ইচ্ছা হল, লেখক 
হতে হবে, একখানা বই লিখে ফেলতে হবে I 

1কছ- কাগজ যোগাড় করে চন্দ্ৰমোহন একখানা খাতা বে'ধে নিল। পয়লা 
পাতার বড়ো-বড়ো অক্ষরে অ-আ লখল। পর-পর কয়েক পাতা জুড়ে নানারকম 
কারিকাঁর করল। তারপর পাতার পর পাতার দনের পর দিন লিখে যেতে 
লাগল পাড়ার যাবতীয় সংবাদ। একদিন গ্রন্থ রচনা সমাপ্ত হল। হ্যা, মলাটে 
চন্দ্রমোহনের স্বহস্তে Biss ছবিও আছে একখানা ৷ আর বইখানার নাম কী? 


খাতার যথাস্থানে চন্দ্রমোহন লিখেছে : “বর্ণপাঁরচয় প্রথম ভাগ- চন্দ্রমোহন 
বিদ্যাসাগর প্রণাত ৷” ৰ 

হঠাৎ কী করে খাতাখানা বাঁড়র কর্তাদের চোখে পড়ে গেল। হেসে আকুল 
সকলে । সকলেই এ 


TACA বসে “চন্দ্ৰমোহন বিদ্যাসাগর প্রণীত বর্ণপাঁরচয় 
প্রথমভাগ” আদ্যন্ত পড়ে ফেললেন। 


সকলেই একবাক্যে বললেন--তুই যে 
রাতারাতি বিদ্যাসাগর হয়ে গোল রে চন্দর! 


র একটা নাম আছে। সকলের মুখেই বিদ্যাসাগর 
র কবার। আমাদের এই 'বিদ্যা- 
সাগর তখন জামদারবাবর বাড়ির রান্নাঘরের ই 


va গান্বাঘরের ঠাকুর, অতএব তাকেও আসতে 
হল কলকাতায় | সেবার একটা কাণ্ড হল। 

আসল বিদ্যাসাগরের সঙ্গে জাঁমদারবাবুর চেনা-জানা আছে। সোঁদন 
বিদ্যাসাগর জাঁদারবাবুর বাড়িতে এসেছেন | জাঁমদারবাব; বাঁড়র সকলকে 
আড়ালে বললেন--আজ কেউ চন্দ্রমোহনকে “বদ্যাসাগর' বলে ডেকো না। আজ 
আসল বিদ্যাসাগর এসেছেন। খবরদার । 


কিন্তু বহুকালের অভ্যাস এক মুহুর্তে যাবার নয়। আসল 'বদ্যাসাগর 
মাঝে-যাঝে কিসফিসানি শুনছেন: বিদ্যাসাগর, ডালে নুন হয়ান কেন? 
বদ্যসাগর। চুপ, RAI ও বদ্যাসাগর, হাত চালিয়ে নাও, হাঁ করে দেখছ কি। 
চুপ, চুপ । ও বিদ্যাসাগর_-। চুপ, geri 

আসল বিদ্যাসাগর কিছুই বুঝে উঠতে রছেন না। শেষপর্যন্ত 
জমিদার কে জিজ্ঞেস করলেন--ব্যাপার কি মশাই? COPRIRE NER 

5 « তখন সহাস্যে আদ্যন্ত বললেন 'বদ্যাসাগরকে - 
সাগর হাসতে লাগলেন। ডেকে আনলেন Sal TU 


ql 
G 


চন্দ্রমোহনকে। সামনাসামান বসালেন। 
বললেন_তা বেশ হয়েছে। তুমিও র | 
তুমি আমার মিতা vite বিদ্যাসাগর, আমিও বিদ্যাসাগর ৷ 


এই ঘটনার FR অন্যরুপ বিবরণ দাখিল র 
মহাশয়দের বাটীতে যাইতেন; তাঁহাদের বাটাতে ঈদ বাধা সং 
পাচক ব্ৰাহ্মণ ছিল। ইহাকে তাঁহারা বিদ্যাসাগর বাঁলয়া ডাকিতেন। একদিন 
বিদ্যাসাগর মহাশয় তাঁহাদের বাটীতে আইসেন। বাটীর কর্তা ছেলেদের 
সাবধান করিয়া দিলেন যে ঠাকুরকে বিদ্যাসাগর বাঁলয়া ডাকিয়া ফরমায়েস 


mi তান পরদিন স্বয়ং রন্ধন কাঁরয়া ছেলেদের পাঁরতীপ্তর 


ছুট" ৷ প্রকৃত SUC z 

সাঁহত ভোজন করাইলেন। ধবদ্যাসাগর মহাশয় যখনই গসংহমহাশয়দের বাসভূ!ম, 
বোলপুর রায়পুরে যাইতেন, তখন কাঁরতেন, “আমার {মতা 
কোথায় 2২৯ 


বিদ্যাসাগরের প্রথম ভাগ অনেকক্ষণ ধরে উল্টে 
একাঁদন বলেছেন_শিশমনের AC 
ধাপে ভাষা শেখাবার চমৎকার ব্যবস্থা ৷ 
শক্ষকেরই Boe কাজ । ভাষা 
বাক্যাবন্যাস_যথাযথ এর মধ্যে করা za * 

১৮৫৫ সালের জুনে প্রকাশিত Told ভাগে'র শবজ্ঞাপনে 


বদ্যাসাগর লিখেছেন E pnt 
“্বালকাঁদগের সংযয্তবর্ণপারচয় এই পৃদ্তকের উদ্দেশ্য। সংযত দর 
ডাল দেস মগন আছে হবার নিমিত্ত প্রয়াস বন না। বৰ্ণ" 
ব গ মাত q 3 

py ৩৪ Rl ন পক্ষেরই বিলক্ষণ কষ্ট 


হইবেক, এবং 'শক্ষাবিষয়েও আনুষাঙ্গিক অনেক দোষ ঘাঁটবেক | 
বক, এবং FS SE করিতে দেলে, তু দেয়া 


কারলেন না। 
aem গেল! যত দিন বিদ্যালয়ে ছিল, ROT 


ইহাতে ভূবনের সাহস 
পাইলেই চুরি কারিত। বামে ক্রমে সে বিলক্ষণ চোর হইয়া উঁঠল। 


G৮৮ করুণাসাগর বিদ্যাসাগর 


সকলেই জানিতে পারল, ভুবন বড় চোর হইয়াছে। কাহারও কোনও দ্রব্য 
যাইত, পাছে সে কিছ চুর করে, এই ভয়ে তাহারা অত্যন্ত সতর্ক হইত, এবং 
যথোচিত পৰ্য্যন্ত কাঁরয়া, তাহাকে তাড়াইয়া দিত। 


z : : 
হইয়াছে এবং অনেকের অনেক দ্রব্য চুৰি করিয়াছে, তাহা প্রমাণ ইল | বিচে 
কর্তা ভূবনের ফাঁসির আজ্ঞা দিলেন। তখন ভুবনের চৈতন্য হইল । যে স্থানে 


তথায় লইয়া গেলে পর, ভুবন MARITAN 

কহিল, তোমরা দয়া করয়া, এ জন্মের মত, এক বার আমার SOG inr 
ভুবনের মাস এ স্থানে আন্ত হইলেন এবং ভূবনকে দেখিয়া, উল্দৈঃদ্ৰরে 

কাঁদিতে কাঁদিতে, তাহার নিকটে গেলেন। ভূবন কাঁহল 

i ৷ নিকটে এস, কানে কানে তোমায় একাঁট way femi 

মাস নিকটে গেলে পর, ভুবন তাঁহার কানের নিকটে ৰ এবং 


চুঁ কারয়াছিলাম, তুমি জানিতে ৷ সে সময়ে যাঁদ নি 
নিবারণ কারতে, তাহা হইলে আমার এ দশা ঘাটিত = SUUS 
তোমার এই পুরস্কার হইল ।৮* 


* এই রচনাটি সম্পর্কে ডঃ অসিতকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন: 


“এটিকে আমরা 
যথার্থ ছোট গল্পও বলতে গারি।...ডুবনের গল্প বিদ্যাসাগরের মৌলিক রচনা নয়। এটি 
টমাস জেমস অনূদিত AESOP'S FABLES -4a অন্তৰ্গত ‘The Thief and 
His Mothers i: 


প্রায় স্বচ্ছন্দ অন্বাদ।” (দেবকৃমার বসু ত : বিদ্যাসাগর 
; দ্বিতীয় খণ্ড : কলকাতা, ১৯৬৬, ভূমিকা পৃ, ৩৫1) 


করুণাসাগর বিদ্যাসাগর ats 


নাই; অনুসন্ধান দ্বারা জানিতে পারলেন, চিকিৎসক, একে একে, সমুদয় 
লইয়া 'গয়াছেন। 


এক দিন, চিকিৎসক বৃদ্ধাকে কহিলেন, আমার fচাকৎসায় তোমার পাড়ার 
শান্ত হইয়াছে। পড়ার শান্তি হইলে, আমায় পুরস্কার দিবে, বালয় a; 
এক্ষণে, প্রতিশ্রুত পুরস্কার দিয়া, সন্তুষ্ট করিয়া, আমায় দিদার Fal বন্ধা, 
চিকিৎসকের আচরণে, অতিশয় অসন্তুষ্ট হইয়াছিলেন; এজন্য, কোনও উত্তর 


কবিরাজ মহাশয় যাহা কহিতেছেন, তাহা যথার্থ বটে। আম 
অঙ্গীকার কারয়াছিলাম, যদি আমার BFR, TX হয়, কোনও দোষ না থাকে, 
তবে উহাকে পুরস্কার দিব। Sia কহিতেছেন, আমার bum, OWA 
Sear; কিন্তু, আমি যেরুপ দেখিতোঁছ, তাহাতে আমার চক্ষু এখনও FS 
হয় নাই। কারণ, যখন আসার চক্ষু দোষ জন্মে নাই, আমার গৃহে যে নানাবিধ 
হয় due সে সমস্ত দেখিতে পাইতাম। পরে, চ্ষুর দোষ জন্মিলে, সে সকল 
দোখতে পাই নাই ;- এখনও, সে সব দেখিতে পাইতেছি AT! ইহাতে, উহার 
চাকৎসায়, আমার চক্ষুৰ হইয়াছে, আমার সেরূপ বোধ হইতেছে না। 
এক্ষণে, আপনাদের বিচারে, যাহা কর্তব্য, হয়, করণ্ন। 
বিদায় দিলেন, এবং, যথোচিত তিরস্কার করিয়া, চাঁকৎসককে, বিচারালয় হইতে, 
চাঁলয়া যাইতে বাললেন ৷” 

কাঁদন দুঃখ করে প্রিয়নাথ RECS বললেন_দেশের 


স্বামী বিবেকানন্দ এ 
মহা দুর্গত হয়েছে, কিছ? কর্‌ রে। র পড়বার CATT একখানাও . 
^ মশায়ের তো অনেকগ্যাল বই আছে। 


নাথ বললেন__বিদ্যাসাগর যর 
১7৮ উদ্চুগলায় হেসে উঠলেন। বললেন--ঈশ্বর নিরাকার 
আঁত সুবোধ বালক"-ওতে কোন কাজ হবে না। 


র তা লিখেছেন : 
“After Ramakrishna, I follow Vidyasagar!” he (Swami 
Vivekananda) exclaimed, only two days before his death, and 
out came the oft-repeated story of the wooden sandals coming 
pitter patter with the chudder and Dhoti, into the Viceregal 
Council Chamber, and the surprised “But if you didn’t want 
me, why did you ask me to come?” of the old Pundit, when 
they remonstrated. ^ 


তেইশ 


১৮৫৬ সালের জুলাই মানে বিদ্যাসাগরের 'চারতাবলণ' বেরল। 'চারতাবলণ' 
সম্পর্কে বিদ্যাসাগর লিখেছেন : “সংক্ষেপে, সরল ভাবায়, কতকগ্াল 
মহাননুভাবের বৃত্তান্ত WAS হইল। যে সকল বৃত্তান্ত অবগত হইলে, 
বালকাঁদগের লেখা পড়ায় অনুরাগ জান্মিতে ও উৎসাহবাদ্ধ হইতে পারে, এই 
APOE তদ্রুপ বৃত্তান্ত SU সঙ্কালত হইয়াছে ৷” 
হণ্টর, Porm, উইলিয়ম হন, ওলাব, atten, জোঁভ্কল্স, উইলিয়ম গিকোর্ড, 
উহীত্কলমন, উইলিয়ম পচ্টেলস, eigen, 'প্রভো, ডান্তর এডাম, লমনসফ, 


GIGS, লঙ্গোমণ্টেস ও রেমসের RIPS বৃত্তান্ত সঙ্কাঁলত সকলেই 
বিদেশী । 


3 SOM জীবনী লেখার অনুরোধ করেছেন 
আনন্দকৃষণ TH | আনন্দকৃষ্ণের অনুরোধে দবদ্যাসাগর রাঁজ.হয়েছেন। সে-বিঘয়ে 


Z জীবনচারিত লেখার জন্য 
গরকে অনেক বই যোগাড় করে গদয়েছেন 


ছিলেন। গুণের আদর কাঁরতে কখনও কৃপণতা প্রকাশ করতে Doi m 
মহাশয়ের বিবিধ গুণের উল্লেখ stam র 1নকট 

_ পৌরুষ ও প্রতি z আখ্যায়কার বৰ্ণন কাঁরতেন। felt এই দুই 
মহাত্মার দইখানি জাবনচাঁরত লিখিবার মানস করিয়াছিলেন 


Vidyasagara’ ১৮৮৩ সালে লণ্ডন 
থেকে প্রকাশিত হয়েছে। এই বইয়ের লেখকের নাম : James Full) 
Blumhardt. 


এই বইয়ের ভূমিকায় Blumhardt লিখেছেন : 
particularly careful throughout, as far 
significations only as are exact En 
Bengali words as they occur in the charitabali, excluding all 


others which may be noticed in the dictionaries, and which 
would only tend to confuse or perplex the student, , , > 


^I have been 
as possible, to give such 
glish equivalents for the 


করুণাসাগর বিদ্যাসাগর ৫৯১ 


মহাভারতের অংশবিশেষ {বদ্যাসাগর সংস্কৃত থেকে বাঙলায় অনদ্বাদ 
করেছেন ৷ ‘তত্ত্ববোধিনী AITA সেই অনুবাদ বৌরয়েছে। সম্পাদক ১৭৭১ 
শকের শ্রাবণে ‘তত্ত্ববোধিনী পত্রিকায় বিশেষভাবে উল্লেখ করেছেন : “AIE 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাভারতের বাঙ্গলা অনুবাদ দ্বারা পাত্রকাকে BASS 
কাঁরতেছেন...।” বই বেরল ১৮৬০ সালের জানুআরতে। 

শবদ্যাসাগরের “মহাভারত (উপক্রমাণকাভাগ)' থেকে একটুখানি তুলে 


aie : 

“ভরতবংশীয়াদগের মহৎ জন্মাববরণ ইহাতে লিখিত হইয়াছে, এই নিমিত্ত 

ইহার am মহাভারত; বিনি মহাভারত শব্দের এই অপার 

ইহার mW মা হে মে Umi এই eme রতনের হি 
ইহা' পাঠ করিলে মনুষ্যেরা মহাপাপ হইতে মন হয়. 


vias কীর্তি হইয়াছে, 
এই পরম ? সর্বোৎকৃষ্ট ইতিহাস শ্ৰবণে যাদশ সুখ ও সন্তোষ লাভ হয়, 
আঁধকারী হইতে পারে না। যে 


পণ্যশীল লোক এই অদ্ভুত কথা শ্রবণ করেন, এবং শ্রবণ করান, 


সকল 4 
Am Ur amy e ee আলা সহ uq RES I 
Satai বাঁলয়া বিখ্যাত, এই ভারতও সেইরূপ sien ৷” 
মহাভারতের একাঁট অংশের AMO করে বিদ্যাসাগর, 
সম্পর্ণ মহাভারত অনুবাদ করেনান। যে-মূহূর্তে শুনলেন, TAA সং 
ক্ষান্ত হলেন। এবং কালীপ্রসন্নকে সাহায্য করলেন। 
ৰে ১৩-আগস্ট MEG TATO লিখেছে : ২১১১2 


১৮৬৬ সালের য় 
years ago Pundit Eswar Chunder Vidyasaghur began to tran- 
slate the Mahavaratha into Bengallee, and the first few instal- 
ments were published in the Tuttobodhinee Puttrica, of which 
{ the directors. But owing to diverse engage- 


he was then one 0 
ments he could not proceed with the translation with the 
desired despatch, and he readily consented to withdraw when 


Baboo Kaliprossunno Sing expressed a desire to undertake this 


gigantic work. «+ + 


র র অনুবাদে 
অহাভারতান mam হইয়া উঠিত না। ভিনি কেবল TRE ATT 
খয়া দিয়াছেন 


কাঁরয়াই নিশ্চিন্ত হন নাই, [সারে আমার অনুবাদ দোখয়া দঃ 
কাই দিও mice রন আমি কমিলত অনল শত ধাতা, 
লৱা aa ee = Ve রী 


Sheeran ফলতঃ বিবিধ বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের নিকট পাঠ্যাবস্থাবাঁধ 


- 


৫৯২ করুণাসাগর বিদ্যাসাগর 


আমি যে কত প্রকারে উপকৃত হইয়া, তাহা বাক্য বা লেখন দ্বারা নির্দেশ 
করা যায় WT IUS 

বিদ্যাসাগরের ‘সাঁতার বনবাস'* বেরিয়ে ১৮৬০ সালের এপ্রিলে। 
সীতার বনবাস’ সম্পর্কে বিদ্যাসাগর লিখেছেন : “এই oeeo এ, 
দ্বিতীয় পারচ্ছেদের অধিকাংশ ভবভৃতপ্রণীত উত্তরচারত নাটকের প্রথম Bees 
"= জর কোড বন পক সম্কালিত হইয়াছে... 


২৮৬২ সালের ১২-মে 'শুভকরা' পাত্রিকা লিখেছে: 


Mcd m বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন-- He is only a 
Primer-maker (তিনি খানকতক ছেলেদের বই লিখেছেন বই ত নয়)।॥ 
বঙ্কিমচন্দ্র এককালে বলেছেন_বিদ্যাসাগর বড়ো বড়ো সংস্কৃত শব্দ 


রামগতি ন্যায়রত্ন লিখেছেন : “বদ্যাসাগর-রচিত সাঁতার বনবাসকে অনেকে 
“কান্নার জোলাপ” কহে। এ প:স্তকের প্রথমাংশ ভবভূৃতিপ্রণীত উত্তরচারতের 
Sree বনু অন্যান, তু অপর mre কেবল ত EIE 
উকি কি চমৎকারজনক কেবল নর রচনাই নহে, 


করুণাসাগর বিদ্যাসাগর | ৫৯৩ 


পাঠাবসানে বিদ্যাসাগরকে এরুপ কাযে ব্যবহার কারবার নিমিত্ত তার স্ব- 
নামাঙ্কিত একাট SET লেখনী সোমপ্রকাশ-সম্পাদকদ্বারা অগ্রকাশ্যভাবে 
উপহার 1দবার জন্য আমাদের বড়ই অভিলাষ হইয়াছিল; লেখনী নিম্মাণ 
করাইবার জন্য অনেক চেষ্টাও করিয়াছলাম; কিন্তু নানাকারণে তৎকালে তাহা 
ঘাঁটয়া উঠে নাই__ভাবিয়াছিলাম, অপর কোন সুযোগে উহা প্রদান কাঁরব। 
কিন্তু বড়ই দুঃখের বিষয়, errs তেমন সুযোগ আর ঘটিয়া উঠিল না" 


‘সাঁতার বনবাস’ সম্পর্কে R. W. Frazer বলখেছেন: * : “...Showed how 
Bengali. had become a classic prose language; Sith all the 


flexibility, dignity, and grace requisite for the purpose of inter- 
preting to the mass of the people the old life-history of the 
nation, and the new phase of thought introduced from the 
West."» 

বিদ্যাসাগরের মৃত্যুর পর তাঁর ‘সাঁতার বনবাসে'র ইংরোজ অনুবাদ ১৯০৪ 
সালে লণ্ডন থেকে প্রকাশিত হয়েছে। ইংরেজি অনুবাদের নাম : Exile of 
Sita | GAM করেছেন H. Jane Harding p° 

‘The Exile of Sita’ -র ভূমিকায় H. Jane Harding {লখেছেন : 

“My attention was frst drawn to the subject of translating 
into English some account of the heroines of Hindu writers by 
the Revd. James Long; some time afterwards I met with this 
tale—‘Sita’s Exile" in the elegant Bengali of Iswarachundra 
Vidyasagara and thought that if I translated anything about 
Sita it should be this. I commenced and have finished my 
undertaking. . . Whilst endeavouring to give a faithful transla- 
tion of the original I have rather softened in some places the 
terms of excessive weeping, it is not fair to make what is 
pathos in one language, bathos in another. The translation 
of the sixth chapter is slightly free-er than that of the 
others. . . 

It is perhaps as well to say that the learned Pundit Vidya- 
sagara, having heard through mine, of my translation, requested 
permission to see it, and as far as I remembered found no 
fault with it." 

১৮৮৮ কি ১৮৮৯ সালের একাঁদনের কথা। বৃন্দাবন মল্লিকের লেনে 
বিদ্যাসাগরের বাঁড়র উত্তর দিকে দোতলায় তিনাঁট ঘর; পশ্চিমের ঘরে 
বিদ্যাসাগর একা বসে আছেন। হরপ্রসাদ শাস্তী দেখা করতে এলেন 
বিদ্যাসাগরের সঙ্গে। 

সাহিত্যের কথা উঠল- বঙ্কিমচন্দ্র বৌশ সংস্কৃত লেখেন? না, বিদ্যাসাগর 

সংস্কৃত লেখেন? 
১5545754528 

খছেন 

শবদ্যাসাগর মহাশয় বালিলেন--বারাসতে কালাকৃষ্ণ মিত্রের বাড়ি একাঁদন 
এই কথা উঠিয়াছিল। তাহার পর বাললেন-_ছাপাখানার ‘এম্‌’ কা'কে বলে তুই 
৩৮ 


^ 


৬৯৪ করুণাসাগর বিদ্যাসাগর 


জানিস্‌ ? আমি বাঁললাম_না। তাঁন আমাকে ‘এম: বুঝাইয়া দিলেন ৷ তারপর 
বলিলেন-কালাকৃষ্ণ মিত্র বাঁতকমের একখানা ও আমার একখানা বই আনিলেন। 
আমার বইয়ে যতগুলো br bs বাঁজকমের বইয়েরও Pm ‘এম্‌ 
লইলেন। তাহার পর কথা গাঁণতে গলেন। আমার সেইটুকুতে ৫৫টা সংস্কৃত 
কথা ছিল, আর বাঁ্কমের ৬৫টা। আম কালীকৃষ্ণবাবুকে দেখাইয়া দদলাম-- 
এই ত, কার সংস্কৃত বেশী দেখ; তার ওপর আমি সংস্কৃত শব্দ সংস্কৃত অৰ্থে 
ব্যবহার কাঁরয়াঁছি,-আর Bin অসংস্কৃত অর্থে ব্যবহার কাঁরয়াছেন। দেখলাম 
বিদ্যাসাগর মহাশয় একট: বিচলিত হইয়াছেন। কথাটা চাপা দিবার জন্য আম 
বলৈলাম-চলিত ভাবায় বই লেখা কি আপনার মত নয়? তান বালিলেন 
ভাষাটা ত wires হওয়া চাই।...+”১১ 

আরেককালে গরের ভাষা সম্পর্কে অন্য কথাও বলেছেন 
বাঁজ্কমচন্দর। বলেছেন_াবদ্যাসাগর মশায়ের রচিত ও গাঁঠত বাঙলা ভাষাই 


তাঁহার পরেও কেহ পারে নাই ne 


SHUR সালে ‘সাঁতার বনবাস’ নামে ?গারশচন্দ্র ঘোষের একখানা নাটক 
রয়ে ' সেখানা গারশচন্দ্র উৎসর্গ করেছেন বিদ্যাসাগরকে। সেই ‘সাঁতার 
বনবাসে'র উৎসর্গপত্র থেকে তুলে পাচ্ছি : 3 


“পজনীয় SILS ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শ্ৰীচরণেষ:-- 
গুরুদেব pea 
ái মাতৃভাষা € না বলা, ভাল নর মন্দ, মহাশয়ের “বেতাল” 
TINT | আচাৰ্য্য! আমার পরীক্ষা গ্রহণ তাল, পাঠে 


মনে মনে বন্দনা করি। | জামি হাশয়কে 
বাগবাজার, কালিকাতা। মাঘ, ১২৮৮। ৈবক-শ্রীগারশচন্্র ঘোষ ৷” 
গিরিশচন্দ্রের “সীতার 


বনবাসে'র আঁভনয় হল 
Tiens ‘সাতার বনবাসে'র অভিনয় দেখতে অন্নে যাশনাল 1থিয়েটারে ৷ 
কলতু বিদ্যাসাগর সেই অনুরোধ রাখতে পারেনা করেছেন বিদ্যাসাগরকে। 


| ws আভনয় দেখা নিয়ে একটা গল্প 
ন।লদপণি’ আভনয় হচ্ছে স্বনাম: 
Wert উডসাহেব সেজেছেন। সৌদ রিল না অর্ধেন্দশেখর 


à কৃষ্ণকমল ভট্টাচাৰ্য বলেছেন : পাবদ্যাসাগর মহাশয় 


না, তাহা আপামর সাধারণ সকলেই জানেন।” (লি বানের লিখা পছন্দ কাঁরতেন 
TTT", মাঘ, ১৩২০, প্‌. 3081) ৰ 


ee স্টার নর সার 5 i, flit c 


* কিন্তু এটি নিছক গল্প। সত্য নয়, কিংবদন্তী ৷ ঘটনা নয়, রটনা। এই 
রটনার মূলে বিন্দুমাত্র সত্য নেই ৷” 

১৮৬৩ সালের নভেম্বরে বিদ্যাসাগরের 'আখ্যানমঞ্জরী' নামে একখানা 
বই বেরল। কয়েক বছর পর সেই “আখ্যানমঞ্জরী' দণ-ভাগ হয়ে গেল। 
প্রথমবারের 'আখ্যানমঞ্জরী'র ছাটি আখ্যানের সঙ্গে কয়েকটি নতুন আখ্যান 
জুড়ে বিদ্যাসাগর 'আখ্যানমঞ্জরী, প্রথম ভাগ’ বের করলেন; আর প্রথমবারের 
'আখ্যানমঞ্জরী'র বাকি আখ্যানগনুলোর সঙ্গে সাতাট নতুন আখ্যান SCG বের 
করলেন 'আখ্যানমঞ্জরী, দ্বিতীয় ভাগ'। 

কিন্তু ১৮৮৮ সালের জুনমাসে 'আখ্যানমঞ্জরী, দ্বিতীয় ভাগ’ নামে আবার 
আরেকখানা বই বের করলেন 'বদ্যাসাগর। আগের 'আখ্যানমঞ্জরী, দ্বিতীয় 
ভাগের সঙ্গে এই নতুন 'আখ্যানমঞ্জরী, দ্বিতীয় ভাগে'র নামে ছাড়া আর 
কোথাও মিল নেই। তাহলে আগের “আখ্যানমঞ্জরী, দ্বিতীয় ভাগের কী দশা 
হবে? বিদ্যাসাগর “বজ্ঞাপনে' জানালেন : “এই পুস্তকের যে ভাগ, Beret 
দ্বিতীয় ভাগ বালিয়া প্রচলিত ছিল, তাহা অতঃপর তৃতীয় ভাগ বাঁলয়া 
পারগাঁণত হইবেক ৷” 

বিদ্যাসাগর লিখেছেন : “আখ্যানমঞ্জরী পদ্তকাবিশেষের জননবাদ নহে, 
কাঁতপয় ইঙ্গরেজী APOE অবলম্বনপূর্ণক সংকাঁলত হইল ৷” 

১৮৬৪ সালে বিদ্যাসাগর 'শব্দমঞ্জরী' নামে একখানা বাউলা আঁভধান বের 


করেছেন। 

বঙ্গণয়-সাহিত্য-পাঁরষদে বিদ্যাসাগর-গ্রন্থসংগ্রহে একখণ্ড ‘ব্দমঞ্জরী’ 
আছে। সেখানায় আখ্যাপন্র নেই; শনবর্ধীত্ত' পর্যন্ত শব্দ আছে। AI সম্ভব 
আভধানখানা বিদ্যাসাগর সম্পূর্ণ করেনান। 


শাব্দমঞ্জরণ' থেকে কয়েকটি উদাহরণ : 


_ “অকণ্টক, (অ-কণ্টক) fq কণ্টকহান, 
যেখানে কণ্টক নাই, যথা অকণ্টক 
erat APA, নিরাপদ, Tersus, 
যথা অকণ্টক রাজ্যভোগ, গ্রাম 
অকণ্টক হইয়াছে।” (শব্দমঞ্জরী’, পৃষ্ঠা ১) 


“আত্মাবস্মৃত, (আত্মন্‌বস্মতত) বং 


যে আপনাকে বিস্মৃত হইয়াছে, 
যে আপনার গুণ দোষ ক্ষমতা 
বা অবস্থা বুঝিতে পারে না।” (শব্দমঞ্জরী”, পৃষ্ঠা ৬৯) 


ঈশ্বর, (ঈশ্‌ প্ৰভুত্ব করা) বিং ঈশ, 
প্ৰভু, স্বামী, অধিপাঁত। সং ! 
wea, জগদীম্বর, পরমেশ্বর ৷” (‘শব্দমঞ্জরী’, AST ৮৯) 


“কোজাগর, (কঃ TSIM, জাগরণ করা) 
আশ্বিন মাসের পার্ণমা। লক্ষ্মী বলেন আজি 


৫৯৮ করুণাসাগর বিদ্যাসাগর 


নি্লাবেশ হইলে প্রহার করিয়া সজাগর করিয়া দেন; বসিয়া থাকিলে প্রহার 
করিয়া উঠাইয়া দেন; কোনও কাজে পাঠাইতে হইলে প্রহার কাঁরয়া বাটী হইতে 
বাহির করিয়া দেন; কার্য্যসমাধা করিয়া বাটীতে আসিলে প্রহার কারয়া আমার 


AST করেন; কথায় কথায় কান ধারয়া টানেন, তাহাতেই আমার কান এত 
লম্বা হইয়াছে । বালতে কি 


fa! পানি এ এসির 
সখের চাকার পাইবেক না; আমি ই'হার আশ্রয়ে পরম সুখে কাল কাটাইতোঁছি।” 


১৮৭২ সালে দ্বাদশ কাবতা’ নামে দীনবন্ধু; মিত্তের একখানা কাঁবতার 
বই বেরল। সে-বই দ'নবন্ধু বিদ্যাসাগরকে উৎসৰ্গ করে লিখেছেন : “আপনি 
ন বঙ্গভাষার জনক, বঙ্গভাবা আপনার তনয়া ৷” 
১৮৭৬ সালের নভেম্বরে দীনবন্ধুূর আরেকখানা কাঁবতার বই বেরল-- 
সুরধনী কাব্য : দ্বিতীয় জা Ne! থেকে দীনবন্ধুর লেখা শবদ্যাসাগর 


লালিত-মালতীমালা- ত 
সাহত্য-সহজ-পথ উপক্রমাণকা, 
টয়া পণ্ডিত কত বালক বালিকা; 
সংস্কৃত কালেজ যাঁর যতন কোঁশলে, 
ভয়াছে এত যশঃ মানবমণ্ডলে ; 


১ 


BP 


র য় নিয়েছেন। ন্ধ্র মৃত্যুর ze 
বিদ্যাসাগর দানবন্ধ্র সংসারের খোঁজ-খবর নিয়েছেন অবশ যচ 
স্রীকে আশ্বাস OG দুঃসময়ে, সাহায্য করেছেন। | রি 
MAUS শৰ্মা ‘বামনাখ্যানম্‌” far: z 
sang md খছেন। একশো-সতেরোট খ্লোক 
কেউ-কেউ মধ্সূদনকে বাঙলা UA সমেত সং 
ছাপিয়ে দিতে বললেন। বাঙলা অনবাদের' চি ad 


স্কৃত শ্লোকগ্‌লো 
SURE জন্য মধুসূদন বিদ্যাসা' 
কাছে। বিদ্যাসাগর emet, S ANAT অন্রান। কনে দিলেন ৰ 
টাকা-পয়সা খরচ করে মধ,সংদনের 'দামনাখ্যানস্‌ ছাপিয়ে দিলেন। ১৮৭৩ 
সালের কথা। 


রামগাঁত ন্যায়রত্ন লিখেছেন : “কেহ কেহ কহেন Ren ঙ্গালা- 
উদ্ভাবনীশন্তি বা মৌলিকতা (originality) নাই--অৰ্থণৎ বিদ্যাসাগর অনুবাদ 


—»- 


করুণাসাগর বিদ্যাসাগর ৫১৯১৯ 


[ভিন্ন মূলগ্রন্থ রচনা করিতে পারেন না। বিদ্যাসাগর রাঁচত যে সকল পৰতে 
নামোল্লেখ করা হইয়াছে, তাহার অধিকাংশই কোন না কোন ATES অনুবাদ, 
মূলগ্রন্থ তাহাদের মধ্যে অল্পই আছে, এ কথা অযথার্থ নহে। কিন্তু এস্থলে 
ইহাও বিবেচনা কাঁরতে হইবে যে, বিদ্যাসাগরের রচনাপ্রণালীর প্রাদু্ভাবের 


VG imu যান Peg বিদ্যাসাগৱের,হচ্তে ইহা নবজাবনে উদিত হয়৷ 
TES ভাষার এতদূর উন্নতি হইয়াছে বিদ্যাসাগরই তাহার en Po বে 
eme করিয়া গিয়াছেন বঙ্গের শিশু হইতে THVT পর্যন্ত 
তদ্দারা উপকার পাইতেছে ৷” 

প্রত্যেক ভাবারই একা নিজস্ব মর্যাদা আছে। এই সত্যটি বিশেষভাবে 
উল্লেখযোগ্য যে বাঙলাভাবার মূর্ত নির্মাণের সময় বিদ্যাসাগর বাঙলাভাষার 
রক্ষার উদাসীন থাকেনান। বাঙলা ১৩৪৬ সনের ১২-অগ্রহায়ণ 
রবীন্দ্রনাথ যথাৰ্থ গলখেছেন : “সংস্কৃত শাস্ত্রে বিদ্যাসাগরের ছিল অগাধ 
পাণ্ডিত্য। এইজন্য বাংলাভাষার নির্মাণকার্ষে সংস্কৃতভাষার ভাণ্ডার থেকে 


been সহজে গ্ৰহণ করেছে, আজ পতি তার TR 

sat বাধ ego পাণ্ডিত্য উদ্ধত হয়ে উঠে তার সটান 

হয়ে খায়৷ ন এতই তাঁর ক্ষমতার বিশেষ গৌরব ৷ তিনি বাংলাভাষার মত 
১৮৮৮ সালের এপ্রিলে শনত্কৃতিলাভপ্রয়াস' নামে বিদ্যাসাগরের একখানা 


বই ছে Rennen কথা বলতে হলে আরম্ভ করতে হয় অনেক, 
অনেক কাল আগে থেকে। আর বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের 
ছান্ন। সংস্কৃত কলেজে {দন একই সঙ্গে পড়েছেন TSCA! 
সংস্কৃত করে মদনমোহন তর্কালঙ্কার GAM কাজ 
করেছেন 1হিন পাঠশালায় ৷ তারপর কাজ 1নয়েছেন বারাসত ণ্ট 
স্কুলে; এ সেখানে কাজ করলেন। মদনমোহন SEAT ১৮৪৩ 
পর্যন্ত ফোর্ট উইলিয়ম কলেজে 


৬০০ করুণাসাগর বিদ্যাসাগর 


৫49৬ সানের DOET তিনি মারা গেলেন। সাহিত্যের অধ্যাপক কে হবেন 
এবার? নব্বই টাকা মাইনে পাবেন তিনি৷ ৰ 
বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজে আযাসস্টাণ্ট সেক্রেটার, পণ্ডাশ টাকা 
বরকে ও কৃত কলেজের সেক্রেটারি রসময় দত্ত ঠিক করলের 
বেয়ে কে d নব্বই চাকার চাকারতে বহাল করবেন। দু নেক করলেন, 
খেলে একটানে TAR টাকা হয়ে STA a সামান্য কথা সা 
কিন্তু বিদ্যাসাগর “শিষ্ট হেতু বশতঃ৮২০ সে-চাকরি নিলেন না। মদন- 


ছা্গণ তাহার অধ্যাপনার পাশ্ডিত্য দর্শনে দিত ন। তদনন্তয় 
তর্কালঙ্কার কালকাতায় T পত্বক কয়েক MIA 
বিদ্যাসাগরের বাসায় অবস্থিতি কারয়া, তান যে যে অংশ 
রঃ বইতে হইবে সেই সেই থলের লে রবে বে অংশ 
ক্রমশঃ তক্কালঙ্কার অধ্যাপনা কাৰ্য্য করিয়া তি অসাধারণ লোক 
z উঠিলেন।৯২১ 
একটা ঘটনা আছে। 
সংস্কৃত কলেজের র দোতলার একখানা মদনমোহন 2 
একদিন Me উত্তৱদিকের একখানা রদ un 


সাগর অতএব " 
দিও, যেন ওদিকে না তাকায়। লেন--মদন, ছেলেদের বারণ করে 


; তকালজ্কারের উদ্যোগে, সংস্কতযন্য কৃত কালেজে frag 
হয়। এ ছাপাখানায়, তিনি ও আমি Sen ae RINA সংস্থাপিত 


— 2 


৪০০৯০, 


করুণাসাগর বিদ্যাসাগর ৬০১ 


বিদ্যাসাগরের ভাষায় বলা হচ্ছে-_“তর্কবালঙ্কারের সাহত কোনও বিষয়ে AAT 
রাখা উচিত Az ৷” 

উত্তরকালে কৃষ্ণকমল ভট্টাচার্য বলেছেন : “মদনমোহনের সাঁহত বিদ্যাসাগরের 
মনোমালিনোর কারণ fe, সেটি আমি বিশেষ বিচার করিয়া দেখিলাম যে 
প্রকাশ করা উচিত নহে;...এই পর্য্যন্ত বলিতে পারি যে, প্রকাশিত হইলে 
বিদ্যাসাগরের প্রতি লোকের শ্রদ্ধার হাস না হইয়া বরং বৃদ্ধিই RIA 

অথচ এককালে প্রগাঢ় বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে। 

বিদ্যাসাগরের চেয়ে মদনমোহন বয়সে বছর তিনেক বড়ো। তাই বিদ্যাসাগর 
মদনমোহনের DUS 'বৌঁদাঁদ' বলে ডাকতেন। মদনমোহনের স্ত্রী বিদ্যাসাগরকে 


ডাকতনে_-ঠাকুরপো'। 

মদনমোহন তখন কলকাতায়। সেদিন কলেজ থেকে মদনমোহনের বাসায় 
গিয়েছেন বিদ্যাসাগর । মদনমোহনের বললেন_বৌঁদিদি, বড়ো "ক্ষিদে 
পেয়েছে। কী খাব 


এই ভাত আছে, খাও না। 
তক্ষুনৈ বিদ্যাসাগর অম্লানবদনে বৌদাঁদর পাশে বসে বৌদাঁদর থালা 


থেকে হাম্‌ হাম্‌ করে ভাত খেতে লাগলেন। 
এমন সময় মদনমোহন এলেন ৷ বললেন-_ আরে, কী কর, বিদ্যাসাগর সকল 
মহাপ্রসাদ খেও AT! আমি খাব কী? 


মহাপ্রসাদ খাও। 

মদনমোহন সেই থালা চাটতে লাগলেন I 

অনেকর্দিন আগের কথা। এ-দশ্য এখন MCAT! সেই প্রগাঢ় বন্ধুত্বের 
দিন এখন আর নেই। 

এ eamm Rege মদনমোহন তরকালক্কারের সঙ্গে কোনো সম্পৰ্ক 
রাখবেন না। 

বিদ্যাসাগর আর মদনমোহন তর্কালঙ্কার_দন্জনের সঙ্গেই পটলডাঙার 
শ্যামাচরণ দে-র ALS | ; 

এই সময়ে শ্যামাচরণকে লেখা মদনমোহনের একখানা চিঠি থেকে খানিকটা 
তুলে ree! ewm পদোন্নতি ও এই ডেপুটি মাজিষ্টৰেটী পদপ্রাপ্ত বে কিছ 
বল, সকাল বিদ্যাসাগরের সহায়তা বলে হইয়াছে, অতএব তিনি যদ আমার 
প্রতি এত বিরূপ ও বিরন্ত হইলেন তবে আর আমার এই চাকার করায় কাজ 
মাই, আমার এখনি ইহাতে ইস্তাফা দিয়া, তাঁহার নিকট উপস্থিত হওয়া উচিত 
: te লিখিব, আমি এই সবাঁডাঁভজনে আসিয়া 
বাধ যেন মহাসাপরাধীর ন্যায় নিতান্ত ম্লান ও স্ফযা্তহীনাচিতে কম্মকাজ 
কাঁরতেছি, অথবা আমার GALS ও মনোগ্লানির পাঁরচয় আর কি মাথামনপ্ডু 
জানাইব, আমার বাল্যসহচর, PROUD অমায়িক, সহোদরাধক, পরম বান্ধব 
বিদ্যাসাগর আজি ৬ ছয় মাস কাল হইতে আমার সঙ্গে বাক্যালাপ করে নাই, 
আদমি কেবল জাবন্মৃতের ন্যায় হইয়া আছছ। শ্যাম! ভুমি আমার সকল জান, 


এই জন্যে তোমার নিকট এত ACI পার t 
এই শ্যামাচরণের মারফৎ বিদ্যাসাগর সংস্কৃত প্রেস সম্পর্কে মদনমোহন 


নিয়ে উঠে বললেন_এই লও, 


৬০২ করুণাসাগর বিদ্যাসাগর 


তর্কালঙ্কারকে একটা প্রস্তাব করে পাঠালেন। ভাগাভাগির প্রস্ভাব। ছাপাখানা 
ভাগ হয়ে যাক দুজনের মধ্যে। 


অথবা, যা ন্যায্য প্রাপ্য হয় বিদ্যাসাগরকে তা 
দিয়ে মদনমোহন ছাপাখানা নিয়ে ৷ কিম্বা, বা ন্যায্য প্রাপ্য হয় মদনমোহন 
তা নিয়ে fauna 


শৃগরকে ছাপাখানা ছেড়ে fen cec. মদনমোহনের সঙ্গে 
অংশীদার হয়ে বিদ্যাসাগর আর ছাপাখানায় থাকলে a 


SITE দেখে-শুনে হিসেব-নিকেশ দেনা-পাওনার মীমাংসা করে hom 
শ্যামাচরণ দে, তারানাথ তকবাচস্পতি আর SEES বন্দ্যোপাধ্যায় । এ 
ব্যাপারে এরাই সালিসী 


ভাগ Pere frees একটি কাঁবতার সঙ্গে 

SMR শৈশবকাল থেকে ঘানষ্ঠ পরিচয় আছে। 

পোহাইল”। কৰিতাটির প্রথম পংন্ত : “পাখী সব করে রব, রাত 

হয়ে গেছে। সালিসাঁতে হইল তিনভা গ “শিশুশিক্ষা’ ছাপাখানার মলয় 

অতএব, না বললেও চলে নিশ্চয়ই ওই স্বত্ব পেলেন ape 

বিদ্যাসাগরের। গহ, তিনভাগ "perfusa স্বত্ব 
মদনমোহন 


নিরাশ্রয় হবে না। অ প্রাণের যাচ্ছ, কিন্তু তুমি কিছুতেই 

ঈশ্বর বেচে থাকতে মার ঈশ্বর নিশ্চয়ই তোমৰ আশ্রয় দেবে। 

শান্তিতে মরতে দাও qs আমার মেয়েরা কোনো তাকে Lal 
১৮৫৮ সালের ১-মাৰ্চ 


* লক্ষণীয়, যে-বন্ধুর' সঙ্গে বিচ্ছেদ হয়ে 
গিয়েছিল, তাঁর মৃত্যুর পর তাঁর মা-বোন-মেয়েকে = ইল, বাক্যালাপ 
ভা SANI বিদ্যাসাগনেষ কাস উপেক্ষা করেনান। এবং 
QUT সেই ব্যবস্থাও করে গিয়েছেন বিদ্যাসা aT wn 


করুণাসাগর বিদ্যাসাগর ৬০৩ 


বিদ্যাসাগর {লিখেছেন : “তাঁহার মেদনমোহনের) পত্রী, কলকাতায় আসিয়া, 
ছাপাখানা সংক্রান্ত স্বীয় পতির প্রাপ্য বুঝিয়া লয়েন।” 

মদনমোহন যখন কলকাতায়, মধাশ দ , কান্দীতে কাজ করতেন, তাঁর 
পরিবার তাঁর কাছে থাকতেন; আর তাঁর মা থাকতেন বাড়িতে, বিজ্বগ্রামে। 
তক্কালঙকারের মৃত্যুর পর তাঁর পরিবার, কোথায় আর যাবেন, বিজ্বগ্রামের 


বাড়িতে গিয়ে রইলেন। 
m মদনমোহনের স্তী একবার কলকাতায় এলেন ৷ কুন্দমালা 


পারি না। 
ন কেদে ফেলল। 
বলতে-বলতে TU TTE মন দুঃখে ভরে গেল। তিনি বললেন 
বেচে আছি, তুমি ভাত-কাপড়ের কষ্ট পাবে 


বাছা! কে'দো না। আমি যতদিন পটকা দেব। তাহলেই তোমার অনায়াসে 


চলে যাবে। চি দশটাকা দিয়ে যেতে লাগলেন বিদ্যাসাগর | 

NUM PEL বিদ্াভূষণের নামে দুচার কথা না বললে নয়। 

এখানে যোগেন্দ্রন যোগেন্দ্ৰনাথ তখন সংস্কৃত কলেজের ছাতর। সেই 
কৈলাসকামিনী 


১৮৬৩ সালের কথা। | কয়েক বছর বাদে 
সময় তাঁর বিয়ে হয়ে গেল। 
কৈলাসকামিনীর মৃত্যু হর বারো দিনের মধ্যেই যোগেন্দ্রনাথের আত্মীয়, 
লা মারার জন্য wenn করে তুললেন শিবনাথ wma 
স্বজন তাঁকে আবার T del যোগেন্দ্ৰনাথ সবকথা শিবনাথকে জানালেন, 


তখন সংস্কৃত ৷ 
শিবনাথের পরামর্শ চাইলেন feu. জিজ্ঞেস করো না। দশ-বারো 
মৰা বললেন- যাও, যাও, ATCT, বি 
দিন a are, (এর মধাই বিয়ের কথা। আর বিয়েই যাঁদ 
তোমার যা ইচ্ছে হয় করো! দুদিন পরে আবার শিবনা' 
নাথ চলে গেলেন। দ্‌ র আবার এসে থকে 
৮1 বিধবা-বিবাহ করার জন্য নাচিয়ে তুললেন। রাজ 
ধরলেন নি রন দলক নামে একটি ধরানো নিযে 
করবেন যোগেন্দ্ৰনাথ ৷ বিদ্যাসাগরে 
থ গেলেন গরের কাছে। বিদ্যাসাগর খুশি 
সেই সংবাদ নিৱে E নিজে উপস্থিত থেকে এ-বিয়ে দেবেন। ১৮৬৮ 
সিল bas যোগেন্দ্রনাথের সঙ্গে মহালক্ষরীর বিয়ে হয়ে গেল ৷ বিয়ের 
সমস্ত খরচ দিয়েছেন বিদ্য [ডা em 
ত লী ret ১৮৭১ সালে, যোগেন্দ্ৰনাথ আবার বিয়ে করলেন। 


ত খে IOS পাই, যোগেন্দ্রনাথ 
E আরোপত দোষের উল্লেখ করিয়া, fot আমায় নরকে 

নাক্ষিপ্ত করিয় থাকেন। এজন্য, কতিপয় অনধরোধপরতন্তর হইয়া 
বন্তব্য মু ত ও প্রচারিত কাঁরতে হইল। 


উৎকট দোষারোপ কারয়াছেন, তাহা, কোনও মতে, সঙ্গত বলয়া পাঁরগণিত 
হইতে পারে qp? 
রে আত sire 
সাবদ্তারে বর্ণনা করেছেন। S 
আগেই বলা হয়েছে, যোগেন্দ্ৰনাথ. আপন *বশুরমশায়ের একখানা 
জনবনচারত লিখেছেন । সেই বইতে বিদ্যাসা কে 


গর সম্পর্কে যা লিখেছেন তার 
অধিকাংশই অমূলক ‘নিক্কাতলাভপ্ৰয়াসে'র শেষভাগে বিদ্যাসাগর সে-বিষয়ে 
ধ করেছেন। 


মাইকে ডঃ সংকুমার সেন লিখেছেন : 
MEE আকারের, প্ঠাসংখ্যা ৫১) নামপত্রে ‘অপু 
ies স ছাড়া কিছ; নেই র উল্লেখ নেই, cod 


*তরাং প্রকাশকাল 
+ মধ্যেই হবে ৷ মূল অং sf যাতে বিদ্যাসাগৰ 
য় pill কিন যত র " 
প্রথম পরিশিষ্ট প্‌ ৪৪) ঈশানচন্দ্ মধখোপাধ্যায়ের সই করা। wi 
পরিশিষ্ট (প্‌ ৪৫-৪৮) ইংরেজীতে লেখা ও রামশঙ্কর সেনের সই করা 
(তারিখ ২১ আগস্ট ১৮৮৫)। তৃতীয় পারশিজ্টে (প্‌ ৪৯) বিদ্যাসাগর 
মহাশয়ের চিঠি (তারিখ ১২ ভাদ্র ১২৯২) এবং রামশঙ্কর সেন ও Ww নচন্দু 
তারিখ ৫ আশ্বিন ১২৯২)। চতুৰ্থ পারিশিল্টে (sr 

"শর অনুবাদ। শ্লোকগ্যাল সবই 


করুণাসাগর বিদ্যাসাগর ৬০৭ 
[বিশ্বাসঘাতকতা নিয়ে। দুটি শ্লোক পদ্যে অনুদিত, চারটি গদ্যে। AT 
অনুবাদের নমুনা WP 


pal না LET যস্য গৃণোহস্তি দোহনঃ। 
পরমোরক খা, স্বজনং তোষয়িতুং স ইচ্ছাতি॥ 


জনমত কার পরদোষের 
সদা করে আকিণ্ন॥ 


স্বজনে তুষিতে 
পূৰ্ব ইতিহাস’ পঢ্দ্তিকাটি আদান আদালতের নাঁথর মতো, বিচার_কমিশনের 
দু হা মনে য় ই ও বন্ধযবান্ধবদের মধ্যে 
প্রসারের জন্য ছাপা হয়েছিল, বিক্রয়ের জন্য নয় 1... 
কথানা বই দাগে বের করেছেন সলে। 


‘পদ্যসংগ্ৰহ’ নামে একখানা 
ভাগ বেরিয়েছে ১৮৮৮ লা ings দদবতীয়ভাগ ১৮৯০ সালে। 
প্রথমভাগ 'রামায়ণ' Se দ্বিতীয় ভাগ ভারতচন্দ্রের 
‘অন্নদামঙ্গল’ থেকে সঙ্কালত। 

[তান (বিদ্যাসাগর) তাঁহার 


বলেছেন : “এই T 
৮8 E ত পারে, একথা কল্পনা করিতেও 


রাজতন্ডের "নিকট আর কাহারও তে পা 
পারিতেন না। তাঁহার এই literary jealousy সম্বন্ধে "n 
মাও সন্দেহ নাই ৷” literary jealousy x sa 
নিঃসন্দেহ হয়ে কৃষ্ণ ৰি সংবাদ পারিবেশন করেছেন; 

ৰ ভাষায় একখানা ব্যাকরণ 


কমল 
খাঁটি বিশহ্দ্ধ বাঙ্গালা ভাবা, 
বইখানি বাস্তবিকই খুব ভাল হইয়াছিল; কিন্তু ৷ 
অমনই ত সে বইখানাকে ‘pooh pooh 
: অমনগারের সহিত যোগ দিলাম। শ্যামাচরণ বাব, 


করেছেন : “তিনি ( : 
বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে sem 


নশলাম্বর পাধ্যায় এ ড়ো 
যে আর 
আমার শরীরের অব ee eG DN 
করে রেখেছি, তুই আমার সে-কাজের ভার নে দোঁখ। | 


৬০৮ করুণাসাগর বিদ্যাসাগর 


কী এমন কাজ? চণ্ডীচরণ তখন সেখানে উপস্থিত, নীলাম্বর বিদায় 
নেবার পর, ভয়ে-ভরে কথাটা জানতে চাইলেন। 

বিদ্যাসাগর একটু হেসে বললেন-একখানা বই লেখার সমস্ত 

মতেই আর হে রেখো শরারের এমন অবস্থা হয়ে পড়ার মত 
মতেই আর সে-কাজে হাত দিতে পারছি না। 

চণ্ডীচরণ আস্তে-আস্তে বললেন--আপনার কি লেখার সাধ এখনো 


a a এমন কি বই দেখার ইছা আছে যার জনয এত Ge ee জন 
করছেন? 


f বিদ্যাসাগর আবার একটু হেসে বনজেন--ভারতবর্ষের একখানি opea qur 


a ^ 
তি করে সমস্ত গ্রহ করে রেখোছি। কেবল শরার ভালো ae 
আজ-কাল করে বিলম্ব হরে পড়ছে।০ 


ইচ্ছা সত্তেও বিদ্যাসাগর ভারতবর্ষের একখানা পূর্ণাঙ্গ ইতিহাস {লিখে 
z E 3 ত বন্দ্যোপাধ্যায় যথার্থ মন্তব্য 
করেছেন: « খত আকারে ভারতবর্ষের ইতি রচনা করবেন বলে 
বিদ্যাসাগর অনেক উপাদান সংগ্রহ করোছিলেন। দুঃখের বিষয় নানা কারণে, 
তর অনাই, এ কার্যে তিনি হর ব্যয় নানা কারুণে 
লেখা ace NER পিস sr নকল, হতেন তা হলে বাঙালীর 
এক: লক ৩হাস-গ্রন্থ বাঙলীর p ৰ Kalt 
ইাতিহাস-সাহিত্যেরও ans হত।৮০২ 2 17:89 
সরকার TNI “ভারতবর্ষের প্রকৃত ইতিহাস খবেন 
বালয়াই, গর মহাশয় প্রাচীনতম ও অধ্নাতম ৮5 
সংগ্রহ করিয়াছিলেন; কিন্তু দুঃখের বিষয়, তিনি মনস্কামনা সিদ্ধ করিতে 
হাস পক vis বলিয়া, এক দিন আলম কারে 
সমুদয় ইতিহাস পুস্তক দেখিতে দেখিতে আঁবরল-ধারায় অশ্ৰবব্ষণ 
করিয়াছিলেন 1০০ 


০০2 


oH sleeps. সা) YES Saree বাশ 
UPS BYE ০১২ MSS FAY ar - 
এত BY NYS faf e DF, 
AA Sear aA vegas Fror. 
PEER WEL Mra erar safar 
FH vor Sadar TT নি হি 
হে" yong,” ea rape এন Sonar 
বউ wi fd grs vcr | 
থে a) এলিট পাৰ নিপু ever uel, 
০০১৪ QUI INTEC evev ভাড়া ৷ 
SINE YIN ৩৫ এরি কারি cvi ashe, 
NIE ANIT চন কানা এরি আনত 
সোই পিস 771 easter 
Nur পানি GP. হা rE Ye) 


ক 


চাব্বশ 


খাঁটি বাঙলা শব্দ wea কাজে হাত দিয়েছিলেন বিদ্যাসাগর। 
বিদ্যাসাগরের মৃত্যুর পর তাঁর সেই শব্দ-সংগ্রহ 'সাহত্য-পারষৎ-পান্রকায় 
‘(১৩০৮ সাল, দ্বিতীয় সংখ্যা, পৃ. ৭৪-১৩০) বেরিয়েছে ৷* 

বিদ্যাসাগরের মৃত্যুর পর বিদ্যাসাগরের কয়েকাঁট রচনা wise 
VATS ‘সখা’, CT ও 'সাহিত্য' পান্রকায়। সেসব রচনার মধ্যে বিশেষ 
উল্লেখযোগ্য বিদ্যাসাগরের স্বরাচত জীবন-চাঁরত আর '্রভাবতীসম্ভাষণ'। 

স্বরাচিত জীবন-চিতে বিদ্যাসাগর আপন শৈশবকালের কথা সংক্ষেপে 
লিখেছেন ৷ বিদ্যাসাগরের মৃত্যুর পর সেই রচনা এবদ্যাসাগর রচিত 'আত্ম- 
জীবনচাঁরতের' কয়েক পৃষ্ঠা” নামে 'সাহত্য' পত্রিকায় (SIS, ১২৯৮ সাল) 
বেরল। 


রবীন্দ্রনাথ লিখেছেন : “এই সংখ্যায় (সাহিত্য, কাক, ১২৯৮) 
কারবাহৎল্য বা আড়ম্বরের লেশমান্র নাই। পূজনীয় লেখক মহাশয় সমগ্র 
গ্রন্থটি শেষ করিয়া যাইতে পারেন নাই বাঁলয়া মনে একান্ত আক্ষেপ জন্মে। 
এই গ্রন্থ সম্পূর্ণ হইলে বাঙ্গালীদের পক্ষে শিক্ষার স্থল হইত। প্রথমতঃ 
একাচ api মহত্বের আদর্শ বঙ্গসাহত্যে চিরজীবন লাভ করিয়া বিরাজ 
কারত, দ্বিতীয়তঃ আপনার কথা কেমন কাঁরয়া লাখতে হয় বাঙ্গাল তাহা 
PHS পাঁরত। সাধারণতঃ বাঙ্গালা লেখকেরা নিজের জবানী কোন কথা 
লিখিতে গেলে অতিশয় সহৃদয়তা প্রকাশ কারবার প্রাণপণ চেষ্টা করিয়া 
থাকেন_হায় হায় মার মার শব্দে পদে পদে হৃদয়াবেগ ও অশ্রুজল উদ্বোলিত 
কাঁরয়া তোলেন। “আত্মজীবনচরিত” যতটুকু বাহির হইয়াছে তাহার মধ্যে একটি 
সংযত সহব্দয়তা এবং নিরলঙ্কার সত্য প্রাতভাত হইয়া উঠিয়াছে। স্ত্রজাতির 
প্রাত লেখক মহাশয় যে IF প্রকাশ করিয়াছেন তাহা কেমন সরল সমলেক ও 
WPT! আজকাল যাহারা স্ত্রীজাতির ate আধ্যাত্মিক দেবত্ব আরোপ কারিয়া 
বাকচাতুরা প্রকাশ করিয়া থাকেন তাঁহাদের সাঁহত fe oon 

বিদ্যাসাগরের আত্মজীবনচারতের কয়েক AS শবদ্যাসাগর চাঁরত 
(স্বরচিত) নামে বই হয়ে বেরল ১৮৯১ সালের সেপ্টেম্বরে । সেই বই থেকে 
ঈষদংশ উদ্ধার করি : “_শাকে, কার্ত্তিক মাসে, পিতামহদেব, রামজয় তর্ক- 
ভূষণ, আতিসার রোগে আক্রান্ত হইয়া ছিয়াত্তর বৎসর বয়সে দেহত্যাগ কাঁরিলেন। 
তিনি নিরাতশয় তেজস্বী ছিলেন, কোন অংশে কাহার নিকট অবনত হইয়া 
চলিতে অথবা কোনও প্রকারে অনাদর বা অবমাননা সহ্য করতে পারতেন ATI 


* বিদ্যাসাগরের শব্দ-সংগ্রহের পাণ্ডুালাপ বৰ্তমানে বঙ্গীয় সাহিত্য পরিষদে afew 
আছে। VS পাশ্ডালাপর সূচনায় রামেন্দ্রসন্দর Tac], ১৩০৯ সালের ২৫-ফাল্গুন, 
লিখেছেন: “সাহিত্য সম্পাদক SEULS সরেশচন্দ্র সমাজপাঁত মহাশয়ের à 
'বদ্যাসাগর মহাশয়ের সঙ্কালিত ও স্বহস্তালাখত এই শব্দ সংগ্রহ বঙ্গীয় সাহিত্য পাঁরষদে 
উপহার 'দিলাম। গতবর্ষের পাঁরষৎ পত্রিকায় এই শব্দ সংগ্রহ প্রকাশিত হইয়াছে। সাহিত্য 
পাঁরষদের প্রত অনুরোধ যে এই পুস্তক CRUS রক্ষার ব্যবস্থা হইবে, এবং কোন হেতৃতে 
কোন ব্যান্ড কর্তৃক সাহিত্য পরিষদের প্ঃস্তকালয় হইতে স্থানান্তারত হইবে না...” 

৩৯ 


৬১০ করদণাসাগর বিদ্যাসাগর 


‘তানি সকল স্থলে, সকল বিষয়ে, স্বায় অভিপ্রায়ের অনডবত্তাঁ হইয়া চাঁলতেন, 
Sant আভপ্রায়ের অন্ববর্তন, তদীয় স্বভাব ও অভ্যাসের সম্পূর্ণ বিপরীত 


এক ঘাঁররা হইয়া থাকিতে ও নানাপ্রকার : ; কত T 
তান তাহাতে ক্ষুদ্ধ বা বিচলিত হইছে অত্য উপ সহ্য NUS হইত 
প্রভাবতীসম্ভাষ। 


করুণাসাগর বিদ্যাসাগর ৬১১ 


আছেন বিদ্যাসাগর | বাড়ির ভেতরের নিচের ঘরের জানালায় দাঁড়িয়ে প্রভাবতী 
বিদ্যাসাগরের সঙ্গে কথাবার্তা কইছে। বিদ্যাসাগর সেদিন প্রভাবতীকে বারংবার 
বলতে লাগলেন-আর ভালোবাসব না। 

প্রভাবতী বারংবার বলল-া, ভাল বস্‌বি। 

কিন্তু কিছুতেই বিদ্যাসাগর সেদিন 'ভালোবাসব' বললেন না, বারংবার 
বললেন_আর ভালোবাসব না, আর ভালোবাসব ATI 

প্রভাবতী Tit খানিক WEI পেল। ভচ্চে কিছুতেই আর ভালোবাসবে 
না? সান্দর মধুর গলায় প্রভাবতী তখন বিদ্যাসাগরকে বলল--তুই ভাল 


‘খাব, খাব’ বলে কতদিন বিদ্যাসাগর ব্যস্ত করেছেন প্রভাবতীকে। 
বিদ্যাসাগর E. খাবেন। ‘এই খা’, বলে ভান গাল বাড়িয়ে দিয়েছে প্রভাবতী। 
‘খাব না’, বলে মুখ ফিরিয়ে নিয়েছেন বিদ্যাসাগর | ডান গালে খাবেন না? ‘তবে 
এই খা’, বলে বাঁ গাল বাড়িয়ে দিয়েছে প্রভাবতী। ‘খাব AT, বলে আবার XQ 
faac নিয়েছেন বিদ্যাসাগর | বাঁ গালেও খাবেন নাঃ যেন আর কোনো উপায় 
নেই, আর ise বলার নেই, এমনিভাবে প্রভাবতী তখন নিজের ঠোঁট 

যাসাগরের ঠোঁটের কাছে নিয়ে এসেছে। 

অসুখ করেছে প্রভাবতীর। দারুণ পিপাসা। কিন্তু, চিকিৎসকের বারণ 
আছে, বেশি জল দেবার উপায় নেই। ওষুধ খাবার পর একটখাঁন জল দেওয়া 
হত প্রভাবতীকে। আরো জল চাই, আরো জল চাই ৷ পিপাসার যন্ত্রণায় আস্থির 
হয়ে উঠেছে প্রভাবতী। পিপাসায় আকুল হয়ে করুণ চোখে বিদ্যাসাগরের কাছে 
জল চেয়েছে। বিদ্যাসাগর জল দিতে পারেনান, নানা কথায় প্রভাবতীকে ভুলিয়ে 
রাখার চেষ্টা করেছেন। হায়, তৃখন যদি বিদ্যাসাগর ঘুণাক্ষরেও জানতেন যে 
প্রভাবতীর আয়; শেষ হয়ে এসেছে, তাহলে পিপাসার যন্ত্রণায় ওকে ত 
অস্থির হতে দিতেন না, ওকে নিশ্চয়ই প্রাণ ভরে জল খেতে দিতেন। 

{তন বছর বয়সে প্রভাবতা মারা গেল। 


প্রভাবতা নেই, প্রভাবতী নেই। বিদ্যাসাগর স্থির হয়ে বসতে পারেন না, 
বিদ্যাসাগরের এককণা সুখ CUI 


থাকেন, প্রভাবতীর কথা ভাবতে-ভাবতে চোখের জলে 
দশদিক ভেসে যায়। রাত্রে বিছানায় ুয়েও নিস্তার নেই ৷ আঁধকাংশ সময়েই 
একমনে প্রভাবতীর কথা ভাবেন। ভাবতে-ভাবতে একেক সময় মনে হয়, সত্যই 
বৰ৷ প্রভাবতী কথা কয়ে উঠল, বাঁ প্রভাবতীর গলার স্বর শোনা গেল। 

বিদ্যাসাগর চমকে ওঠেন। | 
প্রতাবতীর মৃত্যুর দিন কয়েক পরের কথা। দিনের বেলা ঘুম এসেছে 
বিদ্যাসাগরের চোখে ৷ স্বপ্নে দেখলেন- প্রভাবতীকে ৷ স্বপ্নের মধ্যে পরম স্নেহে 
বিদ্যাসাগর কোলে প্রভাবতীকে, স্বপ্নের মধ্যে প্রভাবতীর মুখে BT, 
খেতে যাচ্ছেন_ এমন সময় কে একজন এসে বিদ্যাসাগরের ঘুম ভাঙিয়ে দিল। 
ভেঙে CHA | তব্‌ তো স্বপ্নের মধ্যে প্রভাবতী এসোঁছল | 


ঘুম ভেঙে গেল, স্বপ্ন 
আহা, এমন FPA ভেঙে গেল। বিদ্যাসাগরের এ-দণ্ুখ কাউকে বলে বোঝানোর 


নয়। 
ইহসংসারে প্রভাবতী কোথাও নেই, কিন্তু বিদ্যাসাগরের মনের মধ্যে কেবল 


৬১২ করুণাসাগর বিদ্যাসাগর 


১৮৬৪ সালের এাঁপ্রলে প্রভাবতীর উদ্দেশে একাট রচনা 1লখলেন 
গির-_প্রভাবতীসম্ভাষণ’ ৷ বিদ্যাসাগরের মতত্যুর পর রচনাট প্রথম ছাপার 
অক্ষরে বোরয়েছে 'সাহত্যে-_ ১২৯৯ সালের বৈশাখে ৷ পরের মাসের “সাধনা'য় 


প্রভাবতীসম্ভাষণ' থেকে অংশবিশেষ উদ্ধৃত করি : 

যা তোমার কিছুমান দয়া ও মমতা নাই। যখন, তুমি, এত স্বর 
চলিয়া যাইবে বলিয়া, Pan করিয়া বাখিয়াছিলে, তখন cunas এত. সর 
আসাই OT উচিত ছিল। তুমি, স্বল্প য়র 


হা wow বেদনা দিয়া গিয়াছ। আমি বে, তোম , কত 
বা কারোই, ডাহা তুমি একবারও ভাবিতেছ না।-. 

বংসে! বি j * নানা কারণে সাতিশয় শোচনীয় অবস্থায় 
অবস্থাঁপত হইয়াছ। সংসার তান্ত বিরস ও বিষময় হইয়া উঠিয়াছে। 


কেবল এক পদার্থ ভিন্ন, আর কোনও বিষয়েই, কোন অংশে, faiga 
টনা প্রাতিলাত হইত না। তুমি আমার 


; t€ "কিন্তু, কোনও পাঁরবারেই, 
তোমার ন্যায়, অবিসংবাদে সব্ব্সাধারণের নিরাঁতশয় Cei আদরভাজন 3 
অপত্য, এ পৰ্য্যন্ত, i al তত হয় নাই।... ঘন ও আদরভ 

তুমি স্বল্প কালে নরলোক তি অস্ত হইয়া, আমার বোধে 
করতে হু কু অধিক কাল আকল) আর কি tfe 
করিতে; হয়ত, অদ্‌ষ্টবৈগুণ্যবশতঃ, অশেষবিধ শাতনাভোগের একশেষ 'ঘাঁটত। 
'_ সংসার যেরপ বিরুদ্ধ স্থান, তাহাতে, তুমি, দ'ঁর্ঘজাীবিম হইলে, কখনই, সুখে 
ও সচ্ছন্দে, জীবনযা্রার সমাধান করিতে পারিতে না। 


FR এক বিষয়ে, আমার হরে নিরতিশয় ক্ষোভ জান্ময়া রাহয়াছে। 


Fide 


nii "E TM 


"Ds 


: ও আত্মীয়তা ছিল। তাঁহার একমান্র 


করুণাসাগর বিদ্যাসাগর ৬১৩ 


আন্তিম পাঁড়াকালে, তুমি, উৎকট পিপাসায় সাঁতশয় আকুল হইয়া, জলপানের 
falas, নিতান্ত লালায়িত হইয়াছিলে। কিন্তু, অধিক জল দেওয়া চিকিৎসকের 
TOMAR নয় বলিয়া, তোমার ইচ্ছানুরূপ জল দিতে পার নাই। ওষব- 
সেবনান্তে, Totes দিবার পর, আকুল বচনে, ‘আর খাব’ ‘আর খাব’ বাঁলয়া, 
জলের Taine যংপরোনাস্তি লালসাপ্রদর্শন কারতে। কিন্তু, আদি, ইচ্ছাননর্‌প 
জলপ্রদানের পাঁরবর্তে তোমায় কেবল প্রবণ্ণনাবাক্য সান্বনাপ্রদানের চেস্টা 
কারতাম। যদি তৎকালে জানিতে পারতাম, তুমি অব্ধাঁরত পলায়ন কৰিবে, 
তাহা হইলে, কখনই তোমায় পিপাসার যন্ত্রণায় অস্থির ও কাতর হইতে 
দিতাম না; ইচ্ছানুরুূপ জলপান করাইয়া, নিঃসন্দেহ, তোমার উতকটাঁপপাসা- 
নিবন্ধন অসহ্য যাতনার সব্বতোভাবে নিবারণ কারতাম। সে যাহা হউক, 
বসে! তুমি উৎকট পিপাসায় সাতিশয় আকুল হইয়া, জলপ্রার্থনাকালে, আমার 
দিকে, বারংবার, যে কাতর দণ্টিপাত কাঁরয়াছলে, তাহা আমার হরে, TAT 
কান্ড বিস্মৃত হই, এ মন্ম'ভেদী কাতর Tide, এক মুহুর্তের নিমিত্ত, 
আমার PATENT হইতে অপসারিত হইবেক না। যাঁদ তাহা AW হইতে 
পাঁর, তাহা হইলে, আমার মত পামর ও পাষণ্ড ভূমণ্ডলে আর নাই। 
ধসে! আমি যে তোমায় আন্তারক ভাল বাঁসতাম, তাহা তুমি বিলক্ষণ 
জান ৷ আর তুমি যে আমার আন্তারক ভাল বাঁসতে, তাহা আমি বিলক্ষণ জানি৷ 
না দেখিলে, যার পর নাই অসুখী ও উৎকান্ঠিত 
আঁধকক্ষণ না দেখিতে পাইলে, যার পর নাই অসুখী 
ও উৎকণ্ঠিত হইতে, এবং, আমি কোথায় পগিয়াছ, কখন আসব, আসতে এত _ 
বিলম্ব হইতেছে কেন, অনুক্ষণ, এই অনুসন্ধান কারতে। এক্ষণে, এতাঁদন 
তামায় দেখিতে না পাইয়া, আঁত বিষম অসুখে কালহরণ করিতেছি। 
কিন্তু, তুমি এত দিন আমায় না দেখিয়া, কি ভাবে কালযাপন কারতেছ, তাহা 
জানিতে পারতেছি না। বংসে! যদিও তুমি, নিতান্ত নির্মম হইয়া, এ জন্মের 
মত অন্তাৰ্হ'ত হইরাছ, এবং আমার নিমিত্ত আকুলাচত্ত হইতেছ কি না, জানিতে 
+রতোঁছ না, আর, হয়ত, এত দিনে, আমায় সম্পূর্ণরূপে TALS হইয়াছ; 
কিন্তু, আমি তোমায়, কাস্মিন্‌ কালেও, বিস্মৃত হইতে প্যারব না। তোমার 
উদ্ভুত মনোহর মুৰ্ত্তি, চিরদিনের নিমিত্ত, আমার চিত্তপটে চিত্রিত থাকিবেক। 
কালক্রমে পাছে তোমায় বিস্মৃত হই, এই আশঙ্কায়, তোমার যার পর নাই Toe- 
হারণী ও টমৎকারিণী লীলা সংক্ষেপে লিপিবদ্ধ কারলাম। সতত পাঠ করিয়া, 
তোমায় সৰ্বক্ষণ স্মতপথে জাগর্‌ক রাখব তাহা হইলে, আর আমার তোমায় য় 


বিস্মৃত হইবার WLM আশঙ্কা ₹ না৷...” 


আশ্চর্য লেখা। বিদ্যাসাগরের বিশাল হৃদয়ের TC প্রভাবতী- 


PUE । কা অ emer অপার Wu সত হয়ে আছে? 


রচনা সম্পর্কে সূরেশচন্্র সমাজপাঁত লিখেছেন: k 

a স্বগাঁয়ি চন্দ্ৰ বিদ্যাসাগর মাতামহ মহাশয়, শিশুদের প্রাত আতশয় 
fist গর রচনায় তাহার হে দেনহের পারছ পাওয়া SUI 

খা SC রাজকৃফ বন্দ্যোপাধ্যায় মহাশরের সহিত, মাতামহদেবের বিশেষ THES 

: TES. কন্যা প্রভাবতী এই রচনার বিষয়। ১৭৮২ শাকের 


এক দিন তিনি কান সরা লইয়া ছাগলাটর সম্মুখে ধাঁরলে গলি 
AR সহকারে পান কাঁরল। সে অন্যান্য দিন যেরুপ স্বচ্ছন্দ গলে, হা : 


পরদিন যখন তিনি scq কৰিতে যান, ছা তাঁহার 
দন তাহার সঙ্গ দোকানের ভে হার সো গেল। 
দোকানত RET বহল ৷ তান বারংবার ডাকিতে লাগিলেও কিন্তুসে ৮০৭ 
করাইবার eX দেল না। অন্তর তিন নিজে পান কন " 


২৩শে মাঘ প্রভাবতীর জন্ম হয়; ১৭৮৫ শাকের ৪ঠা 
মৃত্যু BA! মাতামহদেব, প্রভাবতীকে erste ভাল বাড বংসর বয়সে প্রভাবতাঁর 
বিধ কারণে, ভিনি সংসারে সম্পূৰ্ণ atom ও বিরত হইবো এই সময়ে, নানা- 


হয় বড় ব্যাথত হইয়াছিল। প্রভাবতাঁর "rfe চিরজাগর্‌ক গে, স্নেহময় করুণ 
প্রবন্ধ রচনা করিয়াছিলেন। মৃত্যুর তিন চারি মাস পৃন্বেওষার জন্য, তিনি এই ক্ষ 
“প্রভাবতী-সম্ভাষণ” পড়িতে দেখিয়াছি। প্রভাবতীর স্মতি enfer হয়ে এবাদত 
রা I A য় 


এই প্রবন্ধ, ১৭৮৬ শকাব্দার ১লা বৈশাখ লিখিত হয়।...» CARREY, বৈশাখ 
পৃ. ১০) i 


di 


করুণাসাগর বিদ্যাসাগর ৬১৫ 


না, এই প্রতিজ্ঞা করিয়া, সেই দিন অবধি তানি স;রাপান পৰিত্যাগ কাঁরলেন।” 

সাহিত্যে বিদ্যাসাগরের স্মরণীয়তা এখনো বাঙলাভাষার মধ্যে সজীব 
শত্তিতে সঞ্চারিত হয়ে আছে। এই সংশয়হীন সত্য মনে রাখা দরকার যে 

শ্রীপ্রমথনাথ fot লিখেছেন : “ছন্দের প্রাণ যাঁততে অর্থাৎ যাঁতস্থাপনের 
বৈচিত্যে এই নিয়ম গদ্য ও পদ্য দুই ক্ষেত্ৰেই প্রযোজ্য ৷ যাতিস্থাপনের সার্থকতাতেই 
সেঘনাদবধ কাব্যের আমিন্লাক্ষর আশ্চর্য সৃষ্টি, আর উহার সার্থকতার অভাবেই 
IERIE কাব্যের অমিতরাক্ষর ছন্দ মিলহান পয়ার মাত্র। বিদ্যাসাগরের awl 
গদ্যলেখকগণ সজ্ঞানে যাতিস্থাপনের নিয়ম অনুসরণ করেন নাই--আঁচে আন্দাজে 
বা অন্ধভাবে চলিয়াছেন, কখনো কখনো তাঁর লক্ষ্যভেদ করিয়াছে, আঁধকাংশ 
সময়েই করে নাই। বিদ্যাসাগরই প্রথম সজ্ঞানে শিল্পবযাদ্প্রণোঁদত হইয়া 
নিয়মটিকে অনুসরণ করিয়াছেন... ৷ প্রভাবতীসম্ভাষণের ভাষা হব্দয়াবেগে মন্থর, 
অশ্রুজলে ভারাক্রান্ত, পদে পদে কমা সোমকোলনে ঈষৎ থামিয়া থামিয়া 
চালিগাছে। বজাবলাস ও SATOH বিতণ্ডা ও বিদ্ৰ:পাত্মক রচনাগ্ালতে ভাষা 
কেমন টাট্রঘোড়ার মতো , চার পায়ের আঘাতে গ্রাম্য শব্দের লোস্ট্র- 
খণ্ড ছ-টিয়া গিয়া প্রতিপক্ষকে আহত কারিয়াছে। আর সাঁতার বনবাসের 
ভাষায় উ্ররাবতের গজেন্দ্রগমন! পৌরাণিক পরিবেশ সৃষ্টির পক্ষে এ ভাষাই 
অত্যাবশ্যক ৷ ICA পেশীছিবার আগে ভাষার এমন বিচিত্র গাঁতচ্ছন্দ ন্দ আর 
পাওয়া যাইবে না। সর্বোপার বিদ্যাসাগরের গদ্যরবীতর ছন্দে নব্য গদ্যরণীতর 


মূল ছন্দ ধবানত। 

ধৰানিত হইতেছে।”২ 
একথা অবিস্মরণীয় যে বাঙলাভাষায় সাহত্যরচনা-কার্ষের ভূমিকা নির্মাণ 
করে দিয়েছে গর তত গদ্যভাষারীতি। সাহিত্যক্ষেত্রে স্বয়ং 
aqu পরম শ্রদ্ধার সঙ্গে বিদ্যাসাগরের কাছে আপন খণ স্বাকার করেছেন 
১৩৪৬ সালের ১২-অগ্রহায়ণ থ লিখেছেন : “যে গদ্যভ fora 
বাংলাভাষায় সাহত্যরচনা-কার্ষের 


ভিত গাঁথাছলেন, তব; সে আজ ইতিহাসের অনাদৃত নেপথ্যে 
অব্যবহৃত হয়ে পড়ে আছে। তাই আজ বিশেষ করে মনে করিয়ে দেবার দিন 
এল যে, সৃষ্টিকর্তারুপে বিদ্যাসাগরের যে স্মরণীয়তা আজও বাংলাভাষার 

রত, তাকে নানা নব নব পাঁরণাঁতর অন্তরাল আঁতক্রম 


জাসাহিত্যে আমার কৃতিত্ব দেশের লোকে যদি স্বীকার করে থাকেন তবে 

Cus চ্বাকার কাঁর, একদা তার দ্বার উদ্ঘাটন করেছেন ইদ্বরচন্দ বিদ্যাসাগর!" 

দেবেন্দরনা a ঠাকুর ‘তত্ত্বরঁজিনী সভা’ নামে একটি সভা খুলেছেন। পরে 

তত্বরঞ্জনী সভা’ নাম বদল করে ‘তত্ত্ববোধিনী সভা" হল। [eus 
‘তত্ত্ববোধিনী ভা'র সম্পাদক ছিলেন বিদ্যাসাগর! 

১৭৮০ শকের শ্রাবণে 'তত্ববোধিনী পান্রকা'য় একটি শবজ্ঞাপন' আছে : 

; পারিবর্ত্ত হইয়াছে, এনামত্ত সকলকে জানান 


৬১৬ করুণাসাগর বিদ্যাসাগর 


যাইতেছে, যে অতঃপর যাহাদের সভায় কোন পত্র যার প্রয়োজন হইবেক, 
তাহারা নিম্ন “লিখিত প্রকারে শিরোনাম Tat 'লাখবেন। 
“শ্ৰীযুত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 
তত্ববোধনী সভার সম্পাদক | 
তা”। 
শ্রীঈশ্বরচন্দ্র wp 
সম্পাদক I" 
১৭৮১ শকের Cares 'তত্ববোধিনী সভা’ লুপ্ত হয়ে যায়। বিদ্যাসাগর 
তত্ত্ববোধিনী সভা'র শেষ সম্পাদক। 
‘তত্ত্ববোধিনী সভা’ থেকে ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ নামে একখানা মাসকপন্র 
প্রকাশিত হয়েছে। ‘তত্ত্ববোধন পত্রিকা’ re 


A ME পরত আছেন। তাঁ 
তাহার লেখা প্রথম প্রথম স্তর সংশোধন কারিয়া দিতেন 1” ARE 


র ঠাকুর একটা পে -কামাট 
ওই পরা কোন লেখা ছাপা হবে, তা ঠিক করে দিত (গান কমিটি 
ওই পেপার-কামিটির একজন সভ্য ছিলেন আনন্দকৃষ্ণ ar | 

আনন্দকৃষ্ণের সঙ্গে অক্ষয়কুমারের 


পরের কথা। আনন্দকৃষ্ণ এ 
অক্ষয়বাব, আপনার সঙ্গে দেখা করতে চান একাদন বিদ্যাসাগরকে বললেন-- 
TUM ন মার আচ্ছা বেশ, তাঁকে আসতে বলবেন। 
তারপর অক্ষয়কুমার একাঁদন এসে বিদ্যাসাগরের সঙ্গে দেখা | 
5 
OLA করে এর রলে বড়ো ভালো FI S $ 
উপকৃত হ্ব।৫ হয় আদি চিরবাধিত হব, বিশেষ 
১৮৫১ সালে অক্ষয়কুমারের ‘বাহ্য বস্তুর সাঁহত 
বিচার (প্রথম ভাগ) বেরিয়েছে। ওই বইয়ের “বজ্ঞাপনে’ টি সম্বন্ধ 
“সকৃতজ্ঞ চিত্তে অঙ্গীকার করিতেছি, DE ঈশ্বরচন্দ বি তি 
দেবেন্দুনা {হুব মহাশয়ের বহু পরিশ্রম স্বর spy এই সাগর 
বিষয়ে বিশিষ্ট্রুপ আনকূল্য করিয়াছেন I" 
‘তত্ত্ববোধিনী পত্রিকা'র পেপার-কমিটির একজন সভ্য ছিলেন "বিদ্যাসাগর 
‘তত্ত্ববোধিনী পত্রিকা'র জন্য যেসব রচনা আসত, দরকার হলে 


করুণাসাগর বিদ্যাসাগর ৬১৭ 


স্বয়ং বিদ্যাসাগরের রচনাও ‘তত্ত্ববোধিনী পান্রকা'য় ছাপা হওয়ার আগে পেপার- 


কাঁমাঁটর অধিকাংশ সভ্যের সম্মতি দূরকার। 
পেপার-কাঁমাট কী ভাবে রচনা নির্বাচন করত? দি উদাহরণ তুলে দিচ্ছি: 


“কাবির পাঁন্থাঁদগের বৃত্তান্ত বিষয়ক পাণ্ডুলেখ্য প্রেরণ কাঁরতোছি। যথা 
বিহিত Bais কারবেন। নিবেদনামাত। 


১৪ আশ্বিন ১৭৭০ গ্রন্থ-সম্পাদক। 


প্রোরত প্রস্তাব পাঠে পরম পাঁরতোষ পাইলাম। ইহা অতি সহজ ও সরল 
em MORAL রাঁচত ও সংকলিত হইয়াছে। অতএব পাকার প্রকাশ 


তিষরে আমি সন্তুষ্ট চিত্তে সম্মতি প্রদান করলাম ইতি। 
ঈশ্বরচন্দ্র "DTI 


রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তপাপ্ডুলেখযর স্থানে স্থানে বে সকল 
পরিবর্তন করিয়াছেন, তাহা আঁত উত্তম হইয়াছে। 
প্রীশ্যামাচরণ মুখোপাধ্যায় ৷ 


যোগ্য। 
প্রোরত পান্ডুলেখ্য প্রকাশ — 
শ্রীরাজনারায়ণ IA | 


gg Reap Fe emet বাগভাার মহরত অনুবাদ UT 
cu রে এক অংশ প্রেরণ কৰিয়াছেন TIS SU হইরাছে। 
sue করিয়া d gm xu ভাবায় পাপে বাল ACE | 
বহ ত বা em পারতোষপ্রান্ত হইবেন এবং পাকার বিষয়ে 


আর qui^ নাই, অতএব ই বাঙ্গালা অনুবাদ দ্বারা ভারত র পুরাব্ত্ত 


সন্ধায় এতদ্দেশীয় বযান্তাদগেরও উপকার হইবেক। শনবেদনামীতি। 


তত্ত্ববোধিনী সভা 
২৬ পৌষ ১৭৭০ গ্রল্থ-সম্পাদক। 


কর্তব্য। 
অবশ্য প্রকাশ টি 


হাতি সলাত (eS?) ভাষায় SATS হইরাছে এবং ভরসা কি 
এক হত হইলে আল RE UO 
্রীশ্যামাচরণ মুখোপাধ্যায় ৷ 


৬১৮ করদণাসাগর বিদ্যাসাগর 


SSE" মহাভারতের অনুবাদ তত্ত্ববোধিনী পাত্রকাকে আঁত লোকপ্ৰিয় 


i: এ-বিষয়ে কণামান্র সন্দেহ নেই, বিদ্যাসাগর 'ততববোধিনী পত্রিকাকে 
প্লভাবে সাহায্য করেছেন। 

১৮১ ৰ Seguir "mes লিখেছে : y* 
vehe ofer বশে qi a ত = 


যত্ন ও পাঁরশ্রমে পারচালিত য়া ace 
Fe নন কাহিল ইহা জানালোক ও বাত হইয়া বো একটা 


‘সব্বশুভকরণী গর্বে মে নতুন একখানা মাসিক বের করা হবে। 


z রকে বললেন__ আমাদের : 
উচিত, তা আপাকে বল ন কাণে এই নতুন কাগজে প্রথম কা লেখা 


প্রথম কাগজে আ' গ লেখা বেরলে a 
গোরব হবে, সকলে সমাদর করে কাগজ টাকে আ চারি 


পত্রিকা'র প্রথম সংখ্যা বেরল ১৮৫০ সালের আগস্ট মাসে ।* 
র দোষ’ নামে একাট র 
প্রায় সমস e ববাহে রচনা লিখেছেন | 


* উত্তরকালে রাজনারায়। রগ লিখেছেন : “ইনি মদনমোহন তালিকা) ও arna : 
বিদ্যাসাগর মহাশয় 'সব্বশিতকরা নামে পত্রিকা বাহির করেন ৬ (রোজনারায়ণ বস; : 
আত্মচারিত, তৃতীয় সংস্করণ, প্‌. ৩৮-৩১) 

A পাতক eT UTR ব্রা পাকা, সম্পাদনা করেননি। 
১সববশ্ভকরা পত্রিকা'র সম্পাদকের নাম মতিলাল চট্রোপাধ্যায়। সব্বশুভকরণ পান্রিকা, 
ঠনঠাঁনয়ার সব্বশুভকরণ 


করুণাসাগর বিদ্যাসাগর ৬১৯ 


afore কলম্গতৃষায় মুগ্ধ হইয়া পরিণাম বিবেচনা পাঁরশনন্য চিত্তে 
অস্মদ্দেশীয় মনুষ্য মাত্রেই বাল্যকালে পাণিপাড়নের প্ৰথা প্ৰচলিত করিয়াছেন। 
হাতে TRE বে কর MU অন কলা হা 


q 1বভ য়াছেন, যদ্যাপ কোন কন্যা কন্যাদশাতেই 
পিতৃগহে স্রাধান্্মণা হয়, তবে সেই কন্যা পিতৃ মাতৃ উভয় কুলের TT 
xe হইয়া সপ্ত AS পর্যান্তকে নিরয়গামী করে, এবং তাহার পিতা 
মাতা যাবজ্জীবন অশোঁচগ্ৰস্ত হইয়া সমস্ত লোকসমাজে অশ্রদ্ধের ও অপাঙ্ডেয় 


হয়। 
রি ইহাতে যাঁদও কোন xem her অন্ত্রকরণে Ss বিধির প্রতি বিদ্বেষ 
der জন্মে, তথাপি ভিনি faire লোঁকিক ব্যবহারের পরতন্র হয় 


$ 


four করিতে সমৰ্থ হন না। তাঁহার আন্তারক চিন্তা অন্তরে উদয় 
বিলীন হইয়া যায়। 


তাহ হইয়া কেবল AAA আকারমারধারা, TR গৰুত 
পারগণিত হয় T! 

বর মলে যে শারণীরক স্বাস্থ্য, তাহাও THIS WR 

deine জাতি অপেক্ষা অস্মন্দেশীয় লোকেরা যে শারাঁরিক ও 


ইহার বণ আমারাদগকে এ দুরবস্থা হইতে কত দিনে উদ্ধার 
x B অবং ER du e যা, কত un পর Ie X e 
হউক, অধুনা LOTT at যে আন্দোলন হইতেছে, ইহাও AAT | বোধ হয়, 

a ত দায় লোকেরা সেই ভাবি শন্ভ দিনের MSTA সখের 


য় অন্যান্য : 
de TT ত অবশ্যই তন্নিরাকরণের কোন sem স্থির হইবেক 
সন্দেহ নাই। কাণ্ঠে খনন রে কাঁরলে কত ক্ষণ হ-তাশন 


রাঁহতে পারে? কাঁরলে 
সত হইয়া থাকিতে পারে? এবং অনবরত সতোর অনুসন্ধান কারলে 
Vil, usen bs 'িথ্যাজালে প্রচ্ছন্ন থাকিতে পারে? 


৬২০ করুণাসাগর বিদ্যাসাগর 


আমরা অন্তঃকরণমধ্যে এইরূপ নানাপ্রকার চিন্তা করিয়া বাল্যাববাহের 
বিষয়ে যথাসাধ্য Feige 1ল।খতে প্রবৃত্ত হইলাম। 

AIMS এই [ব*্বরচনামধ্যে সৰ্ব্বজীবেই cui পুরুষ AIG ও 
এই eee ee RUND হইতেছে। ইহাতে স্পষ্ট fasten 
K i 


“সারে সংসারের নিয়ম রক্ষা করে। 
জগৎসংষ্টর কত কাল পরে মনদষ্য জাতির এই িবাহসম্বন্ধের নিয়ম চলিত 
, বদ্যাপি তদ্বিশেষ নিন্দে 1 করা আত দুরূহ, তথাপি এই মাত উল্লেখ 
ওয়া পারে খন Sm CS বৈষায়ক জ্যনের মূ উদ 


| এই সংসারে দাস্পত্যনিবন্ধন সুখই 


সেই দু REB পিতা মাতার ca জায় হয, কণ জনক 
এই এর বিনিয়োগ সু দুখের জকি রর 
ই জনাই or Mera অবসর সু হর রান 


U-— QUUM oY 


কিন্তু বিশেষ We বে 


করুণাসাগর বিদ্যাসাগর ৬২১ 
প্রণয় ভর্তাস্বরূপ এবং প্রণয়নী গৃহপারচারকাস্বরূপ হইয়া সংসারযান্রা 


নিৰ্ব্বাহ করে। 
জায়া-পতিসম্পর্কে যে সন্তানের উৎপত্তি হয়, তাহার গৰ্ভ'বাসেই প্রায় বিপত্তি 


ঘটে, যদি প্ৰাণবিশিষ্ট হইয়া ভূমিষ্ঠ হয়, তাহাকে আর খাত্রীর অত্কশয্যাশায়ী 
হইতে না হইয়া অনাতাঁবলম্বেই ভূতধা্রীর গব্ভশায়ী হইতে হয়। কথাণ্টং বাদ 


সব্বজাতি অপেক্ষা ভীরু, ক্ষীণ, 
স্থাবরদশাপন্ন হইয়া অবসন্ন হয়, যদ্যপি 


AMIGA মুখ্য কারণ RES HERE 
সমগানেরা কখন সবল হইতে পারে না, যেহেতু ইহা সকলেই স্বাকার কারবেন 
যে, দুৰ্বল কারণ হইতে সবল কার্ষোর উৎপাত্ত কদাগি সৃম্ভবে না, যেমন 


Sea ক্ষেতে উৎকৃষ্ট বাজ বপন এবং উন্বররা ক্ষেত্রে SATIN বাজ রোপণ 
সেইরূপ অকালবপনেও ইন্টসিদ্ধির অসঙ্গাঁত হয়। 


পরান পুর eror দন্টান্ত বহন কারতেছে। এতন্দেশীয় FRAN সেই 
এত "ও সেই বংশে উৎপন্ন হইয়া যে এতাদশ দূব্বলদশাগ্রস্ত হইয়াছে, 
জাতি খনক ইহার মধ্য কারণ নয়? কেন না পূৰ্ব কালে প্রায় সন্ব জাত 
মধ্যেই অধিক বয়সে maka নিষ্পন্ন হইত। যদ্যাপ তৎকালে অন্টাবধ 

য়া যায়, তথাপি অধিকবয়োনিষ্পন্ন গান্ধব্ব, আসর, 


সাহসী আসিতেছে ইহার প্রমাণ, য়র 
দৌবারকভাদি কমে ও স্বাঁকার করে, তথাঁপ কোন সাহসের 


৬২২ করদণাসাগর বিদ্যাসাগর 


দে 10 URN হর নাও অনাই aute নাস কৰন 
ব্গদেশোৎপন্ন ব্যান্তকে দেখা যায় নাই। উৎকলদেশীয়েরা 


য়রা আমারাদগের 
অপেক্ষাও ভীরু এবং দব্বলস্বভাব, এ নিমিত্ত আমরাও তাহাদিগকে chs 
SOOT a উপহাস কৰিয়া থাকি। জানা গিয়াছে, তাহাদিগকে ভাত 
আমারাদিগের বাহ প্রচালত আছে। অতএব পাশ্চাত্য লোণ সও 


য়রাই TAT ও চন হর, এবং যে প্রদেশে আধিক বয়সে 
বিবাহ হইতেছে, নেশা রাই বা কেন সাহস ও ae অধিক, 
mW বাল, "জাতির বিদ্যাশিক্ষার প্রথা প্রচলিত que তবে 
য়, বালক বালিকারা মাতৃসন্নিধান তও সদুপদেশ পাইয়া" অল্প 
বয়সেই কৃতাবিদ্য হইতে পারিত। সন্তানেরা শৈশব যেরু 


কোন ভর সন্তানেরা স্ব সব কন্যাসন্তানদিগকে ; 
গয়া থাকেন, কিন্তু সেই কন্যাদিগের বর্ণপরিচয় হইতে না হইতেই প্রদান 
ফল উপর হার পাঠের রস হেনা হইতেই i 
নর ইয়াহইয়া S সজ্জন, বন পড়া 


: mem RON শিক্ষার উপক্কমেই কন্যাগিতা 
নাক, তবে আর Fee শিক্ষা কির তাঁহাদিগের ns 
দুহিতৃগণ ভাবা সন্তানগণের উপদেশক্ষম হইয়া পিতা র ae 
সফল করিতে পারেন। অতএব ATEA সত্য 


করুণাসাগর বিদ্যাসাগর ৬২৩ 


মুখ্য কাল যে বাল্য কাল, তাহা বৃথা ব্যয় হইয়া যায়। অনন্তর উপাজ্জনক্ষমতার 
জন্ম না হইতেই সন্তানের জন্মদাতা হই। সুতরাং তখন নিত্যপ্রয়োজনীয় 
অর্থের নিমিত্তে অত্যন্ত ব্যাকুল হইতে হয়। কারণ, গৃহস্থ ব্যন্তির হস্তে ক্ষণেক 
অর্থ না থাকিলে চতুদ্দশ ভূবন AAT প্রতীত হইতে থাকে। তৎকালে WR 
অসৎ কৰ্ম্ম কারয়াও অর্থলাভ সম্পন্ন হয়, তাহাতেও নিতান্ত পরাঙ্মখতা না 
হইয়া, বরং বার বার প্রবৃত্ত জন্মিতে ত থাকে! অনেক স্থলে এমতও দুষ্ট হইয়াছে 
যে, বাস্তাবক সংস্বভাবাপন্ন ব্যান্তরাও কতকগুলি অপোগণ্ড পারিবারে পারবৃত 
য়া অগত্যা দু্কিয়াকরণে সম্মত হইয়াছেন। আর এরুপ দররবস্থাকালে পরম 

পান্রকলন্রাদ পারবারবর্গ উপসর্গবৎ বোধ হয়। তখন কাজে কাজেই 
পিতৃসত্বে তাঁহার অধীন, কখন বা সহোদরাদি গর অন্গ্রহোপজীবী, কখন বা 
আত্মীয়ব্গের ভারস্বরুপ হইয়া স্বকীয় স্বাধীনতাস: TA বাঁণ্ডিত ও জনপদে পদে 


যে বাল্যবিবাহ দ্বার 
তাহার উচ্ছেদ করা দি সব্্বতোভাবে শ্রেয়স্কর নহে? 

ania কোন ব্যক্তি এমত আপত্তি উপস্থিত করেন যে, অস্মদ্দেশে 
বাল্যপরিণয়প্ৰথা না থাকিলে বালক, বালিকাদিগের GCSE হইবার 


কোথায়? অতএব অপক্ষপাতী হইয়া বিবেচনা করিলে এতাদ্‌শ পৰ্ব্ব'পক্ষই 


উপস্থিত হইতে পারে না। 

কাত হে মনুযোদিগের মৃত্যু ঘটনার অধিক সম্ভাবনা, যদি আমরা এই 
বিষয়ের আনা বয়স পৰ্যন্ত মুর অধিক সম্ভাবনা। অতএব বিংগাত 
উদ্বাহকৰ্ম্ম' নিৰ্ব্বাহ হয়, তবে বিধবার সংখ্যাও 


বৰ্ষ অতীত হইলে যদ্যাপ 
আঁক হইতে পারে না। এবং পিডামাতাদিগের তত রে 


z হয়, তাহা কাহার না অনহভবগোচর আছে ?... 
অতএব যাঁদ কোন অনাথা হইয়া এইরূপ দারুণ দুরবস্থায় পাঁততা হয়, 
নিয়তই ঘাঁটিতে পারে, তবে বিবেচনা কর, তাহার সমান 


MENS যা "s শত 
র এইরূপ শত শত ; 
করতো “রসাল "em হইয়া, KOUR হইয়া বায়, im কোন 
কার তাহার wm ৷ 5 aa 
কারক বাতাস উন্ল্বনে সাহস কাঁরতে চাহেন না। জার d জানা 

দৃঢ়তা জন্মে যে, যাদি প্রাণবায়ণর প্রয়াণ হইয়া যায়, 


৬২৪ করুণাসাগর বিদ্যাসাগর 


ত ও দ্বাকার, তথাপি TU. মার গলাধঃকরণ করিতে চায় না। অতএব 
বে সময়ে লালন পালন রো oe a চায় না। অতএব 
পার করা উচিত, তৎকালে পারদ দ্বারা পরগহে বিস্জ'ন দিয়া তাকে 
ea নিক্ষেপ করা নিতান্ত, SR wai আর ergo 
বিধবা SOT থাকিলে যে কত প্রকার পাপের আশঙ্কা আছে, ববোর ভুলে 
তাহা সকলেই ব্দাঝতে পারেন। বিধবা নারী অজ্ঞানবশতঃ কখন 
ধৰ্ম্মকেও বিস্মংত হইয়া বিপথগামিনী হইতে পারে এবং 


করিতেছি, যাহাতে এই বাল্যপারণয়রূপ দৰনেয় অস্মদ্দেশ 


টং 4 MAS ‘দগের মনে মনে অনেক 
সবাক হিয়া গেল মে যে তাহা প্রকাশ কারতে টি কিন যা ও 
বিদ্যাসাগর বাল্যবিবাহের রাধী। 

তৰি যেন হেমলতাকে নিয়ে শিবনাথ WP একদিন বিদ্যাসাগরের 


তোমার দুর্ভাবনার কোনো কারণ নেই, মা। ; 
t DT নানা কথাবার্তার পর শিবনাথ 
পথে হেমলতা যা বলোঁছল, সেকথা খোলাখণল বললেন বিদ্যাসাগরকে। কথা 


বিচে নো হয়োছিল। তাছাড়া তোমার ভাবনা কি তোমার বয়স তোমার 
Se কৰেন, উপ পাত হিসেবে আম টা তোমা 
আসব | মোন বলবে, সোঁদনই তোমাকে গা করে আমর ই হা 
Sm P ৰ ' ? J 


১৮৫৮ সালের ১৫-নভেন্বর ‘সোমপ্রকাশ’ নামে একখানা সাপ্তাহকপন্র * 
সবপ্রথম প্রকাশিত হয়। ‘সোমপ্রকাশ’ প্রকাশের পরিকল্পনা করেছেন স্বয়ং 
বিদ্যাসাগর | রর 
১৮৬৫ সালের ৯-জানুজারি eer. পোটিয়টা লিখেছে : 
“The Shome Prokash was first p 


projected by "Pundit Eswar 
Chunder Vidyasaghur, and we believe the first number was 
written by him. , , > 


১২২৩ সালের ১৫-ভাদ্র 'সোমপ্রকাশ' লিখেছে : “সারদাপ্রসাদ নামক 
নট বর হারের ভরণপোষণ করিবার জন্য বিদ্যাসাগর মহাশয়ই spy dd 


করুণাসাগর বিদ্যাসাগর URE 


পতকা প্রকাশের পারকল্পনা করেন। প্রস্তাব হয় যে বিদ্যাসাগর মহাশয় স্বয়ং 
এই পান্রকাখানি {লিখবেন এবং সারদাপ্রসাদ তাহার সম্পাদক হইবেন, সারদা- 
প্রসাদ তৎপরে বর্ধমানের মহারাজার অধীনে একটা কর্ম পাইয়া. বর্ধমানে 
গমন করেন। সঙ্গে সঙ্গে সোমপ্রকাশ প্রকাশের কল্পনাটও পাঁরত্যন্ত হয়৷... 
বিদ্যাসাগর মহাশয় আবার “সোমপ্রকাশ” সৃজনের কল্পনা কাঁরলেন। বদ্যাসাগর 
মহাশয় একাদন দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রমুখ আর কয়েকজন পাঁণ্ডতকে 
আহ্বান কাঁরয়া “সোমপ্রকাশ” প্রকাশের প্রস্তাব করেন ৷ সকলেই এই প্রস্তাবে 
সম্মত হন এবং বিদ্যাভূষণ মহাশয়ের হস্তে ইহার সম্পাদকীয় ভার অর্পণ করা 
gy". ; 

উত্তরকালে হরগ্রসাদ শাস্ত্রী লিখেছেন : “বদ্যাসাগর মহাশয়ের আর এক 
site সোমপ্রকাশ। বিদ্যাসাগর মহাশয় দোখতেন_যে-সকল বাংলা কাগজ 
ছল, তাহাতে নানা রকম খবর দিত; ভাল খবর থাকত, মন্দ খবরও থাঁকত। 
লোকের কুৎসা কারিলে কাগজের পসার বাঁড়ত, অনেক সময় কুৎসা কারয়া 
তাহারা পয়সাও রোজগার Fite! 1বদ্যাসাগর মহাশয় দৌখলেন যাঁদ কোনো 
কাগজে ইংরেজীর মত রাজনীতি DUST করা যায়, তাহা হইলে বাংলা খবরের 
কাগজের চেহারা ফেরে। তাই তাঁহারা কয়েকজন 'সালয়া সোমপ্রকাশ বাঁহর 
করিলেন; সোমবারে কাগজ বাহর হইত বাঁলয়া নাম হইল সোমপ্রকাশ ৷” 

এবার “হন্দ; পৌট্রয়টে'র কথায় আসা যাক। 

fan, পেট্রিয়ট' ইংরোজ পান্রকা, সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 
১৮৬১ সালের ১৪-জন হারিশ্চন্দ্রের মৃত্যু হল। হাঁরশ্চন্দ্রের সংসার গেল 
নিঃস্ব হয়ে। নিঃস্ব পাঁরবারের মুখ চেয়ে বিদ্যাসাগর এগয়ে এলেন। 
বিদ্যাসাগরের কথায় কালীপ্রসনন সিংহ পাঁচ হাজার টাকা দিয়ে কিনে নিলেন 
ee. পোট্রিয়টে'র স্বত্ব এবং ছাপাখানার সমস্ত সরঞ্জাম। কালপ্রসন্নের ইচ্ছায় 
তাঁর বন্ধ; শম্ভূচন্দ্র মুখোপাধ্যায় হলেন হিন্দ; পোট্রি়টে'র ম্যানৌজং এডিটর। 
কিন্তু বেশিদিন থাকতে পারলেন না তিনি। নাম করা যাবে না, এমন একজনের 
চক্রান্তে বিরন্ত হয়ে শল্ভূচন্দ্র হিন্দ; পেট্রিয়ট’ ছেড়ে চলে গেলেন। 

কালীপ্রসন্ন এখন ‘হিন্দ; পেট্রিয়ট' নিয়ে কী করেন? তানি হিন্দ 
পেষ্রিয়টে'র সমস্ত ভার বিদ্যাসাগরের হাতে তুলে দিলেন। 

অল্প few বিদ্যাসাগর কুঞ্জলাল বন্দ্যোপাধ্যায়কে দিয়ে "eem 
পোদীয়টৌ’র সম্পাদকীয় কাজ চালিয়ে নিলেন। তারপর যতীন্দ্রমোহন ঠাকুর 
আর বিদ্যাসাগর “হিন্দু ces সম্পাদন-ভার নিতে অনুরোধ করলেন 
মাইকেল মধ্স্দনকে। j 

.. কিছুদিনের জন্য ণহন্দ্‌ পৌষ্টয়টে'র সম্পাদক রইলেন মাইকেল NIANA | 

তারপর FRAP পালের PN 

কৃষ্ণদাস পাল তখন ব্রিটিশ ইণ্ডিয়ান আ্যাসোসয়েশনে চাকার করেন। কৃষ্ণ- 
দাসের উপর দয়া হল বিদ্যাসাগরের । কৃষ্ণদাসকে হিন্দ; cote” চালাতে 
বললেন ঁতান। 

কিন্তু কৃষ্ণদাসের বয়স অল্প তখন। তাই বিদ্যাসাগর কৃষ্ণদাসের উপর 
পুরোপুরি নির্ভর করলেন না। dee পৌট্রয়টে'র জন্য বিদ্যাসাগর নিজের 
ছামতো লেখা কৃষ্ণদাসকে দিয়ে লিখিয়ে নিতে লাগলেন। এই ব্যবস্থাই চলল 

কাল | অর্থ, কিছুদিনের জন্য কৃষ্ণদাস বিদ্যাসাগরের অধীনে থেকে হিন্দ: 
পোঁট্রয়টে'র সম্পাদকের কাজ করেছেন। বিদ্যাসাগরের অনগগ্রহেই কৃষ্দাস পাল 
৪০ 


৬২৬ করুণাসাগর বিদ্যাসাগর 


fom, পৌট্রয়টে'র সম্পাদক হয়েছেন।৯* পরবর্তীকালে বিপুল খ্যাতি অর্জন 
করেছেন কৃষ্ণদাস পাল।* 


হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন : “ীবদ্যাসাগর মহাশয় খুব পারশ্রম কারতে 
পারতেন, তাঁহার অনেকগাল বই ছিল। তান সব বইয়ের প্রুফ নিজে 
দৌখতেন এবং সর্বদাই উহার বাংলা পাঁরবর্তন কাঁরতেন। দোখতাম প্রত্যেক 
পারবর্তনেই মানে খুলিয়াছে। তিনি প্রেসের কাজ বেশ জানতেন__বাঁঝতেন। 
বহুদিন ধরিয়া তিনি সংস্কৃত প্রেসের মালিক ছিলেন তখন সংস্কৃত TAAR 
বাংলার ভাল প্রেস ছিল। তিনি সংসারের কাজ খুব বাঁঝতেন; প্রেস হইল, 
বই ছাপা হইল, বিক্রয় করিবে কে? তাহার জন্য সংস্কৃত প্রেস ?িপাঁজটাঁর 
(১৮৪৭) নাম দিয়া এক বইয়ের দোকান খহীললেন।”১৯ 

শেষ প্ৰমক নিজে দেখে দিতেন বিদ্যাসাগর । শেষ প্রুফ দেখার পর কেউ 
যাঁদ ভুল বের করে দিতে পারত, সে টাকা পেত। একেকাট সেরকম ভূল ধরার 


à ভু 
জন্য একেক টাকা করে পেত। সেরকম ভুল সুরেশ সমাজপাঁত ছাড়া আর-কেউ 
কখনো ধরতে পারেনান।১২ 


পরে প্রেসের 
ক Teste জন্য একাঁট সরকার 
মদনমোহন তর্কালঙ্কারের ভগ্নপাঁতর নাম মাধবচন্দ্র মুখোপা। 
বিদ্যাসাগর জানেন, মাধবচন্দ্র আঁত কষ্টে সংসার শা 
2 € চালান। v 
oe Ls ং অতএব সেই মা 


ন র ৷ বিদ্যাসাগরের পণড়াপপাঁড়তে 
তাকে রাজি হতে হল। Hy প্রেসের সরকার বহাল হলেন) 


* শম্ভুচন্দ্র বিদ্যারত্র লিখেছেন : « 

লয়ে অধায়ন কিয়া জী সনের কন গত 
ছিল। কৃষ্ণদাস পাল অতিশয় Tham ও ইংরাজী bali SELL ক্ষমতা জান্মিয়া- 
সহিত তাঁহার বিশেষ সচ্ভাব ছিল; তজ্জন্য অগ্রজ মহাশয় G দির SLL 
হিন্দ; CERO স্বত্ব এককালে সমর্পণ করেন। তন্দর্শনে অনেক E aii 
বাক্যে বলিতেন যে, বিদ্যাসাগর কৃষদাসকে বিনামূল্যে হিন্দু পো কবর ১৪ 
কাজ করেন নাই, যেহেতু কৃষদাস পাল কোনও ভাল বিদ্যালয়ে অধ্যয়ন কাযা বত পার নাই। 
হিন্দ; কলেজ, হগলা কলেজ ও কৃষ্ণনগরের কলেজের পরক্ষোত্তার্ণ বশস্বী লেখকাদগের 
মধ্যে কাহাকেও না দিয়া অন্যায় কাৰ্য্য করিলেন। তৎকালে অনেকেই অগ্রজকে পাবদ্যাসাগর) 
নিৰ্ব্বোধ জ্ঞান করিয়াছিলেন। কিন্তু বাব কৃষ্ণদাস পাল হিন্দপো্টীয়টের এঁডটার হইয়া 
iom. বিগ ইনি নাত করের হিম epee qr সুকবি, গা বাত 
হইয়াছিলেন, ও ক্রমশঃ ভারত ব্যবস্থাপক সভার সভ্য হইয় | পরন্তু কৃষ্ণদাস 
বাবুর ওর:প নাম ও প্রতিপান্ত লাভ হইবার আশা ছিল না, অগ্রজই (বিদ্যাসাগর) কৃষ্দাস 
বাবর এই উন্নাতির মল।” Cree বিদ্যার : বিদ্যাসাগর-জীবনচাঁরত, কলকাতা, ১৮৯১, 
পৃ. 380-85 1) 


TES 0x 


করুণাসাগর বদ্যাসাগর ৬২৭ 


কিছুকাল পরে মাধবচন্দ্র মারা গেলেন। 

মদনমোহনের বোন কলকাতায় এসে 1বিদ্যাসাগরের কাছে কেদে পড়লেন-- 
দাদা! কাল কী খাব, তার সংস্থান নেই ৷ দয়া করে আমার কোনো উপায় করো । 
নয়তো ছেলেমেয়ে নিয়ে আমায় উপোস করে মরতে হবে। 

সত্য কথা । মদনমোহনের বোন একবিন্দু বাড়িয়ে বলেনান। 

বিদ্যাসাগর মদনমোহনকে বললেন-যতাঁদন তোমার ভাগ্নেট মানুষ না 
হয়, ততাঁদন ছাপাখানার তহবিল থেকে তোমার বোনকে মাস-মাস দশটাকা 
দিতে হবে। 

নিতান্ত অনিচ্ছায় মদনমোহন রাজ হলেন। 

ছাপাখানার তহবিল থেকে মাসে-মাসে দশটাকা পেতে লাগলেন মদন- 
মোহনের বোন। কায়ক্লেশে সংসার চালাতে লাগলেন। 

িছ্যাদন পরে আরেক অভাবনীয় কাণ্ড হল। ম্ার্শদাবাদ থেকে 

মদনমোহন লখে পাঠালেন : আমার ভাঁগনীকে, ছাপাখানার তহাবল হইতে, 
মাস মাস যে দশ টাকা দেওয়া হয়, তাহা আমি, আগামী মাস হইতে, রাহত 
করিলাম | 

খবর পেয়ে মদনমোহনের বোন কলকাতায় এসে বিদ্যাসাগরের কাছে কাঁদতে 
লাগলেন। 

বিদ্যাসাগর বললেন_ ছাপাখানার তহাবল থেকে আর আম তোমায় টাকা 
দিতে পারব না। আম এইমাত্র করতে পার, আমার অংশের পাঁচটাকা VN 
মাস-মাস আমার কাছ থেকে পাবে; এর বোঁশ দেওয়া আমার ক্ষমতার বাইরে। 

তাতেই সন্তুষ্ট হয়ে WG চলে গেলেন মদনমোহন তর্কালঙকারের বোন। 

উত্তরকালে বিদ্যাসাগর লিখেছেন : “তান (মদনমোহন তর্কালঙ্কারের 
vis) যত দিন জশীবত ছিলেন, আমার নিকট হইতে, মাস মাস, পাঁচ টাকা 
পাইয়া, কোনও রূপে দিনপাত কারিয়াছিলেন। তাঁহার জীবদ্দশাতেই, তদীয় 
প্র্লাটর প্ৰাণত্যাগ ঘটে। তাঁহার মৃত্যুর পর, তদীয়া বিধবা কন্যা, যত দিন 
করিয়াছিলেন।৮৯৪ = 

আরেকরকম। আরেকটি ঘটনা | 

কাঁ একটা কাজে সংস্কৃত প্রেসে এসেছেন কৃষ্ণাকশোর। প্রেসের ম্যানেজারের 
নাম পতাম্বর বন্দ্যোপাধ্যায় | ইনি সম্পকে বিদ্যাসাগরের ভাই। 'বিদ্যাসাগরকে 
‘দাদা’ বলে ডাকেন পাঁতাম্বর। 

কৃষ্ণকিশোর পাতাম্বরকে জিজ্ঞেস করলেন--আমার কাজটার কী হল? 

পাতাম্বর বললেন- দাদার হুকুম না হলে THRs হবে AT 

এখানে কে কার দাদা, কে কার ভাই-_কিছুই জানেন না কৃষ্ণীকশোর। তান 
জিজ্ঞেস করলেন--তুমি কে? তোমার দাদাই বা কে? 

পাঁতাম্বর রাগ করে বললেন--আমার দাদাকে জানো না? ভারতবর্ষের, 
এমন কি পৃথিবীর লোক দাদাকে জানে, আর তুমি জানো না? 

প্রেসের আপিসঘরে বসে কাজ করছিলেন বিদ্যাসাগর, পাঁতাম্বরের কথা 
তাঁর কানে গেল। {তান বললেন এমন গাধা না হলে কি আমার প্রেসের 
ম্যানেজার হয়! ‘তুমি কে, তোমার দাদা কে’, জিজ্ঞেস করছে, বল, ‘আমি 
বিদ্যাসাগরের ভাই” । তা না, ‘আমার দাদাকে চেনো না! আমার দাদাকে না 
জানে এমন লোক ভারতবর্ষে নেই!” 


৬২৮ করুণাসাগর বিদ্যাসাগর 


যজ্ঞেশ্বর ঘোষ সংস্কৃত প্রেসে কাজ করে। যজ্ঞেশ্বরের মা মারা গেলেন। 
গলায় কাছা THA প্রেসে এসেছে যজ্ঞেশ্বর। কাজ করছে। 


গর ডাকলেন যন্দ্েশবরকে। বললেন_তুই আমার প্রেসে ঢুকাল 
কেন? বেরো প্রেস থেকে। 


কেন, বিদ্যাসাগর রাগ করলেন কেন। কিছুই বুঝে উঠতে পারল না 
বজ্ঞেশ্বর। 


বিদ্যাসাগর বললেন--যা, আমার ঘরের সামনে গিয়ে দাঁড়া। 
হখকুম তামিল করল যজ্ঞেশ্বর। বিদ্যাসাগর এসে জিজ্ঞেস করলেন_তোর 
মা মরেছে কতাদন £ মায়ের শ্রাদ্ধ কী করে করবি? 


_যা একট; জাম আছে, তা বেচে বা বন্ধক রেখে শ্রাদ্ধ করব। 
FS লাগবে? 


প্রেসের ম্যানেজার দেখি মাইনে গেল। TERRE মাইনে তো চাঁল্লশ টাকা 


হে 
টাকা থেকে দশ টাকা কেটে রেখে ওকে মাসে মাসে টাক = 
সংস্কৃত প্রেস স্থাপনের মূলে দুজন জান করে Tre | 
আর বিদ্যাসাগর। এই ব্যাপারে মদনমোহন fex QT তর্কালচকার 
গিরিশচন্দ্র বিদ্যারত্নের নাম উচ্চারণ করেনান। এমন ক, সা [দে 
সংস্কৃত প্রেসের জন্মের সঙ্গে নিজের কোনোরকম sns; aN 


l 
কিন্তু গিরিশচন্দ্র বিদ্যারক্লের ছেলে হাঁরশচন্্র ae. 
খছেন : “... “সংস্কৃত-যন্ত্” নামক একটি ছাপাখানা বিদ্যাসাগর জাগায় 
মদনমোহন তকণলঙকার ও আমার পিতৃদেব গিৱিশচন্দ্ৰ বিদ্যাৱত্ এই eaer 
এক হইয়া d করেন... 1 কিছ্দাদন পরে মদনমোহন তর্কালক্কার বহরমপ্ননে 


ee NUNT LG mm. capu 


করণাসাগর বিদ্যাসাগর ৬২৯ 


চাঁলয়া গেলেন এবং আমার femora “গিরিশ বিদ্যারত্ন যন্ত্র" নামক NAT 
একটি ছাপাখানা কারলেন। সুতরাং “সংস্কৃত যন্ত্র” নামক ছাপাখানাটি কেবল 
[বিদ্যাসাগরের AA 


enam শোধন, করা প্রভৃতি কার্য সম্পন্ন কাঁরতেন ৷... 
{দ্যাসাগর মহাশয়ের রচিত গ্ৰন্থই অধিকসংখ্যক হইয়া উঠিতে 
জমে হুন তকালক্কাৱের গ্ৰন্থ তদপেক্ষা অনেক কম হইল, Pe 
প্রকাশিত গ্ৰন্থ ত অতীব 5 
প্ৰকাশিত তেন বালিয়া বিদ্যাসাগর মহাশয় Ve সমান চন একদিন 
fare এইরূপ ব্যবস্থা পিতৃদেবের ন্যায়সখংগত বোধ হইল না। fein একদিন 
বিদ্যাসাগর মহাশয়কে বাঁললেন, “আপনার রাঁচত গ্রন্থের শবক্রয়লব্খ অর্থ 
র হয় না; মদনেরও এইরূপ মত হইবে; আপন 
: E । বিদ্যাসাগর মহাশয় প্রথমে এ কথায় কর্ণপাত 
তাঁহাকে পল নে মোহন vy rers মহাশয়কে পর লিখিয়া যখন তার? 


হইয়াছিল তাহা গ্রহণ SIAC I. 
তলাভপ্রয়াসে' গর সংস্কৃত প্রেস সম্পর্কে যে-বিবরণ দিয়েছেন 
ঢিলে এই বের TU E ভো পা 
সো হান সম্পর্কে দর কথা TT 
১৮২২ সালের ই৬-সেপ্টেম্বর 1 জন্ম। সংস্কৃত কলেজের হান্ন 
os পরীক্ষা দিয়ে গিরিশচন্দ্র বাড়ি গিয়েছেন; 


বাসায় থাক। 

বাশীদন বসে থাকতে হয়নি গারশচন্্রকে। ১৮৪৫ সালের ১৪-জানুআর 
{তান সংস্কৃত কলেজের গ্লন্থাধ্যক্ষ হলেন। কিছুকাল পরে, ১৮৫১ সালের 
জ্‌নমাসে, বিদ্যাসাগরের চেষ্টায়_বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের 
প্রিন্সপাল-গারিশচন্দ্র সংগ্কৃত কলেজের অধ্যাপক হলেন। 

১৮৫৫ সালে গিরিশচন্দ্র, লালচ দ শ্বাসের সঙ্গে একত্র হয়ে, ‘কলিকাতা 
উল্লেখযোগ্য, বিহারালাল সরকার [লিখেছেন : “১৮৬৯ খন্টাব্দের ৯ই 
টু তর লা নাকে ae তু তা লৰা, 

রণ ঘোষকে এক তৃতীয়াংশ চার সহস্ৰ টাকার বিৱয় করেন।” 


Gaeta সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৪১৯) 


৬৩০ করুণাসাগর বিদ্যাসাগর 


এটার E নামে গড়পারে একটি ছাপাখানা খুলেছেন। তারপর ১৮৫৬ সালে 
[গারিশচন্দ্ eo নামে একটি ছাপাখানা খুলেছেন। কিছুদিন পরে 
বটতলায় আরেকটি “বদ্যারত্র-যন্ত্' হল, গিরিশচন্দ্র তখন নিজের ছাপাখানার 
নতুন নাম করলেন--“গাঁরশ-বদ্যারত্ন-যন্ত্র'। 


‘গারিশচন্দ্রের বড়ো মেয়ের বিয়ে নিয়ে একটা ঘটনা আছে। 
অনেকাঁদন থেকেই 


গেলেন ৷ BE ভট্টাচার্যের বাড়তে গিয়ে 
উঠলেন। যথাসময়ে মেয়ের বিয়ের বিয়েট 


RE NCTA একন্র হয়ে বল্লেন-_ তুমি বিধবাববাহের 
দলে গিয়েছ, অতএব তুমি পতিত। বাদ তুমি আমাদের জাম 


কিছুদিন পরে কেদারনাথ চকুবতাঁ নামে একটি টি 
ড় মেয়ের বিয়ে হয়ে গেল। উত্রকালে হার কিস পচ 
কথা লিখেছেন : বিবাহরান্রর 
“ববাহরান্রিতে বিদ্যাসাগর মহাশয় ও কালেজের সমস্ত অধ্যা 3 
অন্যান্য অনেক আতর ভদ্রলোক উপস্থিত থাকিয়া উন্ত কাধে সাহাম্য এবং 
কারয়াছিলেন। আমার অল্প অল্প মনে পড়ে, বিদ্যাসাগর মহাশয় স্বয়ং কেন 


_ কা 


নত 


তারপর মেজোমেয়ের বিয়ে ৷ s 
চন ৱিশচন্দ্ৰের মেজোমেয়ের বিয়ে দেবার সময় এসে গেল। বিদ্যাসাগর তন 


ত ইস্তফা METEN ৷ 
চাঙারপোতার বন্দাবনচন্দ্ৰ ভট্টাচার্যের ছেলের সঙ্গে গারশচন্দ্রের মেজো- 
| সময় হয়েছে এখন, গিরিশচন্দ্র গেলেন 


বিদ্যাসাগর বললেন ধবাববাহ দিয়ে উঠতে পারাছ না, 
ক বিদ্যাসাগৰ eter, দল থাকছে না। তবে তুই আর কাঁভাবে ওই দলে 


যোগ Fata 2১ 

বইপরীথর উপর ধবদ্যাসাগরের অপার ভালোবাসা । লাইব্রেরিভার্ত বই 
{ছল wid! সংস্কৃত, ইংরোজি, বাঙলা, {হন্দী | হাতে-লেখা অনেক সংস্কৃত 
ইলা বাঁধিয়ে নিতেন। সর করে বাধাতেন। এ 


খেতে iib বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন-আপনার এই শালখানা 


চমৎকার শাল! নানা n T 

এটি aie লে ডু গালো qu Dee 

re দু [দর বললেন-পাঁচীসকের emet ডো ক di 
কেন? ও-টাকায়ও অনেকের উপকার হতে পারত! 


টাকার শাল টা চাদর গাৱে দিয়েই কাজ দুলা 
ভদ্রলোক বুঝলেন বিদ্যাসাগর বই বাঁধানোর খরচের কথাটা বলা অন্যায় 
{তান। তারপর ক্ষমা চাইলেন > 


হয়ে ছে খানিকল্মণ চুপ করে রইলেন 
pui I আত বিস্তর বই rt নিজের লাইরোর থেকে ভিনি 


৬৩২ C করুণাসাগর বিদ্যাসাগর 


কিন্তু একবার একজন বন্ধু বই নিয়ে 
দুষ্প্রাপ্য সংস্কৃত বই! 
বইখানা 1নয়ে গেছেন, ফেরত, দিচ্ছেন না। দিনকয়েক বাদে বিদ্যাসাগর 
i | ভদ্রলোক আকাশ থেকে পড়লেন 
সে কি কথা! ও-বই তো আমি কেরত ৷ 
নট SU ফেরত পাওয়া যারনি। সম্পূর্ণ বাজে কথা। বিদ্যাসাগর FETE 
হলেন ৷ মনে-মনে ভাবলেন, 


z গরের চেনা-জানা একজন বইওয়ালা 

রা এনে Gai চেনা বখানা দেখে রিনার লালা 
ইস নেই তুমি কোথায় পেলে? 

: থেকে খানা পড়তে নিয়ে গিয়েছিল, তারই 

লসর m বইখানা এনেছে ৷. খবর শুনে 

| তারপর C দুরের কথা, 

এক টুকরো কাগজও লাইব্রোর LE Nr» 


— S 


UE ani 


পণচশ 


ঈশবরের কথা কাউকে বলেননি বিদ্যাসাগর | 
বিদ্যাসাগর বলেছেন--আমি নিজে ঈশ্বরের বিষয় কিছৰ Liv না, আবার 


পরকে কি লেকচার দেব?” 
যেহেন ঈশ্বরের বিষয়ে না বুঝলে তান আর পাঁচটা বিষয়ে কেনন T 


quac ? 
আর পাঁচটা কী? 
স্বামী বিবেকানন্দ একদিন মহেন্দ্ৰনাথ TCT 
যে বোঝোন, সে দয়া, পরোপকার বুঝলে কেমন করো, স্কুল বুঝলে কেমন 
খলে ছেলেদের লেখাপড়া শেখাতে হবে? 


বে একটা ঠিক বোঝে, সে সব বোঝে। 
র নামে কটবাক্য বলতে শোনা গেছে বিদ্যাসাগরকে। 
ECs একজন বিধবার সর্বস্ব চুরি করে নিয়েছে অত্যাচার করেছে। 
র গয়ে বিদ্যাসাগর বললেন-এই 


ওদের সর বধ কর! তাই কচাকচ র 
দেখলেন? কই একট নিবারণ তো করলেন না তা তান 
থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না! আমার তো কোনো উপকার 


হল না৷” 
বিদ্যাসাগর বলেছেন_ ঈশ্বর যাঁদ থাকেন তো 1তাঁন তো 


খবর শুনে খনব দঃ 
ক আমাদের চেয়ে FAA? for যা পারি না, কেমন করে E 
rie esu, জল রে ভিনি লগে বালে ই 
সাত-আটশো মানুষ? এই কি দুনিয়ার মালিকের কাজ? এসব দেখলে এই 

ৰম কেউ মালিক আছেন বলে সহসা ১৯-৯৩ 
মায় কেউ জান মালিক আছেন, femp সেই রকম 
রন শা quier Mie SALT 
নিজে যেমন বাবা, তেমনি চলি কেউ পাঁড়াপণীড় করলে বলব, এর বোঁশ 
পথে না গিয়ে ও-পথে গেলেই স্বর্গে যেতে পারব, 


৬৩৪ করুণাসাগর বিদ্যাসাগর 


সংসারে পাপটাপ করেছে। যখন প্রমাণ হলো তখন ঈশ্বর হয়ত বলবেন, 
ওঁকে প'চিশ বেত মারো। তারপর মনে কর আমাকে নিয়ে গেল। আম হয়ত 
cue সেনের সমাজে যাই। অনেক অন্যায় Beale; তার জন্য বেতের LE 
হেল ৷ তখন আমি হয়ত বল্লাম কেশব সেন আমাকে এরুপ viuere, 
করছ । তন নার দের হয়ত বলবেন, কেশব 

র 3! এলে পর হয়ত তাকে বলবেন একে উপদেশ 
দিছিলি? তুই নিজে ঈশ্বরের বিষয় কিছুই জানিস 


না, আবার পরকে উপদেশ 
? ওরে কে আছিস--একে আর পণচশ বেত'দে।... 


্ীন্রীহারঃ সহায়ঃ 1লিখোঁছ pe তুমি যা ভাবছ, তা নয়। এই দ্যাখো, 


সত্যই লিখেছেন। শুধু সেই একখানা 
চিঠিতেই বিদ্যাসা' ; তই নয়, আরো অনেক 
অথবা হর aa হন তীর শরণ, Fae A, অনেক 


পারতেন বিদ্যাসাগর? শিকলে কৈ চিঠিতে ঈশ্বরের নাম এমন করে লিখতে 


আগেই বলা হয়েছে, প্রধানত বিদ্যাসাগর? 
হয় ‘হিন্দ; ফ্যামিলি ত্যানয়িটি ফণ্ড'; ই প্রাণ চেষ্টায় প্রাতম্ঠিত 
প্রায় সাড়ে তিন বছর ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। 


দের উপর, তাঁদের কাজকম' বিদ্যাসাগৰৰ পছন্দ হল না। Geo ভার 
সঙ্গে বিদ্যাসাগর আর কোনো সম্পর্ক রাখলেন না। 


৯৮৭৬ সালের ২১-ফেব্রুআরি ফণ্ডের ডিরেইরদের — 


কর্ণাসাগর বিদ্যাসাগর ৬৩৫ 


একখানা চিঠিতে লিখেছেন : “এই ফণ্ডের সাঁহত আর AS থাকিলে 
ভবিষ্যতে আমাকে দর্ণামের ভাগী হইতে হইবে এবং ঈশ্বরের কাছেও বাক 
দাহ করিতে হইবে। এই ভয়ে অত্যন্ত আঁনচ্ছাসত্তেও এবং অত্যন্ত TAS 
সাত এই ফণ্ডের সাঁহত আমার সকল সম্পর্ক ত্যাগ কারতোঁছ ৷" 

ঈশ্বরের কাছে জবাবাদহির ভয়! ঈশ্বরে বিশ্বাস না থাকলে fe 
ঈশ্বরের কাছে জবাবাঁদহির কথা এমন করে িখতে পারতেন বিদ্যাসাগর ? 

ঘের পরম ধর্মের কথা বলেছেন বিদ্যাসাগর) মানুষের জ বড়ে 
সবপ্রধান কর্মের কথা বলেছেন বিদ্যাসাগর | ওই চিঠিতেই বলেছেন। ওই 
রব তান লিখেছেন : “যে ব্যান যে দেশে জন্মগ্ৰহণ করেন, সে দেহের 
চিন সাধ্যানসাৱে সচেষ্ট "SAAT হওয়া, তাহার পরম ধৰ্ম্ম ও তাহার 
জীবনের সব্বপ্রধান কৰ্ম্ম ;... ৷” 


বিদ্যাসাগর মহাশয়ের সহিত 
জন্মে। এক সময়ে বাবু কাঁলকাতায় আসিয়া কথাপ্রসম্গে অগ্রজকে 
পুত্ৰক, স্ত্রীর মনে যাদ ক 


ND S $ 
উইল খান বিহারী বাবুকে দেন। তান 
ত হইলেন। সন ১২৭৭ সালের ২৫শে শ্রাবণ 
| ইহার 1কছঃ 


এ উইল প্ৰস্তুত কাঁরয়া যথারীতি রেজেষ্টার ৰ z 

প্রীত কমলেকামনী দেবী দাতব্য স্কুল, 

১২৮৪ সালের 62 শ্রাবণ, ইং ১ 
ং £১ ত দাতব্য এনট্রান্স স্কুল, 

কারলেন, এবং এ বর্ষ হইতে Os অবাধে চলিয়া আসিতেছে ৷ আঁপচ 


পাতালের আরম্ভ হয়। 
পাভাল্র কা আর Ta ও দ্বলাভাষ অভাবে যাবতীয় সম্পতি 


৬৩৬ কর,ণাসাগর বিদ্যাসাগর 


গবর্ণমেন্ট নিজ হস্তে ত বিনে ভার লইয়া দাতার ইচ্ছান:রুপ কাৰ্য্য সকল 
নিষ্পন্ন করিবেন। এবং ইতর ইহা কাব) সকল 
হইয়াছে। ROW কোন অংগ রাহিত কি পারবা হয় যাইয়া TS 
বাজি কানে নিজ ধন ব্যয় কারতে বেরংপ কহ হলনা অন্য 
m কোষে? জতাঁ sins তাহার i লেন ন স্বতঃ 
সক্ষম aen রে পরম ধৰ্ম্ম, তাহা বিদ্যাসাগর নু হৈল লা ert 
সক্ষম হইয়াঁছিলেন ৷” 
কয়েকজন ভদ্রলোক এলেন একদিন বিদ্যাসাগরের কাছে। চুক 
বিদ্যাসাগর মশায়! ধর্ম নিয়ে বাঙলাদেশে বড়ো ধলস্থুল পড়েছে । যার যা 
হনে বাচ্ছে। এ-বিষয়ের কিছুই ঠিকানা নেই আপনি ছাড়া এ-বিষয়ের 
মীমাংসা হবার সম্ভাবনা নেই। 


ড় qoe বললেন-ধর্ম যে কী, মানুষের বর্তমান অবস্থায় তা জানার 
পায় ; এবং র 


ও এ য়ে তকাতকিয় বোধ কার কোনোকালেই মানা 
হবে না। এ তর্ক চিরকাল চলবে। 
বিদ্যাসা' বলেছেন 


না। তাহার ws দেখুন মহাভারতে বেবির মাংস হইবে 
ধন্মরাজ এ খয়াছেন 


গণ্হায়াং মহাজনো 
যেন গতঃ স পন্থাঃ ৯০ 
কয়েকজন বন্ধুর সঙ্গে বসে বিদ্যাসাগর আলাপ করছেন একদিন, এমন 
সময় দেখলেন একটি অন্ধ-খঞ্জ ফকির গান গাইতে- 


গাইতে : কোথায় 
ভুলে রয়েছ ও নিরঞ্জন... M 8 

Á 1 তাকে বাই ফাকে ডাকালেন বিদ্যাসাগর । ফাঁকরের নয 
না কে বিয়ে আসনের m 
শুনলেন : 


তুমি ুলে রয়েছ ও নিরঞ্জন Mun করবে রে কে 
তুমি কোনখানে খাও কোথায় থাক রে মন অ কে 


তুমি আপনি নোকা আপনি নদী, আপনি দাঁড় আপনি মাঝি, 
‘আগনি হও যে চনগদাৱজ, আগনি হও যে নায় নি: 


আপনি হও যে হাইল বৈঠা। 
তুমি আপনি মাতা আপনি পিতা 
আপনার নামট ৰ 


করূণাসাগর বিদ্যাসাগর ৬৩৭ 


আমার গোঁসাঞিচাঁদ বাউলে বলে সে নাম ভুলবো নারে প্রাণ গেলে। 
তুমি আপনি অসার আপান হও সার, 

আপনি হও রে নদীর দুধার, আপনি নদীর কিনার, 

আমি অগাধ জলে ডুব দিতে বাই, সে নাম ভুলব নারে প্রাণ গেলে। 
আপনি তরো আপনি সারা, আপনি জরা আপন মরা, 

আপাঁন হওসে নদীর পাড়া আবার আপনি হওসে শ্মশান কর্তা গো, 
আপনি হওসে জলের মীন, ও নিরঞ্জন তোর কোথায় গো সাকিম, 

আমি ভেবে চিন্তে হলেম ক্ষীণ । 
গান শুনতে-শুনতে চোখের জলে আকুল হলেন বিদ্যাসাগর । গান শেষ 
হবার পরেও অনেকক্ষণ বিভোর হয়ে রইলেন। ফাঁকরকে কিছ; পয়সা দিয়ে 
-মাঝে তাকে আসতে বলে দিলেন। 


বিদায় করলেন বিদ্যাসাগর | মাঝে 
আঁখিলাদ্দিন কির বলেছে : “বিদ্দেসাগর বাবু আমাকে বড়ই ভালো- 


বাসতেন, আর এই গান শুনে খুব খুশি হতেন। তাঁর কাছে অনেক পয়সা 


পেয়েছি।”৯, 
ওই গানের মধ্যে তো কেবল ঈশ্বরের জন্য ব্যাকুলতা। ওই গান শুনে 


যায় যে তিনি ঈশ্বরে বিশ্বাসী নন? কেমন করে বলা যায় যে বিদ্যাসাগরের 


ঈশ্বরে বিশ্বাস নেই? 
আগেই বলা হয়েছে, এককালে বিদ্যাসাগর 'বোধোদয়ে' HP নামক 


একটি রচনায় ঈশ্বরের কথা লিখেছেন। 
‘ঈশ্বর’ নামক রচনার বাইরেও বিদ্যাসাগরের 'বোধোদয়ে' ঈশ্বরের কথা 

আছে: 
“ঈশ্বর, কি অভিপ্ৰায়ে, কোন জন্তুর সৃষ্টি করিয়াছেন, আমরা তাহা 

অবগত নহি; এজন্য, কতকগ্লকে পূজ্য ও পবির জ্ঞান করি, আর কতক 

গুলিকে ঘৃণা wis কিন্তু ইহা অন্যায় ও ভ্রান্তিমূলক। বিশ্বকর্তা ঈশ্বরের 

সান্নিধানে, সকল জল্তুই সমান। অতএব, আমাদেরও এরূপ জ্ঞান করা উচিত। 
পশুদের মধ্যে পদমর্যাদা নাই। লোকে সিংহকে মগেন্দ্র অর্থাৎ PATA 

ন উহা কদাচ ঈশ্বরের আভপ্রেত নহে। সকল পশং অপেক্ষা 

ংহের সাহস ও 

. নচেৎ, সিংহ, অন্য অন্য TUM অপেক্ষা, কোনও মতে উৎকৃষ্ট 


নহে বরে বিশ্বাস না থাকলে কোনোকালেই কি তিনি ঈশ্বরের কথা লিখতে 


? 

পারেনা কেবলমাত্ৰ ঈশ্বরের কথা নয়, ঈশ্বরের ব্যবস্থায় সম্পূর্ণ বিশ্বাসের 
বদ্যাসাগৱের (কিনার বিদাসাগরের একটি রচনা উদ্ধৃত কাঁর 
: em ’ নামে গরের একটি রচনা. উদ্ধৃত কার : 
JUS gw বালক, অল্প বয়সে, পিতৃহান ও মাতৃহীন হইয়াছিল। 
e তার এক মাত্র পন্রে। তদীয় ভরণ পোষণের ভার গ্রহণ করেন, তাহার 
cd গাম MG আত্মীয় ছিলেন AT! আহার প্ৰভৃতি সমস্ত আবশ্যক বিষে, 

পরিসীমা ছিল না। কিন্তু তাহার aire ও বিবেচনা বিলক্ষণ 


ছিল সে স্থির করিয়াছিল, আমি প্রাণান্তেও পরের গলগ্রহ হইব না; 
অপেক্ষা, অনাহারে প্ৰাণত্যাগ করা ভাল। যথাশীন্ত পাঁরশ্রম 


পরের গলগ্রহ হওয়া 


৬৩৮ করুণাসাগর বিদ্যাসাগর 


করিয়া, যাহা পাইব, তাহাতেই কোনও রুপে আপন ভরণ পোষণ সম্পন্ন কারব। 

এক দিন এই দীন বালক RTS পাইল, অমুক ব্যান্তর একটি অল্প বয়স্ক 
পারিচারকের আবশ্যক হইয়াছে; তিনি লোকের অন্বেষণ কাঁরতেছেন। এই 
কথা শুয়া, অতিশয় আহনাদিত হইয়া, সে এ ব্যন্তির নিকট উপস্থিত হইল, 
এবং জিজ্ঞাসা কারল, “মহাশয়, আপনকার হি একটি অল্প বয়স্ক পাঁরচারকের 
প্রয়োজন হইয়াছে ; বাদ সেরুপ, প্রয়োজন হইয়া থাকে, অনগগ্রহ করিয়া আমায় 
নিষুন্ত করুন।” সে ব্যান্ত কাঁহলেন, “এক্ষণে আমার — পাঁরচারকের 
প্রয়োজন নাই।” বালক শুনিয়া, হতাশ্বাস হইয়া, মৌনভাবে দণ্ডায়মান 
TZA I 

সে ব্যান্ত বালকের মুখ দেখিয়া TEINS হইলেন, এবং জিজ্ঞাসা কাঁরলেন, 
“তোমার কি কোথাও কর্ম জুটিতে ত 


, কিন্তু কোথাও fee, হইতেছে 
য় বাল , আপনকার লোকের প্রয়োজন হইয়াছে 
সেই জন্যে আপনকার নিকট আসয় , এখন বুঝিতে পারলাম, তান, 
সবিশেষ না জানিয়াই » SIA বালয়াছলেন।» 

টের ওরে দলি, তাহার অন্তঃকরণে বিলক্ষণ দয়ার স্টার হইল। 
গু ত ur en নিমিত্ত কাঁহলেন, “তুমি হতোৎসাহ হইও না।” 
এ রান বালক প্র দিয় wit Sar aes ote হও না 
ন ক্লেশ পাইতোঁছ, তথাপি, একাঁদনের জন্যেও, 

eus eee নাই। আমার লঙ্গৰ আশা 'আছে, আনি হিরা জন্যেও 
স্থলে FS হইয়া, আপন ক্লেশ৷ দুর কাঁরতে পারব। দেখুন, এই পৃথিবী 
z T কোনও স্থলে, অবশ্যই, আমার 


বালকের এই কথোপকথন S ACS- 
| তিন বালকের মুখে এই কথা শুনিয়া, হ 


প্রয়োজন আছে।” এই বাঁলয়া তান 


খগোলবণনমে'র প্রথম শ্লোকটি উদ্ধার করি : 
“যংক্লীড়াভাণ্ডবদ্‌ভাতি ব্ৰহ্মাণ্ডমিদমদ্ভুতম্‌। 
অসীমমহিমান: 


? 


ং তং প্রণমামি মহেশ্বরম্‌ 1” 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৩৯ 


ঈশ্বরে বিশ্বাস না থাকলে বিদ্যাসাগর কি এই শ্লোক লিখতে পারতেন? 
আর যাই হোক, বিদ্যাসাগর অবতার হতে চানানি। 
শবদ্যাসাগরের একখানা ছাঁব যোগাড় করেছেন কৈলাসচন্দ্র বস;। ছাবর 
নিচে একটি সংস্কৃত শ্লোক লেখা হল : 
শ্রীমানীম্বরচন্দ্রোহয়ং বিদ্যাসাগর-সংজ্ঞকঃ। 
. ভূদেবকূলসম্ভুতো মু্ত্তিমদ্দৈবতং ভাব ॥ 
ছাব বাঁধানো হল। তারপর কৈলাসচন্দ্র একাঁদন সেখানা বিদ্যাসাগরকে 
দেখাতে নিয়ে গেলেন। 
শ্লোক দেখে বিদ্যাসাগর নিজস্ব ভাঙ্গতে কৈলাসচন্দ্রকে বললেন- 
প্রীমানীশ্বরচন্দ্রোহয়ং"__এর চেয়ে সত্যকথা আর নেই। “শ্রীমান” না হলে ক 
এমন উড়ে বেহারার রূপ হয়? “মৃর্তিমদ্দৈবতং ভুবি”_একথার আর প্রতিবাদ 
নৈই। সাক্ষাৎ দেবতা না হলে এমন কর্মভোগ আর কার ভাগ্যে ঘটে থাকে? 
এই ভাবে কৈলাসচন্দ্রের শ্লোকের টীকা করে বিদ্যাসাগর শেষে বললেন- 
তোমরা যে আমাকে ভালোবাসো, এই আমার জীবনের লাভ। আম অবতার 
হতে চাই না৷ 
সংস্কৃত খাগ্বেদসংহিতার বাঙলা GLAM করেছেন রমেশচন্দ্র TE 
সাগরের লাইব্রোরতে বসে সংস্কৃত পরীথ ঘাঁটতেন, কোথাও সন্দেহ হলে 
বিদ্যাসাগরের উপদেশ নিতেন। 
একদল পণ্ডিত রুষ্ট হলেন। রব তুললেন_ সর্বনাশ হয়ে গেল, ধর্ম লোপ 
হয়ে গেল। খাগ্বেদের বাঙলা অনুবাদ হবে, সর্বনাশের আর বাঁক কি। অননবাদ 
আর অন[বাদককে গালমন্দ করতে লাগলেন CIT | 
কিন্তু বিদ্যাসাগর বরাবর এ-কাজে উৎসাহ দিয়েছেন। {তানি রমেশচন্দ্রকে 
বলেছেন- ভাই, উত্তম কাজে হাত দিয়েছ, কাজটি সম্পন্ন করো। যদি আমার 
শরীর একট; ভালো থাকে, যাঁদ আমি কোনোরুপে পারি, তোমাকে সাহায্য 


Pong পরকাল নিয়ে বিদ্যাসাগর aui কিছুই বলেনান। না, একট: Teu; 


রাজা রামমোহন রায়ের বড়ো ছেলের দৌঁহত্রের নাম লালিত চাটন্‌য্যে৷ 
পরকালের তত্ব নিয়ে লালতের সঙ্গে হাসিঠাট্টা করেছেন বিদ্যাসাগর | লালত 
নাকি ওসব OF জানেন। 

বিদ্যাসাগর জিজ্ঞেস করতেন-_হ্যাঁ রে, ললিত, আমারও পরকাল আছে 
নাকি? 

লালিত DOL বলতেন--আছে বৈকি! আপনার এত দান, এত দয়া, 
আপনার পরকাল থাকবে না তো থাকবে কার? 

বিদ্যাসাগর হাসতেন।* 

পরকাল আছে, মৃত্যুর পর মানুষ আবার পাঁথবীতে জন্ম নিতে পারে_ 
এমন সম্ভাবনার কথা বিদ্যাসাগর Lit একেবারে উড়িয়ে দিতে পারেনান। 
প্রভাবতীর মৃত্যুর পর বদ্যাসাগর প্রভাবতীসম্ভাষণে' প্রভাবতীর উদ্দেশে 
লিখেছেন : “বংসে! তোমায় আর আঁধক fare করিব না; একমাত্র বাসনা ব্যস্ত 
sian বিরত হই যাঁদ তুমি পুনরায় নরলোকে আবির্ভূত হও, দোহাই ধর্মের 
এইটি করিও, যাঁহারা তোমার স্নেহপাশে বদ্ধ হইবেন, যেন তাঁহাঁদগকে, 


uso FRANA বিদ্যাসাগর 


আমাদের মত, অবিরত, দুঃসহ শোকদহনে দগ্ধ হইয়া, যাবজ্জশবন যাতনাভোগ 
করিতে না হয়।” এ ক কেবলমাত্র রচনাকৌশল 


শশধর STOUT একদিন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এলেন। 
গরকে প্রণাম করলেন। 


গর শশধর তকচি:ড়ামণকে বললেন--শ্মনোছ আপাঁন হিন্দুধর্ম" 
প্রচারের জন্য এসেছেন। আপান শাস্তাদ কোথায় 


পড়েছেন? 
শশধর A: 

"e ই বললেন-_কাশনধামে। 

_দর্শনশাস্ত্র। 

_দর্শনশাস্ত্রের মধ্যে হল 


ধর্মের সাদা, রাঙা, নল, কালো এমন সকল 
n রাঙা, নীল, ঢু 

রঙ কোথায় পেলেন? আমিও দর্শন পড়োছি, কিন্তু দ:বোধ্য বিষয়, কিছুই 
ভালো বোঝা যায় না। পশ্ডিতমশায় পড়ানোর সময় যখন জিজ্ঞেস করতেন, 
ঈশ্বর বোঝো তো?, আমি বলতাম , ‘আপনিও যেমন বোঝেন, আমিও তেমনি 


Ths, পড়িরে যাচ্ছেন গাঁড়য়ে NY আমার কথা শুনে পাশ্ডিতমশায় খাব 
হাসতেন। 


কথায়-কথায় বিদ্যাসাগর শশধর তকচড়ামাণকে বললেন--আপনাকে 
হিন্দুধৰ্ম প্রচারের জন্য যাঁরা এনেছেন তাঁরা যে কেমন দরের হিন্দ; তা তো 


আমি বেশই জানি, তবে আপাঁন এসেছেন, বন্তৃতা করুন। লোকে বলবে, বেশ 
বলেন ভালো। এইরকম একটা প্রশং 


বিদ্যাসাগর একট; রাঁসকতাচ্ছলে শশধর তক চূড়ামাণকে বললেন-_ দেখুন, 
ন্দুধর্ম অজর অমর ও অক্ষয় ।২০ 
বস; লিখেছেন 


“তাঁর (বিদ্যাসাগরের) ধম্মজীবন-সম্বন্ধে এই বলা 
জীবন কম্মগত ছিল। কাজই তাঁর কাছে ধৰ্ম্ম i র 
ছিলেন, বোধোদয়ে আমরা তার নিদর্শন পাই। কিন্তু তান প্রথম বই লেখেন 
-“বাসদেব-চরিত।” প্রাতমাপূজা তিনি লৌকিকভাবেই দেখতেন। কেন না 
বাড়ীতে ত কোন পূজা হ'তে দেখি নি। মোটের উপর মনে হয় তিন 
Agnostic সেংশয়-বাদী) ছিলেন। তান বল্‌তেনও--“যেটা পারা সেইটে 
কর।” লোক-সেবাই তাঁর ধৰ্ম্ম ছিল। তাঁর নীতি ছিল লোককে না ঠকানো। 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৪১ 


তান বল্তেন_-“্দুনিয়ার মালিক যাঁদ অনন্ত-দয়াল; হ'ত ত এত কষ্ট 
সংসারে থাকৃতঃ লোকে এত FU পাচ্ছে, যন্ত্ৰণা পাচ্ছে, দয়াময় হার আছেন, 
আর ভাবনা কি?” আবার তাঁকে এও বলতে শুনোছ_-“যাশুখম্টের Sul 
ভিন্ন জায়গায় গিয়ে পড়েছে, ওটা আমাদের ধাতে ঠিক মিশ খেতো। ইউরোপে 
গিয়ে পড়ে, এক রকম অপান্রে পড়েছে ৷” 

এক সম্প্রদায়ের উপাসনা দেখে এসে তান বলোছলেন-_-“তারা বলছে 
ATA আমরাঁমুশারও পায়ের ধুলো 'নাচ্ছি, ঈশারও পায়ের ধুলো TAR, 
শ্রীচৈতন্যেরও পায়ের ধুলো 1নাঁচ্ছ;--আৱরে বাপ, ঈশা মশা শ্রীচৈতন্য Wa’ ত 
ভূত হয়ে গিয়েছে পায়ের ধুলো কি রে বাবা?” আর এক সময় তিনি বলে 
ছলেন--“বয়স ঢের হয়েছে, ঈশবরাবশ্বাসী লোক একটা দৌখ TH সকলেই 
নীচের দিকে তাকায়, উপরের দিকে কেউ তাকায় না।” কেশববাব, বলেন যে, 
তাঁতে ভীন্তর দিক্‌টো কম ছিল। 

অনেক দিন এমন কেটেছে যে বিকেল থেকে ঠায় ঘরে বসে MAREA 
হাতে হ'তে রাত হ'য়ে গেছে, সেই খানেই খাবার টাবার এল, সকলের সঙ্গে৷ 
1তাঁনও খেলেন, সন্ধ্যা-আহিক করতে ত CUN m 

{বিদ্যাসাগর কারো কাছে মন্ব্রদাক্ষা নেনানি। ঠাকুমার পাঁড়াপীড়তেও 
জ্ঠানাদ-সন্বন্ধে দুই-এক কথা বাঁল। তান তো froma নিকট মন্তগ্রহণ 
করেন নাই; পরন্তু Wes পৃজাদতেও তাঁহার প্রবৃত্ত ছিল না। তবে 
অপর কাহারও সন্ধ্যাহিক ক্রিয়া দৌখয়া, ?তাঁন নাসিকা সংকুচিত কাঁরতেন AT! 
আপন পাঁরবারের মধ্যে কাহারও প্রীত তৎসম্বন্ধে তাহার নিষেধও ছিল না। 
ব্রত-দ্বস্ত্যয়নাদি ক্রিয়ায় কেহ কখন তাঁহার নিকট বাধা প্রাপ্ত হয় নাই। 
সন্ধ্যাহ্িক আচারানুজ্ঠানে বিরত থাকিলেও, হিন্দুর আচার-সম্মত খাদ্যাখাদা, 
সম্বন্ধে তিনি অনেকটা বিচার কারতেন। মুরগী, মদ প্ৰভৃতি অখাদ্য-ভোজী 
তাঁহার সৌহার্্দ-সৌভাগ্য লাভ কাঁরলেও, তাঁহাকে নিমন্ত্রণ কাঁরয়া, কখন 
নিজের বাড়ীতে খাওয়াইতে পারতেন না। রাজকৃষ্ণ বাবুর মুখে IIIS, 
কোন একজন শীন্তশালী ব্যক্তি শ্যামাচরণ বাব: ও বিদ্যাসাগর মহাশয়ের বন্ধ, 
ছলেন। fefe অখাদ্য খাইতেন বাঁলয়া, শ্যামাচরণ বাব; ও বিদ্যাসাগর মহাশয়, 
তাঁহার বাড়ীতে কখন নিমন্ত্রণ খাইতে যাইতেন না।”২২ 

শ্াদ্ধাদি ছাড়া অন্য কোনো বিষয়ে বিদ্যাসাগর শাস্ত্রীয় আচার-অন,ম্ঠানকে 
প্রশ্রয় দেনানি। মৃত্যুর কাছাকাছি এসে মানুষ সাধারণত দুর্বল হয়ে পড়ে, 
অনেক MPAA সেসময়ে MO আচার-অনম্ঠানের কাছে আত্মসমৰ্পণ 
করেন, কিন্তু বিদ্যাসাগর সেসময়েও অবিচালিত থেকেছেন।' বদ্যাসাগরের 
মৃত্যুর অল্প কিছুকাল আগে তাঁর ঘানষ্ঠ আত্মীয়-স্বজন তাঁকে পণ্ডস্বসত্যয়ন 
ও হোম করার জন্য অনুরোধ করেছেন। ক্ষিতীশপ্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন : 
শাবদ্যাসাগর মহাশয় প্রতীক পূজা, ও স্বস্ত্যয়ন প্রভৃতি অযৌক্তিক, এই হিসাবে 
কোনও দিন প্রশ্রয় দেন নাই। WAS সাধারণতঃ মৃত্যুর সন্নিকটে এলে, 
‘বিশেষতঃ রোগে তল তিল করে যন্ত্রণা পেয়ে আন্তিম্‌ সময়ের দিকে এগিয়ে 


RASS শেষ সময়েও প্রশ্রয় দেন নাই। তাঁর কন্যা জোর ক'রে কলকাতার 
বাটীর একতলার একটি ঘরে হোম TAT! ঘরটী দুতলায় বিদ্যাসাগর 
মহাশয়ের ঘর হ'তে নামবার পথের পাশে। fore সে ঘরে বিদ্যাসাগর প্রবেশ 


৪১ 


প্রশ্ন করায় বি কার মহাশয় বলেন, “দুঃখ হচ্ছে বে মেট্রোপালটান স্কুল 
বকরের অন চাৰুৰ জান অন্ত aimee কেট 
ব্যবস্থা করে যেতে পারলাম না”।... ২০ 


নূরে বানা বসে ড় খেতে-খেতে গল্প বলছেন বিদ্যাসাগর। 
Ses ত এহেন শিবনাথ শাস্তী এবং আরো কয়েকজন এমন সব গল্প বলছেন 
বিদ্যাসাগর, সকলে হেসে আস্থর। 


"CT হাসতে লাগলেন 
তারপর বিদ্যাসাগর শিবনাথকে বললেন--পাদরণ 
রিও না Ferg তাহলে উন আরো দা পাবেন সাহা v 


MT রা সাহেবেরা 

জয়ের UM তত নিয়ে are, ধর্মকথা per d 

ই নেই। এই কথাটি ববিয়ে দেবার জনাই আমি ওঁর কনে 
করছিলাম ৷২ 

Fare বিদযসাগর অপছন্দ করতেন, একথা মনে করলে 

বিহারীলাল সরকার লিখেছেন : “গাদরী ডল সাহেবের সি 


র সাহত 


সকল 
ভুল হবে। 


EES meer 


_———————<« না 
z ES EET -——— 
"E en NI 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৪৩ 


বিদ্যাসাগর মহাশয়ের সৌহাদ্দ্য ও সদ্ভাব হইয়াছিল ।...বিদ্যাসাগর মহাশয়ের 
ন্যায় দীন-পালন তাঁহার জীবনের সাধনত্রত ছিল। দীন-হীন-দারদ্র বালক- 
দিগকে বিনা বেতনে পড়াইবার জন্য তিনি একটী বিদ্যালয় afew 
করিয়াছিলেন। এই জন্য বিদ্যাসাগর মহাশয় তাঁহাকে whew শ্রদ্ধা-ভাঁন্ত 
করিতেন। তিনি সদানন্দ, সরল, সাহসী ও সত্যাপ্রয় ছলেন। এই সব গুণ 
চিরকাল বিদ্যাসাগরের চিত্তাকর্ষক। ডল সাহেবের মুখে প্রায় 'বদ্যাসাগরের 
গুণব্যাখ্যা শীনতাম ।”১ 

কোনো ধর্মমতকে বিদ্যাসাগর নিন্দাও করেনান, প্রশংসাও করেনান। 
নিছক ধৰ্মমতের জন্য কারো উপর [তানি সন্তুষ্টও হননি, বিরূপও হনান। 
মানুষকে মানুষ হিসেবেই দেখেছেন তিনি। 

ধর্ম ত্যাগ করেছেন বলে বিদ্যাসাগর বন্ধুকে ত্যাগ করেনান। বিপন্ন 
বন্ধুকে সাহায্য করা বিদ্যাসাগরের ধর্ম। 

AAS, লাহিড়ী উপবাত ত্যাগ করেছেন। তখন বর্ধমান তাঁর কর্মস্থল। 
সেখানে হিন্দঃসমাজের লোক দল বেধে তাঁর ধোপা-নাপিত বন্ধ করে দিল। 
{বা-চাকর উধাও হয়ে গেল। অগত্যা রামতনুকে নিজের হাতে জল আনতে 
হত, কাঠ কাটতে হত, হাট-বাজার প্রভৃতি করতে হত। 

অতঃপর রামতন্ বর্ধমান থেকে বদাঁল হলেন। বদাঁল হয়ে বাঁল-উত্তর- 
পাড়ায় ইংরেজি স্কুলের হেডমাস্টার হয়ে এলেন। ১৮৫২ সালের কথা। 

উত্তরপাড়াতে এসে বরামতন; সামাজিক নির্যাতন থেকে [elus নিস্তার 
পেলেন। সেসময়ে কলকাতার বন্ধুরা তাঁকে নানাভাবে সাহায্য করেছেন। 
সহায়ক বন্ধুদের মধ্যে বিদ্যাসাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । শিবনাথ 
শাস্ত্রী লিখেছেন : “ীবদ্যাসাগর মহাশয় আজ পাচক ব্রাহ্মণ পাঠাইলেন; কাল 
পলাইয়া গেল তিনি আবার পাচক যোগাড় করিয়া পাঠাইলেন। ভৃত্যের পর 
ভৃত্য পলাইতে লাগল; বিদ্যাসাগর মহাশয় আবার পাঠাইতে লাগলেন। 
এতদ্ভিন্ন MIFA সামগ্রী সকল কলকাতাতে ক্রয় করিয়া নৌকাযোগে প্রেরণ 
করতেন; বন্ধুকে কোনও অভাব অনুভব কাঁরতে দিতেন না।”২১ 

বিদ্যাসাগর কেবল একজন পাদরী সাহেবকেই ঠাট্টা করেনান। সময়মতো 
ব্রাল্সকেও ঠাট্টা করেছেন, ব্রাহ্মণকেও ঠাট্রা করেছেন। 

চাঁদমোহন মৈত্রের সঙ্গে বিদ্যাসাগরের বাড়তে গেছেন শাশভূষণ বস্য। 
সোজা পথে না গিয়ে একট; ঘুরে গেছেন। 

চাঁদমোহন বিদ্যাসাগরকে বললেন- শশিভূষণ আমাকে বড়ো A 
এনেছেন। 

লারা চক মনু 
ত ঘারয়ে আনলে? হ্যাঁ গা বাপ! করো? 
jaf a শশিভূষণের পরিচয় দিলেন। বললেন-_ইনি সাধারণ ব্রাহ্ম- 

প্রচারক। 
o hia a শাঁশভূষণকে বললেন_ বাপু! এ সংসারের পথেই যদি 
মানষকে এভাবে GIA আনতে পারো, তাহলে ধর্মের পথে মানুষকে কত 
যে afar নিয়ে বেড়াবে, তা কে জানে PU 

িবনাথ শাস্তীর বাবার নাম হরানন্দ SH বিদ্যাসাগরের Gea 
[তিনি গোঁড়া ব্াহ্মণ। কাশীবাসী হয়েছেন। মাঝে-মাঝে অবাশ্য কলকাতায় 


৬৪৪ করংণাসাগর বিদ্যাসাগর 


একবার কাশী থেকে এসে বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেছেন ৷ 
বিদ্যাসাগর বললেন--তুমি মরেছ নাকি? 


ইরান বললেন-কেন, আমি মরব কেন? ম'লে x আসতাম? 
তাই বাল, ন্য নালে।ক‘আসতে তা দ্যাখো, আমাকে বেন 


তামাক খাচ্ছেন। খানিকক্ষণ 
শীতে খেলে, মরবার বুঝ আর 


t এরকম সরে পড়ো কেন? জানো 
তো, কাশীবাস করে বাইরে ম'লে কা ? 


x গাঁজা-টাজা খেতে শিখেছ তো? 
মিসরে চলেন var খেয়ে ah UN 
র ব্যাখ্যা বাবললেন--একট, অভ্যাস রেখো T জানো, কখন 
খৰ হৰে? শয়ন ধরো, যদি তোমার জানো কথন 
তখন বে শৰ হলে তোমার নল qu কাঁ টি 
তখন টানতে হবে তো? আগে থকে অভ্যাস cn 


গ্লেন, “তা হ'লে এই সা অন্রক্তা 
বিবাহের ae A জনে তাঁকে এই শান্তি দেওয়া qi অন্ত 
বিবাহের সময় শপথ কর নি যে, তুমি তাকে আজব 
সন্তান TRPI বা কি দোষে পরিত্যন্ত হবে? এর "es 
সকলের efe হব না ?” এই বলিয়া তিনি পাশ্ডিত মহাশয়ক em বয় 
দিলেন গে, এমন কি বিয়ার প্রতিও তাঁহার কৰ্তব্য পালন কারে বায় 
হইবেন pe লোন যে, এইরূপ কর্তব্য পালন কিলে তিনি সংসারে opel 

pns 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৪৫ 


বিদ্যাসাগরের মেট্টোপালটনের শ্যামপুকুর ব্রাণ্টের হেডমাস্টার তখন 
মহেন্দ্ৰনাথ গুপ্ত। মহেন্দ্ৰনাথ পরমহংসদেবের ভক্ত হয়ে উঠলেন। 

পরমহংসদেব ছেলেবেলা থেকেই বিদ্যাসাগরের দয়ার কথা শননে এসেছেন ৷ 
দাঁক্ষণেশ্বরের কালীবাঁড়তেও প্রায়ই শোনেন 'বদ্যাসাগরের বিদ্যার কথা, 
করুণার কথা। পরমহংসদেব একদিন মহেন্দ্রনাথকে বললেন--আমাকে বিদ্যা 
সাগরের কাছে নিয়ে যাবে? আমার বড়ো দেখবার সাধ। 

মহেন্দ্ৰনাথ বিদ্যাসাগরকে এসে বললেন। বিদ্যাসাগর খ্দাশ হয়ে এক 
শাঁনবারে চারটের সময় সঙ্গে করে নিয়ে আসতে বলে 'দিলেন। 

একবার মহেন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন_কী রকম পরমহংস ঃ তান কি 
গেরুয়া কাপড় পরে থাকেন 

মহেন্দ্ৰনাথ বললেন--আজ্ঞে, না। তান এক অদ্ভুত AAA! লালপেড়ে 
কাপড় পরেন, জামা পরেন, বানিশি করা চটিজব্‌তো পরেন। রাসমাণর কালী- 
বাড়িতে একাট ঘরের মধ্যে থাকেন, সেই ঘরে SRA পাতা আছে, বিছানা 
আছে, মশারি আছে। ঈশ্বর ছাড়া আর fem. জানেন না। দিনরাত ঈশ্বরের 
চিন্তা করেন। 

৫-আগস্ট, ১৮৮২ সাল। শানিবার ৷ চারটে বাজবার দৌর নেই। 

দরক্ষিণে*বরের কালীবাড়ি থেকে পরমহংসদেব একখানা ঠকাগাঁড়তে 
উঠলেন। সঙ্গে কয়েকজন ভভ্ত__ভবনাথ, হাজরা, মহেন্দ্রনাথ। বাদড়বাগানে 
ঘাচ্ছেন। "বিদ্যাসাগরের বাঁড়তে। 

গাঁড়তে গল্প করতে-করতে যাচ্ছেন পরমহংসদেব। 

পোল পার হল গাড়ি। শ্যামবাজার এসে গেল। তারপর আমহার্্ট WG 
SN বললেন- এইবার বাদুড়বাগানের কাছে এসেছে। 

বিদ্যাসাগরের বাঁড়র সামনে এসে দাঁড়াল গাঁড়। 


দিয়ে উপরে উঠতে হয়। শবদ্যাসাগর উপরে থাকেন। 
গাঁড় থেকে নামলেন পরমহংসদেব। গায়ে একটি লংরুথের জামা, পরনে 
লালপেড়ে কাপড়, পায়ে বাৰ্নিশ করা চাঁটজুতো ৷ মহেন্দ্ৰনাথ পথ দেখিয়ে 


করলেন--জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছ; দোষ হবে না? 
মহেন্দ্ৰনাথ বললেন_আপাঁন ওর জন্য ভাববেন না। আপনার LCS দোব 
হবে না। আপনার বোতাম দেবার দরকার নেই। P 


7884 e xe 

+ প্রসঙ্গত উল্লেখযোগ্য, ১৯২৫ সালের ২১-এপ্রিল ‘আনন্দবাজার পাত্রকা' মন্তব্য 
করেছে : “অধঃপাঁতত জাতির সব চেয়ে বড় দোষ অকৃতজ্ঞতা। গভীর দুখ ও লন্জার কথা, 
বাঙ্গালীদের মধ্যে এই দোষ শোচনীয় আকারে দেখা দদিয়াছে। বাঙ্গালী তাহার নহতের 
Sar কাঁরতে জানে না, তাঁহাদের সমর প্রাত কৃতজ্ঞতা ও শ্রদ্ধা বাঙ্গালীরা rnam 


প্রয়োজন নাই; কেননা এখনও প্রাতবৎসর বিদ্যাসাগরের জন্য সভাসামাঁত হইয়া থাকে: বড় 
aw wur চাঁধকার কাঁৱয়া সেই TUUS মহাত্মার নানা SCIAT কুরেন। fore সত্যই দক 


রক্ষা কারতে পারে না কেন?” 


৬৪৬ করুণাসাগর বিদ্যাসাগর 


বালককে বোঝালে যেমন 'নাশ্চন্ত হয়, তেমান ADS হলেন পরমহংস- 
দেব। 


পাড় দিয়ে উপরে উঠে পরমহংসদেব ভন্তদের সঙ্গে একেবারে প্রথম ঘরটিতে 

ঢুকলেন। 

© শবদ্যাসাগর সেই ঘরে বসে আছেন। সামনে একটা লম্বা চারকোণা পালিশ- 

করা Wide, টৌবলের একপাশে একখানা বো, দুপাশে কয়েকখানা চেয়ার | 

দ€একজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন 'বদ্যাসাগর। পরমহংসদেবকে দেখে 

উঠে দাঁড়ালেন। অভ্যর্থনা করলেন। 

ক্লানেলের জামা, গলায় পৈতে। মাথার চারাঁদক কামানো ৷ বাঁধানো দাঁতি। 
বাঁহাতখানা টেবিলের উপর রেখে পরমহংসদেব একদ্‌চ্টে তাঁকয়ে 

রইলেন বদ্যাসাগরের 1দকে, ভাবে ববভোর 


হয়ে হাসতে লাগলেন। কয়েকবার 
বললেন--জল খাব, জল খাব ৷ 
ভাবাবেশে TGA উপর বসলেন পরমহংসদেব। 


K 
ব্যস্ত হয়ে বাঁড়র ভিতরে চলে গেলেন বিদ্যাসাগর | qax. dub তনয়ে 
এলেন্‌ ৷, বললেন-_ এগুলো বর্ধমান থেকে এসেছে। 
দুখের পর পরমহংসদেব বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতে আরম্ভ 
করলেন। দেখতে-দেখতে লোকজনে ঘর wie হয়ে গেছে। কেউ বসেছেন, 
ঢ়য়ে আছেন। 
পরমহংসদেব বিদ্যাসাগরকে বললেন--আজ সাগরে এসে মিশলাম ৷ এতাঁদন 
খাল বিল mx নদী দেখোছি। এবার সাগর দেখাঁছ। 
পরমহংসদেব বললেন_না গো! 
সাগর নও, তুমি যে বিদ্যার সাগর! 


<i a, অন্নদান করেন। নামডাক শকম্বা পুণ্যে 
লোভে করেন না। ভালোই করেন। অন্তত পরমহংসদেব সেইরকমই বললেন। 
তারপর বললেন_আর 'সিদ্ধ তুমি তো আছই। ~ 
সিদ্ধ কেমন করে আছি? 

লক পটল PME হলে তো নরম হয়, তা তুম তো খুব নরম। তোমার 
অত দয়া! 

সিদ্ধ হলে আল;-পটল নরম হয় বটে, কিন্তু সব 


‘জিনিসই তো আর tay 
হলে নরম হয় না। সেই কথাই বললেন বিদ্যাসা 


ja গিরি, সিদ্ধ তো 
হয়। 

কথা শুনে সকলে হেসে উঠলেন। 

পরমহংসদেব বললেন--তুমি তা নও গো। 

কথার পর কথার মালা গে'থে চললেন পরমহংসদেব। বিম্ঞ্ধ হয়ে শুনতে 
লাগলেন সকলে । বললেন- বর্ষ যে কি 


মুখে বলা যায় না। সব জানস এণটো 
ইয়ে গেছে। মুখে পড়া হয়েছে | মুখে উচ্চারণ হয়েছে, তাই এ+টো হয়েছে। 


| 
» n—— 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৪৭ 


eng zu এ'টো হয়নি। gm যে কি আজ পৰ্যন্ত কেউ WIN বলতে OAT 
"বা! এটি তো বেশ কথা!-বিদ্যাসাগর বললেন-আজ একট নতুন 


কথা শিখলাম ৷ 
সেই নতুন কথাটিকে একটা উদাহরণ দিয়ে বিশদ করে দিলেন পরম 


দেব-এক বাপের দুটি ছেলে। ব্ৰহ্মাবদ্যা শেখবার জন্যে বাপ ছেলে দখা 
ATR পাঠালেন! কয়েক বছর পর ওরা SR থেকে Pu এ বার 
বাপকে প্রণাম করল। এদের ব্ৰহ্মজ্ঞান কেমন হয়েছে, বাপের পরখ করে দেখবার 


সনন্দর-সন্দর কথা বলতে লাগলেন পরমহংসদেব। জ্ঞানের কথা, ভীন্তর 
কথা বিমানে কথা। বললেন- ঈশ্বরের অপার qd dem যদি না ক 
তো কে তাঁকে মানত? দ্যাখো না. এই জগৎ fe চমৎকার। কত রকম 
জানস- চন্দ্র, সূর্য, WR! কত রকম জীব। বড়ো, ছোটো, ভালো, মন্দ। 
কারো বেশি শান্ত, কারো কম MEI 

[বো face করলেন--তিনি কি কাউকে বেশ শান্ত, কাউকে কম 


পরমহংসদেব বললেন-“তা দিয়েছেন বৌক। সকল লোকের শান্তি কি 
সমান হতে পারে? কোনোখানে একটা প্রদীপ জবলছে, 


আরো কত কথা বললেন পরমহংসদেব। গানও গাইলেন দৃ-একখানা। 
এাঁদআরোত চার নটা বাজে। এবার পরমহংসদেবকে বিদায় নিতে UT 
বিদায়ের আগে বিদ্যাসাগরকে বললেন- একবার বাগান দেখতে যাবেন, 


বিদ্যাসাগর বললেন-যাব বৌক। আপাঁন এলেন আর আঁম যাব না! 

_ আমার কাছে? ছি! ছি! 

_ সে ক! এমন কথা বললেন? আমায় x Te 

_ আমরা জেলোঁডাঁঙ | খাল বল আবার বড়ো নদীতেও যেতে পাঁর। 
erg আপনি জাহাজ, কি জানি যেতে পিয়ে চড়ায় পাছে লেগে বলে 


হাঁসমূখে চুপ করে রইলেন বিদ্যাসাগর। পরমহংসদেব বললেন-তার 


মধ্যে এসময় জাহাজও যেতে পারে। 
শবদ্যাসাগর সহাস্যে বললেন- হ্যাঁ, এটি বৰ্ষাকাল বটে 1°° 


মহেন্দ্রনাথকে বলেছেন__বিদ্যাসাগর সত্য কথা কয় 
না কেন? বিদ্যাসাগর সোঁদন বললে, এখানে আসবে; কিন্তু এল না। 


৬৪৮ করুণাসাগর বিদ্যাসাগর 


কাশীতে একবার একজন ভদ্রলোক গবদ্যাসাগরের কাছে, তার ধর্মমত 
জানতে চাইলেন। 4 
tonus বললেন_-জামার মত কখনো কাউকে বালান। তবে একথা 
বাল, গঙ্গাস্নানে যাঁদ আপনার. শরীর পবিত্র হয়, শিবপূজায় ate আপনার 
হুদর "AS mu তাহলে তাই আপনার ধর্ম। 
অনেক বাঙালী ব্রাহ্মণের উপর বিদ্যাসাগরের শ্ৰদ্ধা নেই। 
মারাঠী বেদপাঠী ব্রাহ্মণদের উপর বিদ্যাসাগরের শ্রদ্ধা আছে। 
গর বলেছেন: 


“ইহাদের (মহারাষ্ট্রায় বেদপাঠন ব্রাহ্মণদের) আচার ব্যবহার দেখিয় 
আমার শ্রদ্ধা ও Sie জন্মিয়াছে, কিন্তু আমাদের বাঙ্গালা হইতে যেসকল 


বাঙ্গালী ব্ৰাহ্মণ কাশীব৷স কারতেছেন EPN ধ্য অনেকেই ভিক্ষুক ও অনেকেই 
দাক্কয়াসন্ত, ধর্ম্মাধ্ম্মজ্ঞানশুন্য ও মুর্খ...” 


সাগর উত্তর দিলেন_আ আপনাদের amt মানি না আপনাদের 


শম্ভুচন্দৰ বিদ্যার লিখেছেন : “অগ্রজ মহাশয় (বিদ্যাসাগর) শৈশবকাল 
হইতে কাল্পনিক দেবতার প্ৰতি কখনই ভান বা শ্রদ্ধা করতেন না জগতের 
are চন AGE দেব দেবা atoms প্রতি যে হা ইজ 
ও নানি জনক জননাকে বাল্যকাল হইতে ভু আন্ত ভা 
ও দেবতাস্বরূপ জ্ঞান করিতেন |o 


ৰ ভগ দেব বড়ো মাছ কুটতে খুব ভালোবাসেন। কেবল কুটতে নয় 


বাধতে, লোকজনকে খাওয়াতে | বড়ো মাছ পেলে সবকিছন 
দেবী। ৰ 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৪৯ 


বড়ো মাছ সম্পর্কে ভগবতী দেবীর এই পরম দুর্বলতার কথা ঠাকুরদাস 
জানেন। 

সব সংসারেই যা হয়ে থাকে, কখনো-কখনো ঠাকুরদাসের সঙ্গে ভগবত? 
দেবশর মনোমালিন্য হত। খুব রাগ করে ভগবতী দেবী হয়তো একা ঘরে 
ঢুকে দরজা বন্ধ করে ces! 

ঠাকুরদাস তখন বৌরয়ে পড়তেন। মস্ত একটা রুই fe কাতল মাছ নিয়ে 
বাড়ি ফিরতেন। মাছটাকে জোরে আছাড় মেরে কেলে দিয়ে গম্ভীর হয়ে 
দাঁড়িয়ে থাকতেন। 

বড়ো মাছের শব্দ শুনে ভগবত দেবী আর Pet থাকতে পারতেন না, 
fact মাছের দিকে এগোতেন। 

ডু তখন বলতেন-__খবরদার, মাছে হাত দিও না বলাছ। 

ভগবত দেবী সেকথা কানে নিতেন AT! 

ঠাকুরদাস বলতেন--আমার হুকুম না পেলে, আমার মাছে যে হাত দেবে, 
সে টেরটি পাবে। 

ভগবতী দেবী মাছ নিয়ে নির্ভয়ে বসে পড়তেন, ঠাক্রদাস ক্ষণকাল 
অপেক্ষা করে অন্য কাজে চলে যেতেন, বাড়ির বৌয়েরা এই দৃশ্য দেখে ঘোমটার 
আড়ালে হাসাহাঁস করত ^ 

পুকুরে স্নান করতে নেমেছেন ভগবত দেবা, এমন সময় একাঁদন একজন 
বৃদ্ধ ব্ৰাহ্মণ সেখানে এসে উপাস্থত। পুকুরে স্নান করতে এসেছেন। 

ব্রাহ্মণের হাতে একটি পটাল। পঃটলির ভেতর থেকে একখানা শুকনো 
কাপড় বের করলেন। প:টালটা পুকুরের ধারে একটা. ঝোপের মধ্যে রেখে 
_ দিলেন। তারপর ব্রাহ্মণ স্নান করতে নামলেন পদ্কুরে। 

নানা ব্রাহ্মণ শুকনো কাপড় পরলেন, গামছাখানা মাথায় দিয়ে 
সন্ধ্যাহক করতে করতে TOMA চলে গেলেন। তাড়াতাঁড়তে পঃটালর কথা 


নতুন কাপড়, একজোড়া সোনার দল আর চাল্লশাটি টাকা। 
আর কোনো উপায় না দেখে ভগবতী দেবী সমস্ত দিন পদকুরপাড়ে সেই 
প:টাল নিয়ে বসে রইলেন। 
সন্ধ্যার কিছুক্ষণ আগে সেই বৃদ্ধ ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে এসে উপীস্থত। 


ভগবত’ দেকীকে বললেন--মা, আমার সর্বনাশ হয়েছে। আম কন্যাদায়গ্রস্ত। 


রানি যে বন্যাদায়গ্ৰস্ত তা আমি আগেই জানতে পেরেছি! তা না 


হলে আপনার এমন ভুল হবে কেন? 
তারপর asters ব্ৰাহ্মণে হাতে, দিলেন ভগবত দেবা। 


বললেন_আপনার সব জিনিস ঠিক আছে কিনা দেখন। তখন থেকে 


৬৫০ করুণাসাগর বিদ্যাসাগর 


আমি এই পঃটাল নিয়ে এখানে বসে আছি। যা হোক, আপাঁন আমাকে 
নিশ্চিন্ত করলেন। 


আনন্দে ব্রাহ্মণের চোখে জল এসে গেল ৷ Tula বললেন- মা, তুমি আগার 
জাতকুল রক্ষা করলে । মা, আমি এখনো জলগ্রহণ কাঁরান। আম wes 
দেবতার কাছে প্রার্থনা কার : তু যেন ধনেবংশে শ্রীবাদ্ধি লাভ 


ন দ্ধ লাভ করো। 
এখন পর্যন্ত জলগ্ৰহণ করেনান, কে 


পারেন এমত নহে অত, মৰ্ত্ত করিয়া 
সংস্কৃত কালেজে স্থাপন করা তাঁহারদিগের উচিত কল DU de P 
v "5 গর তাড়াতাঁডি মাকে 
Y তায় 
ভেবেচিন্তে M) আনালেন। টাকা 


a পে 


— LZ - 


করণাসাগর বিদ্যাসাগর ৬৫১ 


[বিদ্যাসাগর বললেন-_ছাব Te তোমার জন্য ছবি আমার জন্য। এক- 
খানা ছবি থাকলে, যখন যেখানে থাক, প্রাণটা কেমন করলে একবার দেখব। 

অগত্যা মা বললেন_-তবে তোর যা ইচ্ছা তাই কর। 

{বিদ্যাসাগর তখন জিজ্ঞেস করলেন_সাহেবকে এখানে আনব? না, তুম 
আমার সঙ্গে সেখানে যেতে পারবে? 

মা বললেন-_-পটো সাহেব! না বাপু, আমি সাহেবের সামনে ছাব 
তোলাতে বসতে পারব না। | 

বিদ্যাসাগর বললেন-সাহেব খুব ভালো লোক। আমার একখানা ছাব 
oe বট S TUTE SILC 

|| 

মা বললেন--তা তোর যা ইচ্ছা কর। তবে আম অন্য কোথাও যেতে পারব 
না বাবা। যা করাঁব এখানে এনে কর। 

বদ্যাসাগর বললেন--সেখানে সব যোগাড় আছে। সে-আজ্ডা ভেঙে এখানে 
আনতে গেলে হয়তো ছবি ভালো হবে না। , 

মা বললেন--তুই যখন ধাঁরাছস, তোকে এ'টে উঠতে পারব AT! তা তোর 
যা ইচ্ছা করগে, গেলেও তোর সঙ্গে যাব COT! নিন্দা হলে লোকে তো আর 
আমার নিন্দা করবে না, তোরই নিন্দা করবে। বলবে, 'বদ্যাসাগর মাকে 
পাকপাড়া রাজবাঁড়তে Bia তোলাতে নিয়ে গিয়েছে ৷* 

দনকয়েক যাতায়াত করে ছাব তৌর করালেন 'বদ্যাসাগর। ঘরে পছন্দ- 
মতো জায়গায় মা-বাবার ছাঁব সাঁজয়ে রাখলেন। আমরণ শবদ্যাসাগর মা-বাবার 
ছবিকে প্রণাম করে তবে গিয়ে জলগ্রহণ করেছেন 


Piu হয় না, তাহা যেন মহত কালের মধ্যেই নিঃশোষিত হইয়া যায় তাহা 
নিপুণ হইতে পারে, সুন্দর হইতে পারে, তথাপি তাহার মধ্যে চিত্তানবেশের 
যথোচিত স্থান পাওয়া যায় না, চিন্রপটের উপাঁরত দৃষ্টির প্রসর পর্যবাঁসত 


ads প্রসার, quam CARTY আয়ত নেত, সরল cuius নাসিকা, 
দয়াপূর্ণ ওজ্ঠাধর, দৃঢ়তাপূর্ণ চিবুক, এবং সমস্ত মুখের একাঁট মাঁহমময় 
FARTS সৌন্দর্য দর্শকের হৃদয়কে বহু দুরে এবং qz. উধের্ব আকর্ষণ 
করিয়া লইয়া যায়--এবং ইহাও বুঝিতে পারি, ভীন্তবাত্তর চাঁরতার্থতা- 
সাধনের জন্য কেন বিদ্যাসাগরকে এই মাতৃদেবা ব্যতীত কোনো পৌরাণিক 


* এই বিবরণ দাখিল করে BUTEA বন্দ্যোপাধ্যায় দীলখেছেন : “আমরা বিদ্যাসাগর 
র মুখে এই বিবরণটী শৃনিয়াছিলাম।” চেণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, 


মহাশয়ের এ. 

di ie ah er, ৪০৩) কিন্তু এবিষয়ে মতান্তর আছে। শন্ভূচন্দ্র বিদ্যারত্বের মতে 
তায় নর vere জন্য মাকে লাকপাড়া Teas নিযে বানান! শম্ভূচন্দ 
বিদ্যাসাগর = সাধৱ গরহাশয় ছবি তুলাইবার জন্য মাতাকে সঙ্গে কৰিয়া হডসেন সাহেবের 
বাটন 'গয়াছলেন।” (শম্ভুচন্দ্ৰ বিদ্যার : ভ্রমানরাস, পৃ. ৩৬) 


৬৫২ '_ করুণাসাগর বিদ্যাসাগর 


আপনার বিদ্যাসাগরের লাইব্রোরতে কখন গিয়াছেন। সেই. গৃহের উত্তর 
cM একী তে কন mmm বিদ্যাসাগরের মাতার 
এই রত্ব-গর্ভ-ধারিণাঁর AT এক্ষণে ৬০। ৬১ বৎসর হইবেক, ইনি 
SAA, বার চৌদ্দ আনা মুল্যের ১ খান কল্তা পেড়ে সাটী পর কা 
মধ্যে কেবল হন্তেতে শাঁখা আছে। কিন্তু যাদি কোন চিতকর নিৰ্দেশিত 
শি Steer সার হবি চি কারে ইচ্ছা করে, তবে বশে ৰত, 
নকল কাঁরলে তাহার অভিপ্রায় সিদ্ধ বেক সন্দেহ নাই...” 

জগদ্ধান্রী পুজো হবে বারাসংহে। র 
বাদ্যবাজনা ধুমধাম হয়। আরা বিদ্যাসাগরের মায়ের ইচ্ছা, সেসম' নামের 
কেবল গরাব-কাঙালীদের খাওয়ানো হয় 

কার ইচ্ছা বজায় থাকবে? কার ইচ্ছা 


E 


বিদ্যাসাগর ৮ থাকবে | 
তাই হল। বাদ্যবাজনাও হল, কাঙালীদেরও খাওয়ানো হল। 
একবার বিদ্যাসাগর মাকে জিজ্ঞেস 


ভগবতা দেবীর এই "uu a বলেছেন : « 
কথাটি সহজ কথা নহে। তাঁহার ভেগবতী (না m 
দয়া, প্রাচীন সংস্কারের ণ যে এমন EUN "n 
ইহা আমার নিকট বড়ো 


হইল কা করিয়া যে, ধীর সেবাই যথার্থ দেবতার 

র পুজা 
সকল সংহিতা অপেক্ষা প্রাচীনতম হৃদয়ের 
লিখিত ছিল Pes ales ae 


fone. ee 3 পুজা মানাঁসক 
NC ৰ ত E I গ্রহ গয়ে ত 
কা eg গাৱ c 
TAT প্রভৃতি Ta m rp যাইতেন।” Cran বিদ্যারত্ব : ভরমানরাস, প্‌ ৩৬-৩৭ 1) 
She চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন: “আমি of গরের 


3 ৰ : 
জামাতা) এই ভাবের কথা তাঁহাকে বলিতে শুনিয়াছেন।” (চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : 
বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ Odd 1) 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৫৩ 


হ্যারসন সাহেব সরকারী কাজে মোদনীপুরে এসেছেন। অল্পবয়সী 
সাহেব ৷ বিদ্যাসাগর তখন বাঁরসিংহে ৷ মা বিদ্যাসাগরকে বললেন_তা ছেলেটিকে 
একবার আমাদের বাড়িতে আনব নাঃ তাকে একবার আমাদের বাঁড়তে 
এনে কিছু খাওয়ালে ভালো হত। 

বিদ্যাসাগর হ্যারিসন সাহেবকে মায়ের ইচ্ছার কথা জানালেন। 

হ্যারিসন সাহেব বললেন--তানি নিজে নেমন্তন্ন না করলে আমি যাব 


না 


|| 
বিদ্যাসাগরের মা হ্যারিসন সাহেবকে নেমন্তন্ন করে চিঠি লিখলেন। 
চিঠিখানা তুলে দিচ্ছ: 


LN 
আমার জ্যেষ্ঠ পত্র ঈশ্বরচন্দ্রে নিকট শহীনলাম, আপনি সত্বর কলকাতা 
প্রাতগমন কারবেন। আমার নিতান্ত মানস, দয়া করিয়া VA একবার 
বারাঁসংহের বাটতে আগমন করেন, তাহা হইলে আম যার পর নাই 
S হই। প্রার্থনা এই, আমার বাসনা পাঁরপুরণে বিমুখ হইবেন না। 


ইতি ২ ফাল্গুন ১২৭৫ APT! 
ৰ শভাকাজ্ণ্যাঃ 
শ্রীভগবতী দেব্যাঃ ৷” 


হ্যারিসন সাহেব তারপর এলেন বিদ্যাসাগরের বাড়িতে। সন্তান যেমন 
মাকে প্রণাম করে তেমানভাবে, "nurum এদেশী নিয়মে, হ্যারিসন সাহেব 
প্রণাম করলেন বিদ্যাসাগরের মাকে। ! 

হ্যারিসন সাহেবকে যত্ন করে খাওয়ালেন বিদ্যাসাগরের মা। সাহেব খাচ্ছেন, 
বিদ্যাসাগরের মা চেয়ারে বসে সাহেবের সঙ্গে কথাবার্তা কইতে লাগলেন। 
ব্রাহ্মণের ঘরের একজন বৃদ্ধা গাঁহণীর উদার EQUUN পাঁরচয় পেয়ে সাহেব 
আশ্চর্য হয়ে গেলেন UU 

ভগবতী দেবীর শাশ্দাড় চরকায় সূতো কেটে কায়ক্লেশে সংসার 
চালিয়েছেন। বিদ্যাসাগরের উপার্জন যখন {বপল, তখনো ভগবতা দেবী 
সেকথা ভোলেনান। তখনো ভগবত দেবা রাত দেড়টার পর একা-একা বসে 
নিয়ামত প্রায় দু-ঘণ্টা চরকায় ALOT কেটেছেন। 

বীরাঁসংহের বাড়তে বেড়াতে এসে হ্যার সাহেব চরকাটা দেখতে 
পেলেন। Fett শম্ভুচন্দ্ৰকে জিজ্ঞেস করলেন--এটা কী? 

শম্ভুচন্দ্ৰ সেপ্রশ্নের কোনো উত্তর দিলেন না। হ্যারসন সাহেবকে অন্য 
কথায় নিয়ে গেলেন ৷ 

হ্যারিসন সাহেব বিদায় নিয়ে যাওয়ার পর শদ্ভুচন্দ্র রাগ করে চরকা ভেঙে 
কেললেন ৷ এই ঘটনায় এতদরে TMS হলেন ভগবতী দেবী যে একাঁদন 


৬৫৪ করুণাসাগর বিদ্যাসাগর 


তিনি অন্নজল স্পর্শ করলেন না। শেষপর্যন্ত শম্ভুচন্দ্র চরকা বানিয়ে দিলেন, 
তারপর ভগবত দেবী অন্নজল গ্রহণ করলেন।*১ 

সন্দেহ নেই, অত্যন্ত উদার স্বভাব AAVAT য় «ia. 
কুসংস্কার নেই। গরাীব-বড়লোক, পাণ্ডত-মুর্খ, মেরে-পুরুষ, হিন্দ;-আঁহন্দৰ-- 


Ane F 


যোগেন্দ্ৰনাথ আর মহালক্ষমীর সঙ্গে থ ral সেসময়ে চাঁপাতলার 
দীঘির পূবাঁদকের একটা বাড়িতে একত্র থাকেন। সপ্তাহে দ:-তনাদন আসেন 

পাশের বাড়িতে ছ-সাত বছরের একটি মেয়ে থাকে। মেয়োট বিধবা । 
জাতে ছনতোর। মেয়েটির বাবা বেচে নেই ৷ 

সকাল-বকাল এ-বাঁড়তে আসে মেয়েটি। 
শিবনাথের গলা জাঁড়য়ে 


ওদের নিয়ে একপাতে খেতে বসলেন ভগবত দেবণ। বললেন, 
বল তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের জাত যায়নি ere oe 
তোমাদের সঙ্গে আমি একপাতে ভাত খেতাম?১ এ 
ভগবত দেবার ধারণা, বি বিষয়ে 


রর কোনো ভূল 
হয়ান, কোনো অন্যায় হয়ান। বিদ্যাসাগর যেসব বিধবার 1বিয়ে দিয়েছেন e 


| 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৫৫ 


নারায়ণচন্দ্র একদিন ঠাট্টা করে বললেন- ঠাকুরমা, তুমি যে এদের সঙ্গে 
বসে «IUE? এতে যে জাত যাবে। 

ভগবত দেবী উত্তর দিলেন--দোষ কা? ঈশ্বর বহৰশাস্দ্ৰ জানে; ঈশ্বর 
{ক অন্যায় কাজ করতে পারে ?*২ 

রবান্দ্রনাথ যথার্থ বলেছেন : “বঙ্গদেশের সৌভাগ্যক্রমে এই ভগবত দেবী 
এক অসামান্যা রমণী ছিলেন।”* 

প্রিয়দর্শন হালদার লিখেছেন : “যে সকল বালক গৃহে ভোজন কাঁরয়া 
বারাঁসংহ বিদ্যালয়ে অধ্যয়ন করিত, তাহাদের ভোজনান্তে উচ্ছিষ্ট অন্ন পারে 
পারিত্যন্ত থাকিত। ভগবতা দেবী কন্যাদগকে সেই সকল Cle অন্ন যত্ন 
সহকারে রক্ষা করিতে বাঁলতেন। এবং পাঁরশেষে তান পরম সন্তোষপূর্থক 
সেই সকল অন্ন ভোজন PIACON | এইরূপে অনেকাঁদন dp উচ্ছিষ্ট অন্ন দ্বারাই 


তারপর মাকে কলকাতায়, নিয়ে আসার করলেন। মা বললেন- যেসব 
গরীবের ছেলে এখানে খেয়ে বাঁরসিংহ ইস্কুলে পড়ে, আমি এখান থেকে 
চলে গেলে তারা কা খেয়ে ইস্কুলে যাবে? 

বিদ্যাসাগর একদিন ভগবতী দেবীকে জিজ্ঞেস করলেন_মা, তোমার কী 
কণ গহনা পরবার ইচ্ছা হয়? 

ভগবতণ দেবী উত্তর দিলেন--বাবা, অনেকাঁদন থেকে আমার তিনখান 
গহনা পরবার বড়ো ইচ্ছা আছে। গ্রামের ছেলেদের জন্য একাটি দাতব্য বিদ্যালয় 
করে দাও, গ্রামের গরীব মানুষদের জন্য একাট দাতব্য চিকিৎসালয় করে দাও, 
আর গ্রামের গরীবের ছেলেদের থাকা-খাওয়ার একটা ব্যবস্থা করে 'দাও। 
অনেকাঁদন থেকে আমার এই তিনখানি গহনার বড়ো ইচ্ছা” 

মায়ের গহনার সাধ বিদ্যাসাগর অপূর্ণ রাখেনানি। 

র পাঠিয়েছেন বিদ্যাসাগর । ছ-খানাই গরীব- 
দণঃখাঁদের বিলিয়ে দিলেন বিদ্যাসাগরের smi বিদ্যাসাগরকে চিঠিতে লিখলেন: 
“ঈশ্বর! তোমার প্রেরিত লেপ কয়খান শীতে বিপন্ন লোকাঁদগকে দিয়া 
ফোঁলয়াছি, আমাদের ব্যবহারের জন্য লেপ পাঠাইয়া দিবে।” $ 

যেমন মা, তেমান ছেলে। উত্তরে বিদ্যাসাগর মাকে লিখলেন : “এরূপ 
ভাবাপন্ন লোকাঁদগকে ও বাড়ীর লোকাদিগকে দিয়া তোমার নিজের জন্য 
একখানি লেপ রাখিতে হইলে, AAAS কয়খানি লেপ পাঠাইব লিখিবে। 
তোমার পন্র পাইলে আবশ্যকমত লেপ পাঠাইব 1৮৯১ 

দুপুরে বাঁড়র সকলের খাওয়া-দাওয়া হয়ে গেলেও নিজে সহজে খেতে 
বসতেন না ভগবতাঁ দেবী। যাঁদ কোনো আঁতাঁথ এসে গড়ে, যাঁদ কোনো 
উপোসী কাঙাল একমূঠো ভাতের জন্য দরজায় এসে দাঁড়ায়! 

যতদূর সাধ্য, মানুষের -ঃখ-কষ্ট দূর করার চেষ্টা করতেন ভগবত দেবা | 
পাড়ায়-পাড়ায় ঘুরে বেড়াতেন, সকলের খোঁজ-খবর নিতেন। ' দঃখীর জাত- 
{বিচার করতেন AT! অবাং রুগ্ন হাঁড়ডোমের ওষুধ-পথ্যের ব্যবস্থা করেছেন। 
aeg sper থাকত অনেক সময়, দরকার হলে নিজে a বাঁড়তে 


৬6৬ করুণাসাগর বিদ্যাসাগর 


ভগবতী দেবী উত্তর দিলেন_সোনা রূপোয় কী করে? viva 
দুর্ভিক্ষের সময় এই হাত রে'ধে হাজার হাজার লোককে খাইয়োছল। তাই 


রর তা দেবী স্বয়ং তাদের 
বাঁড়তে টাকা আদায় করতে যেতেন। কখনো-কখনো খুব রাগ করে টাকা 
কেরত চাইতেন, বলতেন--তোরা যাদি টাকা না দিবি তো আমি আর কী করে 
টাকা ধার দেব? 

ভগবতী দেবীর রাগ দেখে কেউ-কেউ 
চেষ্টা করত; কেউ-কেউ দুঁফোটা চোখের জল ফেলে দুঃখের কথা জানাত; 
কেউ-কেউ বিদ্যাসাগরের নাম করে ঈশ্বরের কাছে ত মঙ্গল প্রার্থনা করত। 

CCT দেবীর সমস্ত রাগ জল হয়ে তন--ভাল ভাল, যখন 
নি টির আছ নিস্তার ò 

কৃষককন্যারা ভগবতী দেবীকে খড় নারকেল বাতাসা ত 
দিলে তানি আঁচলে বেধে নিয়ে আসতেন। ame জলখাবার 

থেকে মানুষজন iva সামনে দিয়ে যেত 

কাছে দাঁড়িয়ে থাকতেন। কারো শুকনো মুখ দেখলে বলতেন-- 
বৰ৷ তোর খাওয়া হয়নি? আয় আয়, আমার বাড়তে mL 

টাকা শোধ দিতে না পেরে কেউ যাদি ফেলত তো ভগবতী দেবী 
তাকে সান্তনা দিয়ে বলতেন--অবস্থা ভালো হয়, দাব 
তার জন্য কাঁদস কেন? 

অনেক মহিলার মধ্যেই দয়া দেখা যায়। tary ৬ 
মধ্যে একটি অসাধারণত্ব আছে। উত্তরকাঢ রবীন 
দাবা আরও অনেক রমণীর মধ্যে দেখা যায়, কিন্তু ভ 
. মধ্যে একটি অসাধারণত্ব ছিল, তাহা কোনোপ্রবার সংকী 
বদ্ধ ছিল না। সাধারণ লোকের দয়া দির়াশলাই- 


সূর্যের ন্যায় আপনার বা 
বলা দয়ার *ম স্বভাবতই চতুর্দিকে বাণ” কারয়া | = 
সংঘর্ষের অপেক্ষা কারত না।৮০ wa 
ভগবতা দেবী বলতেন--সংসাৱের পথ আঁত সরল, 
x Rcs তুমি যা ফলভোগ করো, তার দায়ী। তুমি 
র Sr তোমার যত অনিষ্ট করো, আর র কখনে 
অনিষ্টের আশঙ্কা করো AT |e ৯৬%: 


কাশীতে কলেরা হল ভগবতা TAH | আন্তিম মুহূর্ত ঘাঁনয়ে 
মেন তোমার আমি আর কাঁ e ey yee এল, 
দ্র, আপনার "D আপানিই আগে চললে, তোমারই ভিন তু i 

ঠাকুরদাসের কাছে পদধূলি চাইতে-চাইতে এবং অন্য সকলকে আশীবাদ 
cur ভগবতা দেবা, ১৮৭১ সালের ১২- 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৫৭ 


পারেনান, বিদ্যাসাগরের পক্ষে Ost নিতান্ত অল্প নয়। মাতৃহীন বালকের 
| মতো বিদ্যাসাগর সবসময় কাঁদেন। 

বিদ্যাসাগর কাশীপুরে গঙ্গাতীরে মাতৃশ্ৰাদ্থ করলেন। মাতৃশোকে AF- 
বছর 'বদ্যাসাগর স্বহস্তে নিরামিষ রান্না করে একবেলা খেয়েছেন; নিতান্ত 
অসুস্থ হলে রান্নায় দিনময়ীর সাহায্য নিয়েছেন ৷ মাতৃশোকে একবছর 'বদ্যা- 
সাগর খালি পায়ে হে'টেছেন, ছাতা ব্যবহার করেনান, নরম বিছানায় শোনান। 
দীনদুঃখীর মতো কায়ক্রেশে দিনযাপন করেছেন। দীর্ঘকাল অত্যন্ত 'বমর্ষ- 
ভাবে TART বাস করেছেন। মায়ের গুণাবলী ধ্যান করেছেন।*২ 

শম্ভুচন্দ্র বিদ্যারত্ব লিখেছেন : “সন ১২৮১ সালের বৈশাখ মাসে জননী- 
দেবীর একোদ্দিষ্ট শ্রাদ্ধোপলক্ষে মহারাম্ট্রীয় বেদপাঠ ব্ৰাহ্মণাদগকে নিমন্ত্রণ 
করা হয়; নিমান্নত ব্রাহ্মণেরা সমাগত হইলে কৃতীকে স্বয়ং ব্ৰাহ্মণাদগের 
পাদপ্রক্ষালন করিয়া দিবার প্রথা থাকায় আম এ কাৰ্য্য সমাধা কাঁরতে প্রবৃত্ত 
হইলাম, দাদা (বিদ্যাসাগর) ইহা দেখিয়া বলিলেন তুমি একাই কি একার্য্য 
facer করিবেঃ আমি কি কেহ নই। এই বালয়া দাদা এ সকল ব্রাহ্মণদের 
পা ধোয়াইয়া দিতে লাগিলেন। এবং এ সকল ব্রাহ্মণদের মধ্যে ২।৪ জনের 
পায়ে ঘা থাকা প্রয্যন্ত তাহাতে পৃজ নির্গত হইতোছল, তাহা দৌখয়াও তান 
{কছনুমাত্ৰ ঘৃণাবোধ করেন নাই। অপরাপর দর্শকগণ দোখয়া আশ্চর্যযান্বিত 
হইয়া বালয়াছিলেন, এরূপ মাতৃভান্ত অপর কোন সম্দ্রান্ত লোকের "I8 
হয় are? 

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় দলখেছেন : “জননীর লোকান্তর গমনের দীর্ঘকাল 
পরেও প্রসঙ্গক্রমে যখন একবার তাঁহার পরমারাধ্যা গুণময়ী মাতার গণের 
উল্লেখ কাঁরতে হইয়াঁছল, তখন তান (বিদ্যাসাগর) নিতান্ত অসুস্থ; তাঁহাকে 
অসংস্থশরীরে শিশুর ন্যায় কাতর ক্ুন্দনে অভিভূত হইতে দেখিয়া, আমি 
বালয়াছিলাম, “আপনাকে এত কণ্ট দিব জানিলে, আমি এ প্রসঙ্গের উত্থাপন 
কারতাম AT!” গুণবান পাত্র অশ্রমোচন করিয়া বাললেন, “তুমি আমায় কষ্ট 
দলে কোথায়? তুমি ত আমার বন্ধুর কাৰ্য্য কালে, তোমার প্রয়োজন 
সাধনেও ত এখন আমার মায়ের কথা মনে পাঁড়ল, মায়ের নামে দুফোঁটা চক্ষের 
জল পাঁড়ল, এও ভাল; এতই দদদ্দশা যে, সব্বদা সকল সময়ে পিতা-মাতাকে 
স্মরণ কাঁরতে পারি না 1৮৪ 

'িহারীলাল সরকার লিখেছেন : 

“মা” নামে বিদ্যাসাগর TOL হইতেন। “মা”ই যে তাঁহার জীবনের 
সাধন-মন্দ্ৰ ছিল। বিদ্যাসাগর মহাশয়ের গানবাজনায় বড় সখ ছিল না। 
তবে কেহ কখন “মা” “মা” বলিয়া গান গাঁহলে; তিনি Pea থাকিতে 
পারিতেন all গায়ককে "তান যেন বুকের কাঁলজার ভিতর TCI 


বৈবাহিক কেনিষ্ঠা কন্যার শ্বশুর) *জগাদু্ল'ভ 


৬৫৮ করুণাসাগর বিদ্যাসাগর 


ট্রাপাধ্যায় ভাল গাহিতে তন। বিদ্যাসাগর মহাশয় তাঁহাকে 
ame বাড়াতে আহবান কি তাহার দান সাগর মহাশয় তাঁহাকে 
QI; কেবল যে গানে “মা” “মা” থাকত, সেই গানই শহীনতেন। গানে সখ্‌ 
ছিল না; কিন্তু মাতৃনামপরর্ণ গানে প্রাণ মাতিয়া উঠিত। মাতৃ-ভন্তের এমনই 
প্রাণ বটে ৷” : 

মায়ের কথা উঠলেই বিদ্যাসাগর বলতেন-_আম 
একশোভাগের একভাগও পেতাম, তাহলে কৃতার্থ 
মায়ের সন্তান এই আমার গৌরব 1 


alt আমার মায়ের গুণের 
হতাম। আম যে এমন 


করবেন না। বাবার জন্য বাজার করে আমি পরম l 
না তারা চাকর দিয়েই এসব কাজ কাঁরয়ে থাকেন। কর্মে লিপ্ত না থাকলে 
মাধ Ru থেকে বাবার ট্রণসেবয করে চৰিতাৰ্থ" হতনা, 

গ্রামের মধ্যে বিধবাববাহের যাঁরা 


বিরোধী 
উপর দৌরাত্ম্য করতে কুণ্ঠিত aint পেলে এককালে তাঁরা 
] 


SUAE বিদ্যাসাগরের 

মুখে একাঁদন ঈশ্বরচন্দ্র ঘোষাল সেকথা 

জাহানাবাদের ডেপুটি ম্যাজিচ্ট্েট। ঈশ্বরচন্দ্র ঘোষাল তখন 
বীরসিংহে এসে সেবার ঈশ্বর 

বললেন- বিদ্যাসাগর মশায়ের কাছে শুনেছি, ঠাকুরদাসের সঙ্গে দেখা e 


1 5 প্রেমচন্দের আঁত আদরের 
প্রেমচন্দ্রের মৃত্যুর পর তাঁর তৃতীয় opm হরেক Rice: নতি 
ঠাকুর দাসকে | : 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৫৯ 


নাঁড় দমে গেল। টেলিগ্রামে খবর পেয়ে বিদ্যাসাগর কাশীতে চলে এলেন। 
১৮৭৬ সালের ১২-এপ্রিল সূর্াস্তসময়ে ঠাকুরদাস লোকান্তারত হলেন। 
শম্ভূচন্দ্র বিদ্যারত্ন লিখেছেন: 

“food মৃত্যু দেখিয়া দাদা (বিদ্যাসাগর) রোদন কাঁরতে লাগিলেন। 
তৎকালে বিস্তর আত্মীয় বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। দাদা জাঁকজমক ভাল 
বাসেন AS উপস্থিত ভদ্ৰলোক সমূহকে বিদায় দিলেন এবং প্রকাশ্য ভাবে 
বাঁললেন আমাদের পিতা আমরাই বহন কাঁরয়া লইয়া যাইব অন্য ভদ্রলোক- 
দিগকে কেন ক্লেশ দিব বালিয়া, {তন সহোদর ও কানিষ্ঠের শ্বশুর প্রতাপচন্দ্ 
কাঞ্জলাল মহাশয় বহন কাঁরয়া লইয়া যাই। পুরোহিত ও ভৃত্য ফুরসতকে 
সমাভব্যাহারে লওয়া হইয়াছল। মাঁণকার্ণকার ঘাটে দাহাঁদকার্য: সমাধা 
করিয়া স্নান তর্পণ সমাপনাল্তে বাসায় প্রত্যাগমন করা হয়। বাসায় উপস্থিত 
আশ্চর্য্যান্বত হইলেন যে, বিদ্যাসাগর মহাশয় নীতিজ্ঞ ও পাঁণ্ডিত লোক 
হইয়া বৃদ্ধ পিতার জন্য এত শোকাভিভূত কেন? 

ইরা বৈশাখ প্রাতঃকাল হইতে দাদার ভেদ বমী হইতে লাগল। অত্যন্ত 
দূর্বল হইতে লাগলেন দেখিয়া, আমরা ভীত হইয়া বাললাম, অদ্য কাশী 
পারত্যাগ করিয়া কলকাতা যাইব বলায় প্রথমতঃ অগ্রজ মহাশয় শ্রাদ্ধাঁদ কাৰ্য্য 
সমাধা কাঁরয়া কলকাতা যাইবেন, প্রকাশ কাঁরলেন, কাঁলকাতা না যাইবার কারণ 
এই যে ইতি পূর্বে পিতৃদেব এক উইল প্রস্তুত করিয়া তাহা অগ্রজের হস্তে 
সমর্পণ করেন। তাঁহার উইলের মন্ম্ম' এই যে, আমার আঁন্তম সময়ে জ্যে্ঠ- 
ora নিকটে থাঁকবেন ও দাহাদি কাৰ্য্য সম্পন্ন কারয়া কাশীতেই আদ্যশ্ৰাদ্ধ 


{বযয়ে মত কি প্রকাশ কাঁরয়া Wen অগ্রজের অবস্থা অবলোকন কাঁরয়া 
তাঁহারা সকলেই দাদাকে কালিকাতা যাইবার অভিপ্রায় Te কাঁরলেন এবং 
বাললেন পরে ASA হইয়া একবার আসিয়া ব্রাহ্মণ ভোজনাঁদ কাৰ্য্য সম্পন্ন 
কারবেন এ অবস্থায় কোন Bad সেবন কাঁরবেন না কাঁলকাতা যাইয়া তাঁহার 
অশ্রচবিন্দ নিবারণ হয় WU 

দশাহে যথা wem উ্ঘদৈহিক কৃত্য সমাধা করেন। পরে এক সময়ে কাশী 
আগমন sizer ৮পতার আদেশ প্রাত পালন কাঁরতে বিস্মৃত হন নাই, পরে 
৮৮৮৮৮: 

[228° 

ঠাকুরদাসের মৃত্যুর দিনকয়েক পরের FAT! বিদ্যাসাগর তখন পিতৃশোকে 
posee face. ছোটোলাটের বিদ্যাসা' 

ংস্কৃতশাস্ত্ বিষয়ে কী একটা Tq z গরের সাহায্য 
দিনা এ খবর পেয়ে বিদ্যাসাগর ছোটোলাটকে জানিয়ে দলেন_অল্প 
কয়েকাঁদন পপিতৃহণন হয়ে আমি আঁত দীনভাবে দিনযাপন করছি, আমার মনের 
অবস্থা ও বেশভূষা কোথাও যাবার যোগ্য নয়। যাঁদ আপনাদের অপমান বোধ 


৬৬০ করুণাসাগর বিদ্যাসাগর 


না হয়, তবে নিতান্ত প্রয়োজন হলে, আম খালি গায়ে বেলভোভডিয়ারে আপনার 
সঙ্গে দেখা করতে পাঁর। 
ছোটোলাট 


জানালেন_আপাঁন যেমন আছেন তেমান আসবেন। আমার 
তাতে কোনো BATS নেই ৷ 


খালিপায়ে খালিগায়ে বিদ্যাসাগর ছোটোলাটের সঙ্গে দেখা করে কাজ 
মিটিয়ে এলেন Un 


. চকদাঘির ?সংহরার-পরিবারের সঙ্গে বিদ্যাসাগরের বহুকালের ঘানষ্ঠতা | 


র সারদা 3 ছক্কনলাল ANAA ACOA | মাঝে-মাঝে কিছু 
দিন বিদ্যাসাগর সিংহরায়দের verius বাড়িতে গিয়েও থেকেছেন। 1বদ্যা- 


ছক্কনলাল সিংহরায়। খবর পেয়ে ছব্ধনলালের বাড়িতে এলেন দয 
aie CU একটি ছেলের নাম মাঁণলাল। রজনীলালের মেজদাদা 


গর সহাস্যে জিজ্ঞেস করলেন: [= 

মাপলাল বলল- বার কথা এতদিন কত নারে কী দেখা হচ্ছে? 
প্রথম দেখার সৌভাগ্য হয়েছে, তাই দেখাঁছ T, আজ নিজের 

মাঁণলালের NEUE T 

বা হোক, 'মেজরের কাঠ, 
বিদ্যাসাগর । ছন্কনলাল নিজেদের hr আনার কলকাতা চলে গেলেন 
এলেন। বিদ্যাসাগরকে স্টেশনে দিয়ে 

দিনকয়েক বাদে আবার চন্দননগরে fas 
তিন দৌহিত্র সুরেশ, যতাঁশ আর লাট। এলেন গর। সঙ্গে এসেছে 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৬১ 


বিকেলবেলা নিজেদের গাঁড়তে বেড়াতে বেরোন ছন্ধনলাল। প্রত্যেক 
[িকেলে 'মেজরের কুঠি'র সামনে গিয়ে উ'চুগলায় 4বদ্যাসাগরকে ডাকেন 
খুড়োমশায়। 

বদ্যাসাগর সাড়া দিয়ে ওঠেন_যাই খবড়ো। 


মাঁণলাল বলল-_দাদামশায়, আম ফাস্ট'ক্লাশের ছেলে, কেমন করে বাল 
যে আমি সংস্কৃত জানি? তবে আপানিই আমাদের স্কুল কাঁরয়েছেন, আপাঁন 
তো জানেন যে আমাদের স্কুলে সংস্কৃত বিশেষভাবে পড়ানো হয়। আম তা 
সাধ্যমতো শেখার চেষ্টা করি, এই পর্যন্ত বলতে পাঁর। 

উত্তর শুনে সন্তুষ্ট হলেন বিদ্যাসাগর। সুরেশের সঙ্গে মাঁণলালকেও ছাত্র 
করে নিলেন। নতুন ছাত্রের কাছ থেকে বিদ্যাসাগর কোনো মাইনে নেবেন নাঃ 

{বিদ্যাসাগর গন্ভীর হয়ে মীণলালকে জজ্ঞেস করসেন-আমায় কী 
মাইনে দিব? 

মাঁণলাল বলল-আমই তো আপনার। 

দবদ্যাসাগর তব; গম্ভীর। বললেন_শন্ধ ওসব ফাঁকা কথায় হবে না। 

মাঁণলাল বলল- আপনিই বলুন। যাঁদ তা আমার অসাধ্য হয় তো জানব 
যে আমিই কেবল আপনার দয়া থেকে বাত হব। 

ধবদ্যাসাগর বললেন-_আচ্ছা, একাঁদন অন্তর তোদের বাগানের একটি করে 
বেল তোকে পড়ানোর পারিশ্রমিক ধার্য করলাম। সদন খংড়ীকে আশা বাদ 


সঙ্গে-সঙ্গে রাজ হয়ে গেল মাঁণলাল। 
{বিদ্যাসাগরের কাছে 'কুমারসন্ভব' পড়ে যাচ্ছে মাঁণলাল। এবং কথামতো 


হঠাৎ একাঁদন মালী এসে মাঁণলালকে বলল-বিদ্যাসাগর মশায় বেল 
ফেরত 1দয়েছেন ৷ আর না বলা পর্যন্ত বেল নিয়ে যেতে নিষেধ করেছেন। 

মনে-মনে ক্ষন হল মাঁণলাল। 

সোঁদনও বই নিয়ে গেল মাঁণলাল, সুরেশের সঙ্গে বিদ্যাসাগরের সামনে 
বসল, 1কন্তু মাঁণলাল বই খুলল AT! 

‘বিদ্যাসাগর বললেন_হুল কি? বই খোল। 

মাঁণলাল বলল-আঁম আপনার কাছে এমনই পড়ব কেন? 

আসল কারণ বুঝতে পারলেন বিদ্যাসাগর। সহাস্যে বললেন_ পরশ 
খুড়োর সঙ্গে ঠাকুরবাবদের চাঁপদানীর বাগানে গিয়েছিলাম । সেখানে এক" 
ACTAE SEI বেল হয়েছে দেখে প্রশংসা করায় তোমার বাবা সেই বেল এক 
গা মার দিয়েছে, তাই মালাকে আর এখন বেল দিতে বারণ AT 

মাঁণলাল বলল-বেশ, তাহলে আপনার খুড়োকেই পড়াবেন। 

অগত্যা ছক্কনলালের দেওয়া সমস্ত বেল OR, ছব্ধনলালকে ফেরত 
পাঠিয়ে দিলেন বিদ্যাসাগর ৷ 
করে যেতে বললেন। 


৬৬২ করুণাসাগর বিদ্যাসাগর 


সমস্ত বেল ফেরত পেরে ছক্কনলালও নিশ্চয় অবাক হয়েছেন। পরে তান 


শুর ভোরে চন্দননগরের গঞ্গাতীরের রাস্তাটির এক প্রান্ত থেকে অন্য 
মণিলালের সঙ্গে দেখা হয়ে যেত। মাঁণলাল বিদ্যাসাগরের বাড়তেই যাচ্ছে। 
একদিন. সকালবেলা রাস্তায় একটা কাণ্ড হল। কে একজন ভদ্রলোক 
মাঁণলালকে জিজ্ঞেস করলেন-_এখানে বিদ্যাসাগর কোথায় থাকেন? 
লোকের জৰালায় বিদ্যাসাগর alee, মাঁণলাল 


সেইমুহুর্ত বিদ্যাসাগর উপাস্থত। মাণলালের কথা feta 
পেয়েছেন। ভদ্রলোককে বদ্যাসাগর বললেন--ও জানে না অ 
TRATES | 


করব ।১০ 
১২৯৮ সনের ১৪-জ্যৈষ্ঠ বিদ্যাসাগর চন্দননগরে বসে আপন শরীর 
খছেন [17 q^ z s 
সুস্থ নাহ jue সামার "অবস্থা ক্ৰমে মন্দ হইতেছে। একাঁদনের জন্যও 


সাধ হল, বিদ্যাসাগরকে একা 
বাড়িতে নিয়ে আসেন। একখানা নৌকো eg RII : 
চললেন হরপ্রসাদ। গসডাঙার 1দকে 
আতগুরে একটা কাজ আছে। কাজ সেরে ; 
হরপ্রসাদ। ' p  ক্রাসডাঙায় গেলেন 


ফরাসডাঙায় বিদ্যাসাগরের বাড়ির ঙ্গার চড়ায় 


যেতে হবে। 


TS কাল রাত্রে 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৬৩ 


সাগর দাঁড়িয়ে আছেন। বিদ্যাসাগর সব দেখতে পেয়েছেন__হরপ্রসাদ নৌকো 
থেকে নেমেছে, ইটের উপর "দিয়ে কষ্ট করে আসছে। 

কম্পাউণ্ডের ভেতর ঢুকে পড়লেন হরপ্রসাদ। উপর থেকে বিদ্যাসাগর 
বললেন-ঘরের ভেতর ঢোক না, PTY আছে। 

উপরে উঠে গেলেন হরপ্রসাদ। বিদ্যাসাগর দাঁড়িয়ে আছেন। আর 
টেবিলের কাছে চেয়ারে বসে আছেন আশুতোষ মখোপাধ্যায়। 1বদ্যাসাগরের 
কলেজে চাকার চাইতে এসেছেন আশহূতোষ। 

আশদুতোষকে বিদ্যাসাগর মেক্রোপালটন কলেজে নিতে রাজ হলেন। 
দুশো টাকা মাইনে দেবেন। কথাবার্তা ঠিক হয়ে গেল, উঠবার জন্য ব্যস্ত 
হলেন আশনুতোষ। 

বিদ্যাসাগর বললেন--তা হবে D! Tee, খেয়ে যেতে হবে। 

{পছনের হলঘরে ঢুকলেন বিদ্যাসাগর | পাঁচ-সাতাঁট কাঁচের আলমার 
সেখানে প্রত্যেক তাকে ভিন্নণভন্ন রকমের আম! x 

ILIE একখানা আসনে বসালেন বিদ্যাসাগর । আশন্তোষের 
সামনে একখানা রেকাবী 'দিলেন। তারপর নিজে wis দিয়ে আম কাটতে 
বসলেন। একবার এ-আমের এক চাকলা দেন, আরেকবার ও-আমের এক 
চাকলা দেন। পাঁচ-সাত রকমের আম খাওয়ালেন আশহতোষকে। 

আশুতোষ চলে গেলেন I 

তারপর বিদ্যাসাগর হরপ্রসাদকে জিজ্ঞেস করলেন-__তুই এখানে কোথায় 
এসোছাল ? 

_আপান এত কাছে আছেন, তাই মনে করোছ, যাঁদ আপনার পায়ের 
ধুলো আমার বাড়িতে পড়ে। 

বদ্যাসাগর বললেন-_কিন্তু তুই যে এদিক দিয়ে এলি? 


+ ইন ‘বাঙলার বাঘ’ আখ্যায় সম্মানিত স্বনামধন্য স্যর আশুতোষ মুখোপাধ্যায় নন। 
এই আশুতোষ মুখোপাধ্যায় সম্পূর্ণ ভিন্ন ais, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হান ১৮৬৮ 
সালে প্রেমচাঁদ রায়চাঁদ ALS পয়েছেন, ইনিই প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার। এই আশুতোষ: 


উহার [বিদ্যার সুখ্যাত করে, fang স্বভাবের নিন্দা করে।” ৱ্ৰেজেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় : 
বিদ্যাসাগর-প্রসঙ্গ, ভূমিকা, কলকাতা, ১৩৩৮ TU, প্‌. ২৫।) 

‘বাঙলার বাঘ’ আখ্যায় সম্মানত স্বনামধন্য স্যর BPO মুখোপাধ্যায় C 
ambit বৃত্তি পেয়েছেন ১৮৮৬ সালে। ইনিও "বদ্যাসাগরের সংস্পর্শে এসৌছলেন। 
দীনেশচন্দ্র সেন লিখেছেন : “১৮৭৪ খৃষ্টাব্দে ১০ বংসর বয়স্ক আশুতোষ 'বদ্যাসাগর 
মহাশয়কে প্রথম দর্শন করেন। ইহার অন্পাঁদন পরে তান প্রাতভাবান বালক আশন্তোষকে 

স্মৃতিকথা 


s 


কলকাতা, ১৯৩৬, পৃ. ৫৪1) VF 'াঁবন্সন্‌ ক্লুসো'খানা বর্তমানে স্যর আশুতোবের 


জোম্ঠপতর শ্রীরমাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে রক্ষিত আছে। 
আশ্মৃতোষের Tener গঙ্গাপ্রসাদের সঙ্গে ধবিদ্যাসাগরের পাঁরচয় ছিল। স্বাস্থ্যোদ্ধারের 


তুষ্ট হয়েছেন গেছেন, সেখানে আবার বিদ্যাসাগরের সঙ্গে দেখা; সেখানেই 
Ue re মোশতোষকে একখানা “রবিনসন WT উপহার দিয়েছেন্‌। এই 'ববরণ 
আম স্যর আশ্মৃতোষের THOT ্রীরমাপ্রসাদ মুখোপাধ্যায়ের মুখে শুনোছ। 


তারপর বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন--বাঁড়তে পায়ের TANT কথা 
বলাছাল, তোরা নতুন বাড়ি করেছিস নাকি? 


একট; কুড়ে বে'ধেছ tats | 


নিয়ে আসব। 

দানা অনেকক্ষণ বসে রইলেন eae অনেক কথাবাতণ 
হল। সন্ধ্যা 
মানি এস দর উল বাহ সন্ধা 


কলিকাতার হইতে সেক OPES 
ey AT জন্য আনাইলেন। Se আবার হইতে By হাঁকমের 


! n TAM a 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৬৬৫ 


তাহার ব্যবস্থায় পাড়ার উপশম হইতে লাগল কিন্তু দুঃখের বিষয় এই 
যে দুই দিন পরে iza প্রভাত উদয় হইয়া ২০শে আষাঢ় কম্পের সহিত 
জবরের উদয় হইল। ২১শে আষাঢ় জ্বরের হাস হইল বটে কিন্তু [Exp প্রবল 
হইয়া হস্ত পদ শীতল হইল, ত প Ge হিক্কা নিবারণ জন্য অপর ওষধ 


হইয়াছে, দেখিয়া সুতরাং হকিমের চাকৎসা বন্ধ mier! ক্লোরোডাইন সেবন 
করায় বেদনা ও হিক্কার হ্রাস হইল। Cu হাঁকম সাহেব উদারচরিত ভদ্রলোক, 
আন্তরিক যত্ন ও শ্রদ্ধা সহকারে BİRA করিয়াছলেন। ২৪শে আষাঢ় 
ডান্তার হাীরালাল বাবদ ও বাব; অমূল্যচরণ বসু পরীক্ষা কাঁরয়া ২৫শে আষাঢ় 
পরামর্শ জন্য ডান্তার ম্যাকোনেল সাহেবকে আনাইলেন। উত্ত সাহেব পরীক্ষা 
কারিয়া অসাধ্য বিবেচনায় MO সাহেবের সাঁহত পরামর্শ কারতে হইবে 
বলয়া তাঁহাকে আনাইবার উপদেশ দেন, কিন্তু ম্যাকোনেল সাহেব এই পাড়া 
এলোপ্যাঁথ চাকৎসায় অসাধ্য বলায় পর দন বেলা ৯টার সময় ডান্তার 
শাল্‌জার সাহেব আসিয়া ভালরুপ পরীক্ষা কারিয়া বাঁললেন, স্টমাকে ক্যান্সার 
এই যে লেবা উৎপন্ন হইয়াছে, ইহাই ইহার পক্ষে মারাত্মক হইবার সম্ভাবনা। 
ইহা ৪1৫ দিনের মধ্যে উপশম হইলে হইতে পারে কিন্তু ইহা অপেক্ষা 
পণ্ডিতের বয়োবাদ্ধক্য, শারীরক nem এবং নিলু এই ‘ak 
কারণেই পাঁড়া উপশমের সম্ভাবনা অতি অল্প। এই বলায় তাহাকে ।বদায় 
দিয়া বৈকালে ম্যাকোনেল ও ডাক্তার বার্চ উভয়ে আসিয়া ও পরীক্ষা কাঁরয়া 
অসাধ্য বলায় ডান্তার হীরালাল বাব; ও অমূল্য বাবুর এলোপ্যাথিক চাকৎসা 
শনব্বন্ধ খণ্ডন করিয়া শালজার সাহেব দ্বারা চাকৎসার ব্যবস্থা হয়। শাল্‌জার 
সাহেবের চিকিৎসায় বেদনা হিক্কা লেবা প্রভৃতি লক্ষণগমালর হাস হইতে 
লাগল, কিন্তু কোষ্ঠবদ্ধ পাড়ার উদয় হইল। feed লক্ষণ পুনরায় বৃদ্ধ 
হইতে লাগিল। মধ্যে মধ্যে অম্লপিত্ত কামতে লাগল। ডান্তার শাল্জার 


- সাহেব প্রত্যহ 018 বার আসিতে লাগলেন। কোন 1দবস Tem. কমে কোন 


দিবস বৃদ্ধি হয়। হিক্কা বন্ধ না হওয়ায় রজনীগন্ধ ফল বাটিয়া সেবন করান 
হয়, তাহাতে যদিও Raa অনেক EDD হইয়াছল, কিন্তু এ দিবসেই স্বল্প 
জবরের উদয় হয়। দিনে দিনে অল্পে অল্পে জবর বৃদ্ধি হইতে লাগল। 
রজনীগন্ধ ফুলের হিক্কা সম্বন্ধে আর কোনও ক্ষমতা রহিল না। মুখমণ্ডল 
প্রভৃতির ও জীবনের শ্রী কাঁময়া আসতে লাগিল। 

ডান্তার শাল্‌জার নিরাশ হইলেন এবং বাঁললেন, তোমরা অপরের দ্বারা 
চিকিৎসা করাইতে পার এবং আবশ্যক হইলে আমিও বন্ধূভাবে ও চিকিৎসক- 
ভাবে প্রত্যহ আসিতে ও দেখিতে পারি, তদ্বিষয়ে আমার মনে কিছুমাত্র 
আপত্তি বা অসন্তোষ নাই। পর দিবস ৭ই শ্রাবণ বৈকালে, দাদা পূর্বে মধ্যে 
মধ্যে যে উষধ ব্যবহার কারিতেন, সেই BI ব্যবহৃত হইতে লাগল। ৯ই শ্রাবণ 
রাত্রিতে সামান্য পুরাতন মল নির্গত হয় ও ১০1১১ই শ্রাবণ তাঁহাকে সকলে 


C^ po cati L ০ er aaa. 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৬৭ 


আজি আমাদের বিদ্যাসাগর মহাশয় আমাদিগকে ছাড়িয়া গিয়াছেন! আজি 
বাঙ্গালার সাধ বাসনা ফুরাইল, বাঙ্গালির জাতি-গৌরব ফুরাইল, ব্দাঝ ব্রাহ্মণ 
বংশের সৌভাগ্য-গব্বও করাইয়া আসিল--আজি আমাদের বিদ্যাসাগর SEDIS 
এসকল পরিত্যাগ করিয়াছেন! আজি বঙ্গজননী নয়নের মণি, আঁচলের নিধি 
হারাইয়া ফেলিয়াছেন! আজ আমরা সকলেই পতৃহীন হইয়াছ! বিদ্যাসাগর 
মহাশয়ের সন্তান সন্তৃতিগণের সাহত আজ আমরা সমগ্র বঙ্গবাসী তৃহীন 
হইয়াছি! বিদ্যাসাগর মহাশয় কাহারও নিজের সম্পাত্ত নহে; জল, বায়ু, চন্দ্ৰ, 
AA মত আমাদের বিদ্যাসাগর মহাশয়ও সকলের জিনিস। যে মুর্খ, 
বিদ্যাসাগর মহাশয় তাহারই; যে দরিদ্র, বিদ্যাসাগর মহাশয় তাহারই; যে 
রমণী সপক্লীষন্তণা ভোগ কারতেছে, বিদ্যাসাগর মহাশয় তাহারই; যে বালিকা 
বৈধব্য-আগনে পদুড়িতেছে, বিদ্যাসাগর মহাশয় তাহারই; যে গ্রাপ্তবয়স্কা 
বিধবা অন্ন বস্বের জন্যে 
মহাশয় তাহারই; এক কথায় বলিতে গেলে যাহার TAH একট-কু ব্যথা আছে, 
যাহার একটকু অভাব আছে, বিদ্যাসাগর মহাশয় তাহারই; এই হিসাবে আমরা 


শোন, আকাশ শোন, মানুষ শোন, দেবতা শোন: সকলেই আজি এই শোক- 
সন্তগ্ত প্রাণের কাতরোচ্ছৰাস শোন, সকলেই আজি আমাদের স্্বনাশের কথা 
শোন, আজ আমাদের বিদ্যাসাগর মহাশয় আমাদিগকে এ জনমের মত ফাঁক 
দিয়াছেন! ! এই কয়টী কথার মধ্যে আমাদের কৈ দারুণ সৰ্বনাশ ভরা 


য় অনুভব FAT! এ নিদারুণ কথা, এ TONS ন 
ও ভাষা আজিও zi নাই।--যাদ হইয়া থাকে আমরা শিখিতে পারি নাই। 

ওই জাহবা বক্ষে ধ ধু করিয়া চিতার আগুন জৰালতেছে! ওই আগুনে 
বাঙ্গালার সব্বনাশ হইতেছে বাঙ্গালর “পিরামিড” ভস্মসাৎ হইতেছে! 
ওই p, কারয়া আগুন জালতেছে, ওই আগুনে বাঙ্গালার সম্মান গৌরব 
পঢ়িয়া ছাই হইতেছে! ওই জৰুলন্ত আগুনে বাঙ্গালির প্রধান অহংকার প্রধান 
গৰ্ব পড়িয়া যাইতেছে! ওই চিতার আগুনে আজি কত কি Fa! সহস্ৰ 
সহস্ৰ বক্ষ শ্মশান হইল! কত কাচ্গাল গাঁরব একত্রে মাতা পিতা হারা হইল! 
কত হূদয় আজি আশা ভরসা হারা হইল! শ্রাবণের মেঘ স্তাঁদ্ভত হইয়া 
আসিতেছে, ইহার মত সর্্বনাশের কথা আর ক আছে, তাহা আমর 
জান না! যে দেহ পরের জন্যে, জগতের জন্যে, ধর্মের জন্যে, ন্যায়ের জন্যে, 


হাশয়ও সেইখানে গিয়াছেন। 
আছেন, আমাদের বিদ্যাসাগর মহাশয়ও imr ee 


ঈশ্বরে “ঈশ্বর” শি একবার প্রাণ ভরিয়া সকলে হাঁর হার বল! 


৬৬৮ করুণাসাগর বিদ্যাসাগর 


নরনারা; ইংরাজ বাঙ্গালি, বড় ছোট, চেতন অচেতন, জগৎ স্বৰ্গ, সকলে একবে 
প্রাণ SCIT, গলায় গলা 'মশাইয়া হার হার বল! আমাদের পিতা, শিক্ষক, 
বা আমাদের বিদ্যাসাগর মহাশয় আজি অনন্ত সাগরে মিলিত হইতেছেন, . 
আজ একবার মনের মত করিয়া হার হারি বাল! আমরা সকলেই বিদ্যাসাগর 
মহাশয়ের 1নকটে সহস্ৰ খণী-যে বর্ণ পরিচয় প্রথম ভাগখানিও পাড়তেছে, 
í হাতে গড়া "ings এস সকলে 


জাতি ধন্য, ব্রাহ্মণ বংশোদ্ভব বলিয়া ব্ৰাহ্মণ কুল ধন্য ৷ লৈ - না 
জনও বামনা দাড়াতে পারি, এজন আনয় সাগর 
হা ইস নারদ, মন আঁত qe D এ অপদাৰ্থ 
TEMG আসনে বাঁসবার মত দেবতা কোথায়? 


স্থানেই বিদ্যাসা র আর থাকিল 
5728 
মহাশয়ের sep e URL, আজি তো কলিকাতা, সরস রি 
মহাশয়ের মহা প্রাণে অনুপ্ৰাণিত হইয়া দাঁড়াইয়াছে! নাকে Mi uu 
করিতে চাহিতেছে বিদ্যাসাগর মহাশয় এ ভগ, নাই; তান ততই যতন বিশ্বাস 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৬৯ 


ব্যাথতের ব্যথা হাত দিয়া--সেই স্নেহমাখা হাত দিয়া মুছিয়া দতেছেন! তাই 
_ বলতেছি, রামা মারতে জানে, [SPD মারতে জানে, তাহাদের মত শত সহস্র 
প্রাণী নিতাই মারিয়া থাকে, বুঝ কত বিদ্যাবিনোদ, বিদ্যাবাগীশেরাও মারতে 
পারেন, কিন্তু আমাদের বিদ্যাসাগর মহাশয় কোনও দিন মারতে জানেন AT! 
আমাদের বিদ্যাসাগর মহাশয়__আমাদের গাঁরবের দাঁড়াইবার অবলম্বন, দীন- 
হণনের প্রতিপালক, অনাথের ভরসা, সত্য ন্যায়ের অবতার, করুণার পর্ণ 
আদর্শ, জগতের দেবদুর্লভ রত্ন, আমাদের বিদ্যাসাগর মহাশয়, যিনি চিরাদিন 
সমভাবে আমাদের সকলের মঙ্গলের জন্যই খাটিয়াছেন, যান মৃত্যুর শেষ 
মুহুর্ক্তেও আমাদের মঙ্গল চিন্তা কাঁরয়াছেন, যান অসহনীয় অকৃতজ্ঞতা, 
পৈশাচিক কৃতঘ্মতা, অনায়াসে পদ-দলিত করিয়াছেন, আমাদের সেই বিদ্যা- 
সাগর মহাশয় আমাদিগকে ছাড়িয়া কখনও যাইতে পারেন না!! আজি মৃত্যু 
তাঁহাকে স্পর্শ করিয়া অমর হইয়াছে । আমাদের বিদ্যাসাগর মহাশয় মৃত্যুঞ্জয় 
হইয়া আমাদের নিকটে বিরাজ কারতেছেন। তবে আর কি, 


“চলাঁচ্চত্তং চল'দ্বত্তং চলঙ্জীবন যৌবনং 
চলাচলামিদং সৰ্ব্বং Site যস্য সজীবাতি।”১ 


‘বিদ্যাসাগরের মৃত্যুর তিন বছর বাদে, ১৩০২ সালের ১৩-শ্রাবণ অপরাহে; 
বিদ্যাসাগরের স্মরণার্থসভার সাম্বংসারক অধিবেশনে, রবীন্দ্রনাথ যথার্থ 
বলেছেন : “বৃহৎ বনস্পাঁত যেমন SR বনজঙ্গলের পারিবেষ্টন হইতে ক্রমেই 
শূন্য আকাশে মস্তক তুলিয়া উঠে--বিদ্যাসাগর সেইরুপ য়াবৃ র 
বঙ্গসমাজের সমস্ত অস্বাস্থ্যকর ক্ষদ্রতাজাল হইতে ক্রমশই শব্দহীন AA 
নির্জনে উত্থান করিয়াঁছলেন; সেখান হইতে তিনি তাঁপতকে ছায়া এবং 
ক্ষীধতকে ফল দান করিতেন; কিন্তু আমাদের TOA ক্ষণজীবী সভা- 
winter বিল্লীঝংকার হইতে wet স্বতন্্র ছিলেন। ক্ষমাধত-পনীড়ত 
অনাথ-অসহায়দের জন্য আজ তিনি বর্তমান নাই_কিন্তু তাঁহার মহৎ চাঁরন্রের 
যে অক্ষয়বট তিনি বঙ্গভুমিতে রোপণ করিয়া গিয়াছেন, তাহার তলদেশ সমস্ত 
বাঙালিজাতির তীর্থস্থান হইয়াছে। আমরা সেইখানে আসিয়া আমাদের 
 তুচ্ছতা, HAC, নিষ্ফল আড়ম্বর ভুলিয়া, সক্ষেমতম তক'জাল এবং স্থ-লতম 
mws বিচ্ছিন্ন করিয়া, সরল সবল অটল মাহাত্ম্যের শিক্ষা লাভ 


যাইব po 


€ 
2 
E 


>! 
১০। 
ddl 
dR! 


sol 
১৪। 
১৫1 


sul 
১৭। 
১৮। 


da! 


201 


২১ 


RR! 


201 


asi 
ET 


এক 


চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৪০৯-১০। 

সরোজনাথ মুখোপাধ্যায় : শরৎকুমার লাহিড়ী ও Ted বতমান যুগ, প্‌. 
৩৯-৪২। 

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. 638-36! 
রজনীকান্ত গুপ্ত : প্রতিভা, ষষ্ঠ সংস্করণ, পৃ. ২৭-২৮। 
বখ্গায়-সাহত্য-পাঁরষৎ : রামেন্দ্র-রচনাবলী, দ্বিতীয় খণ্ড (কলকাতা, ১৩৫৬), 
প্‌ ১৮৯-৯০। 

নগেন্দ্রনাথ বসু সৎকালত : বিশ্বকোষ, দ্বিতীয় খণ্ড (কলকাতা, ১২৯৮), প্‌. 
৩০৫ । 

mia বসু : বিদ্যাসাগর-স্মাতি, AGAN, আষাঢ়, ১৩৩৬, প্‌ং Ro! 
রজনীকান্ত গুপ্ত : প্রতিভা, নবম সংস্করণ, পৃ. ২২-২৩। 

দশবনাথ শাস্রী : প্রবন্ধাবাল। প্রথম AGI (কলকাতা, 3308), প্‌. ১৬-১৭। 
Sivanath Sastri: Men I have seen (Calcutta, 1919), pp. 24-25. 
{বহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৩৪৭-৪৮। 
মনোমোহন গত্গোপাধ্যায় : শ্রাতি-স্মাতি, প্রথম ভাগ (কলকাতা, ১৩৩৪), M 
২৫-২৬। 

চণ্ডচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. 630-30! 
দিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৫১৯-২০। 

{শিবনাথ “PAT + AISA, লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ, দ্বিতীয় সংস্করণ, 
পৃ, ৩৭২। 

polat বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৪৭১-৭২। 


শম্ভুচন্দ্র বিদ্যারত্ন : বদ্যাসাগর-জাবনচারিত (কলকাতা, ১৮৯১), প্‌, $24! 


Surendranath Banerjea: A Nation in Making (Calcutta, 
1963), p. 7. 

Sister Nivedita: Notes of some wanderings with the Swami 
Vivekananda, Third Edition, p. 35. 
প্রভাতকুমার মুখোপাধ্যায় : ধর্মের কলে'র পাদটীকা, ‘ভারতী’, আষাঢ়, ১৩০৮, 
পৃ. ২৩১। 

The Vidyasagar College Magazine, September, 1925, 
9r. ২১। 

বাঁত্কমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক সম্পাদিত : কাবিতাসংগ্রহ। ঈশ্বরচন্দ্র গণপ্ত প্রণীত 
কাঁবতাবলণ। ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচাঁরত ও কাঁবত্ব। কেলকাতা, ১৮৮৫), প্‌ 
441 i 

দদবজেন্দ্রনাথ ঠাকুর : সভাপাঁতর আভভাষণ, 'সাহিত্য-পারষৎ-পন্রিকা', ষষ্ঠ ভাগ, 
বঙ্গাব্দ ১৩০৬, পৃ. ১০২-০৩। 

দশবাপ্রসন্ন ভট্টাচার্য : বিদ্যাসাগর-প্রবন্ধ কেলকাতা, ১৩০৫), পৃ. ৯২-৯৩। 
ক্ষিতাশপ্রসাদ চট্টোপাধ্যায় : বিদ্যাসাগর প্রসঙ্গ, ‘নবোদয়’, বাৰ্ষিক সাঁহত্য "fne, 


প্রথম বৰ্ষ (১৩৬২), পৃ. ৭৭ ৷ 2 


৪৩ 


৬৭৪ ৮:১১ 


২৬। Renters সরকার : বিদ্যাসাগর, তৃতাঁয় সং্করণ, পূ 2801 
২৭। AER ঘোষ : প্যারীচরণ সরকার, (কলকাতা 


য় সংস্করণ, পৃ, ৪১০-১২। 
‘বনচারত (কলকাতা, ১৮৯১), পৃ, ১৬১-৬২। 
931 শিবাপ্ৰসন্ন ভট্টাচার্য : প্রয়াস, নব 


+ নব সংস্করণ (কলকাতা, ১৯১০), প্‌. ৩৯-৪১ ৷ 

991 চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যা গয়, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৫১৫। 

৩৪। বঙ্গীয়-সাহিত্য-পারিষং : নবানচন্দ-রচনাবল--আনার জাঁবন, প্রথম খণ্ড (কলকাতা, 
১৯৫৯), প্‌. ১৩১-৩৫ I 

৩৫! Hw সেন : পলাশির যুদ্ধ, বঙ্গীয়-সাহিতা-পারষং সংস্করণ (কলকাতা, 
১৯৬০), পৃ. ২। 


951 arene ঠাকুর : বিদ্যাসাগরচারিত ( 


কিতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), প্‌ 851 
941 দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় : নববার্ষকী কেলকাতা, ১৮৭৭), পৃ. ২০১। 
Obl রবীন্দ্রনাথ ঠাকুর : টারচারত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), পৃ. 901 
931 চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : Ad, NV সংস্করণ, পণ ৪৯২-১৩। 
801 বিপনাবহারণ গুপ্ত: পুরাতন, প্রসঙ্গ, ‘মানসী ও মমবাণণ' আযাঢ়, ১৩৩৬, ^f 
৫১৪ । ' 
৪১। ian MUT: প্রবন্ধাবাল প্রথম খণ্ড কেলকাতা ১৯০৪), পৃ. ৮-৯। 
৪২। সারা গুপ্ত ৰ 
দি রী গঢ় প্ৰসঙ্গ, প্র কলকাতা, ১৩২০), er. 

। 2 ; PEN 
Ai মল বাসর কেকা, ১৮১১) গণ ABERGI , পু 
861 শ্রীনিবাস সেন মজুমদার : বিদ্যাসাগ' বাসা, শ্রাবণ, ১৩৪৩, * ৫৪৮ । 

Masaz Se ; TE বর্ষস্মাত, The Vidyasagar College 
agazine, ptember, 1926, পঁ ২২-২৩। i 
৪৬। 3 সরকার : ৷ সাগর, তৃতীয় সংস্করণ, প্‌, ৩২৪-২৫। 
831 চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : , ষষ্ঠ সংস্করণ, পু. ৫৩৩-৩৪। 
৪৮। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : গর, quy সংস্করণ, গ- 804-9 
৪৯। শম্ভুচন্দ্ : কলকাতা, ১৮৯৫), প্‌ aie ৰ 
$01 চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : ষষ্ঠ সংস্করণ, op & ৰু 
৫১ 1 মনোমোহন গঙ্গোপাধ্যায় MCA ১ ) ৯৩। 
€31 শম্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন : গির-জীবনচাঁরত কেলকাতা V. VS, পু 
€51 চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : গর, ষষ্ঠ সংস্করণ ee et 
৫৪ ৷ "hmm বস: বিদ্যাসাগর-স্মতি ত, IP "p | 
661 ভুবন fa: জীবিত, ‘জন্মভূমি’, ফাল্গুন, ১৩০৬, পু Me ২৯৩। 
৫৬। বসন্তকুমার চট্টোপাধ্যায় : জ্যোতীরিন্্রনাথের জীবনস্মৃতি কে কন 
১৮২। 


৬১। 
weal 


vol 


৬৪ ৷ 
৬৫। 
vel 
val 
ev! 
wo! 
qol 


45! 
EET 
qo! 
48! 


qı 
qv! 
441 
aul 


aa! 
vol 


vs! 


৮২। 
৮৩। 
vs! 
vel 
৮৬। 
val 
৮৮। 
v»! 


$0! 


aol 
৯২। 


৯৩। র 


কর্‌ণাসাগর বিদ্যাসাগর wae 


শল্ভূচন্দ্র qnum : শৃবদ্যাসাগর-জীবনচাঁরত (কলকাতা, ১৮৯১), পৃ. ২৩১-৩২। 
কালাঁকৃষ্ণ ভট্টাচার্য : সমিত্র সারদারঞ্জন ও বিদ্যাসাগর কলেজ, The Vidyasagar 
College Magazine, March, 1926, পৃ. 309-081 

সন্তোষকুমার ঘোষ : বিদ্যাসাগর-প্রসঙ্গ, “বদ্যাসাগর কলেজ পাত্রকা', বৈশাখ, 
১৩৪১, পৃ. Gy! 

শাশভূষণ বসু : বিদ্যাসাগর-স্মীত, প্রবাসী" শ্রাবণ, ১৩৪৩, পৃ. ৫৪৭-9৮। 
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, প্‌. ৪৭1 

কালীকৃষ্ণ ভট্টাচার্য : বঙ্গের রক্সমালা কেলকাতা, ১৩১৭), প্‌. ১২৯। 

মুকুন্দদেব মুখোপাধ্যায় : সদালাপ, দ্বিতীয় খণ্ড (ERG, ১৩২৩), প্‌ ১৫৫-৫৬ ৷ 
মনোমোহন গঞ্গোপাধায় : শ্ৰণাত-স্মতি, প্রথম ভাগ (কলকাতা, ১৩৩৪) M. ২২। 
শাদভুচন্দ্র বিদ্যারয় : বদ্যাসাগর-জ'বনচারিত (কলকাতা, ১৮৯১), পৃ. ২৩৩-৩৬। 
কুলদানন্দ ব্ৰহ্মচারা : শ্রীত্রীসদ্‌গদ্রদসঞ্গ, তৃতীয় খণ্ড, AVT সংস্করণ, পৃ. ৫৬- 
৫৭। . 

শম্ভূচন্দ্র Tnm : বিদ্যাসাগর-জাবনচারিত (কলকাতা, ১৮৯১), পৃ. ১৯৮-৯৯ ৷ 
রবীন্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচারত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), প্‌. 93-80! 
শদ্ভুচন্দ্ৰ বিদ্যারয্ন : বিদ্যাসাগর-জীবনচাঁরত (কলকাতা, ১৮৯১), পণ ১৮৫-৮৭ ৷ 
ৰ্বাপনাবহারী গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, প্রথম পর্যায় (কলকাতা, ১৩২০), পু. 
১৩৭-৩৮। 

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, প্‌. ১১৬-১৭ ৷ 

{বহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌. GRO! 

'শিবাপ্রসন্ন ভট্টাচার্য : বিদ্যাসাগর-প্রবন্ধ (কলকাতা, ১৩০৫), M val 
মনোমোহন গঙ্গোপাধ্যায় : শ্ৰণাত-স্মমৃতি, প্রথম ভাগ কেলকাতা, ১৩৩৪), পৃ 
৯৭-৯৮। 

কালণকৃষ্ণ ভট্টাচার্য : বঙ্গের রক্সমালা (কলকাতা, ১৩১৭), পৃ. ৮৫-৮৬। 
যোগেন্দ্কুমার চট্টোপাধ্যায় : আমার দেখা লোক, প্রবাসী”, শ্রাবণ, ১৩৪২, MN 
৪৬১-৬৩। 

যোগেন্দ্রকুমার চট্টোপাধ্যায় : আমার দেখা লোক, প্রবাসী”, শ্রাবণ, ১৩৪২, N 
Svo! 

শচণশচন্দু চট্টোপাধ্যায় : বড্কিম-জীবনী, তৃতীয় সংস্করণ, প্‌. ৩৮১ 
সুরেশচন্দ্র সমাজপাঁত সঙ্কালিত : বাচ্কিম-প্রসঙগ কলকাতা, ১৯২১১, প্‌ ৩১৯। 
তারকনাথ ‘বিশ্বাস : গ্রল্খাবলী, তৃতীয় খণ্ড (কলকাতা, ১৩২৬), N ২৬৭। 
{শবনাথ শাস্ত্রী : আত্মচারত, তৃতীয় সংস্করণ, প্‌. ৪৯২-৯৩। 

[শবনাথ MDT : প্রবন্ধাবলি। প্রথম খণ্ড কেলকাতা, ১৯০৪), ^f. ২১। 
{িবনাথ শাস্ত্রী : আত্মচরিত, তৃতীয় সংস্করণ, প্‌. ১৩৮-৪০। 

{শবনাথ শাস্ত্রী : প্রবন্ধাবাল। প্রথম খণ্ড (কলকাতা, ১৯০৪), পৃ. v! 
ণশবনাথ শাস্রী : পাঁণ্ডিতবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ‘সখা’, অক্টোবর, ১৮৮৫, N 


বঙ্গীয়-সাহিত্য-পারষৎ : রামেন্দ্র-রচনাবলপ, দ্বিতীয় AG কেলকাতা, ১৩৫৬), 


দবহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌. ৪৬৯। 


“ভারতবর্ষ জ্যৈষ্ঠ, ১৩৩৮, পু. ৯৯০-৯১। 
রবীন্দ্রনাথ ঠাকুর : দবদ্যাসাগরচাঁরত কেলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), প্‌. VRI 


৬৭৬ করু্ণাসাগর বিদ্যাসাগর 


381 "WWW বসু : বদ্যাসাগর-স্মৃতি, etg. 
del শিবনাথ শাস্ত্রী : প্রবন্ধাবলি। প্রথম খণ্ড ( 
del ক্ষাদরাম বসু : বিদ্যাসাগর-্মৃতি, g- 
541 চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, 49 os 
5v! চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, প্‌. ৪৭৪ ৷ 
৯৯। RT বস; : বিদ্যাসাগর-স্মত, Agoa, আযাঢ় 
S001 চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ux AFFAN, 
*os! Subal Chandra Mitra: 
edition, 2. 96. 


SOR! চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৩৮৮-৮৯। 

Sool ক্ষিতীশপ্রসাদ চট্টোপাধ্যায় : বিদ্যাসাগর-প্রসঙ্গ, ‘নিবোদয়’, বাৰ্ষিক সাহিত্য পাঁত্ৰকা, 
প্রথম বর্ষ (১৩৬২), পৃ. ৭৫-৭৬। 

১০৪। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৩৮৯-১০। 

১০৫। TODE দত্ত : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ‘নব্যভারত’, ভাদ্র 


১০৬। মনোমোহন গঙ্গোপাধ্যায় : শ্রাত-স্মাত, প্রথম ভাগ কেলকাতা, ১৩৩৪), পু. 
38-361 
304! চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, বচ্ঠ সংস্করণ, পৃ. ৪৭২-৭৩। 
১০৮। শম্ভুচন্দ্র পবিদ্যারর্ন : বিদ্যাসাগর-জবনচারত কেলকাতা, ১৮৯১), গু 3391 
১০৯। The Hindoo Patriot: 26 September, 1861, 
_ ১১০ ৷ Nagendranath Gupta: 


» ১৩৩৬, প্‌, ২৯৩। 
প্‌ 8901 


Isvar Chandra Vidyasagar, second 


Seven Noble Lives omb 
pp. 11-12. ae "s 
333! চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংকরণ, প্‌. ৪৬১। 
১১২। বিপিনাবিহারী গুপ্ত : "RATE প্রসঙ্গ, প্রথম পর্যায় কেলকাতা, ১৩২০), প্‌ 
৮৬-৮৭। 


৯১৩। শিবনাথ ENS "e প্রথম খণ্ড (কলকাতা, ১১০৪), পূ ৫। 

১১৪। Walter Scott Seton : Grant of Rothiemurchus 3 
1899), p. 20. s (London, 

১১৫। C. E. Buckland: B 


engal under thé Tis 
Vol. TI, second edit ১০ Lieuten 


x ant-Goy. 
ion, pp. 1033 34. বিগ 


কেলকাতা, ১৮৯১) 
২। রবীন্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচাঁরত (কলকাতা, ১৩ শ্রাবণ SEU er yt i 
ও। নারায়ণ বন্দ্যোপাধ্যায় সণ্কলিত : বিদ্যাসাগর চাঁরত স্বরচিত TE eid 
boites তা, ১৮১১), 
8! চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ১১। 
€ লালমোহন বিদ্যানাধ : বিদ্যাসাগর, 'সাহত্য-স! 
পৃ, ১৫৬। 


ঘঁহা, কাতিকি-গোঁষ, ১৩২৬, 


34! 


sv! 


>! 
R! 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৭৭ 


তিন 


নারায়ণ বন্দ্যোপাধ্যায় serene : বিদ্যাসাগর চাঁরত স্বরচিত (কলকাতা, ১৮৯১), 

প্‌. ২৯। 

শম্ভুচন্দ্র TUE : দবদ্যাসাগর-জবনচারত (কলকাতা, ১৮৯১), "i. $6! 
ববদ্যারয্ন : ধ্বিদ্যাসাগর-জ'বনচারিত (কলকাতা, ১৮৯১), প্‌. ১৬ ৷ 

শদ্ভুচন্দু [NN : ধবদ্যাসাগর-জ'বনচারিত (কলকাতা, ১৮৯১), পণ dA! 

নারায়ণ বন্দ্যোপাধ্যায় সঙ্কাঁলত : দবদ্যাসাগর চাঁরত স্বরাচিত (কলকাতা, ১৮৯১), 

পৃ. GO! 

শদ্ভুচন্দ্ৰ বিদ্যারয় : ‘বদ্যাসাগর-জগীবনচাঁরত (কলকাতা, ১৮৯১), পং SU! 

নারায়ণ বন্দ্যোপাধ্যায় সঙ্কাঁলত : ধবদ্যাসাগর চাঁরত স্বরাঁচত (কলকাতা, ১৮৯১), 


প্‌ ৪০1 

Parliamentary Papers, H. 
1952-53, Vol. XXXII, p. 48. 
The First Report of the Calcutta 
(Calcutta, 1818), pp. V-VI. 

The First Report of the Calcutta 
(Calcutta, 1819), p. 24. 

The First Report of the Calcutta 


(Calcutta, 1818), p. 29. 
যোগেশচন্দ্র বাগল : বাংলায় জনাশক্ষা (কলকাতা, ১৯৪৯), প্‌, ১৫-১৬ | 

Report of the Calcutta School Society: 13th April, 1819— 
January, 1833 (Manuscripts): বঙ্গীয় সাহিত্য পরিষৎ গ্রন্থাগারে রাক্ষত 


(090371.06 Cal). s 
William Adam: Reports on the State of Education in 
Bengal (University of Calcutta, 1941), p. 13. i এ 
EH. Sharp: Sclections from Educational Records, Part I 

(Calcutta, 1920), p. 79. 
Copy book of letters received and issued by the General 
Committee of Public Instruction, 1823-24, pp. 40-42 (দুষ্টব্য-- 


ব্ৰজেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় : কলিকাতা সংস্কৃত কলেজের ইতিহাস, প্রথম খণ্ড, প্‌ 


0. Reports from Committees, 
School-Book Society 
School-Book Society 


School-Book Society 


৭০-৭১।) ` . 
eedings of the. General Committee of 


Minutes and Proc 
Public Instruction, 1823-41, Volume No. 5, pp. 45-48. 
Review of Public Instruction in the Bengal 


J. Kerr: A 

Presidency, from 1835 to 1851, Part If (Calcutta, 1852), 

pp- 48-49. 4 
চার 

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : 'বদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৫৭ ৷ 


শদ্ভুচন্দ্ৰ TOA : বিদ্যাসাগর-জীবনচারত কেলকাতা, ১০৯১), পণ. ৩০। 


৬৭৮ করুণাসাগর বিদ্যাসাগর 


৩। বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌, ৫৬। 


S8! [বাপিনবিহারী গুপ্ত : পুরাতন AA, প্রথম পর্যায় (কলকাতা, ১৩২০), N. 
১৩১৯-৪০। 


€! শম্ভুচন্দ্র বিদ্যারত্ন : বিদ্যাসাগর-জণবনচারত (কলকাতা, ১৮৯১), পৃ. ৩৭। 
bl শল্ভুচন্দ্র বিদ্যার : বিদ্যাসাগর-জরীবনচরিত কেলকাতা, ১৮৯১), পু. ovi 
41 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : শ্লোকমঞ্জরণ (কলকাতা, ১৮১০) 
vl ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : শ্লোকমঞ্জরণ কেলকাতা, ১৮৯০), বিজ্ঞাপন, পু. ye 


AGA সংস্করণ, পৃ. ১২। 


৯০। শম্ভ্চন্দ্র Tomax : বিদ্যাসাগর কেলকাতা, ১৮৯১), পৃ. ২৫। 
331 লালমোহন বিদ্যানাধ : বিদ্যাসাগর, ‘সাহিত্য-স: পৌষ, ১৩২৬ 
পৃ. ১৫৮। 


SAL KEETA বন্দ্যোপাধ্যায় : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্াহত্য-সাধক-চারতমালা-১৮, 


ACT সংস্করণ, প্‌. ১২-১৩ । 


Sol লালমোহন বিদ্যানাধ : বিদ্যাসাগর, 'সাহত্য-সংাহতা", কাঁতকি-পোঁষ, ১৩২৬, 9r. 


১৫৮-৫১৯ ৷ 


381 ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহিত্য-সাধক-চরিতমালা-১৮, 


AGT সংস্করণ, পৃ. ১৩। 

36! শম্ভুচন্দ্ৰ Temas : বিদ্যাসাগর-জশবনচাঁরত (কলকাতা 
র, -সাধক-চাঁরতমালা- 

পঞ্চম সংস্করণ, পৃ. ১৩। »" 

341 শম্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন : বিদ্যাসাগর-জণবনচাঁরিত কেলকাতা, ১৮১১) 

AGT সংস্করণ, পূ. ১৩। 


২৯ UT TE : বিদ্যাসাগর-জাবনচারত (ক " 
SO! ব্লজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : ঈশ্বরচন্দ্র $ E কাতা, ৮১১), পৃ. ৩৩-৩৪ | 


পঞ্চম সংস্করণ, পৃ. ১৩-১৪ । ৰ সাহিত্যসাধক-চৰিতমালা-১৮, 
২১ ৷ শম্ভুচন্দ্ৰ বিদ্যার : গর-জীবনচারিত 
২২। হারিশ্চন্দ্র কবিরত্ন : সংস্কৃত নি ১৮৯১), পৃ. ৩৪-৩৫। 


; STE, ১৩৩২, পু ৬৪৯ ৷ 
€ Ei x Vs : > < 
সংদ্করণ, পৃ. ৯১-৯২ । ্ীবনচারত ও Viene, got 


E ৰ সং EIER $৮-৬০। 

ul * ELEM p A 

২৬। Du বিদ্যারত্ন বিদ্যাসাগর রত ( » ১৮৯১), পূ, oyi 
২৭। ঈশ্বরচন্দ্র wg : সংস্কৃত রচনা (কলকাতা, ১২৯৬), প্‌. ১-৩। 

AU! "TED বিদ্যারত্ ।বদ্যাসাগর-জীবনচারত 


+ ১২৯৬), পৃ. ৯-১০।" 
601 ঈশ্বরচন্দ্র শৰ্মা : সংস্কৃত রচনা (কলকাতা, ১২৯৬), পি ২০5১১ 
৩১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : ভুগোলখগ্োলব। 


৩৪1 
৩৫1 
ov! 
৩৭ । 
৩৮। 


৩৯। 
sol 
83! 
83! 
sol 
৪৪1 
scl 


gv! 
84! 


sl 
R! 
ol 
8! 


el 
ul 
ql 
vi 
>! 
১০। 
১১। 
১২। 
১৩। 


$8! 
১৫! 
PI 


$4! 
dY! 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৭৯ 


শমভুচন্দ্র বিদ্যারত্র : 'িদ্যাসাশর-জশবনচারত (কলকাতা, ১৮৯১), প্‌. 88-86! 
শম্ভুচন্দ্র বিদ্যারয় : [িদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), পৃ. ৪৫-৪৬। 
শদ্ভুচন্দ্ৰ বিদ্যার : বিদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), M. Ov! 
শল্ভূচন্দ্র বিদ্যারক্র : বিদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), প্‌. OU! 
ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাহতা-সাধক-চারতমালা-১৮, 
পণ্চম সংস্করণ, পৃ. ১৭। 

ঈশ্বরচন্দ্র শৰ্মা : সংস্কৃত রচনা কেলকাতা, ১২৯৬), পৃ. ৬-৮। 

ঈশ্বরচন্দ্র শর্মা : সংস্কৃত রচনা (কলকাতা, ১২৯৬), পৃ. ১৩-১৫। 

শম্ভুচন্দ্র বিদ্যার : বিদ্যাসাগর-জীবনচাঁরত (কলকাতা, ১৮৯১), পৃ. SU! 
শদ্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন ভ্রমীনরাস (কলকাতা, ১৮১৫), পৃ. DRI 

শম্ভুচন্দ্র Temm : ধিদ্যাসাগর-জগবনচরত (কলকাতা, ১৮৯১), পৃ. ৩২। 
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষ্ঠ সংস্করণ, পৃ. ৩৮৫-৮৬। 

লালমোহন বিদ্যানীধ : বিদ্যাসাগর, 'সাহিত্য-সংহতা", কার্তক-পৌষ, ১৩২৬, N- 
৯৬৩-৬৪। 

বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৭৬-৭৭। 

শ্রীম : গ্রীত্রীরামকৃষ্ণকথামৃত, তৃতীয় ভাগ (কলকাতা, ১৩৬০), M 6! 


পাঁচ 


শদ্ভুচন্দ্ৰ TER: বিদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), M ৭৪। 
{বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পণ. ১১০। 

রাজনারায়ণ বসু : আত্মচাঁরত, তৃতীয় সংস্করণ, পৃ. ৬১-১২। 

বাঁপিনাবহারী গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, প্রথম পর্যায় কেলকাতা, ১৩২০) প্‌. 
১৩৬-৩৭। 

ঈশ্বরচন্দ্র শর্মা : সংস্কৃত রচনা (কলকাতা, ১২৯৬), Me DR! 

শম্ভুচন্দ্র 1বিদ্যারত্ন : বিদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), পৃ. ৬১-৬২ ৷ 
ঈশ্বরচন্দ্র শর্মা : সংস্কৃত রচনা (কলকাতা, ১২৯৬), পং ১২-১৩ । 

শশ্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন ভ্রমানরাস কেলকাতা, ১৮৯৫), প্‌ DDI 

দবহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ১৪৬। 

দবহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ১৪৬-৪৭। 

চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ১৬৩-৬৪। 

চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ১৬৪ ৷ 

AAPA সেন : বাঞ্গালা সাঁহত্যের ইতিহাস, দ্বিতীয় খণ্ড, AGI সংস্করণ, পৃ 
30! 

চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. 368! 


শহারীলাল সরকার : দিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ১৬২-৬৩। 
Syst মুখোপাধ্যায় : আধ নিক বাংলা সাহিত্যের দ্বপ্রহর (কলকাতা, ১৯৬৪), 

পৃ ১৮৪। | 
দবহারশলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌, ৯২৬। 


শম্ভুচন্দ্র বিদ্যারত্ন : দিবদ্যাসাগর-জীবনচারত কলকাতা, ১৮৯৯), প্‌. ৫৬-৫৮। 


৬৮০ করুণাসাগর বিদ্যাসাগর 


১৯। SEENA বন্দ্যোপাধ্যায় : কলিকাতা সংস্কৃত কলেজের ইতিহাস, প্রথম খণ্ড 
কেলকাতা, ১৩৫৫), প্‌ 5৭-৪৯ ৷ 


201 শম্ভুচন্দ্ৰ PITAY : 'বিদ্যাসাগর-জশীবনচারত কলকাতা, ১৮৯১), পৃ. ৬৮। 
&3! চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ১৩-৯৪ 1 


, ১৮৯১), পৃ. ৭৩-৭৪। 
blic Instruction in the Lower Provinces 
of the Bengal Presidency, for 1846-47, p.41 


২৪। Files For Letters Received (1844-47), Sanskrit College, 
&€! Files For Letters Received (1844-47), Sanskrit College, 
২৬ ৷ Files For Letters Received (1844-47), Sanskrit College. 

ceived (1844-47), Sanskrit College. 


২৮। Files For Letters Received (1844-47), Sanskrit College, 
RSI শম্ভুচন্দ্ৰ বিদ্যারতন : বিদ্যাসাগর 


z কেলকাতা, ১৮৯১), পৃ. ag 
eoi : দাশ : বাংলায় sivi ১৮০১-১৮৫০, পব*্বভারতণ পাত্রিকা’, 
কাতিকি-পৌষ, ১৩৭০, প্‌ SEER 
ছয় 
১। gp : বিদ্যাসাগর-: ক ’ ১৮৯১), পু ৮১-৮২ | 
31 General Report on Public Instruction in the Lower Provin. 
ces of the Bengal Presidency, from Ist Oct, 1849 to 30th 
Sept. 1850, Pp. 65-66, : 


ol Education Departinent Consultation 29 Janu: 
is | x. ; January 1851, No, 4, 


গর, তৃতীয় সংস্করণ, or ১৩৬-৩ 
, iJ -৩৭। 
i ধার সান বিদ্যাসাগর, তৃতীয় সং T পৃ. ১৩৭-৩৮। 
Si গুপ্ত STE প্রসঙ্গ, প্রথম কেলকাতা 
১৪০। » ১৩২০), পু 
al চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসা 
৮। হারিশ্চন্দ্র কবিরত্ন : ও EPES প্‌. ১০৩-০৪। 


৯। প্ৰাণকৃষ্ণ বিদ্যাসাগর : শি সংস্কৃত ’ প্ৰবাসী’, ভানু, ১৩৩২, পৃ. ৬৪৭ । 
: সেকালের স মি হিত্য-সংহিতা’, » ১৩২৩, পু. এএ। 
331 চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : £2 S কলেজ, * ', ভাদ্র, ১৩৩২, পা eral 
১২। ব্রজেন্দ্রনাথ বন্যোঞ, নর, quy সংস্করণ, পূ. Wasi 
বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর প্রসঙ্গ ( 
551 " ১৩৩৮), ভূমিকা, পৃ 
১৩। বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, a. 
381 হিম TUS T সংস্কৃত ‘ 4 * 
১৫। Education Department Consultation, 18 A ex. প্‌. usa 
১৬। KERNI বন্দ্যোপাধ্যায় 5 bá pril 1852, No. ৪. 
পঞ্চম সংস্করণ, পৃ. Oy 1 হিতা-সাধক-চবিতমালা-১৮ 


_১৭। শ্রীপ্রমথনাথ বিশী সম্পাদিত: ৰ 
ey বিদ্যাসাগর-রচনাসম্ভার 


কেলকাতা, ১৯৫৭), পৃ. 


— বুজ 


sv! 


da! 
Ro! 
R>! 


RR! 
২৩। 


>! 


FE 


ol J 


করুণাসাগর বিদ্যাসাগর উচ 


Copies of Correspondence between the Council of Educa- 
tion and the Principal of the Sanskrit College, Benares, 
1853, pp. 45-47. {Education (State Archives) Department, 
Govt. of West Bengal]. 

ডঃ গোপিকামোহন ভট্টাচার্য : কলিকাতা সংস্কৃত কলেজের ইতিহাস, দ্বিতাঁয় খণ্ড 
(কলকাতা, ১৯৬১), N ৬-৭ । 

রবীন্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচারত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), Me ৭৩। 
হরিশ্চন্দ্র কবির : সেকালের সংস্কৃত কলেজ, ‘প্রবাসী’, ভাদ্র, ১৩৩২, প্‌ YER! 
চণ্ডচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ১১৪-১৬। 
Proceedings of the Lieutenant-Governor of Bengal, General 


Department, June 1860, No. 80. 


সাত 


H. Sharp: Selections from Educational Records, Part I 


(Calcutta, 1920), pp- 24-25. 
Charles Lushington : The History, Design, and present 


State of the Religious, Benevolent and Charitable Institu- 
tions, founded by the British in Calcutta and its vicinity 
(Calcutta, 1824), pp. 151-52. 

C. Marshman: he Life and times of Carey, Marshman 


anë Ward, Vol. II (London, 1859), pp. 121-22. 
f the Calcutta School Society (Calcutta, 


“The Fifth Report © 


৪1 
1829), p. 13. 
«1 যোগেশচন্্র বাগল : বাংলার জনাশক্ষা কেলকাতা, ১৯৪৯), Mo 241 
yt William Adam: Reports on the State of Education in 
Bengal (University of Calcutta, 1941), p. ll. 
ai" P. C. Mittra: Education in Bengal, ‘National Magazine’, 
January. 1908, pp. 12-13. : | 
yı The Asiatic Journal and Monthly Register for British and 
Foreign India, China, and Australia, Vol. VIII-New Series, 
May-August, 1832: Asiatic Intelligence—Calcutta, May, 
1832, p. 19. 
s! ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : সংবাদপত্রে সেকালের কথা, দ্বিতীয় খণ্ড, তৃতীয় সংস্করণ, 
l ' 
A duy Adam: Reports on the State of Education in 
sol ned. (University of Calcutta, 1941), pp. 400-01. 
sis Tas Richey: Selections from Educational Records, Part II 


SR! 


(Calcutta, 1922), P. 65. n; 
Public Instruction in the Lower Provin- 


General Report on 


৬৮২ করদণাসাগর বিদ্যাসাগর 


ces of the Bengal Presidency, from 27th 
April 1855, pp. 51-52. 
১৩। ‘তত্ত্ববোধনাী পত্ৰিকা’, শ্রাবণ, ১৭৭০ শক, পৃ. ৬৪-৭২। 
১৪। Herbert Alick Stark: Vernacular Education in Bengal from 
1813 to 1912 (Calcutta, 1916), p. 61. 


January to 30th 


আট 


sı Education Department Consultation, 

২। Education Department Consultation, 

o1 Education Department Consultation, 

81 Sricharan Chakravarti: Life of Pandi 
sagara (Calcutta, 1896), p. 46. 

€! General Report on Public Instruc 
ces of the Bengal Presidency, 
April, 1855, p. 53. 


10 May 1855, No. 71. 
10 May 1855, No. 73, 
10 May 1855, No, 74, 
t Isvarchandra Vidya- 


tion in the Lower Provin. 
from 27th January to 30th 


vı Education Department Consultation, 24 January 1856, 
No. 82; Education Department consultation, 13 March 
1856, No. 79. 

41 না pm xS Instruction in the Lower provinces 
of the Benga residency, for 1855. i 
arene 8 y 855-56, Appendix A, 

v! General Report on Publi 


ces of the Benga] Presidency, for 1857- 
pp- 178-80. 


sl শম্ভুচন্দ্ৰ বিদ্যারয্ন : বিদ্যাসাগর-্রীবনচাঁরত কলকাতা 
১০। বিহারীলাল সরকার : 'বদ্যাসা' ; 


: : i T UND গঢ় eS abun 
by E^ to Genera] Report on Public Instruction in the 
ower Provinces of th 
ii-84-85, "* Bengal Presidency, for 1858-59, 


SRL 'ভারতব্ণ, জ্যৈষ্ঠ, ১৩৩৮, পড় ৯৯২। 


১। বঙ্গীয়-সাহিত্য-পরিষত : রামমোহন-্রন্থাবলী-৩, পৃ. 
২। প্যারাঁচদি মিত্র: আ 


Design, ang present 


d Charitable Institu. 
0009, founded by the British in Cal 


(Calcutta, 1824), pp. 185-91. 


৪1 


Gl 
vl 


41 
y! 


২৪। 
২৫। 


১ 


Ql 
ol 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৮৩ 
ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : সংবাদপত্রে সেকালের কথা, প্রথম খণ্ড, তৃতীয় সংস্করণ 


পৃ. 341 
John Bull, May 23, 1826. 
Priscilla Chapman: Hindoo Female Ed i 

ale kauci 
dr oe ys ication (London, 
The Calcutta Christian Observer, February, 1840, p. 101 
ব্ৰজেন্দুনাথ বন্দ্যোপাধ্যায় : সংবাদপত্রে সেকালের কথা, প্রথম খণ্ড তৃতীয় বরন 


প্‌. ১৬) 

William Adam: Reports on the State of Education in Ben- 
gal (University of Calcutta, 1941), p. 68. 

নবকৃষ্ণ ঘোষ : প্যারীচরণ সরকার (কলকাতা, ১৯০২), প্‌ ৬৪। 

J. A. Richey : Selections from Educational Records, Part IL 
(Calcutta, 1922), p. 56. ' 

শিবনাথ শাস্ত্রী : মহাত্মা বেথনন ও বঙ্গদেশে স্রীশিক্ষা, ‘প্রবাসী’, ভাদ্র, ১৩১১ 


প্‌. ২৪৬। 
রাজনারায়ণ বস; : রত, তৃতীয় সংস্করণ, প্‌. ৩৯। 

The Bengal Harkaru and India Gazette, November 9, 1850, 
p. 327. “ve 
ধশবনাথ শাস্ত্র : রামতন* লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ (কলকাতা, ১৯০৪), 
প্‌. ১৯৬। | 7 


মহানির্বাণ তন্ত : অষ্টম উল্লাস, শ্লোক 841 
Bethune School and College Centenary Volume, p. 20. 


[শবনাথ শাদ্রী : মহাত্মা বেথনন ও বঙ্গদেশে স্ত্রীশক্ষা, প্রবাসী", ভাদ্র, ১৩১১, 


পৃ ২৪৬। 
Education 
No. 166. 
সম্বাদ ভাস্কর : ১৩-জান,য়ার, ১৮৫৭ সাল, প্‌ ৪৬৩। 
Proceedings of the Licutenant-Governor of Bengal, Educa- 
tion Department, July 1864, No. 17, p: 18; 

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ১২৪-২৫। 

Sister Nivedita: Notes of some wanderings with tl 
Vivekananda, Third Edition, pp. 35-36. 
রবীন্দ্রনাথ ঠাকুর : {বদ্যাসাগরচারত (কলকাতা, ১৩ শ্রাবণ 


বাপনাবহারী RT: পুরাতন প্রসঙ্গ, প্রথম পর্যায় ( 
২২৬। 


Department Consultation, 4 September 1856. 


দশ ৰ 


D, 
Education Departrhent Consultation, 22 Gro 4 
` c MEE MY P 


No. 72. 
Education Department Consultation, 5 August 1838, No. 16. 
Education Department Consultation, 5 August 1858, No. 15. 


৬৮৪ করুণাসাগর বিদ্যাসাগর 


81 General Report on Public Instruction in the Lower Provinces 
of the Bengal Presidency, for 1857-58, Vol. I, pp. 179-80. 

«1 Education Department Consultation, 5 August 1858, No. 14. 

৬! Education Department Consultation, 5 August 1858, No. 17. 

41 Education Department Consultation, 2 December 1858, 
No. 4. 

vı Education Department Consult 
No. 3. 

৯! Subal Chandra Mitra: Isvar Chandra Vidyas 
edition, p. 136. 


ation, 2 December 1858, 


agar, Second 


১০। Subal Chandra Mitra: Isvar Chandra Vidyasagar, Second 
edition, p. 137. 

$$! Subal Chandra Mitra: Isvar Chandra Vidyasagar, Second 
edition, p. 138. 

Sł! Education Department Consultation, 13 September 1858, 
No. 14. 


১৩। Education Department Consultation, 
No. 13. 


$8! Subal Chandra Mitra: Isv; 
edition, p. 140. 

১৫! Subal Chandra Mitra: 
edition, p. 141. 

১৬। Subal Chandra Mitra: 
edition, p. 142. 


১৭ ৷ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর-প্রস 


13 September 1858, 
ar Chandra Vidyasagar, second 
Isvar Chandra Vidyasagar, second 


Isvar Chandra Vidyasagar, Second 


“I (কলকাতা, ১৩৩৮), ভূমিকা, গু 


৪1 
a HE ^ i . vase . 
১৯। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, 
Appendix-A, p. viii. 
২০। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : গর, বষ্ঠ সংস্করণ, 


Appendix-A, Pp: viii-ix, 
২১। বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, veta 
RRI Ram Gopal Sanyal: Reminiscences and Anecdote 

Men of India, Part I (Calcutta, 1895), ]). 30. “pA 
ROI রবীন্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচারিত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), 


B প্‌, 93-551 
38! শম্ভুচন্দ্ৰ «URS : বিদ্যাসাগর-জীবনচাঁরত কেলকাতা, ১৮৯১), oF 


Ra! 
ool 
৩১। 
৩২। 
ool 


করুণাসাগর বিদ্যাসাগর _ ৬৮৫ 


শিবনাথ শাস্ত্রী : প্রবন্ধাবলি। প্রথম খণ্ড (কলকাতা, ১৯০৪), প্‌ ১৫। 
রজনণকান্ত গুপ্ত : প্রতিভা, ষষ্ঠ সংস্করণ, প্‌ ১৪-১৫ । 

শবাপ্ৰসন্ন ভট্টাচার্য : বিদ্যাসাগর-প্রবন্ধ (কলকাতা, ১৩০৫), প্‌. ৪৮-৫৪ । 
রবান্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচারত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), প্‌ ৩০-৩১ ৷ 
বাঁপনাবহারণী “গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, ‘মানসী ও মর্মবাণী', আশ্বিন, ১৩৩৩, 


প্‌. ১০৪। 


এগারো 


Education Department Consultation, 2 December 1858 
, ৮ 


No. 6. 

Education Departmen 
Proceedings of the L 
tion Department, July 1862, Nos. 7 & 8. 

Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 
tion Department, June, 1862, Nos. 141 & 142. 

Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 
tion Department, July 1862, Nos. 5 & 6. চু 
Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 
tion Department, July 1862, Nos. 3 & 4. 

Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 
tion Department, July 1862, Nos. 15 & 16. 

Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 
tion Department, July 1862, Nos. 17 & 18. : 
Proceedings of the Licutenant-Governor of Bengal, Educa- 
tion Department, July 1862, Nos. 36 & 37. 

Proceedings, of the Lieutenant-Governor of Bengal, Educa- 
tion Department, September 1862, No. 71. 

Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 
tion Department, September 1862, No. 72. 

Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 


tion Department, Scptember 1862, No. 19. 
Subal Chandra Mitra: Isvar Chandra Vidyasagar, second 


edition, p. 173. 
Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 


tion Department, December 1862, No. 60. 
Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 


on Department, p 1863, No. 25. 
Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 


tion Department, April 1863, No. 26. 
he Lieutenant-Governor of Bengal, Educa- 


Proceedings of t . 
tion Department, April 1863, No. 29. 


t Cousultation, 20 January 1859, No. 9. 
ieutenant-Governor of Bengal, Educa- 


৬৮৬ করুণাসাগর বিদ্যাসাগর 


əyı Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 

tion Department, April 1863, Nos. 74-77. 

Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 

tion Department, July 1863, No. 167. 

xo! Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 
tion Department, July 1864, No. 15, 


১৯ 


২১ ৷ Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 
tion Department, July 1864, No. 18. 
২২! Proceedings of the Lieutenant-Govern 


or of Bengal, Educa- 
tion Department, August 1865, No, 58. 


Subal Chandra Mitra: Isvar Chandra Vidyasa 

edition, p. 190. 

38! Subal Chandra Mitra: Isvar Chandra Vidyasag 
edition, pp. 191-92. 

Mary Carpenter: Six Months in India, Vol, I, (London, 

1868), pp. 239-40. 

২৬ ৷ চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায়: বিদ্যাসাগর, qu) সংস্করণ, পৃ. ২০৭। 

ga! Subal Chandra Mitra: Isvar Chandra Vidy: 
edition, pp. 192-93, 

Av! Education Department Consultation, March 1868, No. A, 9, 

২৯ ৷ Proceedings of the Lieutenant-Governor of Bengal, Educa- 
tion Department, October 1871, No. 4. 

901 tei দেবী : হিন্দ মাহলাগণের হনাবস্থা ( 

O21 চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, as সংস্কর 

og! Subal Chandra Mitra: Isvar Chandra Vidyasagar, second 
edition, p. 170. . 

-৩৩। Proceedings of the Board of 

1864, Nos. 31 and 32. 


20 gar, second 


ar, second 


২৫ 


asagar, second 


Revenue, LR: JI, April-June, 


os! Proceedings of the Lieutenant-Governor of Bengal, Re- 
venue Department, March 1865, No, 61. $ 
৩৫। Proceedings of the Licutenant-G 


Overnor of Ben al, Reve 
Department, March 1866, No. 72. s টা 


Ot! বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় 
041 Letter No. F, 3-61 /67-R. 2 date 


Obl চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, প্‌. opsi 

Od! চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৩৮২। 

‘801 Subal Chandra Mitra: Isvar Chandra Vidyas 
edition, p. 264. 


S51 রবীন্দ্রকুমার দাশগুপ্ত : ইউরোপে বিদ্যাসাগরের কথা, ‘দেশ’, ২৫-ডিসেম্বর, 


১৯৫৪, পৃ. ৫২৯-৩০। 


Agar, second 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৮৭ 


gai শিবাপ্রসন্ন ভট্টাচার্য : প্রয়াস, নব সংস্করণ (কলকাতা, ১৯১০), পৃ. ৩০। 


sol 
551 


$0! 
১১। 
dR! 


১৩। 
১৪। 
Sail 
sul 


১৭। 
sv! 


$5! 
Ro! 
২১। 


২২ 


. Sel 


চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, প্‌. ৫৩৭। 
'শিবাপ্রসন্ন ভট্টাচার্য : প্রয়াস, নব সংস্করণ (কলকাতা, ১৯১০), পৃ. ২৯ । 


বারো 


রসিকলাল গৃপ্ত : মহারাজ রাজবল্লভ সেন, দ্বিতীয় সংস্করণ, প্‌ ১৯২-৯৫। 
দবহারলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌. ২৫৭। 

ব্ৰজেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় : সংবাদপত্রে সেকালের কথা, দ্বিতীয় খণ্ড, তৃতীয় 
সংস্করণ, পৃ. ৯৮-৯৯। 

নরেন্দ্রনাথ লাহা : সুবর্ণ বাণক কথা ও FTC, প্রথম খণ্ড, (কলকাতা, ১৯৪০), প্‌. 
২৬। 

মন্মথনাথ ঘোষ : কর্মবীর কিশোরাঁচাঁদ মিত্র (কলকাতা, ১৯২৬), পৃ. ১০৫-০৬ ৷ 
ধিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌. ২৪৯। 

চশবনাথ শাস্রী : পাণ্ডিতবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ‘সখা’, অক্টোবর, ১৮৮৫, পৃ 
১৫৭। 

চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, প্‌. ২২৭-২৮। 

দিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ২৫০। 

চণ্ডচরণ বন্দ্যোপাধ্যায় : মা ও ছেলে, প্রথম ভাগ, দ্বিতীয় সংস্করণ, পৃ. ৭৩-৭৫। 
“Poe বিদ্যারত্ব : ভ্রমানরাস (কলকাতা, ১৮৯৫), পৃ. ২৪-২৫। 

বাঁপনবিহারী গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, ‘মানসী ও মর্মবাণী', জ্যৈষ্ঠ, ১৩৩৬, M 
৩৮৭-৯০। 

শল্ভুচন্দ্র Tenn: বিদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), Me ১১১-১২। 
দিহারলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌. ২৫১-৫৪। 

কস্যচিৎ তত্বান্বোষণঃ : বিনয়পান্রিকা, দ্বিতীয় সংস্করণ, প্‌. ২৯-৩০। 
হারমোহন মুখোপাধ্যায় সম্পাদিত : *দাশরাঁথ রায় পাঁচালী, চতুর্থ সংস্করণ, পৃ. 
৬২৮-২৯। 

{বহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ২৯০-৯১। 

রামগাঁতি WRAY: বাঙ্গালাভাষা ও বাঙ্গালাসাহত্য বিষয়ক প্রস্তাব, দ্বিতীয় 
সংস্করণ, পৃ. ১৯৮-৯৯ ৷ 

দবহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ২৬৬ ৷ 

কুমন্দনাথ মল্লিক : নদীয়া-কাহিনী, দ্বিতীয় সংস্করণ, প্‌ ৭৯। 

দ্বাপনাবিহারী PS: পুরাতন প্রসঙ্গ, প্রথম পর্যায় (কলকাতা, ১৩২০), প্‌ 
৯১। * 

Legislative paper of Act XV 1856, Vol. I+II (National 
Archives of India), p. 5. 

রামাক্ষয় চট্টোপাধ্যায় : *প্রেমচন্দ্র তককবাগশের জীবনচাঁরত ও tort, তৃতীয় 


সংস্করণ, পৃ. ১০৭-০৮। 


৬৮৮ করুণাসাগর বিদ্যাসাগর 


তেরো 


s! চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, প্‌. ২৬৫। 

২! মন্মথনাথ ঘোষ : কর্মবীর কিশোরাঁচাঁদ মিত্র (কলকাতা, ১৯২৬), প্‌ ১০৮-০৯! 

ol বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, 

S! বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ২৮৯-১০। 

€! চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, বষ্ঠ সংস্করণ, প্‌ ২৭৩। 

Vl রাজনারায়ণ বসু : আত্মচারত, তৃতীয় সংদ্করণ, পূ. ১৮-১১ I 

41 বোগান্দ্ৰনাথ বস: :'অক্ষয়কুমার দত্ত, প্রবাস, ফাগুন, ১৩১১, প্‌, ৫৭৭। 

BI চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, SU) সংদ্করণ, পৃ. ২৭৫-৭৬ I 

৯ ৷ রাজনারায়ণ বসু : আত্মচরিত, তৃতীয় সংস্করণ, পু. ১৯-১০০। 

১০। বাঁপিনাবহারী গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, ‘মানসী ও TTY, জ্যৈষ্ঠ, ১৩৩৬, প্‌ 
৩৮৭ । 

SSi শদ্ভুচন্দ্র বিদ্যারর্ন : বিদ্যাসাগর-জীবনচারত (কলকাতা 

Sa! RARA সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প- 

১৩ ৷ মনোমোহন গঙ্গোপাধ্যায় : শ্রুতি-স্মাতি, প্রথম ভাগ 

১৪ ৷ ববিহারাঁলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, 


পৃ ২৮৪-৮৬ । 


(কলকাতা, ১৩৩৪), প্‌. ২৫ ৷ 


প্‌. ৩৩৫। 
del চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, a সংস্করণ, পৃ. ২৮৫ ৷ 
SUl ATER ঘোষ : প্যারীচরণ সরকার (কলকাতা, ১৯০২), পৃ. ২১৪-১৫ ৷ 
১৭ ৷ চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংকরণ, পৃ. 3301 


১৮। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ২৯১-৯২। 
dol চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ, ২৯৩। 
3o! The Hindoo Patriot: | July, 1867. 
২১। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, 
২২। শিবনাথ শাস্ত্রী : প্রবন্ধাবাল। প্রথম খণ্ড। কেলকাতা, ১৯০৪), পৃ. ২১। 

২৩। চণ্ডাচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, Appendix D, p. xix. 
২৪। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, যণ্ঠ সংস্করণ, Appendix D, pp. xx- 

XXI. 


২৫ ৷ শম্ভুচন্দু বিদ্যার : ভ্রমানরাস (কলকাতা, ১৮৯৫), পৃ ৭৩ । 

২৬ ৷ শম্ভুচন্দ্ৰ বিদ্যারর্ন : ভ্রমানরাস (কলকাতা 

২৭ ৷ শম্ভুচন্দ্ৰ iesus: বিদ্যাসাগর-জশবনচাঁরত কেলকাতা, ১৮৯১), পৃ. ২০৯-১০। 
২৮। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষ্ঠ সংস্করণ, পৃ. ২৯৮-৯১৯ ৷ 


প্‌. ২৮৪ ৷ 


" 


চোদ্দ 


১। মন্মথনাথ ঘোষ : কর্মবীর ?কশোরাঁচাঁদ মিৰ, কেলকাতা, ১৯২৬), পৃ. ১০৭। 

21 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : বহুবিবাহ রাঁহত হওয়া উচিত ক না এতাদ্বষয়ক fap 
(কলকাতা, ১৮৭১), বিজ্ঞাপন, পৃ. ১। 

Proceedings of the Lieutenant-Governor of B 
May 1866, General Department, No. 72. 


81 Proceedings of the Licutenant-Governor of Bengal during 
May 1866, General Department, No. 72. 


৩ engal during 


করুণাসাগর "বিদ্যাসাগর ৬৮৯ 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : বহুবিবাহ: রাহত হওয়া উচিত fe না এতাদ্বিষয়ক বিচার 
(কলকাতা, ১৮৭১), বিজ্ঞাপন, প্‌. ২! 

Proceedings of the Lieutenant-Governor of Bengal during 
May 1866, General Department, No. 76. 

Proceedings of the Government of India, Home Department, 
Legislative, December 1863, No. 5. . 
Proceedings of the Licutenant-Governor of Bengal during 
May 1866, General Department, No. 74. 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : বহুবিবাহ রহিত হওয়া উচিত কি না এতীদ্বষয়ক বিচার 
(কলকাতা, ১৮৭১), বিজ্ঞাপন, পৃ. ২-৩। 

Proceedings of the Government of India, Home Depart- 
ment, Legislative, December 1863, No. 6. à 
Proceedings of the Government of India, Home Depart- 
ment, Legislative, December 1863, No. 7. 

Proceedings of the Licutenant-Governor of Bengal during 
May 1866, General Department, No, 73. 

Proceedings of the Government of India, Home Depart- 
ment, Legislative, August 1866, No. 10. 

শম্ভুচন্দ্র Tamas : বিদ্যাসাগর-জীবনচাঁরত (কলকাতা, ১৮৯১), পৃ. ১৪৯-৫৪ ৷ 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : বহুবিবাহ রাঁহত হওয়া উচিত ক না এতীদ্বষয়ক বিচার 
(কলকাতা, ১৮৭১), পৃ. SU! 

নারায়ণ বন্দ্যোপাধ্যায় সঙকালত : বিদ্যাসাগর চাঁরত স্বরাঁচত (কলকাতা, ১৮৯১), 
প্‌. or! 

Proceedings of the Lieutenant-Governor of Bengal, General 
Department, May 1866, No. 75. 

Proceedings of the Government of India, Home Depart- 
ment, Legislative, August 1866, No. 13. 

Ram Gopal Sanyal: Reminiscences and Anecdotes of Great 
Men of India, Vol. II (Calcutta, 1895), p. 60. 

Proceedings of the Licutenant-Governor of Bengal, General 
Department, January 1867, No. 3. 

Proceedings of the Lienienant-Governor of Bengal during 
August 1866, General Department, Nos. 38 & 39. 
Proceedings of the Licutensnt-Governor of Bengal during 
September 1866, General Department, No. 31. 
Proceedings of the Government of India, Home Depart- 
ment, Legislative, March 1867, p. 107. 

শন্ভূচন্দ্র fans : দদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), পৃ. ২১৪। 
চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, FS সংস্করণ, পৃ. ৩১৫-১৬। 
সোমপ্রকাশ : ২৮-আগস্ট, ১৮৭১, পৃ ৬৪৬-৪৭। 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : বহ্াববাহ রাহত হওয়া উাঁচত কি না এতীদ্বষয়ক বিচার। 
দ্বিতীয় পুস্তক। কেলকাতা, ১৮৭৩), প্‌. ৩। 


৪৪ 


৬১০ ' ERTAINA বিদ্যাস গর 


২৮। বাপনাবহারণ গুপ্ত: পঢরাতন প্রসঞ্গা, ‘মানসা ও মমবাণী, আশ্বিন, ১৩৩৩, 


প্‌. ১০২-০৪। 

২৯ ÉRQE রাসবহারন মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত জণবনবৃত্তান্ত, frey সংস্করণ, পৰৈ 
১৫০-৫২। 

90! are রাসবিহারণ মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত Blea FS, Pasty সংস্করণ, পু 
481 

৩১। ae রাসাবহারণ মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, দ্বিতায় সংস্কর পঃ 
৭৭-৭১ ৷ 

৩২। শ্রীয্ত রাসাঁবহারাঁ মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, pasy সংস্করণ, পৃ 
৯৯-১০০। 


৩৩। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৩২৮-২১৯ ৷ 
৩৪ R. W. Frazer: A Literary History of India (London, 1920), 
P- 413, 


পনেরো 


Si ব্রজেন্দ্নাথ বন্দ্যোপাধ্যায় : ঈশ্বরচন্দ্র 
পণ্চম সংস্করণ, পৃ. ১১৬-১৭ ৷ 
২। 1বাপনাবহারণ গুপ্ত : পুরাতন 


বিদ্যাসাগর, সাহিত্য-সাধক-চারিতমালা-১ ৮, 


প্রসঞ্গ, প্রথম পর্যায় ত , 
| Rien ন (কলকাতা, ১৩২০), পৃ. 
৩। শ্রীপ্রমথনাথ fax ত: F 
S সম্পাদিত বিদ্যাসাগর-রচনাসম্ভার কলকাতা, ১৯৫৭), পঃ 
81 কা উপরে ভাইপোসা : আবার আত অঙ্গ হইল ফেক ১৮৮৪), পু 
৩৩-৩৪। E 
€! কস্যচিৎ Sry ভাইপোস্য : আবার অতি অল্প হইল কেলকাতা, ১৮৮৪), প্‌ 
e , «t 
৬। কস্যচিৎ Demo ভাইপোস্য : ব্রজবিলাস, দ্বিতীয় সংস্করণ, পৃ. ৪৮-৪৯। 
81 কস্যচিৎ Gore ভাইপোস্য : ব্রজাবিলস, দ্বিতীয় সংদ্করণ, প্‌ ৫৫-৫৬ ৷ 


* কস্যাচং উপযান্তভাইপোসহচরস্য : TMT (কলকাতা, ১৮৮৬), পৃ ১৫-১৬। 
৯। কস্যচিৎ উপবঢন্ত ভাইপোস্য : অতি অল্প হইল, তৃতীয় সংস্করণ, পূ. ৪। 


m শা: আবার অতি অল্প হইল (কলকাতা, ১৮৮৪), পৃ. 
ভাইপোস্য : প্রজাবলাস g 
hy i ý তায় সং 


SRI কস্যচিৎ উপযান্ত ভাইপোস্য : ব্রজাবলাস 
১৩। xt Say eds) সা, সংস্করণ, পূ. ৩। 


৬-৭। "টয় সংস্করণ, শীবজ্ঞাপরনন, পু 
১৪। কস্যচিৎ উপয্যন্তভাইপোসহচরস্য : Tata 

él ৷ কলকাতা, ১৮৮৬), ‘বিজ্ঞাপন’, পৃ 
১৫। কস্যচিৎ উপয্ভাইপোসহচরস্য NE RTS, ১৮৮৬), of Senet 
১৬। কস্যচিৎ উপযুক্ত ভাইপোসহচরস্য : THR (কলকাতা, ১৮৪৬) woe | 
৯৭। কস্যচিৎ উপযুক্ত ভাইপোসহচরস্য nel কেলকাতা Pres 


৯৮৮৬); পঃ I 


X9 ind mL 


A (নৱ NT NN QR রাত ররর RR DR, 


১৮। 


>a! 
২০। 
asl 


কর*ণাসাগর বদ্যাসাগর ৬৯১ 


বাপনাবহারী গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, প্রথম পর্যায় (কলকাতা, ১৩২০), প্‌ 
২১৪। 

দেবপ্রসাদ সর্বাধকারশ : স্মৃত-রেখা (কলকাতা, ১৩৪০), প্‌. ১৪৮-৪৯। 
ক্ষুদিরাম বসু : বিদ্যাসাগর-স্মত, AB- আষাঢ়, ১৩৩৬, পৃ. ২৮৯-৯০। 
[বাপনাবহারন গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, os পর্যায় (কলকাতা, ১৩৩০), পৃ. 
acl 

্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর-প্রসঙ্গ (কলকাতা, ১৩৩৮) ভূমিকা, প্‌. ২১। 
{বহারালাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. Soy! 

1রাপনাবহারী গৃপ্ত £ পুরাতন প্রসংগ, প্রথম পর্যায় (কলকাতা, ১৩২০), প্‌ 
s>! 

Subal Chandra Mitra: Isvar Chandra Vidyasagar, second 
edition, p. 90. 

[বাঁপনাবহারী গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, প্রথম পায় (কলকাতা, ১৩২০), পৃ. ৫২। 
পাঁরমল গোস্ব।মী : স্মৃতীচত্রণ (কলকাতা, ১৯৫৮), পৃ. ১০৫। 

বিপিনাবহারী গুপ্ত : পুরাতন প্রসংগ, প্রথম পর্যায় (কলকাতা, ১৩২০), N 
২২০-২১। 

চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৪৩৫-৩৬। 

মনোমে হন গণ্গোপাধ্যায় : শ্র্াত-স্মৃত, প্রথম ভাগ (কলকাতা, ১৩৩৪), M. Rv! 
মনোমোহন গঙ্গোপাধ্যায় : শ্রাতি-স্মাতি, প্রথম ভাগ (কলকাতা, ১৩৩৪), M 
৯৩-৯৪। 

taalaa সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌, SAVI 

?শবনাথ TAT: ANG, লাঁহড়ী ও তৎকালীন বঙ্গসমাজ (কলকাতা, ১৯০৪), 
প্‌. ২০১-০২। 

বাপিনাবহারী গুপ্ত : "LATO" প্রসঙ্গ, দ্বিতীয় পর্যায় (কলকাতা, ১৩৩০), প্‌ 
৩৫-৩৬। 

কালণকৃষ্ণ ভট্টাচার্য : বঙ্গের ATT, দ্বিতীয় ভাগ (কলকাতা, ১৩১৯), M 
১০৩-০৬ । 

শবাপনাবহারশ গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, প্রথম পর্যায় (কলকাতা, ১৩২০), পৃ 
9৭-8৮। 

দিহারীলাল সরকার : "বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌. ৫৫৬-৫৭। 

মনোমোহন গঙ্গোপাধ্যায় : শ্রুতি-স্মৃতি, প্রথম ভাগ (কলকাতা, ১৩৩৪), পং 
৯৪। 

দবাপনাবহারী গুপ্ত : পরুরাতন প্রসঙ্গ, প্রথম পর্যায় (কলকাতা, $930), ^f. 
adel 

চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, প্‌ ৩৯৯। 

বরজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর-প্রসঙ্গ কেলকাতা, ১৩৩৮), ভূমিকা, পু 


১৩-১৬ | 


২১৬। 


৬৯২ করুণাসাগর বিদ্যাস গর 


৪৬। চণ্ডাচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, urb সংস্করণ, প্‌. ৫১৫১৭ । লী 
তি-স্মতি, প্রথম ভাগ কেলকাত ১৩৩৪), প্‌ 
: শ্রুতি-স্মাতি প্রথম ভাগ (কলকাতা, 
841 মনোমোহন গঞ্যোপাধ্যায় : nium , 
I 


z ), পৃ. ৬-৮। 
Sv! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : নিল্কৃতিলাভপ্রয়াস কেলকাতা, ১২৯৫), প্‌ 


ষোলো 
ot শিবনাথ «rat: প্রবন্ধাবাল। প্রথম খণ্ড। (কলকাতা, ১৯০৪), প্‌. ১। 
২। রবীন্দ্রনাথ ঠাকুর : রত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), পৃ. ৭৩-৭৪। 


8! চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, Appendix e 
. Xv-xvi. 
ET মি ঠাকুর : বিদ্যাসাগরচরিত কেলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), প্‌. 88-86 1 
৬। শম্ভুচন্দ্র qmm. বিদ্যাসাগর-জীবনচাঁরত (কলকাতা, ১৮৯১), প্‌ ১৩৭। 
AL চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, a সংস্করণ, পৃ, ৩৭০-৭১। 
VI সরযুবালা দেবী : feiss স্বপ্ন দর্শন, 


Centenary Souvenir, 1859-1959, Vidya 


Sagar’ College, TI eA 
351 কাল কৃষ্ণ সারদারঞ্জন ও ববিদ্যাসাগর কলেজ, The Vidya. 
Sagar College Magazine, March 1926, প্‌. $031 


Leu সরকার : বিদ্যাসাগর, VET সংস্করণ, প্‌ ৪৫৪-৫৫। 
301 রবীন্দুনাথ ঠাকুর : বিদ্যাসাগরচরিত কেলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫) পৃ, ৩৬। 
381 চণ্ডাঁচরণ বন্দ্যোপা, : গর, XS সংস্করণ, পৃ. ৩৭১। 
Gupta: Seven Noble Lives (Bombay, 1950), 


S: জলধর-কথা (কলকাতা, ১৩৪১), পৃ, ১২৫-২৯। 
১৭। মনোমোহন গঞ্যোপাধ্যায় : atari, প্রথম ভাগ কলকাতা, ১৩৩৪), পূ ৯২। 
১৮। দীনেশচন্দ্র সেন: ঘরের « 


* MOTT কথা ও [t তা, ১ তত 
gar College Mics ine, Sen, NE). rk ২৩০-৩৩ 


M. S সাগর 
e 5 ^ March 1926, SEE 
২১। কালাঁকুফ ভট্টাচার্য : জমির রদারপ্জন ও zi 
Vidyasagar College Magazine, M: গর কলেজ, The 


arch 1926, চু $553 
২২। কালাঁকুষ্ণ ভট্টাচার্য : সমিন্ন সারদারঞ্জন ও বিদ্যাসাগর "ss The 
Vidyasagar College Magazine, March 1926, প্‌ pa 
২৩। কালাঁকৃষ্ণ ভট্টাচার্য : সমিত্ সারদারঞ্জন ও বিদ্যাসাগর কলেজ, The 
Vidyasagar College Magazine, March 1926, 


f EXT 
38! কালাকৃষ্ণ ভট্টাচার্য : a সারদারঞ্জন ও বিদ্যাসাগর 
Vidyasagar College Mag 


"OS কলেজ, The 
azine, March 1926, গু. 


১০২। 


P এত 


২৫ । 


Re! 


২৭। 
২৮। 


২৯। 


ool 


os! 
oR! 
৩৩। 
os! 
৩৫। 
ov! 
$41 
৩৮। 


৩৯। 


80 


8*9! 
৪২। 


8o! 
88! 
86e! 
sul 
sal 


>! 
২। 


৩। 
8! 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৯৩ 
কালীকৃষ্ণ ভট্টাচার্য : সামন্ত সারদারঞ্জন ও বিদ্যাসাগর কলেজ, The 
Vidyasagar College Magazine, March 1926, প্‌ ৯৭। 
যতীন্দ্রমোহন ঘোষ : পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কাতিপয় অপ্রকাঁশত 
গল্প, “বিদ্যাসাগর কলেজ পত্ৰিকা’, আঁশ্বন, ১৩৬০, পৃ. od! 
সরয্‌বালা দেবী : Tips স্বপ্ন দর্শন, 'ব্রহ্মাবদ্যা', CH, ১৩২৭, পৃ. ২৩৫। 
যতীন্দ্রমোহন ঘোষ : পাণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কাতিপয় অপ্রকাশিত 
গল্প, “বিদ্যাসাগর কলেজ aaa, আশ্বিন, ১৩৬০, পৃ. ৩১। 
যতান্দ্রমোহন ঘোষ : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কতিপয় অপ্ৰকাশিত গল্প, 
শবদ্যাসাগর কলেজ পন্রিকা', আশ্বিন, ১৩৬১, পৃ. ৬৮-৬৯। 
কালনীকৃষ্ণ ভট্টাচার্য : সামত্র সারদারঞ্জন ও বিদ্যাসাগর কলেজ, The 
Vidyasagar College Magazine, March 1926, পৃ avi 
বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৩৬৬-৬৭। 
1বহারলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ২১৩-১৪। 
শরতকুমার মিত্র : পূবস্মাত, 'বসংধারা', কার্তিক, ১৩৬৬, পৃ. ১২৮-২৯। 
প্রমথনাথ বস: : স্বামী বিবেকানন্দ, প্রথম খণ্ড (কলকাতা, ১৯১৯), প্‌ ৫১-৫২। 
facial সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌. ৩৬৫। 
বিহারশলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৩৬৬। 
সাবিমল রায় : ছোট ছোট ঘটনা, ‘সন্দেশ’, সেপ্টেম্বর, ১৯৬১, পৃ. RUNI 
Nagendranath Gupta: Seven Noble Lives (Bombay, 1950), 
pp. 26-27. 
মনোমোহন গঞ্গোপাধ্যায় : শ্রযাত-স্মৃত, প্রথম ভাগ (কলকাতা, ১৩৩৪), Me 
ET 
Upendra Chandra Banerjee: Reminiscences, Speeches and 
Writings of Sir Gooroo Dass Banerjee (Calcutta, 1927), p 383. 
MAE সমাজপাতি : বাঁত্কম-প্রসঙ্গ কেলকাতা, ১৯২১), পৃ, ৩৯৯-২০। 
বাপিনাবহারী গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, দ্বিতীয় পর্যায় (কলকাতা, ১৩৩০), Ne 
১৭৩। 
দবাঁপনচন্দ্র পাল : সত্তর বৎসর (কলকাতা, ১৯৬২), পৃ. ১৮৫। 
ক্ষ্ম্দিরাম বস : বিদ্যাসাগর-স্মৃতি, ABAT, আবাঢ়, ১৩৩৬, পণ XAR! 
শাশিভূষণ বস: : বিদ্যাসাগর-স্মাতি, প্রবাস”, শ্রাবণ, ১৩৪৩, M CSA I 
শরৎকুমার লাহিড়ী : বিদ্যাসাগর-কথা, ‘প্রবাস’, TH, ১৩১৭, প্‌ ৪১২-১৪ ৷ 
কালীকুফণ ভট্টাচার্য : সামন্ত সারদারঞ্জন ও বিদ্যাসাগর কলেজ, The Vidya- 


sagar College Magazine, Merch 1926, পু. ১৯০-১১। 


সতেরো 


— গুপ্ত : ATA প্রসঞ্গ, প্রথম পর্যায় কেলকাতা, ১৩২০১, পণ AY | 
যোগান্দ্রনাথ বসু : মাইকেল মধ্যস্দদন দত্তের জীবন-চাঁরত, পম সংস্করণ, প্‌ 


€€€-৫৬। 
নগেন্দ্রনাথ সোম : মধ্বস্মাতি, দ্বিতীয় সংস্করণ, পৃ. ৬৫১-৫২। 


নগেন্দ্না্থ সোম : মধ্স্মৃতি, দ্বিতীয় সংস্করণ, পৃ ৩১৪-১৫। 


- bas করুণাসাগর বিদ্যাসাগর 


GI নগেন্দ্ৰনাথ সোম : মধু-স্মতি, দ্বিতীয় সংস্করণ, পৃ. ৩১৭-১৮। 
৬। চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : faune গর, WS সংস্করণ, পূ. ৪৮৬-৮৭। 
41 নগেন্দ্রনাথ সোম : মধ্-স্মৃতি, দ্বিতীয় সংস্করণ, পৃ. ৩৩৫। 


= 


৮। ডঃ রবান্ত্রকুমার দাশ গুপ্ত : মাইকেল ও বিদ্যাসাগর, ‘দেশ’, ২৮ জানুয়ারি ১৯৫৬, 

প্‌ ৯৬৮। 
৯! নগেন্দ্রনাথ সোম : মধু-স্মৃতি, দ্বিতীয় সংস্করণ, পৃ, ৩৭৬। 

১০। বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৩৪২-৪৩। 

351! চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. SUMI 

১২। Patama মুখোপাধ্যায় : মাইকেল ও বিদ্যাসাগর, “ভারতবর্ষ, জ্যৈষ্ঠ, ১৩৩৮, 
"fe ৯৭০-৭১। দ্রষ্টব্য রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : মধবসদন দন্ত, সাহিত্য-সাধক- 

৩মালা-২৩, তৃতীয় নংদ্করণ, পৃ. ৮৭1) 

$e! Subal Chandra Mitra: Isvar Chandra Vidyasagar, 
edition, p. 163. 

১৪। হারশ্চন্দ্র কারক : সেকালের সংস্কৃত কলেজ, প্রবাসী" 
*€! P. €. Mozoomdar: The Life and T 
Chunder Sen, third edition, P- 76. 

Sed বিপিনীবহারশ গুপ্ত : পনরাতন প্রসঙ্গ, দ্বিতীয় পৰ্যনয় 


second 


, ভাদ্র, ১৩৩২, পৃ. ৬৪৭। 
cachings of Keshub 


য় কেলকাতা, ১৩৩০), পৃ, 
sos! ন 
১৭ ৷ শ্রীপ্রমথনাথ feat সম্পাদিত বিদ্যাসাগর- 
ৰ DAS (কলকাতা ১৯৫৭), গু, 


RO! চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : 


Mb Si I" 
9! চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : + (কলকাতা, ১৮৯১), গু ১৮৭-৮৮। 
81 চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : tees w সংস্করণ, or ৪২৩। 
মাঃ গর, ষষ্ঠ সংস্করণ or 
. ৫! শম্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন : বিদ্যাসাগর-জীবনচাঁরত * পৃ, ৪৩৪-৩৫। 


৬। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ah (কলকাতা, ১৮৯১), প্‌. ২১৮। 


41 শম্ভুচন্দ বিদ্যার : বিদ্যাসাগর- জপ, পু ৪৪৭-৪৮ । 
bl শন্ভুচন্দ্ৰ বিদ্যারত্ব ভ্রমনিরাস (কলকাতা, ১৮৯ সা PR ২২৬-২৭ ৷ 
৯ | চণ্ডীচনণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসা টিন 


7, V9 সংস্করণ, *%| 
5. "2D. s 
$01 শম্ভুচন্দ্র বিদ্যারত্ন : s ED (কলকাতা, ১৬১৫) « 808-061 


& “INO SESA 
৯২। শম্ভুচন্দৰ বিদ্যার: ভ্রমনিরাস (কলকাতা, ১৮৯৫), পু চাটি, ২০৩। 
SOl শম্ভুচন্দ্র বিদ্যারত্ন ভ্রমনিরাস (কলকাতা 


লাল 'স্ররার করণ, প্‌ ৪২১। 
361 *Pyvu বিদ্যার : ভ্রমনিরাস (কলকতা, ১৮৯৫), পৃ. ৫৮ 


করুণাসাগর বিদ্যাসাগর une 


১৬ ৷ চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৪১২। 


sq! «rere বিদ্যারয্ন : ভ্রম 


১৮। 
Sal 
201 
২১। 
২২। 
২৩। 
২৪1 
RG! 
ET 
২৭। 
aul 
Ra! 
৩০। 
o>! 
৩২। 
৩৩। 
৩৪। 
৩৫। 
৩৬। 
৩৭। 


A (কলকাতা, ১৮৯৫), পৃ. 64! 
চণ্ড-্চরণ বন্দ্যোপাধ্যয় : বিদ্যাসাগর, দ্বিতীয় সংস্করণ, পণ ৪১৬। 
xo বিদ্যারক্র : ভ্রমীনরাস (কলকাতা, ১৮৯৫), পৃ. ৬৯। 
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪১৩-১৪ ৷ 
চ‘্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪১৪-১৫। 
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষ্ঠ সংস্করণ, প্‌. 5১৬ ৷ 
চণ্ডাচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪২৯-৩০। 
চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪১৬-১৭। 
চণ্ডণচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪১৮-১৯। 
দবহারশলাল সরকার : বিদ্যাসাগর, POTN সংস্করণ, পৃ. S60! 
চণ্ডগচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষ্ঠ সংস্করণ, পৃ. ৪২১। 
facia সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. 638-36! 
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, FS সংস্করণ, পৃ. ৪২২-২৬। 
চন্ডণ্চরণ বন্দ্যোপাধ্যায় : ‘বদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. BOO! 
বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. 6381 
ক্ষুদিরাম বস : বিদ্যাসাগর-স্মাতি, AGATAN, আষাঢ়, ১৩৩৬, পৰ Rae! 
শম্ভুচন্দ্র বিদ্যারত্ব : বিদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), পণ ২৩১৯-৪০ ৷ 
চন্ডীঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, SS সংস্করণ, পৃ. SOROS! 
‘মাঁসক বসুমতী’ : আষাঢ়, ১৩৭৩, পৃ. ৪০০-০১। . 
গবহারণলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. GA l 
1বহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌ S60! 


উনিশ 


চণ্ডখচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পং S621 

{বহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৩৯৩-১৪। 

axing Gems ভাইপোস্য : আবার অতি অল্প হইল কেলকাতা, ১৮৮৪), প্‌ 
8-৫! 

মামতুচন্দ্র বিদ্যারত্ন : দবদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), পৃ 63! 
কস্যাচৎং উপযুক্ত ভাইপোস্য : আবার আঁত অল্প হইল (কলকাতা, ১৮৮৪), প্‌. 


vl 

ক্ষ্মাদরাম বসন : দবদ্যাসাগর-স্মৃতি, 'পণ-পুজ্প', আষাঢ়, ১৩৩৬, VF. ২৯৪। 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : ভ্রান্তাবলাস, তৃতীয় সংস্করণ, পূ. ৫০-৫১। ভ্রান্তাবলাস' 
— অবলম্বনে লিখিত, কিন্তু আলোচ্য অংশে বিদ্যাসাগর মল রচনাকে 
অনেকখাঁন অতিক্রম করেছেন। 

চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : {বদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৫১৮ ৷ 

পবহারশলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ পৃ. ৩৯৯। 

CG. E. Buckland: Bengal under the Lieutenant-Governors, 


Vol. Il, second edition, n. 1035. 


৬৯৬ করুণাসাগর বিদ্যাসাগর 


331 ব্রজেন্দ্ুনাথ বন্দ্যোপাধ্যায় : ঈশ্বরচন্দ্র 
AGA সংস্করণ, পৃ. ১২৮। 

SRI শল্ছ্চন্দ্র fan; বিদ্যাসাগর-জ্বীবনচাঁরত কেলকাতা, ১৮৯১), পৃ. ১৬০-৬১। 

$91 চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৫০৭-১০। 

$81 চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. cag! 


১৫। 'বাপিনাবহারী aps: প্রাতন প্রসঙ্গ, প্রথম পর্যার কেলকাতা, ১৩২০), M 
২২১। 


১৬। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৫১৮। 


341 রবীন্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচারিত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), পৃ. ৭৪-৭৫ । 

১৮। ‘সাহিত্য’, জ্যৈষ্ঠ, ১৩২৬, প্‌. ১৪৬। 

$51 বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, 

২০। মনোমোহন গঙ্গোপাধ্যায় : “nis. 
২৪। 


দ্যাসাগর, সাহিত্য-সাধক-চারতমালা-১৮, 


Yo সংস্করণ, পৰ, ৫৫৫-৫৬ । 


স্মৃতি, প্রথম ভাগ কেলকাতা, ১৩৩৪), প্‌. ২৩- 


প্রসঙ্গ, প্রথম পৰ্যায় (কলকাতা ১৩২০), পু 
২২১-২২। 
২৩ ৷ মনোমোহন গণ্গোপাধ্যায় Shorty, প্রথম ভাগ (কলকাতা, ১৩৩৪), of sel 
২৪। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : গর, quy সংস্করণ, প্‌, ৪৯১। 
২৫। ইন্দপ্রকাশ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ‘মানসা’, ভাদ্র, ১৩১৮, পৃ. ৪১৯। 
২৬। ডি বস: সঙ্কলিত : বিশ্বকোষ, দ্বিত খণ্ড ( , ১২৯৮), প্‌ 
২৭ ৷ ক্ষুদিরাম বসু: বিদ্যাসাগর-স্মতি 


"ALS, ‘পণ্য-পঢম্প’ আষাঢ় ্‌ 
It d ' ১৩৩৬, পৃ. ২১৪। 
২৮। রয়েল বেঙ্গল থিয়েটার থেকে প্রকাশিত" y 
» ও [qq S. 
কেলকাতী, ১২১৮), bose ঙারত ; ঈশ্বরচন্দ্র a বিদ্যাসাগর 
NE ন 


৩০। 

শিবাপ্রসম্ন ভট্টাচার্য: পাস, নব সংস্করণ কেলকাতা, উড Bawa 
ot K. P. Chattopadhya : Vid 

€ D . yasagar— Tp : » 

সা, Centenary Ouvenir, 1859198748৩ to his 

College’, pp. 8.9, ^ Vidyasagar 
M SU IE ia কেলকাত ' 

কলকাতা, ১ 

৩! CPU বিদ্যার: : জমনিরাস ( ৯৫ গঢ় qus: 


à কলকাতা, ১৮৯৫ 
৪8-৬৩ ৷ বিদ্যাসাগরের ষষ্ঠ সহোদর ঈশানচন্দ্রে e a bel 
t পরেশ বন্দ্যোপাধ্যায়ের 


? পং ৬২-৬৩। 
SENG Ae as 
৬৬। শম্ভূচন্দ বিদ্যার : ভ্রমনিরাস ( তা, ১৮৯৫), গড় uu 


« 881 
e 8&1 


করুণাসাগর বিদ্যাসাগর ৬৯৭ 


v»! "gu fame: ভ্রমানরাস (কলকাতা, ১৮৯৫), প্‌. ৪৫-৪৬ । 
qol শম্ডুচন্দ্র বিদ্যারত্ন : ভ্রমানরাস (কলকাতা, ১৮৯৫), প্‌. ৪৭-৪৮! 
৭১। «Feo বিদ্যারয্ন : ভ্রমানরাস (কলকাতা, ১৮৯৫), প্‌. ৪৮-৪৯ | 
Q3! শম্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন : ভ্রমানরাস (কলকাতা, ১৮৯৫), পৃ. vol 
qo! শম্ভুচন্দ্র বিদ্যারত্র : ভ্রমনিরাস (কলকাতা, ১৮৯৫), প্‌ VOl 
QS! "Tb" RTAS: ভ্রমনিরাস (কলকাতা, ১৮৯৫), পৃ. $$! 
৭৫। শম্ভুচন্দ্র বিদ্যার : ভ্রমানরাস (কলকাতা, ১৮৯৫), প্‌. ৬১। 
৭৬। শম্ডুচন্দ্র fq: ১৮৯৫), প্‌. VRI 
৭৭ ৷ শম্ভুচন্দ্ৰ বিদ্যার : ভ্রমানরাস (কলকাতা, ১৮৯৫), পৃ. vO! 
qv! "TUE বিদ্যারত্র : ভ্রমানরাদ (কলকাতা, ১৮৯৫), পৃ. VS! 
৭৯-৮১। বাঁরাসংহ ভগবতা বিদ্যালয়ের সৌজন্যে প্রাপ্ত। ` 


৮২-৮৪। বিদ্যাসাগরের যণ্ঠ সহোদর ইঈশানচন্দ্রের পাত্র ডাঃ পরেশ বন্দ্যোপাধ্যায়ের 


val 
bul 
va! 
৮৮। 
bol 
dol 
$5! 
৯২। 
৯৩। 


১০২। 
১০৩। 
১০৪। 
১০৫। 
soul 
১০৭। 
১০৮। 
son! 
১১০। 
soo! 


১১২। 
১১৩। 
১১৪। 
১১৫। 
১১৬ ৷ 
১১৭ ৷ 


সৌজন্যে গ্রাপ্ত। 

চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, প্‌. ৪২৬-২৭। 
চণ্ডচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪২৮-২৯। 
চণ্ডাঁচরণ বন্দোপাধ্যায় : বিদ্যাসাগর, ষণ্ঠ সংস্করণ, পূ. ৪২৯। 
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪৩০। 
রবীন্দ্র-ভারতী 'িশ্বাবদ্যালয়ের সৌজন্যে প্রাপ্ত। 

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, FS সংস্করণ, পৃ. ৪২৭। 
চণ্ডগচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪২৭-২৮। 
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : ‘বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪৩১। 
চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৪৩০-৩১। 


৯৪-১০১। Report of the Regional Records Survey Committee 


for West Bengal (1959-60). 

চণ্ডগচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪৫৭-৫৮। 
Saad, ফাল্গুন, ১৩০১ সন, পৃ. ROO! 

চণ্ডগচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ২৭৬-৭৭। 

চন্ডগচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৪৬৩। 

চন্ডচরণ বন্দ্যোপাধ্যায় : বদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৫৩০। 

চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৪৬৪-৬৫। 

চন্ডগচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, প্‌. ৪৬৫। 

{বহারণলাল সরকার : বিদ্যাসাগর, YO সংস্করণ, প্‌, ৪০৪-০৫। 

চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৪৫৬-6৭। 
যোগেন্দ্ৰনাথ গপত : বিদ্যাসাগর মহাশয়ের অপ্রকাশিত ও বিধবাঁববাহের প্রথম পাতি, 
‘নব্যভারত’, কার্তিক, ১৩১৪, পৃ. ৩৭৩-৭৪। 

চণ্ডঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ট সংস্করণ, প্‌. ২১৪-১৫। 

মাঁণলাল সিংহ রায় : স্মত-পুজা (কলকাতা, ১৯৫০), পৃ. dU! 

চন্ডচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পু. ২৮৫-৮৬। 

গিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয়, সংস্করণ, পৃ. 630! 

চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. 084! 

শ্রীসূকুমার সেন : বিদ্যাসাগরের 'অপৃত্ব ইতিহাস’, 'সাহত্য-পারষত-পন্রিকা', ৬৭ 


বর্ষ, ৩-৪ সংখ্যা, ১৩৬৭, e ১৬৫ 


৬৯৮ করদণাসাগর বিদ্যাসাগর 


১১৮। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যানাগর, যষ্ঠ সংস্করণ, পৃ. ৪৩৮-৩৯। 
১১৯। চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, as সংস্করণ, প্‌. 5 
$301 চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, 
333! 'দোমপ্রকাশ' : ১৩ ভাদ্র, ১২৭৮ (২৮ 


৬৬-৬৭ । 
প্‌. 5৯৮। 
আগস্ট, ১৮৭১), পৃ. ৬৪৩-৪৪ ৷ 


একুশ 


১। রব ন্দ্ৰনাথ ঠ কুর : বিদ্যাসাগরচ ITE (কল কাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), প্‌, ৮২। 

২। Suniti Kumar Chatterji: The Origin and Development of 
the Bengali Language, Part I (Calcutta, 1926), ‘Introduc- 
ton’, pp. 105-09, 


মিউজিয়মের Beara বাত্গালা কাগজ-পন্র, 
? ওয় সংখ্যা, প্‌. ১১২ 
ৰ MEE চট্টোপাধ্যায় : ৱিটিশ-মিউজিয়মের কতকগুলি বাঙ্গালা কাগজ-পত্ৰ। 
Gi ডঃ m sq ST, সন ১৩২৯, ওয় সংখ্যা, পৃ. ১২১। 
২. খমন্দ্নাথ সেন ত: ¥ -ক্যার্ী কলকাতা, 
EU =: শ্রাহ্মণ-রোমান-ক্যার্থালক সংবাদ কে 
ul ডঃ সরেন্দ্রনাথ সেন সম্পাদিত 
১ e To, 
১৯৩৭), 'প্ৰদ্তাৰক', প্‌. ২৬" | ্রা্ষণ-রোমান-ক্যা্থীলক সংবাদ (কলকাতা 
"d নত দাস সম্পাদিত 
ত: কৃপার epe. 3 
(কলকাতা, ১৩৪৬), প্‌ aso, অর্থভেদ, woveneg গ্রন্থমালা-১২ 
৮। ডঃ k 


বা রণ কলকাতা, ১৯৭ : E মনোএল্‌-দা-আসস্পজাগ 
dl ডঃ সনীতিকুমার চটো e! "ba প্রবেশকা, পৃ, ১০ 


; ME e RENE 
$01 সজনীকাল্ত AT (কলকাতা, ১৯৩১) পরবে ` à 


বাংলা jE দত 
$51! Sushil Kumar Tes ES We ত কলকাতা, sous), প্‌ ৩২! 
Century, second Sau 


( 
Literat re i . à 1 
iti re in e cent 
edition, p. 1 Ure in the Ninet 


১২। Ramcomul Sen: A 
Vol. I (Calcutta, 1834 reface 
১৩। প্রমথ চৌধুরী : o faced C Pe. 
$8! T: G: Marshman রম SR ( তা, ১৯৫২) ?i. থ৬| 
সদ ad ^d Tee sg Times of Carey, Marsh- 
E x. 1. London, 1859 
$61 ব্ৰজেন্দ্ৰন Q ওঠা 
" বন্দ্যোপাধ্যায় : মতা band! ) p. 180, 
চতুর্থ মুদ্রণ, পৃ. ৩৬। কার, সাহিত্য-সাধক-চরিতমালা--৩, 
su! John Gilchrist: 


pp. 17-18, 
$41 Eustace Carey: 
1836), p. 596. 


icti 1 ন n 
Honary in English and Bengalee, 
. 14. 


Fabulist (Calcutta, 1803), 


sal 
R01 
২১। 
FEY 
২৩ । 


sal 


১৮। 
dal 


২০। 


২১। 


করুণাসাগর বিদ্যাসাগর es» টু 


প্রমথ চৌধুরী : প্রবন্ধসংগ্রহ, প্রথম খণ্ড (কলকাতা, ১৯৫২), প্‌. ORS! 
ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : বাংলা সামাঁয়ক-পন্র (কলকাতা, ১৩৪৬), শনবেদন'। 
Sisirkumar Das: Early Bengali Prose (Calcutta, 1966), p. 169. 
বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, VOUS সংংকরণ, পৃ. 3301! 

দীনবন্ধু মিত্র: নীলদর্পণ (বঙ্গীয়-সাহত্য-পাঁরষত্, দ্বিতীয় সংস্করণ, ১৩৫১), 
পৃ. ২১। 


বাইশ 


বিপিনাবহারী গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, প্রথম পর্যায় (কলকাতা, ১৩২০), Me 
১৩৫। * 

দবহারশলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ১৭৭-৭৮। 

শ্রীস্‌কুমার সেন : বিচিত্র নিবন্ধ (কলকাতা, ১৯৬১), প্‌. ২৩৩। 

fadam সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৮৬-৮৭। 

বাপনবিহারণ গুপ্ত : পুরাতন প্রসংগ, প্রথম পর্যায় (কলকাতা, ১৩২০), M 
9৯-৫০। 

কস্যচিৎ Bae ভাইপোস্য : আবার আত অল্প হইল (কলকাতা, ১৮৮৪), প্‌. 
«ql 

কালাীকৃষ্ণ ভট্টাচার্য : সমন্র সারদারঞ্জান ও বিদ্যাসাগর কলেজ, The Vidya- 
sagar College Magazine, March, 1926, পৃ. ১০৪-০৫। 
দবহারগলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ১২০-২১। 

শ্রীসুকুমার সেন : 'বাঁচত্র নিবন্ধ (কলকাতা, ১৯৬১), পং ROR! 

হরিশ্চন্দ্র RIN: সেকালের সংস্কৃত কলেজ, প্রবাসী, TH, ১৩৩২, পৃ. ৬৫০) 
রামগাঁত Re: বাঙ্গালাভাষা ও বাত্গালাসাহত্য বিষয়ক প্রস্তাব, দ্বিতীয় 
সংস্করণ, পৃ. ১৯৭। 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : স্লোকমঞ্জরী (কলকাতা, ১৮৯০) শবজ্ঞাপন', পৃ. ৩০০ 
রাজনারায়ণ বস: : বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক বন্তুতা (কলকাতা, ১৮৭৮), 


EET 
রামগাঁত T: বাঙ্গালাভাষা ও বাত্গালাসাহত্য বিষয়ক প্রস্তাব, ্বিতীয় 


সংস্করণ, পৃ. ১৫৮। 
রবীন্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচারত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), প্‌ ৮-৯। 

সুনশীতিকুমার চট্টোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস : বিদ্যাসাগর- 

্রন্থাবলী, সাহিত্য (কলকাতা, ১৩৪৪), ভূমিকা, Verte 

সন তিকুমার চট্টোপাধ্যায়, SEE বন্দ্যোপাধ্যায়, সজনীকান্ত দাস : বিদ্যাসাগর- 

গ্লন্থাবলী, সাহিত্য (কলকাতা, ১৩৪৪), ভূমিকা, Wo ই 
চণ্ডঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৫৩৯ । 

পাধ্যায় : *ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ‘সাহিত্য’, বৈশাখ, ১৩১৮, M 


vel 

Pene বিদ্যাসাগর : সংস্কৃত ভাষা ৪ সংস্কৃত সাহিত্য n বিষয়ক SUUM, 
চতুৰ্থ সংস্করণ, পৃ. ২৪ । 

E প্রসঙ্গ, প্রথম পর্যায় (কলকাতা, 3930), Me 


িপিনাবহারী TPS : পাতন 


col 


টি করুণাসাগর বিদ্যাসাগর 


২২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : হ্রান্তিবিলাস, তৃতীয় সংস্করণ, ‘বিজ্ঞাপন’, পৃ. ৩। 

২৩। বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, yeta সংস্করণ, পৃ. ১৭০। 

২৪। চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়: বিদ্যাসাগর, a সংস্করণ, পৃ. sant 

R6! Agee ঘোৰ : প্যারণীচরণ সরকার কেলকাতা, ১৯০২), পৃ. ৮৩-৮৪ । 

Rel রবীন্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচর্বিত কেলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), পৃ. ২৬-২৮। 
২৭ ৷ রবীন্দ্রনাথ ঠাকুর : জীবনস্নত (কলকাতা, অগ্রহায়ণ ১৩৬২), পৃ. ৩। 

২৮। প্রভাতকুমার মুখোপাধ্যায় : দ্বিতণর বিদ্যাসাগর, ‘SET, অগ্রহায়ণ, ১৩০২, প্‌, 


853-301 
২৯। মনোমোহন গঙ্গোপাধায় DEC c^ DN কেলকাতা, ১৩৩৪), প্‌ 
৯৫-১৬। 


901! স্বামী নিলে্পানন্দ : স্বামীজীর LIS qua কেলকাতা, ১৩৭৪), পৃ. ১৯। 

৩১। aT বিবেকানন্দের বাণা ও রচনা, নবম খণ্ড, 
১৯৬৩), পৃ. ৪০৫। 

021 The Complete Works of Sister Nivedita, Vol. I 
1967), p. 378, 


VADS প্রথম সংস্করণ (কলকাতা, 


(Calcutta, 


€! গোরহরি সেন : সার pei জীবন-স্মৃতি, TY, অগ্রহায়ণ, ১৩২০, পু 
১০৬৮। 

vi ne বহারী গুপ্ত : পুরাতন প্ৰসঙ্গ, প্রথম পর্যায় (কলকাতা ১৩২০), প্‌ 
৮০ ৷ 


vl রামগতি ন্যায়রত্ন : বা 


STATS ও বা্গালাসাহিত্য বিষয়ক FOR, tota 

সংকরণ, পৃ. ১৯৮। i | 

| R. W. F i iterary Tr; ; 
৯ hen Tazer: A Literary History of Indi 


soi J. E. Blumhardt: 
Books in the Lib 
1910), p. 104, 


331 ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর- 


a (London, 1920), 


A Supplementary Cat 


aloo alt 
rary of the p ste of Bengali 


titish Museum - (London, 


২০-২১। Nt Dias ১৩৩৮), ভুমিকা, পু. 


১২। চণ্ডাচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ ১৮৫। 
Sol লপ্তরক্বোদ্ধার বা *প্যারীচাদ মিত্রের গ্রল্থাবলী কেলকা 


imu 


১৪। 
১৬। 
56! 
34! 
১৮। 


$5! 
২০। 
২১। 
২২। 
২৩ । 
২৪। 
২৫। 


aul 
FEN 


Rul 
RAI 


৩০। 
৩১। 
৩২। 


৩৩। 
o8! 


১। 
E 
৩। 
৪1 


él 
vl 
41 
v 
>! 


করন্ণাসাগর বিদ্যাসাগর ৭০১. 


আনন্দবাজার পাঁশ্রকা : রবিবাসরীয় আলোচনা, ১৩-নভেম্বর, ১৯৬০। : 
Tasten সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌. ৪১৪-১৫ ৷ 

বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, প্‌. ৪১৩-১৪ 1 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : ভ্রান্তিবিলাস, “ববজ্ঞাপন’। 

রামগতি TRAY : বাঙ্গালাভাষা ও বাঙ্গালাসাহিত্য বিষয়ক প্রস্তাব, দ্বিতীয় সংস্করণ, 
পৃ. 3001 

রবীন্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচারত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), পৃ. ৮২-৮৩। 
ঈশ্বরচন্দ্র শর্মা : বেতাল পণ্ডবিংশতি, দশম সংস্করণ, “বিজ্ঞাপন’। 

শম্ভুচন্দ্র বিদ্যারক্র : বিদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), পৃ. ৭১-৭২। 
হরিশ্চন্দ্র কবিরত্ন : সেকালের সংস্কৃত কলেজ, ‘প্ৰবাস’, আশ্বিন, ১৩৩২, পৃ ৮৯০। 
বিপিনবিহারী গুপ্ত: পুরাতন প্রসংগ, TTS, মাঘ ১৩২০, পৃ. ৯০৯। 
হরিশ্চন্দ্র কবিরত্ন : সেকালের সংস্কৃত কলেজ, 'প্রবাসী", আশ্বিন, ১৩৩২, পৃ. ৮৯১। 
যোগেন্দ্ৰনাথ বিদ্যাভূষণ : কাঁববর ‘মদনমোহন তর্কালঙ্কারের জীবনচারত ও তদ-- 
গ্রন্থসমালোচনা (কলকাতা, সম্বৎ ১৯২৮), প্‌. ৩১-৩২। A 
শিবনাথ rat : আত্মচরিত, তৃতীয় সংস্করণ, পৃ. ১২০-২১। 

aa সেন : বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, দ্বিতীয় খণ্ড, AGT সংস্করণ, 
প্‌. 38-36! 

শ্রীসকুমার সেন : বিদ্যাসাগরের Senat ইতিহাস’, 'সাহিত্য-পারষৎ-পান্রিকা', ৬৭ 
qu^ ৩-৪ সংখ্যা, ১৩৬৭, পৃ. ১৬১। 

বাপিনাঁবহারী গুপ্ত : পুরাতন প্রসঙ্গ, প্রথম পর্যায় কেলকাতা, ১৩২০), পৃ. 
৫০-৫১। 

বাপিনাবহারী গৃপ্ত : পুরাতন প্রসঙ্গ, MAIRE, মাঘ, ১৩২০, পৃ. ৯০৯। 
চন্ডচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, প্‌. ১৮৬-৮৭। 

দেবকুমার বস সম্পাদিত : বিদ্যাসাগর রচনাবলী, প্রথম খণ্ড (কলকাতা, ১৯৬৬), 


ভূমিকা, পৃ. Oc! 
বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ১৮০। 
কনেল মাহমচন্দ্র ঠাকুর : ত্রিপুরায় বঙ্গভাষা, Ww, আঁম্বন, ১৩৩৪ frena, 


পৃ. 3301 


চব্বিশ 


‘সাধনা’, অগ্রহায়ণ, ১২৯৮, পৃ. ৯২। 
শরীপ্রমথনাথ বিশা সম্পাদিত : বিদ্যাসাগর-রচনাসম্ভার (কলকাতা, ১৯৫৭), পৃ. ১ 
রবীন্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচাঁরত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), পৃ. ৮৩-৮৪। 
রাজনারায়ণ বস; : বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক বস্তৃতা (কলকাতা, ১৮৭৮), 
প্‌ ২৫২৬। 

ন্দ্ৰ বিশ্বাস : অক্ষয়-চরিত (কলকাতা, ১২৯৪), পৃ. ২১। 
নকুড়চন্দ্ৰ বিশ্বাস : অক্ষয়-চারত কেলকাতা, ১২৯৪), প্‌ ২১-২৩। 
প্রিয়নাথ aI ; মহার্ দেবেন্দ্রনাথের পত্রাবলী কেলকাতা, ১৯০৯), পণ >! 


বিদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), প্‌ URI, 


wegen বিদ্যার : Men I have Seen (Calcutta, 1919), pp. 


Sivanath Sastri: 
29-31. 


৭০২ করুণাসাগর বিদ্যাসাগর 


SOl রামগোপাল সান্যাল : কৃফদাস পালের জীবনশ (কলকাতা, ১৮৯০), পৃ. ২৭-৩০। 
331 MEENA বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর-প্রসত্গ (কলকাতা, ১৩৩৮), ভূমিকা, পৃ. ৪ । 
331 মনোমোহন গণ্গোপাধ্যায় : Seats, প্রথম ভাগ (কলকাতা, ১৩৩৪), পৃ. 33! 
১৩ ৷ বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. 5১১৯ ৷ 

38! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : নিচ্কৃতিলাভপ্রয়াস (কলকাতা, ১২৯৫), পৃ. SRI 
SGI মনোমোহন গণ্যোপাধ্যার : শ্রতি-স্মৃতি, প্রথম ভাগ (কলকাতা, ১৩৩৪), M. 


৪ a 
১৬ ৷ মনোমোহন গণ্োপাধ্যায় : শ্রত-স্মৃতি, প্রথম ভাগ (কলকাতা, ১৩৩৪), 7f. 


341 হরিশ্চন্দ্র কবিরত্ন : সেকালের সংস্কৃত কলেজ, প্রবাসী", আশ্বিন, ১৩৩ ২, পৃ ৮৯৬ । 


১৮। হৰিশ্চন্দ্ৰ কবিরয্ন : গিরিশচন্দ্র iene জশবনচরিত (কলকাতা, ১৯০৯), M 
৩৭-৩৮ I 


$51 হরিশ্চন্দ্র কবিরত্ন : ্গারশচন্দু বিদ্যারস্লের জনবনচারিত (কলকাতা, ১৯০৯), পু. 
৪৮-৫০। , 

২০। হরিশ্চন্দ্র কাবরত্ন : গিরিশচন্দ্র বিদ্যারয্লের জশবনচাঁরত (কলকাতা, ১৯০৯), পৃ. &&1 

ASI চ'ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, d সংস্করণ, পূ. ১৮৯-৯০। 


২২। চণ্ডচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, as সংদ্করণ, পৃ. ১৯০। 


S! Ay : ্রীত্রীরামকৃষকথামৃত, দ্বিতীয় ভাগ কেলকাতা, 
Ol শিবনাথ শাস্ত্রী : প্রবন্ধাবালি। প্রথম খণ্ড। (কলকাতা, ১৯০৪), পচে VI 
8! ay; ্ীত্রীরামকৃফকথামৃত, পঞ্চম ভাগ (কলকাতা, ১৩৬১) 


E , প্রথম পৰ্যায় (কলকাতা, ১৩২০), oF 
১৯। বাপিনবিহারী গাপ্ত : পুরাতন দ্বিতীয় 
প্‌ ১৯৮-১১! i EL TIME, o পরা কেলকাতা, ১৩৩০), 


১৬। চণ্ডাঁচরণ বন্দ্যোপধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৫৩৪। 
১৭। রমেশচন্দ্র দত্ত : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 'নব্যভারত', ভাদ্র, ১২৯৮, পূ. ২৪৭। 


শৰক, প্ৰসঙ্গ, প্রথম পর্যায় (কলকাতা, ১৩২০), পু 


$5! 


301 
ET 
RR! 
২৩। 


asl 
EI 
aul 


২৭। 
aul 
35! 
৩০। 
৩১। 
৩২। 
৩৩। 


og! 
৩৫। 
oul 
941 
ov! 
o5! 


gol 
৪১। 
83! 
sol 
ssl 
sel 


sul 
8a! 
sul 
৪৯1 
«o! 
৫১। 
৫২ । 
eo! 
«sl 


করুণাসাগর বিদ্যাসাগর ৭০৩ 
বঙ্গীয়-সাহিত্য-পারষং : রামেন্দ্-রচনাবলী, দ্বিতীয় খণ্ড (কলকাতা, ১৩৫৬) 


প্‌. ১৯১। 
শাশিভূষণ বস : বিদ্যাসাগর-স্মৃতি, "RIA, শ্রাবণ, ১৩৪৩, পৃ. ৫৪৯ ৷ 
ক্ষুদিরাম বসু : বিদ্যাসাগর-স্মৃতি, AGRA, আষাঢ়, ১৩৩৬, পৃ. ২৯৫ ৷ 
বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৩১০-১১। 
ক্ষিত'শপ্রসাদ চট্টোপাধ্যায় : বিদ্যাসাগর প্রসঙ্গ, 'নবোদয়', SUPR ত 
প্রথম বর্ষ (১৩৬২), পৃ. ৭৭-৭৮। ৮৬% 
Sivanath Sastri: Men I have seen (Calcutta, 1919), pp. 27-29, 
বিহারণলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. sont” 
শিবনাথ Pal : WEA, লাহড়ী ও তংকালীন বঙ্গসমাজ, তৃতীয় সংস্করণ, 
প্‌. $34! 
শাশিভৃষণ বস: : বিদ্যাসাগর-স্মৃতি, 'প্রবাসী' শ্রাবণ, ১৩৪৩, প্‌. ৫৪৮। s 
চণ্ডাীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৪৬৯-৭০। 
মণিলাল সিংহ রায় : স্মৃতি-পৃজা (কলকাতা, ১৯৫০), পৃ. ৮-১০। 
গ্ৰীম : শ্রীত্রীরামকৃষ্ণকথামৃত, তৃতীয় ভাগ (কলকাতা, ১৩৬০) পৃ. ১-২৪। 
শম্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন : বিদ্যাসাগর-জ্রীবনচারত (কলকাতা, ১৮৯১), পৃ. 681 
চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৩৯২। 
প্রিয়দর্শন হালদার : বিদ্যাসাগর জননী ভগবত দেবী, দ্বিতীয় সংস্করণ, পৃ. 
১৪১-৪৩। 
চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৩৯৮-৯৯। 
রবীন্দ্রনাথ ঠাকুর : ধবদ্যাসাগরচরিত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), পৃ. ২১-২২। 
শম্ভচন্দ্র বিদ্যারত্ন : বদ্যাসাগর-জীবনচারত (কলকাতা, ১৮৯১), পৃ. ১৯৭। 
রবীন্দ্রনাথ ঠাকুর : বিদ্যাসাগরচরিত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), প্‌. 30! 
ণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, HS সংস্করণ, পৃ. ৩৯৫-৯৬। 

জননী ভগবতী দেবী, দ্বিতীয় সংস্করণ, পৃ, 


5*9 15d 
গ্রিয়দর্শন হালদার : বিদ্যাসাগর 
১৭৫-৭৬। 

Pama mem : আত্মচারত, তৃতীয় সংস্করণ, পৃ. 395-81! 
pro^ ps বন্দ্যোপাধ্যায় : মা ও ছেলে, প্রথম ভাগ, দ্বিতীয় সংস্করণ, পৃ. ৭৫-৭৬। 
বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ২৯১। 

রবীন্দ্রনাথ ঠাকুর : িদ্যাসাগরচরিত (কলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), পৃ. Vl 
হালদার : বিদ্যাসাগর জননী ভগবত দেবী, দ্বিতীয় সংস্করণ, পৃ. ১৫১। 


প্রিয়দর্শন 

প্রিয়দর্শন হালদার : বিদ্যাসাগর জননী ভগবতা দেবী, দ্বিতীয় সংস্করণ, পৃ 
১১২-১৯৩। 

চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পূ. ৩৯৪-৯৫। 
বিহারগ্লাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ৪৬২। 

বিহারশলাল সরকার : বিদ্যাসাগর, তৃতীয় সংস্করণ, পৃ. ২৩৮-৩৯। 


প্রিয়দর্শন হালদার : ধিদ্যাসগর জননী ভগবতা দেব, দ্বিতীয় সংস্করণ, প্‌. ১৩৭ | 
রবণন্্রনাথ ঠাকুর : {বদ্যাসাগরচারত (কলকাতা, ১৩ WAT ১৩৬৫), প্‌. ২২-২৩। 
প্ৰিয়দৰ্শন হালদার : বিদ্যাসাগর জননী ভগবতা দেবা, দ্বিতীয় সংস্করণ, প্‌ ১৪১। 
চন্ডীচরণ বন্দ্যোপাধ্যায়: বিদ্যাসাগর, TS সংস্করণ, পৃ. ৪৩৭। 

শম্ভুচন্দ্র Omm : বিদ্াসাগর-জণ্বনচারত (কলকাতা, ১৮৯১), পৃ. ২২৩। 
চণ্ডণচরণ বন্দোপাধ্যায় : বিদ্যাসাগর, ষষ্ঠ সংস্করণ, পৃ. ৪৩৭-৩৮। 


৭98 করদণাসাগর বিদ্যাসাগর 


GGL বিহারীলাল সরকার : বিদ্যাসাগর, vez সংস্করণ, পু. ২৩৭-৩৮। 

Gel চণ্ডাঁচরণ বন্দ্যোপাধ্যায় : মা ও ছেলে, প্রথম ভগ, দ্বিতশয় সংস্করণ, পৃ. 441 

৫৭ ৷ "revu বিদ্যার : বিদ্যাসাগর-জশীবনচরিত কেলকাতা, ১৮৯১), পৃ. ২২২-২৩। 

Gel চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় : বিদ্যাসাগর, sex সংস্করণ, পৃ. ৪৪২-৪৩ । 

৫৯ ৷ AEN চট্টোপাধ্যায় : "eme: তক্কবাগাশের জাবনচন্মিত ও কবিতাবলণ, তৃতায় 
সংস্করণ, পৃ. ১১৪ । 


৬০। শম্ভুচন্দ্ৰ বিদ্যারত্ন : বিদ্যানাগর-জাবনচাঁরিত (কলকাতা 


করণ, প্‌, ৫২৮। 
SRL মণিলাল পিংহ রায় : স্মতি-পজো (কলকাতা, ১৯৫০), 


x তা, ১৯৫০), প্‌. ১০-১১। 
* 8! মাঁণলাল X : EAST (কলকাতা, ১৯৫০), পৃ. Su 


x তৃতীয় খণ্ড, পণ্টম সংস্করণ, পৃ. &&। 
vst বামাবোধিনা কার্যালয় কর্তৃক প্ৰকাশিত : স্বগাঁয়ি মহাত্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 
বিয়োগে শোকেচ্ছবাস কেলকাতা, ১৮৯১), পৃ. ১-৪। 
৭০। রবীন্দ্রনাথ : : 


কেলকাতা, ১৩ শ্রাবণ ১৩৬৫), পৃ. est 


পরিশিষ্ট 


৯ 


- . বিদ্যাসাগর, ১৮৪৭ জালের ৩-মে, পদত্যাগের কারণ সংস্কৃত কলেজের সেক্রেটার 
রসময় দত্তকে একখানা চিঠিতে সাঁবস্তারে জানিয়েছেন: 


“To 

Baboo Russomoy Dutt, 

Secretary to the Sanscrit College. 
Sir, 

Agreeably to your instructions dated 21 April, I now beg to submit 
my reasons for tendering the resignation of my appointment. 

I studied the Sanscrit Language and Literature in the Government 
Sanscrit College and there imbibed my respect and zeal for these subjects. 
Impelled by these feelings and without any other strong motive, I applied 
for this appointment. I had hopes that I might be enabled to remove the 
impediments which I knew existed to the pursuit of effectual study and 
that I might be instrumental in introducing new and efficient methods but 
finding my hopes of being useful frustrated and that there were circum- 
stances of disgrace superadded I thought it high time to resign. I now 
proceed to state in detail the principal reasons for this step. 

I was well aware of the causes which had construed to render the 
scholarship examination of 1845 so unsatisfactory and on my appointment 
in April 1846, I found all these causes existing in full vigour. There 
was no rule or method for securing the course of reading necessary for 
the Junior Scholarships. One of the subjects is Grammar but the students 
of the Cavya and Alankara classes (in the Junior Department) were 
almost without exception utterly unfit to stand the most superficial Exa- 
mination on that subject. Again, Arithmetic is another of the subject: 
but the scheme then existing did not admit any of the Junior Depart- 
ment to the Jyotish class, of course they failed in Arithmetic. The 
students of the Senior Department only were directed to study Jyotish ; 
this branch formed no part of their examination. Consequently with 

' yery few exceptions they paid no attention to this study. The badness 
of such an arrangement is self-evident. Again for Junior scholarship, 
it is necessary to make translations from Sanscrit into Vernacular and 
vice versa. But there were no proper arrangements for that constant 
and regular practice in these branches which is so absolutely requisite 
and Books fitted for the purpose were also entirely wanting. Again 
Cavya is another subject, but the late Professor, about for two years 
previously to his death which occurred in May 1846, was quite unable 
from bodily infirmity to do justice to his class. He used to instruct three 
or four of his senior scholars and leave to them the duty of instructing 
the rest and the person whom he occasionally gave as a substitute 
(Surbanando Nyayabagish) sometimes for long periods was very deficient 
in the necessary qualifications. When I joined, the class was devided 


৪৫ 


৭০৬ করুণাসাগর বিদ্যাসাগর 


A ৰি ডু " এ 
into 10 sections reading different lessons and such had been the tate 
of things for a considerable period. These irregularities were no doubt 


th use why the scholarship examination of the Junior class for 1845 
e cai 
Was so unsatisfactory. 


deficient 
these points, 
instructions given 
cessity of a com- 
first joining my 
annual examina- 
5€ points alone which 


In short, from the above and other Similar reasons the 
fell for short of the objects Proposed. T 

Dlete revision of the system Struck me 
appointment, but as it only wanted five 
tion I determined then to confine 
Were most immediately concerned, 
give to the Senior Department 


ree to remove 
€ next examination, 
thing and with 


ad Previously existed. In addition to 
|] wo months Previous to the examination y Put a stop by autho 
rity to all new lessons and caused all the Students of i 
to employ hemselyes Solely in re i 


VO months the 
two text books of 


examina- 
n ) at the same time 
ons, Arithmetic d rammar. The 


Sources and lent to € student. all forts 1 y, ৰু ej other 
ported by the able and zealous Professors of these two classes a 3 pon 
confident that the next examination Would show a marked 7১ ৫70 I felt 
in the Junior Department, In the 03101 


d 


করুণাসাগর বিদ্যাসগর aon 


tion and translation. Thus from the day of my appointment I devoted 
all my energies to the object producing a marked improvement by th 
next examination and I had hoped that if such should prove to be ae 
result that 1 should be thought deserving of approbation by my superi 
Bet S : ^ y y periors. 
The Examination proved satisíactory and the Examiner reported favour. 
ably and I naturally looked for the praise, I thought I had জান 
but from your letter No. 239 dated 4th January 1847 to the address of 
the Secretary ol the Council of Education forwarding the Draft of your 
General Report, it is clear that you were not satisfied with the degree of 
commendation bestowed by the Examiner and in fact you considered 
his laudatory remarks on the progress of the students as altogether un- 
founded. My just hopes of commendation were thus at once quashed; 
but I can boldly aflirm and I appeal to all the professors and students 
that the means and efforts which I employed in the four or five months 
which preceded the Examination of 1846 and the zeal and diligence 
with which these were seconded by the other parties concerned have 
never been equalled since the scholarships were first instituted and this 
I will also venture to assert that if the former system had not under- 
gone such serious alterations the Examination of 1846 would certainly 
have proved worse than that of 1845. ৰ 
I cannot expect to meet your approval of my conduct from your 
personal observation as your other heavy duties seldom allow of your 
visiting the College. I can therefore look only to the report of the Exa- 
has been also cut off by the bad spirit in which 
you have received the fabourable sentiments of that officer. It cannot 
however be denied that the method of instruction has in the course of 
the last year been greatly changed for the better and that I have spared 
no exertions on my part in effecting this object. Every Pundit and 


student can bear testimony to these points. It must be inferred that 


the state of the college as to instruction before my arrival and the changes 
introduced by me must both have been hidden from your knowledge. 


T would submit if a person receiving such a retum for his disinterested 
exertions had not just cause to be dissatisfied and if he can be expected 
again to take so much trouble upon himself. 

I now advert to a second subject in which my well meant endeavours 
have been similarly rewarded with disappointment. On my joining the 
college when I made provision for meeting the most pressing necessity 
of preparing the students for appearing with credit at the approach- 
herished designs of a more lasting character. I 
istent rearrangement of the whole system 
ermanent activity the 


miner but this resource 


ing examination, Ic 
knew that a thorough and cons 
of study was necessary to develop and keep in p 
resources of the Institution. Accordingly during the months of April, 
May and June, I watched and revolved in my mind the working of the 
whole system and when I was obliged by sickness to £0 home on leave 
for 3 weeks in July I to commit my ideas 
and conclusions to wri 
Pundits on the subject 
Tt was also approved 
transmit it to you for 
encouraged I put the P 


ting. On my return I consu 
and obtained their entire approval of my Plan. 
of by Major Marshall who recommended me to 
submission to the Council of Education. Thus 


lan in an official form into your hands requesting 


৭০৮ করদ্ণাসাগর বিদ্যাসাগর 


to bring the matter at once before the authorities so that Eo 
কি E acation then commencing from Doorga Poojah the m 
oes : ds into consideration and the new schem 
by the Council might be adopted when the 
read the whole and observed there was no n 


e if approved of 
College re-opened. You 
ecessity to submit it to the 
^v arrangements. After the 


consulting the Council and that 

you would apply for their sanction to thi ar as it regar- 
ion was to be 
the whole Plan to which 

you replied that it was no use i any subjects for ET 
tion as they would not be attended to, not even read,—the memleers 
ment and it would therc- 
Separate portions, After all this 


as one dated 16th October 
e Grammar Classes and 
you omitted all mention of 3 ch 
form a Prominent feature of th 
of the classes must be 


ha voluminous docu 


unworthy of conside. 


: i f teaching Eng- 
* any rate it is highly Unsatisfactory to find my endea- 

VOurs and labours frustrated without any d 

merits, 


0017 3 Scholarship examina- 

ৰ uncil to a Dt the su est i 
me which have heen so often alluded to, this d d A পি পণ 
of the Sanscrit College for 1845-46 at Page 6 you লা T ep 
referred to by Major Marshal 


: he report 
l was Prepared by direction o i 
from data furnished by the Secretary to the Col] 


—' == 


— বজ 


— < সাজ না 


"c 


| 


করুণাসাগর বিদ্যাসাগর aos 


remember was your instruction to devise a plan for reducing the number 
of sections in each class and introducing Gone and Abidhan into the 
Grammar Classes. As to my ‘chief recommendations’ having been ‘sub 
mitted to and approved of by the Council’ that is briefly answered x 
referring to what has been shown before, namely that out of the লি si 
ous subjects referred to in my long report only part of one has b i 
thought by you worthy to be laid before superior authority. - 

From the length to which this paper has extended I must bring to 
a close, but I shall always be ready to meet any proper enquiry into the 
subjects mentioned. I think I have brought forward sufficient to show that 
my labours have not met and are not likely to meet with due appreciation 
and this is the ground of my resignation. 

I studied 12 years and 5 months in the Sanscrit College with some 
distinction. I was the next 5 years Head Pundit of the College of Fort 
William during which period my time was also wholly devoted to Sanscrit 
studies and my assistance was every year required by Major Marshall 
for preparing questions for the Sanscrit College Scholarship Examinations 
and for Examining the Replies given in In giving up that appoint- 
ment for my present one, I was elevated by the hope that I was enter- 
ing on a sphere where my acquirements in Sanscrit Literature added to 
my long experience in the affairs of the Sanscrit College would prove of 
great benefit but as I have already stated I consider my expectation have 
been frustrated. ৷ 

One point affecting the credit and comfort of the College I had 
I allude to the privilege assumed by the Principal of 
(he Hindu College to take occasionally a portion of the stools and desks 
of the Sanscrit College for the accommodation of his own students at 
particular Examination for 3 or 4 days together. Some of our students 
are obliged to sit on the ground and it must be remembered the rooms are 


not matted. This irregularity has been frequently reported to you and 
although you have frequently promised to take efficient steps for putting 
a stop to such unjus not appear to have taken 


t interference yet you do 
any such steps eit f such conduct or because 


her because you approve o 
you are not impressed with the inconvenience and unseemliness of our 
half of a class sitting on the bare ground whilst the 


other half sit on 
stools. Such a disregard of the comfort of the students and of the 
rights of the institution is to 


me highly distasteful. 
I have thus stated some of the principal reasons for tendering my 
resignation. The assigning of such rea 


sons in detail did not appear to 
me to be at all necessary; but in compliance with your especial request 
I have frankly submitted them. 


I trust therefore that allowances 
sions which may carry an appearance 


almost omitted. 


will kindly be made for any expres- 
of undue freedom. 


I have the honor to be 


Sir 
Sanscrit College, Your most obedient servant 
8rd May 1847. Tswar Chandra Sharma. 
Assistant Secy. Sanscrit College." 


Vir Ponta, amd 
* Files For Letters Received (1844-47), Sanskrit College. 


৭১০ করুণাসাগর বিদ্যাসাগর 


২ 


£ c Crge 
১৮৫০ সালের ১৬-ডিসেম্বর কাউন্সিল অফ এডুকেশনের সেক্রেটারিকে লেখা বিদ্যা 
সাগরের একখানা চিঠি এবং তৎসহ প্রোরত ঢাসাগরের বিখ্যাত রিপোর্ট উদ্ধার কার : 


“To E. J. MOUAT, Eso, M.D., 
Secretary to the Council of Education. 
SIR, 


I have the honour to submit, for the information 


of the Council of 
Education, a report on the Sanscrit Colle; 


ge, drawn up agreeably to 
3538, dated the 5th instant. 


me from such a step. I am now, however, happy to have an oppor- 
tunity of carrying out my wishes, as a matter 
of the council. 


I have, ete., 
SANSCRIT COLLEGE, ISVAR CHANDRA SHURMA, 
The 16th December 1850. Professor of Sahitya in the 
Sanscrit College, 


partment. Under 
Consists of five classes, 


patha, Amarakosh 


the same 
ass a few books of 
^. Four years is the 
five years are 

grades. For want 


ms to have had 
5 his object, he has, conseq r 
The Sanscrit is in itself a ve di IS Work e 
with a difficult grammar "id ‘ficult language, and 


to begin it tudy 
টিন its stu 
plan. Experience shews what Y Opinion, not to be a Well chosen 


at difficulties One hag Surmount when 


Xtreme difficulty of th Gen to study 


um of grammar, The author 
Having had this 


ents of the A 
5 years pass in the study of grammar alon sor they read. Thus 


that one should be studying a language 
stand a bit of it, Moreover, the Mugdh 


i , all its voluminous 
commentaries, which last, however, are 


not read in the college, is an 


xtremely | difficult. à 


করুণাসাগর বিদ্যাসাগর ৭১১ 


imperfect grammar. So, under the present system, the first 5 years of 
a student of the Sanscrit College, is almost lost to useless purposes. After 
all his toil and trouble, his acquirements in grammar are very imperfect 
Again, Dhátupátha, another of the works studied in this department, is 
a collection of Sanscrit roots in verse. Amarakosha, the third work of 
study, is a dictionary also in verse. These two works when mastered, I 
admit, are of some assistance to the study of literary works. But the 
advantage gained is not at all commensurate to the time and labour 
required to get them by heart. Besides, almost all the standard Sanscrit 
poetical works, which is the main part of Sanscrit literature, being accom- 
ied by excellent. commentaries by Mallinátha, supersede altogether 


par 
the use of the study of the abovenamed two works, Dhátupátha and 
Amarakosha. I beg leave to say that this commentator is not like his 


brethren who ‘blanch the obscure places and discourse upon the plain’. 
Under the above considerations, I do not think it a good plan to spend 
the first 5 years of studying in the Sanscrit College in reading Mugdha- 
bodha, Dhatupatha and Amarakosha. Bhatti Kavya, the fourth and last 
work of study in this department, is a poem, the theme of which is Rama 
and his adventures. This work was purposely written to exemplify the 
rules of grammar. It is not altogether ill-adapted for the grammar 


department. 
After all these considerations, 
remodelled system of study for the 


council be pleased to adopt the suggestio 
opinion, that in 4 years, the time prescribed now for grammar study, the 


students shall have a thorough. knowledge of grammar, and tolerable 
proficiency in literature besides, and they will not experience that diff- 
culty in the Sahitya class which they do now, being made all at once, 
just after finishing an imperfect grammar, to begin with the standard 
works, without having had an insight into the language. 

The system I would propose is this: The boys instead of begin- 
ning the grammar at once in the Sanscrit language, should learn some 
of the most fundamental rules dressed in the easiest Bengali; then they 
should go on with two or three Sanscrit /Readers—to be compiled. These 
‘Readers’ should consist of easy selections from the Hitopcedesha, Pancha- 
tantra, Ramayana, Mahabharata and from other works suited for the pur- 
pose. This will take the students some two years. After this they 
should begin with Siddhanta Kaumudi, Bhattoji Dikhshita, the study of. 
which they should continue to the highest class of the grammar depart- 
ment. OF all the Sanscrit grammars this is decidedly the best and the 
highest authority on the subject. It is at once complete and simple. 
Along with Siddhanta Kaumudi the students should also study Raghu 
Vansha and selections from Bhatti Kavya, Dasakumara Charita, &c., &c. 
I beg leave also to propose that instead of five classes there should be 
four, and the fifth be considered as a section of the fourth, both studying 
the same books. and the promotions from both the classes being to the 
third. By this arrangement a year will be conveniently saved, and the 
period for the grammar department instead of being five shall be four 
years. 

9, Sa 


I beg leave to proposé the. following 
grammar department. Should the 
n, I do think, in my humble 


hitya or General Literature.—The students coming from the 


৭১২ করদণাসাগর বিদ্যাসাগর 


grammar department have to study in this class for 2 years. Whilst 
here, they read the following works :— 


(1) Raghu Vansha. (7) Shakuntala. 

(2) Kumar Sambhava. (8) Vikramoriashi. 

(3) Meghaduta. (9) Ratnavali, 

(4) Kiratarjuniya. (10) Mudrarakshosa, 

(5) Shishupalabadha. (11) Uttara Charita. 

(6) Naisadha Charita. 12) Dasakumara Charita. 


( 
(13) Kadambari, 


They also practise translation from Bengali into Sanscrit and vice 
versa, and attend the mathematica] class. 

The first 6 of the 18 books above mentioned are the standard poeti- 
cal works; the seventh, eighth, ninth, tenth and eleventh are dramas; 


the ast two are prose compositions, Raghu Vansha is an historical poem 
in. 19 books. Its theme is th 


i € adventures of Rama, those of his four 
immediate ancestors, and 


adventures of his descendants down to 
Agnirarna. Kumar Sambhava, fı would appear to be a 


rom the nam i 
Poem all celebrating the birth of Kartikeya r3 


ariage with Shiva, নর 

> Having excited the wrath 
১ the god of wealth was Comed, by the curse of 
ion, away from his 


; nd, for the full ] The 
ov á ength of one year. 

3 টি "4 his distressed condition addresses a cloud, to bear TA message 
Vikramorvashi {te capital of Kuvera, 


The Shakuntala ^ 
its subject the story O 
d Kanwa, and Dushmanta, 
Pururava, a king, and 
sa. By Toductions, They are 
great genius. Shishupalabadha >: prior ears the stamp of his 
epic poems, th ঠা iya, and Nai arita are 
in 17 books, the mid Magha ™ 20 books, and জা hee 
Pala by the hand of Kris se harsha in 22 books, The death or Shishu- 
The Kiratariun; ins +. 25 COUsin, is e th > m. 
in the disguise of na the tapasya cf Arjuna pee e d Tnm 
দিলা arbaria, Y : MICE, 
b oni PUES fri বু, ৬ Dani : sd E 
ary pr J Nalar, ; eased wit is 
f : aja f à 

Naisadha Charita, The first-mentioneq Bho s the subject tener UE 
butes of good epics, only now and then qj te. Possess all the at E 
Passages. The 7th, 8th, 9th, 10th and 11¢ are some very tediou 
though the finest sp 

books of Kiratarjun 


ecimens of Poetry, ang de Fa পাটা লা 
many pl 
Naisadha Charita from the beginni med. 


iya have in ov 8th, 9th and 10th 
bolical, Ttg style is neither eleg. 


nymph, 
by the immorta 


ery obscene passages- 
ne fo the end ig bombastic and hyper- 
ant nor chaste ; there are occasiona 


করুণাসাগর বিদ্যাসাগর ৭১৩ 


bursts, however, of fine passages. Uttara Charita, by Bhavabhuti, is a 
drama, embracing the latter part of the career of Rama. Ratnavali is 
also a drama. Dhavaka is its author. He was paid by Rajah Shriharsha 
to write this work along with another, and attribute its authorship to him. 
The story of Rajah Udayana and Ratnavali is the plot of this drama. 
These two works are excellent in every respect. Mudrarakshasa, by 
Vishakhadatta, may be called a political drama. In its contents we find 
that Chanakya, the Prime Minister of Chandragupta, the Sandracottus 
of the Greeks, is applying his diplomatie skill to consolidate the newly 
acquired empire of his master, by baflling all the efforts of Rakshasa, the 
royal Prime Minister of the subverted Nanda family, to subvert in turn 
the new dynasty. This also is a good piece of composition. Dasakumara 
Charita and Kadambari are in prose. In the first a certain number of 
friends are relating to each other the history of their travels. The style 
is pure and chaste. There are, however, some objectionable passages. 
Dandi is its author. Kadambari is a novel, or rather an epic poem in 
prose. It is in 2 parts. The first part is a masterpiece of Sanscrit compo- 
sition. The author, Vanabhatta, did not live to complete his admirable 
work. His son wrote the second part. The production of the son is far 
inferior to that of the father. 

Having laid all this before the Council, I beg leave to state there is 
not much alteration required in the purely literary studies of this class. 
With regard to mathematical studies I will speak hereafter, when I report 
on the: Jyotisha class. The change I would propose is this: Raghu 
Vansha, as I have proposed in my report of the grammar department, 
should be transferred to the first grammar class, and the Dashakumara 
Charita, instead of being read entire here, be studied in selections in one 
of the grammar classes, and that Shishupalabadha, Kiratarjuniya, and 
Naisadha Charita, having many objectionable passages, as stated before, 
instead of being read entire, be studied in selections. The first part only 
of Kadambari should be read. All the other works should be read entire. 
In addition to this I beg leave to propose that two other works, Vira 
Charita and Santishataka, be studied in this class. The former is the first 
part of that drama of which Uttara Charita is the second, being in no 
way inferior to it. The Santishataka is an excellent didactic poem. The 
students should practise translating as before. They should also write 
essays in Sanscrit and Bengali. 

8. Alankara or Rhetoric Class.—After Sahitya the students come to 
this class and continue in it for two years. They read in this class the 


following works on rhetoric: — 
(1) Sahitya Darpana. 
(2) Kavya Prakasha. 


(3) Kavya Darshan. 
(4) Rasagangadhara. 


which from want of time they 
Besides this, they have for their 
They also attend the mathemati- 


They also read those poetical works 
cannot go on with in the Sahitya class. 
exercise, translations and compositions. 


cal class. ate clase T bes ] 
1 „gard to this clas £ 
With regar d be Kavya Prakasha and Dasharupaka. Generally 
fer Kavya Prakasha and 


The text-books shoul : 
Sahitya Darpana is the work read; but I pre! 


eave to propose the following change. 


৭১৪ করদণাসাগর বিদ্যাসাগর 


Dasharupaka on the following grounds. Kavya Prakasha is a much "- 
Profound work than Sahitya Darpana, ond is acknowledged to be the 
highest authority on the subject. The best commentators, such রঃ 
Mallinatha, quote this work for their authority, The Sahitya Darpana 
only dilates in very diffuse style what the Kavya Prakasha contains in 
essence. Kavya Prakasha, however, Speaks nothing of dramatical compo- 


sitions. Dasharupaka treats of that portion of rhetoric, Besides this is 


Kavya Prakasha and Dasha- 
ana. So the formal 


te of time, The purely 
Zarding the studies of the 

» Will not require to be 
Studied as class books in this (rhetoric) class, 


The hours that will thus 
be saved from the immediate Objects of the c] 


255 should be devoted to 
Works, of wh 


literary Works, should my suggestions re 


ich I will make mention 
afterwards, 


me 
Zebra by the 


l ained in similar Engli h books. From 
a curious taste they haye been rendered needlessly dificult sg rules 


two books, The 


After studying 
jaganita with great 
ul 


Popular treatise on Astronomy, such 


e read in the mathematical 
ance in Bengali will a been Studied in English; but their appear- 


3 ae ernacular schools. 
e RD 
nd the lectures of বল of the Smriti 


udy of p i 
useful and entertaining subjects, he ; থা) books 


troduce d i » treating on 
Junior department. The works should treat or x i Classes of the 
following ; — "Ch subjects as the 


For the Fourth Grammar Class, 
For the Third Grammar Class. Ru ents of pa 
Chambers’s Educational Course, Owledge, as in 
For the Second Grammar Class. Moral [e 


করুণাসাগর 1বদ্যাসাগর ৭১৫ 

For the First Grammar Class.—Miscellaneous subjects, such as Art 
of Printing, Loadstone, Navigation, Earthquake, Pyramids, Chinese Wall, 
Honey Bee, etc. 

For the Sahitya Class.—Biography, as in Chambers, and miscel- 
laneous reading on useful and entertaining subjects, selected and transla- 
ted from Telemachus, Rasselas, Mahabharata, etc. 

For the Alankara Class.—Essays on Moral, political, and Literary 
Subjects, and a popular treatise on the Elements of Natural Philosophy. 

Should the Council be pleased to introduce these Bengali books, the 
students of the Sanscrit College will, with little difficulty, acquire great 
proficiency in Bengali, and, through the medium of that language, derive 
useful information, and thereby have their views expanded before they 
commence their English studies. 

Of the abovementioned Bengali works, the biography is already 
published; rudiments of knowledge and moral class book are in the press, 
and almost all the other works are in the course of preparation. The 
adoption of these books will entail on the council no expense whatso- 
ever. 
I beg also to state that the preparation and the publication of the 
rudiments of Sanscrit grammar in Bengali and that of Sanscrit selec- 
tions shall need no pecuniary assistance of the council. 

The preparation of the works for the Mathematical class, namely, 
Arithmetic, Algebra, Geometry and a popular treatise on Astronomy, 
suitable for the use of the Sanscrit Collegé, will need the patronage of 
the council of Education when the state of the education funds will 
admit of this being afforded. 

5. Smriti or Law Class.—After the Alankara the students come to 
this class, and continue in it for three years. The works read are— 

(1) Manusanhita. (4) Dayabhaga. 
. (5) Dattaka Mimansa. 


(2) Mitakshara, 2nd Section. 
(3) Vivada Chintamani. * (6) Dattaka Chandrika. 
(7) Ashtavinshati Tattwas. 


The institute of Manu is the highest authority on the subject of 
It treats of social, moral, political, religious and economi- 
cal Jaws. It is in a manner an index of Hindu society in ancient times. 
Mitakshara, by Vijnaneshawara, is a commentary on Yajnavalkya’s Code. 
The second section treats of civil and criminal laws, the former including 
the law of inleritance. Mitakshara is acknowledged to be the highest 
authority in the North-Western Provinces. Vivada Chintamani, by 
Vachaspati Mishra, is a compilation of civil and criminal laws. This 
is the authority in the Province of Bihar. Dayabhaga, by Jimuta- 
a treatise on inheritance. This work is the authority in Bengal. 
Dattaka Mimansa and Dattaka Chandrika are treatises on the adoption 
of children and their civil rights. The Mimansa is the authority in the 
North-Western Provinces and the Chandrika in Bengal The Ashta- 


vinshati Tattwas are by Raghunandana. With the exception of the Daya 
and Vyavahara Tattaws, the former on the law of inheritance, the latten 
on the court procedure, the other 26 Tattwas are treatises on the forms 
of the religious ceremonies. 


Hindu Law. 


work 
vahana, is 


sts, they are not at all fitted for an ada 
be allowed to keep their ge 
Thei study makes one conversant with the Hindu Jaw of every p. 
eir 
f India. 
6. Nyaya Class.—The Nyaya Syste: 
ic and Metaphysics, and occas subj nt 
নি, Optics, Mechanics, etc. The same description সন 
7 ystems, excepting Mimansa and yin 
abstract contemplation of এ 
deity respectively, The years of Study in this Class are four, the works 
Studied are the following... 
(1) Bhasaparichchheda. 
(2) Siddhanta Muktayalj, 
(3) Nyayasuttras 
(4) Kusumanjali, 


m of philosophy Principally treats 
ionally touches upon subjects relat- 


(9) Khandana, 
(10) Tattwa Vireka, 


Bhasaparichchheda, by Vishwanatha Panch 
treatise on al] the de artm 


4 চি E anana, iş an Mer 
ents o “ya. Siddhant, ali is 

“commentary on Parichchheq e author 7 Nyaya 
utras ae: Outama, the founder of this Schoo] of philosophy. 
Kusumanjali treats of ¢ € existence of the deity an that of a future state. 
The line of egumentation 9n the whole is similar to what is to be 
sand a em European Works on the Same subject. The author is 
Udayanac arya. numana Chinta is a work of the modern school 
of Nyaya Philosophy, on deduction, p ¢ Eeshopadhy, His reason- 
ing is টি to that Of the Schoolmen € mid গন gi f Europe. 

i শর 75 What Bacon Would call a “cobweb of laaman, " Inthe 
ae E ia; a ৰু *surmountable ifficulties are to he met with. Aru- 
ditus a à modem writ 4 5 4 aghunath romani, He is the 
Prakashika, p i 


4 of ilosophy, Shabdashakti- 
y Dharmaraja, isa g on venie t imo . of Words, Paribhasa, 
Kaumudi, by Vachaspatj Mishra ও © Vedantie Octrines, Tattwa 
the Sankhya System o handana jg hensive treatise i. 
Object of the author in this Work is to refute হা] the y Shriharsha, T 
of Dhilosophy, and to establish his avourite, 4 en existing syste = 
is of high repute. The author has h edantio, This wo 
abstruse style, and h 


: e sub 1 most 

as actually Made jt What ey ed] 4, ud mei- 

Physics, Tattwa Viveka, by Udayanacharya, aims at refuting the 
Bouddha Or atheistical doctrine Droving the 


necessi Of a maker of 
© universe, The k ork has the o Vie 
abstruse and diffuse, 


POsite faults of being 


করদণাসাথর বিদ্যাসাগর ৭১৭ 


After the above observations, I beg leave to suggest that this clas 
instead of being called the Nyaya or Logic class, be called the ৫০ 
or Philosophy Class, and that the study of Anumana Chintamani and 
Didhiti, Khandana and Tattwa Viveka be discontinued, and in their place 
be studied the following works on the other systems of philosophy. 
excluding the Mimansa or rule of religious ceremonies: — ৰ 

(1) Sankhyapravachana. 
(2) Patanjala Sutra. 

(3) Panchadashi. 

(4) Sarvadarsana Sangraha. 


The period of study in the Sanscrit College is 15 years. One is ex- 

pected to have a perfect knowledge of Sanscrit learning in so long a 
period. But no one may be considered to have such knowledge who is 
not familiar with all the systems of philosophy prevalent in India. True 
it is that the most part of the Hindu systems of Philosophy do not tally 
vith the advanced ideas of modem times, yet it is undeniable that to a 
good Sanscrit scholar their knowledge is absolutely required. Should 
the Council be pleased to adopt the suggestions that I will submit in the 
succeeding part of my report regarding the English department, by the 
time that the students come to the Darshana or Philosophy class, their 
acquirements in English will enable them to study the modem 
Philosophy of Europe. Thus they shall have an ample oppor- 
tunity ‘of comparing the systems of Philosophy of their own, 
with the new Philosophy of the western world. Young men thus 
educated will be better able to expose the errors of ancient Hindu Philo- 
sophy than if they were to derive their knowledge of Philosophy simply 
from European sources. One of the principal reasons why I have ven- 
tured to suggest the study of all the prevalent systems of Philosophy in 
India, is that the student will clearly see that the propounders of diffe- 
rent systems have attacked each other, and. have pointed out each other's 
errors and fallacies. Thus he will be able to judge for himself. His 
knowledge of European Philosophy shall be to him an invaluable guide 
to the understanding of the merits of the different systems. 

7. English Department—The present mode in which this very use- 
ful department is conducted is very unsatisfactory. There is no rule as 
to what students are expected to study English, but it is entirely left 
to their own option. They commence the study when they please, 
leave it off at their own option, and commence again when it suits their 
purpose. Many students on being attached to the grammar classes, at 
their first admission, immediately commence English, but from the difi- 
culty of the first principles of both languages, the greater part being 
unable to carry on both at once, some after a short time neglect mer 
English and others the Sanscrit. It is the case with many to opa bos 
the English class just before the examinations. The very- samevstudents 

ginning of the next session. There 


again to be admitted at the be ৷ sessi. 
he circumstance which causes great confusion, er is er m 
English class is constituted of students of various Sanscrit i D 
for instance, the components of the third and fourth classes. The third 

: 4 of whom belong to the Smriti class, 1 to the 


class consists of 13 boys, 


Be Far বিদ্যাসাগর 


i ird Grammar class, and 4 to the 
সির ইজ ae consists of 33 boys, 2 of whom 
fourth Grammar cars ERU e EN CN Grammar 
belong to the AL d, 10 to the third, 6 to the fourth, and 2 to the fit th 
eee ES BNE the circumstance of students of various Sanscrit 
red ic attend the English class, it becomes altogether a diffi- 
gasy রি ৰ e regular attendance in the latter. Again, the study 
EON aan * à ir optional some portions only of each Sanscrit class are 
of n Pe English Hep tede Such students, particularly those 
PI F or classes, cannot go on with their Sanscrit studies with 
E s "nd attention which the non-English reading students can. 
sj sona ‘of the class being the same with all, the progress in 
ut th À 
হার্ট tie mure. pe p gea to be conducted in this irre- 

s Wa * t 2 ected io be productive of any satisfactory results. 
CN ld "s plum English department in this institution a simi- 
a "um arm of conducting it rendered it useless, which caused its 
টি TET ihe lis General Committee of Public Instruction. If better 
নি be not made, the present English department will also be- 
5 above considerations, I beg leave to Suggest the follow- 
ing জলি which I am persuaded, if steadily pursued will be pro- 
ductive of beneficial results. The arrangement I would Propose is as 
pd students eue be eg = 

i me proficiency in the San 
উন eee টি shall go on with the same English studies: 
the study of English instead of being optional be compulsory ; should 
‘there be any one very unwilling to be iaught in English, he be given 
to understand that he will not be allowed to commence English at any 
subsequent stage of his Sanscrit' study, as to create for him alone a 
“separate class is altogether out of the question, 

Under the proposed system of S i 
Sahitya class, it is assumed, will be well acquainted with the Sanscrit 
language. Therefore I beg leave to Propo: 
be commenced in the Alankara class. that case the students will 
be able to devote to the study of English nearly double the time they 
do now; and their. minds, having received 
to begin with such trite sul 


commence English till they 
scrit language: the pupils 


8. Fifth Grammar Class.—Another Very important circumstance I 
beg to bring to the notice of the council. The fifth Grammar Professor, 
Pundit Kasinath Tarkapanchanana, is not quite equal to discharge the 
duties of his class. He is an old Pundit and seems to be in his dotage, 
He is altogether unacquainted with: that 

required for so young a class as his, 


discipline which is absolutely 
Being an old man, he will not 
‘bear to be directed, as is usual with all 


Pundits of his age. 


করুণাসাগর বিদ্যাসাগর - ৭১৯ 


From all these circumstances his class is the most irregular of all. 
Theretore, 1 beg leave to propose that he be placed in charge of the 
library with his present salary, rupees 40 a month, and the present libra- 
rian, Pundit Girish Chundra Vidyaratna, a very distinguished ex-student 
of the institution, be appointed to the chair of the fifth Grammar Protes- 
sor with his present salary rupess 30 a month, to be raised to rupees 40 

" when à favourable opportunity ollers. A À 
9. Promotions —With regard to the promotion of boys from one 
class to another, the present practice of the College is to keep them in 
each class for the allotted number of years, and send them at the expira- 
s a of the time to the higher class, without any consideration as to the 

NA of their acquirements. A 

Under this arrangement it ১০ happens that a student, notwithstanding 
ay have finished his course in the class, is not allowed to join the 
Be ER ne if-he has not finished his allotted years, whilst another, let 
ca pr deficient soever in the studies of the class, is promoted to 
im i r class, simply if he has merely completed the prescribed time. 
the hig 6 ] beg leave to propose that promotions take place on the princi 
Therefore rit, not years: only with this limitation, that no one will be 
x ome remain in the college beyond the period prescribed by the 


allow bi p rules. I am persuaded that under this arrangement all stu- 
জা oe mediocrity will finish their collegiate course of study in less 
dents 


ime now prescribed. 
10 Discipline. —Ihe laxity of general discipline in the institution 
ৰ: js notorious. It is highly desirable that strict and steady 
should be paid to ensure regularity of attendance, to put a 
attention tudents constantly leaving their classes on trival preferences, 
g yent needless noise, talking and general confusion. There js 
nd to pre cause whatever why the discipline in this College should 
inherent fe that which obtains in any English institution. The 
b jum Seule only to be enacted and enforced. 
e methods 7 T] beg leave to observe, that the changes now proposed . 
fn conclusio tem of the college are the results of a long and anxious 
me in the ii E subject. They are extensive—but I have endeavour- 
eration 2i those which are absolutely necessary for the efficiency 
select ony and which are quite practicable. Should the Council 
e institution T these suggestions, I have sanguine hopes that the 
b pleased to এ তে under an efficient and steady supervision, will 
apy and spe lego will become a seat of pure and profound Sanscrit 
ra tha the cO An e same time a nursery of improved vernacular litera- 
be . d at thoroughly qualified to disseminate that literature 
f their fellow-countrymen."? 


ic Instruction in the Lower Provinces of the 
Lua Report on P ater 1850 to 30th September 1851, 


presi : : 
peng 43. নাথ বন্দ্যোপাধ্যায় : কালকাতা সংস্কৃত কলেজ, পৃ. ৭২-৮৩ ৷) 
BP (দুণ্টব্য 
` 


7 তি 


৭২০ - করুণাসাগর বিদ্যাসাগর 
৩ 


১৮৫১ সালের TOM প্রকাশিত “খজুপাঠ, তৃতীয় ভাগে'র Taare বিদ্যাসাগর 


“খজ-পাঠের তৃতীয় ভাগ হিতোপদেশ, Fe, মহাভারত, ভট্টিকাব্য, খতুসংহার 
ও বেণীসংহার এই কয়েক গ্রন্থ হইতে সংগৃহীত হইল। এই সকল গ্রন্থের যে বে স্থান 


হত + উহাদের কোন কোন ভাগ এক বারেই পাঁরত্যন্ত ও কোন কোন ভাগ 
গকয়দংশে পারবার্তত হইয়াছে। 


হিতোপদেশকর্তা গ্রল্থারম্ভে প্রাতজ্ঞা 


“রচনা করিয়াছেন, আমরা তাহা অবগত নাহ। 
ee হিতোপদেশকৰ্ততা বালয়া থাকেন; কিন্তু তাহার কোন ubt ql 
প্রকরণমার এই mene পাত ৰ) বিগ্ৰহ, APH তন্মধ্যে ॥মন্তলাভ- 


ৰ প্রতীতি 

z পণ্চলক্ষণাক্রান্ত অন্যান্য 
যাবতীয় পুরাণ অপেক্ষা সব্বাংশে উৎকৃষ্ট? রদ ই নানা 
কথা নাই। সকল পুরাণ অপেক্ষা TRAER রচনা প্রাচীন বোধ হয় 


e^g প্রাণ সকলের রচনা পরম্পর বাভিন্ন 

যে এক ব্যন্তির রচিত বাঁলয়া বোধ হয় না। CDM, ভাগবত ও mies p ৷ 

um P. MU ৮ হইতে নির্গত বলিয়া প্রতণীত হওয়া দু্কর। 

দু oes T. কে ইহাতে বালকাদগের পাঠোপযোগী বিষয় অধিক 
য় 


রাজবংশ এবং নানাব: 

চরিত থাকে। মহাভারতে এক dem রাজবং st So eaters 
আছে রাকা ইহাতে, wif, নানা পৌরাটিক নী চারা alin 
e বেগ SANG MEGS ure ET E zu 
স্থলের অর্থ বুঝিতে পারা যায় পে দুরুহ ই 


রূপে দুরূহ অথবা সাব, সকল 
কমেই ow ACHE হয় না। মহাভারতে নাতিগর্ত ও অস্পষ্ট যে কোন 


আছে। তন্মধ্যে আদি ও বন পৰ্ব তে কয়েকটি পারিগহণ: ঘাঁটত প্রস্তাব অনেক 


ono 
(১) কথাচ্ছলেন বালানাং নীতিস্তাদিহ কথ্যতে। 


তাপদেশ। 
২। সগশ্চি প্রাতসগশ্চি বংশো মন্বল্তরাণি p 
বংশাননারতং চৈব ALATA পণ্ঠলক্ষণম্‌॥ 


করুণাসাগর বিদ্যাসাগর ৭২১ 


ইহাতে এত উৎকৃষ্ট PTT আছে যে সমস্ত উদ্ধৃত করিলে, একখানি বৃহৎ পরস্তক প্রস্তুত 
হইতে পারে। * 

ভাট্টাব্যে রামের চাঁরত বার্ণত হইয়াছে। এই কাব্য দ্বাঁবংশীত সর্গে বিভন্ত। 
গ্রন্থকর্ত্তা স্বরচিত কাব্যের শেষে আপনার একপ্রকার পরিচয় দিয়াছেন, কিন্তু নামানদে শ 
করেন নাই। প্ৰামাণিক টীকাকার জয়মঙ্গল কহেন, এই কাব্য বলভীনগরানিবাসী ভট্টিনামক কাঁবর 
aise! এবং ভাঁট্টকাব্য নাম দ্বারাও, ইহাই সম্যক্‌ প্রতিপন্ন হয়। কিন্তু অধুনাতন টাকাকার 
ভরতমাল্লক, আপন মতের প্রাতিপোষক প্রমাণপ্রদর্শন ব্যাতরেকেই, viene ভর্তুহার- 
প্রণীত বলিয়া নিৰ্দেশ করিয়াছেন। SRI, ও এই কাব্যের রচয়িতা, উভয়েই আদ্বতীয় 
বৈয়াকরণ ছিলেন; বোধ হয়, এই সাদৃশ্য দর্শনেই ভরতমালকের এই ভ্রান্ত জন্মিয়াছল। 
কিন্তু তাঁহার ইহা বিবেচনা করা উচিত ছিল যে যেরুপে LÍ আছে, তদনহসারে SGRI 
' স্বয়ং রাজা ছিলেন। যে ব্যক্তি স্বয়ং রাজা হন তান, অমুক রাজার রাজধানীতে থাকিয়া 
আমি এই গ্ৰন্থ করিলাম, আপন গ্ৰন্থে কদাচ এরুপ নির্দেশ করেন না (৩)। ভাঁটুকাব্যের 
রচনা স্থানে স্থানে আঁত সনন্দর; বিশেষতঃ, দ্বিতী় সর্গে'র প্রারম্ভে যে শরদ্র্ণনা আছে, 


ত 

উৎকৃষ্ট কাব্য ছয় সর্গে বিভস্ত। এক এক সর্গে যথাক্রমে at, বর্ষা, শরৎ, হিম, শিশির, 
বিডি তি হ তারা NUN পান uum, বাহন 
আদ্যোপান্ত তাহাতে AAS! কিন্তু রূপক, উপপ্রেক্ষা প্রভৃতি কাঁতপয় অলঙ্কার 
comets লোকের wee প্রিয়; স্বভাবোস্ডির চমৎকার তাঁহাদের তাদ্‌শ মনোরম বোধ 
হয় না। এই নিমিত্ত, অনেকেই খতুসংহারকে উৎকৃষ্ট কাব্য বলেন না। কেহ কেহ এই 
উৎকৃষ্ট কাব্যকে রঘুবংশ, কুমারসম্ভব, মেঘদূত, আঁভজ্ঞানশকুন্তল, [বিক্লোমোব্বশী এই সকল 
কষ্ট কাবোর রচয়িতা কািদাসের প্রণাত বলিয়া অ্গাঁকার করতে সম্মত নহেন্‌। 
খাতুসংহার, quee হইতে অনেক অংশে AA বটে। ioe যে সমস্ত গণ থাকাতে 
রঘ্বংশাদির এত আদর ও এত গৌরব, কুসংস্কারাঁববজ্জিতি ও সহ্‌দয়পদবীতে STAD 
রঘবংস্াভানবেশপতর্বেক পাঠ করিলে, খাতৃসংহারে সেই সমস্ত গুণের সমুদয় লক্ষণ 

: হয়। খতুসংহারে যেমন অনেক অসাধারণ গুণ আছে, তেমনই এক 


খাভুসংহার কৰি কাঁলদাসের রসময়ী লেখনীর মুখ হইতে বাঁহর্গত। এই 


4 আছে 9; রর 2; z 
অসাধারণ দোআদিরসে এত ARÉ, যে এ তিন সর্গ কোন ক্রমেই বালকাঁদগের পাঠযোগ্য 
TE pag otal, বর্ষা, শরৎ বর্ণনা মাত এই urere পাঁরগহীত হইল। এই 
বহে! pa SHEMET অকল Tre RENT 


বেণীসংহার 
গাঁড়দেশে যে পণ্ড ব্রাহ্মণ আনয়ন করেন ভট্নারায়ণ তাঁহাদের একজন। 
SET ad সমুদয় লক্ষণাক্রান্ত। সাহত্যদর্পণে নাটকপারচ্ছেদে নাটকসংক্রান্ত 


RE 


এই পি RES প্রদৰ্শনাৰ্থে বেণীসংহার হইতে যত উদ্ধৃত হইয়াছে, অন্য কোন নাটক 


{বিষয়ের ত এই নাটকের রচনা প্রাচীন কাবাদগের রচনার ন্যায় চমৎকারণী ও 
হইতে অতি নাহ বু রায়ণ নাটকের ‘নিয়ম যত প্রাতিপালন কাঁরয়াছেন, কাঁবত্বশান্ত তত 
মনোহারি নাই। বেণীসংহার, নাটকের সমন্দয়লক্ষণাক্রান্ত হইয়াও, কাব্যাংশে 


প্রদৰ্শন তে ৰ উত্তৱচবিত প্ৰভৃতি অপেক্ষা অনেক নান নাটকে সংস্কৃত ভিন প্ৰাকৃত, 

; ৷ প্ৰভৃতি অনেক ভাষা থাকে। সংস্কৃত ভাষায় প্রবেশ না হইলে, সে সকল 
eor T, ? face পারা যায় না। এই “নিমিত্ত, বেপীসংহারের যে অংশে এ সকল 
ভাষা অনায়াসে =; তাহাই খজ.পাঠের তৃতাঁয় ভাগে উদ্ধত করা THRU” 


433 করদুণাসাগর বিদ্যাসাগর 


৪ 


১৮৫২ সালের জানুআরতে প্রকাশিত ফ্বদল্পাঁদত হিন্দী 'বৈতাল-পচ্চীদী'র 
ভুমিকায় বিদ্যাসাগর, ১৮৫২ সালের ১৫-জানুআঁর র, লিখেছেন: 


“The Bytal Pacheesee is a Collecti 
to that celebrated character in Hindu 
work contains no traces of art or geni 
contrary exhibits those clumsy attempts at the wonderlul, sometimes 
bordering on childishness, which are so general in the Legends of a dark 
age. It is, however, very popular among the great mass of the people 
of this country and expresses accurately their ideas and feelings on many 
subjects. This fact, and the circumstance of the Hindee version being 
highly idiomatic and correct in its style, render this work an excellent 
Text book for students of the Hindee language. 

The Original of these tales is to be found in the Kathásaritságara, 
an ancient and voluminous collection of Tales and Legends in Sanskrit 
verse, by Somadeva Bhatta, under the title of Betálapanchavinsatika. 
There exists also, under the same title, a Sanskrit prose Version, 

In the reign of Muhammad Shaha, Strat Kabishwar, by order of 
Raja Jye Singh, translated the work from Sanskrit into Braj Bhákhá. 


This version was translated, by direction of Dr Gilchrist, į i 
> ু ১ in th 
Marquis Wellesley, in CE dis 


cal name was Vilá, 


on of Legendary Stories rclating 
Annals Rájá Vikramaditya. The 
us in its composition; but on the 


A Bengali versj 
the present edition, in the 


the Original 


have been carefully colla- 


ৰ Te not i , E 
point, and adopted popular epithets at their own কথ in this 


করুণাসাগর বিদ্যাসাগর ৭২৩ 


& 


বিদ্যাসাগর, ১৮৫২ সালের ১২-এপ্ৰিল, সংস্কৃত কলেজ সম্পর্কে একটি পাঁরকম্পনা 
রচনা করেছেন: 


“ NOTES’ ON THE SANSCRIT COLLEGE 


The creation of an enlightened Bengali Literature should be the 
first object of those who are entrusted with the superintendence of Edu- 
cation in Bengal. 

9. Such a Literature cannot be formed by the exertions of those 
to collect the materials from European sources 
and to dress them in elegant, expressive, idiomatic Bengali. 

3. An elegant, expressive and idiomatic Bengali style cannot be at 
the command of those who are not good Sanscrit Scholars. Hence the 
necessity of making Sanscrit Scholars well versed in the English language 
and literature. 

4, Experience proves that mere English scholars are altogether in- 
capable of expressing their ideas in elegant and idiomatic Bengali. Thev 
are sO much anglicised that it seems at present almost impossible for 
them, even if they make sanscrit their afterstudy, to express their ideas 
in an idiomatic and elegant Bengali style. 
= It is very clear then that if the students of the Sanscrit College 


who are not competent 


5. 
be made familiar with English Literature, they will prove the best and 
ablest contributors to an enlightened Bengali Literature. 

G. Our next question is what sort of Instruction in the Sanscrit 


essary for the purpose ? 
tudents of the Sanscrit College should be thoroughly in- 
d Literature—the latter including poems, dramas 


College is nec 
7. The S 


structed in Grammar an 


and prose works. 
8, In Rhetoric, they should be instructed in two or three capital 


works, such as Kavyaprakasha, Dasharupaka and two or three chapters of 


hityadarpana. 

58 The study of these that is, Grammar, Literature and Rhetoric 

will enable the student to acquire a complete mastery of the Sanscrit 

Language. 
10. I 

tutes of Manu, 


n Law they should study the following works: The Insti- 
Metakshara Sec. II Vivada Chintamani, Dayabhaga 
and Duttakachundrika. The study of these is suffi- 
ake one conversant with the Hindu Laws current in almost 
of India. 
ev ৰ In mathematics, Lilavati and Vijaganita are the text books. 
{ arithmetic and mensuration and Vijganita of Algebra. 
These twi d from a curious perversion of 
+ and obsessed of a right sense of real value and object. of 
dies, the author has made them so difficult by putting the rules 
ts cannot go through them 
The examples are very few. The fact 
of Sanscrit-mathematics is not only nearly useless in itself, 
interferes Jargely with other studies and engrosses a great deal 


৭২৪ করদণাসাগর বিদ্যাসাগর 


of time and labor which might be employed in far more useful pursuits. 


12. Hence the study of mathematics in Sanscrit should be discon- 
tinued. 


14. There : ; পৃ 
Nyaya, Vaisheshika Sankhya, Patanjala, Vedanta and vid ates 
Nyaya system of Philosophy Principally treats of Logic and Metaphysic 


be better able to expose the errors 
if they were to derive their knowledge of Philosopl 


errors and fallacies, 
knowledge of Europe 
to the understanding of 

l7. Another advantag O prepared, wishing to 
transfer the Philosophy of th 


ive dress Will possess a 
Stock of technical words already in some degree familiar to intelligent 
natives, 


him an invaluable guide 
different Systems." 


It will suffice 
n Nyaya, Phorisms of 
isms of Kanada ; in 
n M RAN 


——— 


করুণাসাগর বিদ্যাসাগর ৭২৫ 


19. The students of the Sanscrit College, while they are in the 
Grammar and Literature classes should direct their attention principaliy 
to Sanscrit studies, devoting two thirds of the time to the Sanscrit and 
one third to the English. When they are in the Rhetoric, Law and 
Philosophy classes their chief attention should be directed to English 
devoting two thirds of the time to this important branch of Education. 

20. At present the following are the subjects for the Senior 
Scholarship Examinations in the Sanscrit College; Literature, Rhetoric, 
Mathematics, Law or Philosophy, Sanscrit Prose Essay, Sanscrit Poetical 
Essay and Bengali Essay. These should be thus modified, Literature 
and Rhetoric should form our subject. Mathematics in Sanscrit and 
Sanscrit Essays should be dispensed with, and in their stead three 
branches in English namely, History, Mathematics and Natural Philo- 
sophy should form each a subject of Senior Scholarship Examination in 
the Sanscrit College. Moral and Mental Philosophy Logic and Politi- 
cal Economy should form also subjects of the same examination being 
in turn selected every succeeding year. 

21. The English Department consisting of two teachers is quite 
inadequate to fulfil the object in contemplation. Moreover the present 
teachers are not sufficiently familiar with Mathematics and Natural Phi- 
Josophy. I am fully convinced that they are not the class of teachers 
which the necessities of the Sanscrit College absolutely requires. They 
would do well if transferred to other Institutions where they will nct 
be required to teach more than the elementary portions of an educa- 
1 se. 
উস Department should therefore be remodelled and made to 
consist of four efficient teachers with salaries of Rupees 100, 90, 60 and 
50 respectively. With these remunerations the services of good scholars 
may be secured. This arrangement requires S00 Rupees per mensem 
for the English Department. , ! 

93, By the discontinuance of the Sanscrit Mathematical class and 
the transfer of the two present teachers there will be a saving of 250 
Rupees per month ; the remaining 50 Rupees should be supplied from 
the funds appropriated to the Institution which are Rupees 24,000 per 
annum, and Cae which only 19,000 and some odd hundreds are at 

ed. 

prises. ML if the state of Education funds would not at present in 
wis admit of this additional expense, the demand may be supplied 
any ther ways. There are at present two writers who copy manuscripts, 
ন i Bengali and one in Nagree, each receiving 16 Rupees per mensem. 
Vis manuscripts which they copy are quite useless. Manuscripts are 
enerally Very incorrect, and every time they are copied, the mistakes 
] omissions get at least doubled. Thus manuscripts copied by mere 
ior ts become almost unintelligible. Besides, the two writers employed 
a দন College, can copy in one month little more than 5 or 

m T E 
k, while they draw 82 rupees per mensem. 
6 cee therefore should be dispensed with and this 32 rupees 
i] be saved. There is a Junior Scholarship of 8 rupees per month 
wil d m tis English Department. If history and other branches 
rallotte বরন be added to the Senior Scholarship Examination, there 


alluded to 


৭২৬ করদ্ণানাগর বিদ্যাসাগর 


will be no use of alloting a separate scholarship for the English Depart- 
ment and the 8 rupees thus saved together with the 32 rupees saved 
by dispensing with the services of the two writers raises the amount to 
Tupees 40 per month. So only 10 rupees will be required to be paid 
from the appropriated funds. 

25. When I joined the Institution at the end of 1850 the views 
which I entertained respecting the course of studies to be adopted in 


report on the Institution. Since that fime experience has made me 
modify my views on some few points. This will explain why these 
notes disagree in a few particulars with my report. 

26. It appears to me that unless the Sanskrit College be remodelled 
according to the principles now stated there exists no Prospect of materiat 
improvement or of fully carrying out the objects of the Institution. 

Sd/- Eshwar Chunder Sarma. 
12th April, 1859, 


The accompanying paper has been drawn up by the Principal 
of the Sanscrit College .at my request. 


It is the result of several consultations I have held with the Prin- 
cipal and I lay it before the Council as deserv; 


ing, in my humble judge- 
ment, of very careful consideration. e judge 


Sd/- F, Jp. Halliday, 
80th June, 1859," 


t : dot 
Vidyasagar, ] have e accomplished Principal 
was led to anticipate both by his 


£ atification I 

5 reputation and } : 
college, on which the Council sometime টি date Teport on the: 
request my opinion. e honour to 


3. With the arrangement of the class 


es in the Sanscrit 
with the apparent zeal both of teachers : 


College, and 


and pupils, ] have 
pleased. The course of studies (if the appliances of He it 
suffice for its being completely carried out), is very full e 


> especially jn, 


° Files For Letters Received (1844-47), Sanskrit College, 


কর.ুণাসাগর বিদ্যাসাগর ৭২৭ 


রইস জনা: 
the sequel. Leaving out = ae eee ae » d ems 
I shall hope to have opportu vit prs ds ia poor Mes 
handra by letter, I addr e ES i 205 with Pandit Ishwar- 
ci ra by er, I address myself to the question which I conceive the 
council to have proposed to me, viz, is there anything in the working 
pf the Calcutta Sanskrit College, or of the Benares Sanskrit College, 
which might be advantageously adopted by the one from the others 
To reply briefly, I think there is, in both—although in consequence oE 
the difference of local circumstances, the two institutions may still judi- 
ciously be left to differ in several respects. The bed of Procrustes is 
the type of administrative wisdom, and uniformity is dearly pur- 
the sacrifice of more serious interests. 

4. A noticeable source of distinction between the two institutions 
is the fact that the Benares Sanskrit College contains no Bengalis, 
while the Calcutta College contains nothing else.? The Bengalis who 
are students of Sanskrit College, participating, in the general desire 
for the acquisition of English, which they see in those around them, 
may advantageously be introduced to the study of English at that 
point in the course which Pandit Ishwarchandra has fixed upon. It 
does not follow that the same arrangement would work well at Benares. 
To supply instruction to him who craves it and to force instruction on 
him who does not seek it, are very different things. At the same time 
I quite approve of its being compulsory, as it is now in the Sanskrit 
College, to begin English at the stated date, whether the pupils feel in- 
clined to it or not, this arrangement being rendered indispensable by 
the system of class teaching, the introduction of which into the Calcutta 
Sanslrit College, has been effected by its present Principal. On the 


advantage of the class system, in enabling the same teacher to take 
number of pupils, it is unnecessary to 


not 
chased when purchased by 


charge of a very much greater p 
dwell. Of the difficulties in the way of adopting the system, to the same 
this is not the occasion to speak. It may suffice 


extent, at Benares, 


here to remark that the Bengali boys are in general more pliant than 


those of the, Upper Provinces, and that Calcutta is so far inoculated 
with Anglican feeling, consciously or unconsciously, that an argument 
from Calcutta to the Upper Provinces is very apt to mislead. This 
holds also conversely and therefore, I would offer any suggestion, for 
the imitation of either college by the other, under this express proviso, 
that regard. be had to the different circumstances of the two places. 

5. Holding, then generally, that the Sanscrit course, in the Cal- 
anscrit College, is a good one and also (with a complete staff of 
English course, I yet desiderate sufficient provision for 


cutta S 
danger that the two courses may end in persuading the 


teachers) the 


obviating the 
i i ich has been 

০ vent misconception here (a m whic beer 
e Hed to mischievous account) it may e observed that it is 
some anskrit College of Benares Hint is spoken of, and not the English 
i ith it under the same roof. he I s 

school associated, ited by Bengalis, but the application of a Bengali 
for admission into the Sanskrit College of Benares is 


known. 


৭২৮ করুণাসাগর বিদ্যাসাগর 


learner that ‘truth is double.’ This danger is no chimerical one. To 
take an example: 1 am acquainted with Brahmins who, being well- 
versed in Sanscrit literature and also familiar with English, are aware 
that the European theory of logic is correct, and also the Hindu theory, 
while at the same time, they cannot grasp the ident 
such a way as to be able to represent the processes of the one in the 
language of the other. If this be the case with the very best of those 
who have studied both Sanscrit and English independeatly 


Y, it is not likely 
that the case will be different with the general run of pupils similarly 


expansions of truths, the germs of which the Sanscrit systems contain, 
and therefore, to the mind of their hearers those valued germs appear 
to be ignored by, or opposed to, English science, when they might 
easily be shown to be involved in it. It is unnecessary to dwell upon 
nstitution of the present Sanskrit 
its Sanskrit course, implies the 


showed the points, in that comprehensi 
vatious sciences branch out. 


‘a, in company with one 


ala Shastri of the চির 


nares College, Pandit 
s, and 


In dealing with this important branch 
Ishwarchandra’s co-operation, MD 
great work on the subject, As introductory to কর ৰ his list Mill's 
I have prepared an abstract of it, which T have tedio of that work 
the correspondence between its technica] terminology a ae SEDE 
‘Nyaya system in its treatment of the same topics. This ewe of the 
by order of Government N.-W.P.) being from its price ete ee 
Suitable for a class-book than the entire work Š 


into the course. At the annual examinations, I 
questions, on this 


লা 


করুণাসাগর বিদ্যাসাগর ৭২৯ 


sh evidence as to the progress of the pupils, but 
as to lead to a still more complete determina- 
f the native literate might be best 


might not only furni 
might be so contrived 
tion of the way in which the mind o 
conciliated to Baconian speculations. 

7. Besides the Nyaya system, there are two other systems taught 
in the college, viz. the Sankhya and the Vedanta. A ০6 
each of the three has been printed, with English version and notes. 
for the use of the Benares College. This might with equal বা 
ad in the Sanscrit College here, and the criticism both of the 


be rei 
pupils and of the teachers might here also lead to a more complete 


determination of the precise relation between the philosophical nomen- 
clature of India and of Europe. As there is much in the two systems 
last-named that finds its counterpart in the speculations of Bishop 
Berkeley, I have reprinted. Berkeley's Inquiry, with a commentary indica- 
tive of these correspondences. I should like that the acuteness of the 
Calcutta Sanscrit College should be brought to bear upon this exposition 
also: Where speculation, in countries so widely separated as India 
and Europe, has arrived at similar or identical conclusions, the convic- 
tion of the fact should naturally tend to beget mutual respect, and 
mutual respect must naturally tend to facilitate the reception, by Rhe 
less advanced nation, of the science and philosophy of the more advanced 
I have had in view 


one. 
these remarks and suggestions, 
charm between the 


8. In offering 
almost exclusively the desireableness of bridging the 
en the learning of India and the science 
is what pecu- 


Sanscrit and, the English—betwe 

of England ; because the endeavour to bridge the charm i: 
liarize the measures introduced, within the last few years, into the 
Benares College; and it was this peculiarity (i£ I mistake not) that attracted 
the attention of the council Pandit Ishwarchandra is perfectly compe- 
tent to work the same system, and to aid me in improving jt. As 
‘the Sanscrit College at present stands, there is a good Sanscrit course, 
and a good English course, but the pupil is left to determine for him- 
self whether the principles inculcated in these correspond to one another, 
altogether conflict, or correspond partly and if so how far. The 
pil, left to determine this for himself, does not, as we have seen, 
t satisfactorily at all, and therefore (not in the way of 


substitution for any part of the established course, but as an additional 
feature necessary to the completion of the design) I have suggested the 
employment of the treatises above-me! 
9, If the general principles of this report obtain the appr 

s I have reason to believe they have the concurrence 
dra, I shal! co-operate with him most 
gladly in the endeavour to complete the arrangements for such a ane 
of Anglo-Sanscrit education as shall raise up successive bands of men 


lified thoroughly to interpret the mind of Europe to that of India ; 
ia d is i d of such an institution as We may hope 
or this 


for in the 


or 


pu 
determine i 


ntioned.* 
oval 


of the council, a 
of the intelligent Ishwarchan 


A dence between the Council of Education and, 
d G 009 ৰ লাল College, Benares, 1853, pp. 1-12 [Education 
(leute Archives) Department, Government of West Bengal]. 


৭৩০ করুণাসাগর বিদ্যাসাগর 


১৮৫৩ সালের ২৯-আগস্ট কাউন্সিল, লি-অফ-এডুকেশন ব্যালাণ্টাইনের face dU বিদ্যা- 
সাগরের কাছে পাঠিয়ে দিল। বিদ্যাসাগর CRA আপন WT, ১৮৫৩ সালের ৭- 
সেপ্টেম্বর, সাবস্তারে জানিয়েছেন : 


“I have the honor to acknowledge the receipt of your letter No. 
1494 dated 29th ultimo enclosing Report on this Institution from Dr. 
Ballantyne Principal of the Government Collegi 


me to report upon the same. 
2 


am very happy to observe 
this institution have met 


- Ballantyne's talents and 
abilities, 


3. With regard to the adoption of 
Dr. Ballantyne, I regret to say I cannot agree with him on all points. 
He appears to recommend the adoption of his abstract of Mill's Logic 
in substitution of the original. 
study of Mill's work in the Sanscrit College i 
pensable. Dr, Ballantyne’s principa] - 


class-books recommended by 


consideration. Dr. 
own words, ‘as introductory to But the great 
ishop Whatley’s 
his work. I, therefore, 
il. Dr, Ballantyne also 
three text-books of each of the three 
» Nyaya, and Sankhya—printed with the 


e the Vedant cs] on 
-book hee, Gan asara, text-book 


its version in English might 


Pt as class-books 
systems of Philosophy, 


English versions and Notes, 
Vedanta, is already a class 


him, the Tarkasangraha, th 
that on the Sankhya, are 
We have better treatises 
Berkeley’s Inquiry, I beg 
class-book would beget m 


text-book on N 


very poor treatis 
in our ০ 


yaya, 
es in 


$ ing 1) 316 command unbound 
ilst teaching these in the Sanscrit course, 
S Y in the English course td 
AREE Berkeley's Inquiry, Which has arrived 
simi sions with the ve anta or Sankhya and 
which is no more considered in Europe as à sound syst { philo 
em o s 

purpose. On the contrary, when ‘by the 

Will find that the 


: Ms ar borated 
by a Philosopher of Europe, their reverence for these tud. Loos may 


increase instead of being diminished. Under these circumstances, I 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৩১৯ 


regret I cannot agree with Dr. Ballantyne in recommending the adop- 
k as a class-book. 


tion of Bishop Berkeley's wot! 
4. I also beg leave to state that I cannot quite agree with Dr. 


Ballantyne when he admits that both the Sanscrit and English courses 
in the Calcutta Sanscrit College are good and yet desiderates ‘sufficient 
provision for obviating the danger that the two courses may end in 
persuading the learner that ‘truth is double.’ "This danger, says Dr. 
Ballantyne, ‘is no chimerical one. ‘To take an example,’ he continues, 
‘I am acquainted with Brahmans who being well-versed in Sanscrit 
literature and also familiar with English, are aware that the European 
theory of logic is correct, and also the Hindu theory, while at the 


same time they cannot grasp the identity of the two in such a way as 
{ the one in the language of 


to be able to represent the processes ০ 
the other I believe, the danger that Dr. Ballantyne apprehends is not 
of an individual who has intelligently studied. 


ble in the case 
d Sanscri 
To b 


t sciences and literatures. Truth is truth if 
properly elieve that “ruth is double’ is but the effect 
of an imperfect 
to see removed 
this institution. 
an intelligent student cannot perceive identity of truths where there is 
real identity- Suppose students read logic or any other department of 
th in Sanscrit and English. If they be found 


or philosophy bo! 
‘that the European theory of logic is correct and also the 


Hindu theory, while at the same time, they cannot grasp the identity 
of the two in such & way as to be able to represent the processes of 
the one in the language of the other, the hearer is naturally led to 
conclude that either they cquld not comprehend the subject with suffi- 


earness, OT that their familiarity with the language, 
found unal is not sufficient. It must 


to assert, 


ble to express themselves, 
that there are many passages in Hindu philosophy 


lered into English with ease and sufficient. intelli- 


e is nothing substantial in them. 
I regret I cannot but differ 


“hat the very constitution 
and its Sanscrit 
ing that it is desirable to train up à body 

d of India and the learned 
removing unnecessary 
‘here there was seeming, 
advancing science of 
all those elemen- 
Jt is not 


cient cl 


I further 


prejudice by P 
discordance, an l y 
ing that European science recognizes 


by shewin* 
ৰ had been 7e 


truths that 
d Hindu Shastras. Even if we take 


anted that we shall be able to point oul 
eto bea hopeless task to conciliate the learned 


it appears to m ^ ১ 
ance of the advancing science of Europe. They 


the two, he accept 
ia to the ac! " SM 
of India { men whose longstanding prejudices are unshakable. Any 
he form of a new or it 


their notice either in t 


the Arab General the conqueror of Alexandria wrote to Omar about 
the disposal of the Alexandrian library, the Caliph replied ‘The 
contents of those books are in conformity with the Quran or they 
are not. If they are, the Quran 15 sufficient without them ; if they are 
not, they are Dernicious, Let them, therefore; be destroyed,’ The 


and my impression is, that we 
learned of the country, 


of their Tegaining their former ascendancy, T ih. is little chance 
is the influence of education extending, there the le A art of Bengal 
are losing their ground. 6 ৰ ™med of the country 


‘ Perfect Masters of 
iderable amount of y informa- 


their country. To 


করুণাসাগর বিদ্যাসাগর নত 


such a useful class of men is the object I have proposed to myself and 
to the accomplishment of which the whole energy of our Sanscrit College 
should be directed. That the students of our Sanscrit College, when 
they shall have finished their college course will prove themselves men 
of this stamp we have every reason to hope. Nor is this hope an illu- 
sive one. That the students of the Sanscrit College will be perfect 
masters of the Bengali language is beyond any possible doubt. If the 
contemplated new organization of the English Department be sauc- 
tioned, there is every possibility of their being able to attain consider- 
able proficiency in the English language and literature and thereby 
acquire à considerable amount of useful information. It is very gratify- 
ing to observe that they have lately begun to think in such a way 
as to promise that hereafter every qualified student will be found free 
from all the prejudices of his countrymen. As a specimen of what may ` 
be expected from the Sanscrit College here, I beg leave to enclose 
herein an English translation of a Bengali Essay of the past session 
by a senior student of this institution who has still about three years 
to finish his collegiate course and has yet made but little progress in 
the English language and literature. à 
7. In conclusion I beg most respectfully to state that if I may 
be so fortunate as to be permitted to carry out the system introduced, 
I can assure the council with great confidence that the Sanscrit College 
will become a seat of pure and profound Sanscrit learning and at the 
f improved vernacular literature, and of teachers 


a nursery O 
qualified to disseminate that literature amongst the masses 


untrymen. 
t of Dr. Ballantyne in original which accompanied 


turned herewith."? 


same time 
thoroughly 
of their fellow co 

8. The Repor 
your communication is re 


q 
৩ সালের ১৬-জ.লাই বিদ্যাসাগর কাউন্সিল-অফ-এডুকেশনকে লিখেছেন : 


“T have the honour to state for the information of the council, that 
he last Junior class now contains 58 pupils and that further admission 
into Applications for admission are 


into it has become quite impracticable. 

into i ly received. To meet this demand it is necessary to form an 
০0: r nior Sanscrit class which will require an outlay of not 
additional Jw 30 per mensem, for the services of a competent teacher. 
Lado Pit tioned, the Sanscrit instructive establish- 


i osition be sanc 
spol we anes and there will be no necessity of any further 
ment wi 


DT 19 department. A 
extension 1n mE to embrace this opportunity of again bringing to the 
{ strengthening the English Depart- 


১৮৫ 


leave i 

i x p Council the necessity of stre 
wh. this college Under present circumstances, five teachers are 
ment O Í ge. | 
Council of Education and 


ence between the 
t College, Benares, 
Government 


1858, pp. 13-29 [Educa- 


respond 
of West Bengal]. 


* Copies of cor "e 
AS the Sanskrr 
the Principal 12০ ‘Department, 


ton (State ^ 


5৩৪ _ করুণাসাগর বিদ্যাসাগর 


absolutely required for the efficiency of this department, which will 
3equire an outlay of Rs. 360 per month, as noted in the margin. 


1 Professor of Literature os Rs. 100 
1 Professor of Mathematics EE. = 100 
1 First Junior Master oa ১৯ 80 
‘L Second do Ee 3 50 
1 Third do IT » 30 

Rs. 360 


The salary of the three present English teachers, together with 

. that of the Professor of Sanscrit Mathematics whose services will be 

dispensed with, amounts to Rs. 282 per mensem ; so that, on this account, 

Rs. 78 a month are required to be paid from the funds assigned to the 
institution. 

This amount, added to the Rs. 30 required for the services of a 
Junior Sanskrit teacher, will entail an additional expenditure of Com- 
pany's Rs. 108 per month, or Company's Hs. 1,296 per annum. The 
total disbursements of the year 1852-53 have been Rs, 19,496-1-6 and 
-the proposed additional charge will bring up the annual expenditure 


to Company's Rs. 20,792-1-6, being Rs. 8,207-14-6 under the annual 
assignment of Company's Rs. 24,000. 


There appears to be some misapprehension in regard to this annual 
grant of Company's Rs. 24,000, and 


I am anxious therefore to enter an 
explanation on the subject. 


It would appear, from your letter No. 596 dated the 22nd March 
1850 to the late secretary of this institution that the Council were under 
the impression that the sum of only Company's Rs. 17,694 per annum 
had been appropriated to the maintenance of the Sanskrit College. On 
this point I beg most respectfully to draw the attention of the Council 
to the following facts. i 

In 1824 when the college was founded the Government made a 
separate grant of Hs. 240000 per annum for the maintenance of the 
institution. 

The Resolution of the Government of India, dated the 7th March 
1835, ordered the abolition of the stipendiary system, the discontinu- 
ance of the printing of Oriental Works and the employment of the 
savings therefrom in imparting to the native population a knowledge of 
English literature and science through 


the medium of the Engli 
glish langu- 
age. It must be confessed that by this resolution all funds came i ie 
considered as one and there ceased to be for a time any separate fund 


for any particular institution. 

When in 1839 the question relating to the appropriation of funds 
assigned to particular institutions came before Lord Auckland, the 
then Governor-General of India, in his celebrated Minute on Native 
Education’ dated Delhi the 24th of November 1839, His Lordship, after 
‘taking a review of money estimates and of local wants, arrived at the 
-conclusion that the funds assigned to each Oriental seminary should be 
"restored to, and employed exclusively for the purposes of that seminary. 


করুণাসাগর বিদ্যাসাগর aoe 


His Lordship observes: ‘I see no advantage to be gained in this case 
by a close contest for strict constructions, and having taken a review of 
money estimates and of local wants, I am satisfied that it will be best 
to abstract nothing from other useful objects, while I see at the same 
but good to be derived from the employment of the funds 
been assigned to each Oriental seminary, exclusively on 
ld also give 


time nothing 
which have 
instruction in, or in connection with, that seminary. I wou 
a decided preference within these institutions, to the promotion in the 
first instance of perfect efficiency in oriental instruction, and only after 
that object shall have been properly secured in proportion to the de- 
mand for it, would I assign the funds to the creation Or support of 
English classes. At the same time, I would supply to the General 
Committee of Public Instruction from the revenues of the State any 
deficiency that this resolution might cause in the general income at 
their disposal. And if they should already have partially used for other 
objects; the savings arising from the seminaries supported by special 


funds, I would in recalling such savings, protect the General Committee 


from loss on that account. (See Appendix page vi of the Report of 


the General Committee for the year 1839-40). 

On receipt of Lord Auckland's Minute, the late General Committee 
of Public Instruction, in their monetary statement concerning the Saus- 
krit College, noted in the margin, distinctly stated that the allowance 
of the Sanskrit College was Rs. 2,000 per mensem, when they reported 


to Government on the state of colleges and schools under their control 
and on the measures which they considered requisite and expedient 
for the promotion of efficient education by means of t 
in accordance with the principl 
Auckland's Minute (see the letter 
dated the 30th October 1840 in the Ap 


eral Committee No. 1035, 
pendix No. i to the above Report). 


Present Proposed 
Allowance Rs. 2,000 
Secretary 1 "d ET 100 100 
Asst. Secretary is ne 50 50 
9 Pandits tes RE 637-5-4 720 
Natural Philosophy Teacher y 80 90 
Establishment - P 142-10-8 154 
Stipends "t idein 290-10-8 0 
Prizes oe WT 100 19 
Books and contingencies --- d 90 90 
Scholarships us S 0 328 


rt of Directors, in their Despatch No. A 


the 90th January 1841, confirmed the views of Lord 
‘Auckland regarding the restoration and appropriation of funds assigned 
to each Oriental seminary- he Hon'ble Court. observe: 3, In refer- 

ire which has been manifested by numerous 


The Honourable the Cou 


not O 1 
d respectable bodies of both Muhammadans and Hindus, but also to 
1 it is our firm conviction that the funds 


each native college Or Oriental seminary, should be em- 


৭৩৬ করুণাসাগর বিদ্যাসাগর 


ployed exclusively on instruction in, or in connection with that college 
or seminary, giving a decided preference within those institutions to 
the promotion, in the first instance, of perfect efficiency in Oriental 
instruction.’ 

‘5. We are aware that the opinions which we have now expressed, 
favourable on the one hand to the application of the funds belonging 
to the native colleges or seminaries, for Oriental instruction in the first 
instance, and on the other hand to the diffusion of European instruction, 
involve an increase of expense to the State. To this we are prepared 
to submit, concurring as we must do, in the opinion which our Governor- 
General has expressed of the insufficiency of the funds hitherto allotted 
to the purposes of public instruction in India, You have, therefore, our 
authority to make up any deficiency in the income now at the disposal 
of the General Committee which may be occasioned by restoring the 
allowances of several Oriental Colleges to the purposes for which they . 
were originally made." (See pages cli & cliii of the Appendix No. IV 
to the above Report). j 

That the assigned allowance of the Sanskrit College amounting to 
Rs. 24,000 per annum has not been subsequently curtailed to a less 


advantages afforded by this institution; and that after 
have been properly made for imparting Sanskrit le 
to the demand for it, the funds ought to be 
or support of English classes, 


provision shall 
arning in proportion 
assigned to the creation 


anskrit College, In 1840, 
ent of India as the then 


In conclusion, I beg leave to observe that under these circumstances 
the Sanskrit College appears to be fully entitled to have an additional 
Junior Sanslait class, there being great demand for Sanslait learning, 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৩৭ 

footing as long as the expenditure does not exceed th 

S e all ssi 

to the institution. ME “শিং 
I further beg leave to observe that if an extended and improved 
system of vernacular education in Bengal be carried out, and the Sanskrit 
College be regarded in the light of a: Normal school to meet the in- 
লা cem for higher order of Bengali teachers that will arise, 
it wi e unable to meet this demand without a consid verter" 
sion of its present classes." কচ ea 


৮ 


১৮৫৩ সালের ৫-অক্টোবর বিদ্যাসাগর কাউন্সিল-অফ-এডুকেশনের ডঃ ময়েটকে 
আব eo RS বিলখেছেন। চিঠিখানা উদ্ধার কার: Y ATA 


“My dear Sir, 

After the most attentive consideration of the orders of the Council 
in reference to Dr. Ballantyne's report on the Sanskrit College, I feel 
compelled to inform you that those orders, if carried out in their inte- 
grity, will involve a degree of interference with the scheme of study 
lately adopted by me with the sanction of the council, that will not 
only make my position in the college somewhat unpleasant but will 
tend, I am convinced, to impair the usefulness of the institution itself. 

In the hurry and bustle of closing the college and of preparing to 
go home I am unable to write officially on the subject. But before I 

lcutta I am anxious to state to you briefly some of the more 


leave Ca ^ 
important objections to the carrying out of Dr. Ballantyne's plan which 
me. ৰু 


have occurred to 
For the present at least I am unwilling to mix up with the dis- 


important ‘matter any question of a personal character in 
to adopt a plan of study which I cannot approve of or 
in being obliged to communicate to a fellow Principal in the same 
position in the service with myself on the progress of my classes,—con- 
Hitions which I suspect few educated Englishmen will be found to 
submit to. Waiving such personal considerations I will come at once 
to the real question at issue. ' 

Dr. Ballantyne’s suggestions seem to me to be based upon the 
assertion that without their adoption the danger of the Anglo-Sanskrit 
scholar being a follower of 'double-truth' cannot be avoided. I will 
not pretend to question the Doctor's experience among his learned 
friends: at Benares. But of this I am certain that not a single instance 
EE pointed out in Bengal of ahy sensible man who has studied 
English as well as Sanskrit being persuaded that ‘truth is double.’ 

Leave me to teach Sanskrit for the leading purpose of thoroughly 
75168 the vernacular and let me superadd to it the acquisition of 

ma knowledge through the medium of the English and you may 
pun assured that before a few years are over I shall be enabled, if 

০ Education Department consultation, 99 September 1853, No. 44. 


cussion of an 
being forced 


8a 


১৮৫৪ সালের ৩-জুলাই বিদ্যাসাগর বাঙলার ছোটোলাটের প্রাইভেট সেক্রেটার ক্যাপ্টেন 
এইচ, সি. জেমসকে একখানা চিঠি লিখেছেন : 


“Agreeably to the i 
Governor of Bengal verbally communicated to me by his Honor 
from the 21st of May sto 11th June 


š wing report, 
Sheakhala, 21 miles distant from 

Calcutta. and situated on the Sulkea Road. Thi Place is the abode of 

about a thousand families and has*in j i ; 


i illages assembled 
and waited upon me to express their eager desire to ha 
ment Vernacular School at Sheakhala, I 


করুণাসাগর ীবদ্যাসাগর ই 


pared, in case Government established a vernacular school there, to 
give over to Government a piece of land suitable for erecting a 
school house upon it, and erect a school-house at a cost of about three 
hundred rupees. Several Brahmins shewed me their Lakhiraj lands 
and told me that any of these lands and as much as may be required 
for the purpose they will most willingly make over to Government. 
But as they are generally poor their circumstances would not enable 
them to erect a school-house at a cost of three hundred rupees which 
২ fact an enormous amount io them. From all that I observed. 
] have not the least doubt that vernacular education would be highly 
appreciated at Sheakhala and the villages around. 

3, On the day following I visited Radhanagar and Krishnagar, 
villages about 40 miles west of Calcutta. These two villages in close 
contact of each other contain about a thousand families and are sur- 
rounded by many villages. From conversation with several principal 
inhabitants it appeared to me to be very clear that vernacular education 
will be highly appreciated here. A piece of land suitable for erecting 
a school-house the inhabitants are ready to make over to Government. 
But as they ‘are generally poor they are unable to erect a suitable 
school-house at their own expenses. 

4, On the 24th May last Kheerpoy, a town containing above three 
thousand families and about 60 miles west of Calcutta was visited by 
me. The principal jnhabitants, with whom I conversed on the subject 
of the contemplated. vernacular schools, appeared to me to be very 
eager to have one in their town. Kheerpoy, I am of opinion, fully 
deserves to be the seat of a new vernacular school. If a school be 
established here, the inhabitants are willing to make over a piece of 
Jand to Government for erecting the uad but being generally 
poor they are unable to meet the expenses of raising a suitable school- 


is ir 


to visit Chandrakona, a very populous town 
d alre Government Vernacular Schcol and 8 miles 
22 is from Kheerpoy. But I was informed that the school was at: 
distant closet for a month or so, the teachers being absent on leave. 
the time I made enquiries regarding the state of 


f visiting the place 
ied eic. and the following information I picked up from creditable 
= es 


rters. 
des Chandrakona is in the Zemindary of Babu Joykissen Mukherji who 
y said to be the founder of the school and the Seminary is 
Tovkissen's School. 
The school contains no more than 50 pupils. The teacher Babu 
khan pal is an ex-student of the Baraset Government School, and 
eu d imperfect Bengali scholar. 
^ 50 pupils 35 regularly read English and nominally a little of 
2 These pupils pay to the master fees varying from 4 to 8 
ey attend. the school only for the purpose of reading English. 
annas: ^. pg 15 only may be properly said to be the pupils of this 
fee of one anna as fixed by 


P E. Next I intended 
ady the seat of a 


They pay the usual 


৭৪০ করুণাসাগর বিদ্যাসাগর 


The inhabitants of this town care very little for educating their 
ildren. n 
y OF the 35 pupils that resort to this school many come irom distant 
per From these facts Chandrakona does not appear to me at all 

to be fit for establishing an experimental vernacular School. 
7. On the 27th May last Sreepoor and Kam 


ntact with them, 
of Sreepoor from 
Sulkea Road, west 
ookoor are in the 
an inhabitant of 


contain about two thousand families. The distance 
Calcutta is about 60 miles and it is situated on the 
of Jehanabad about 8 miles. Sreepoor and Kamarp, 
Zemindary of Babu Dharmadas Laha Who is also 


him on the subject of my visit. Babu Dharmadas and t 


We principal 
inhabitants of the place who were Present there 


expressed their great 
Babu Dharmadas 


taken great 


interest on the subject of my visit, TS to be a Very 


of establishing 
might be with- 


call ১ he being 
€ institution, Though Mayapoor and 

are very Populous fiftythree names on] j 
ও y are in 
the Register of the school. Of these 90 Only were Present when I 


visited the school, The Pupils read English 3 à : 
Chandrakona, here they do not : nglish and Bengali but like 


+ I asked 


€ to be at all fit for 
an experimental vernacular school. 

10. On the 5th June last I visited Moloypoor 4 miles north of 
Mayapoor. Moloypoor and Keshabpoor are 1 
and contain above twelve hundred families 
appeared to me to be very eager to 


করণাসাগর বিদ্যাসাগর aay 


It was a very interesting scene when I visited this place. It 


school. 

appears to me to be highly i 2 tO i 

appe e e highly desirable to establish a vernacular school 
11. Last of all on the 10th and 11th of June last, I visited Pantihal 


a place about 16 miles west of Howrah. Pantihal and several villa 
act with it contain about three thousand families The 
with whom I conversed on the subject of p 
cular school, expressed their eager desire to have one at Pantihal They 
are prepared to erect a school-house and make it over to EE 
with the piece of land on which it would be erected. Pantihal fully 
deserves to have a vernacular school established there. 

12. The vacation of the Sanscrit College drawing to a close I 
was obliged to return to Calcutta and could not inspect any more places 
Hoogly district, nor could I go through my tour through Bardwan. 
and 24 Purgunnas. In the Hoogly district উই ইনু 
r about 16 miles north of Hoogly require to ES 
and from the information I have picked up concerning these 
places, it is desirable that a vernacular school be established in any 
one of these three villages. In Baichee, about 24 miles west of Hoogly 
on the Great Trunk Road there already exists a Government Vernacular 

ld is in a tolerably flourishing condition. Boichee 


School which I am to 
js a very populous village. A new vernacular school might therefore 


be established there in place of the old. 
13. I have enquired about fit places for establishing vernacular 


schools in the districts of Nuddea, Bardwan, an UE EIU 
Nuddea and Bardwan fit places may be selected from among the 
following villages :— 1 

in Nuddea;—Cachraparah; Sootargachee; Goburganga; Chhaw- 
ghariah; Santipoor: Billagram; Metilee; Debagram; Miherpoor; M died 


poor. 


in close cont 
principal inhabitants, 


in the 
Nuddea, 
Somrah and Balagu 


visited 


wan ; —Culnah ; Satgachee ; Poorvasthalee; Amadpoor 3 
ng; Koochoot; Khanda-ghose ; Indesh ; Sadipoor ; 


Khanda ; Bonepash ; Sonamookhee ; Cutwa ; Dewanganga. 
14. In 24 Purgunnahs there are only two places where vernacular 
education will be properly appreciated, Majilpoor and Pooro Majilpoor, 
about 90 miles south of Calcutta has already a Government vernacular 
a tolerably prosperous condition. Pooro about 24 miles east 
be the seat of a vernacular school. 

I beg leave to state that immediately after the 
is passed for the establishment of schools, arrangements might be 

places that I have visited for opening the schools without 
ing for the erection of the school-houses which will at least require 


ree months to be completed. 

In accordance with the wish of His Honor verbally commu- 
me I further beg leave to state that the expenses of my tour 
nicated an Rupees 51-8-3 Fifty one eight annas and three pie."* 


In Bard 
Jowgang and Kulinga 


15. In conclusion 


nt Consultation, 19" October 1854, No. 118. 


৭৪২ করুণাসাগর বিদ্যাসাগর 


১০ 
বাঙলাশিক্ষা সম্পর্কে চিঠি : 


“No. 525. 
From 
The Under-Secretary to the 
Government of Bengal, 


To 
The Under-Secretary to the 
Government of India, 
Home Department, 


Dated Fort William, the 16th November 1854. 
GENERAL EDUCATION 


No. 749, dated 4th Nov. receipt of that letter, the Government of 
1853. i 


Vide Pro. 24th Nov. 1853. 
Nos. 126-198, 


; | s at time a Menther of the 
Council of Education, and in tha capacity he stated his views of the 
course proper to be taken, į i i 

expresses the Lieutenant 


Overnor wrote as follows: _ 
have very carefully consider. 


Proceed now 


to state ve briefly what 
Vernacualr Education steps should, ; 16g y 


ci > aS expressed in the enclo- 
ducation, dated 19th 
“(2.) In the province of Bengal we have 4 vast n 
Schools. I bave carefully inquired about them from 


Ons very 
unfit for the business. 


“(8.) Our object should he, if Possible, 
‘prove these Schools, and we cannot do be 
example of the Jate Lieutenant-Governor of 


and as far as Possible, to im- 
tter than follow the excellent 
the North-Western Provinces, 


করুণাস্াগর বিদ্যাসাগর age 


and establish a system of Model Schools as an example to the indi 
ous Schools, and a regular plan of visitation by which the ae, noe 
তি no Lie be stimulated to improve up to the নিস 
set before them. By degrees this system may x 2 
of Bengal; but as in the ৰি estaa ডি * E bes 
to begin with a manageable extent of Districts oe four or fee ill Te 
the neighbourhood of Calcutta and the Zillahs of Behar. লিং 
44) If the plan takes root in these Districts, and the Schools prod 
esult in the improvement of indigenous দিলা So 
st spontaneously to neighbouring Zillahs, and 
ll be easier and more economical ian the 


their expected r 
prevalent, it will spread almo 
each successive extension wi 


earlier attempts. 
“(5.) I append a memorandum® on the subject, drawn up by the 


energetic and able Principal of the Sanscrit College, who, as is well knowr 

has long been Zealous in the cause of Vernacular Education, and es 
done much to promote it, both by his improved system in the Sanscrit 
College and by elementary works which he has published for the use of 


Schools. 
erally of the plan which is contained in the 


“(6.) I approve gen 
Principal’s memorandum, and would wish to see it carried into effect. 
“(7.) According to this plan, the monthly expense of say 20 Schools, 


distributed over four Zillahs, and allowing for rewards and a rather more 
liberal allowance to the Head Superintendent that the Principal has 
proposed for himself, would be about Rupees 21,000 per annum, or 
Rupees 5,250 for each Zillah. Mr. Thomason’s first plan allowed 
Rupees 4,500 to each Zillah annually; but in Mr. Thomason's plan a 
large extra expense was incurred for European superintendence, with 
which, in Bengal, I should for the present be willing to dispense. I am 

i t often to be depended upon 


aware that Native superintendence is no 
without European overlooking; but Pundit Ishwar Chunder Surma is an 


uncommon man, who has shown great energy and zeal in this matter, 
and I should be well pleased to let him try an experiment, in the result 
of which he is greatly interested, and which I really think will succeed 
in his hands. My estimate accordingly provides for an allowance to him 
for this duty of Rupees 200 a month, including travelling charges. This, 
jn addition to the Rupees 300 he draws as Principal, will be a fair 
He has asked for none. 

uld be the duty of the 
visit all Vernacular Schools within their lim 
their inspection, and to aid and encourage 


There is a method of doing this, which ha: 
zealous Missionary, and which, together with other methods, might be 


employed by the Superintendent. It is to supplying books to a promis- 
ing indigenou mall pecuniary reward 
ms E 


s School-master, and give him a 9 
for every boy in his School capable, after a‘ time, of reading and under- 
standing these books, upon condition of being allowed to introduce a 
superior class 0 shall become 


{ Teachers into the School, as soon as it 
mda ro o 


oF This memorand 


Superintendent and his Staff to 
its, which might be open to 
them in every possible way- 
s been found successful by a 


remuneration. 
*(8.) It wo! 


um accompanies this letter. 


৭৪৪ করন্ণাসাগর বিদ্যাসাগর 


fit for it. By these méans a number of indigenous Schools may possibly 
be greatly improved at a small comparative expense, ; 

(9.) Something must be allowed for this, and similar attempts in 
the financial estimate, but it is impossible to say how much. 

“(10.) Mr. Long, the Missionary, of whom I spoke, has found the 
expense not to exceed Rupees 75 ber mensem for three Schools of 100 
boys each, after introducing a greatly im 
tem of tuition, or Rupees 25 for each School, which is reason 

"(LL) It would also be the business of 
Staff to encourage and assist Zemindars and othe 
to establish village Schools at their ov 
with proper Masters and books. 

“(12.) IE these measures wi 


expense, and though T thi " 
point) to following Mr, Thomason’s example টি besat j 
Zilahs at first, I should be dira xe e 
had been able to feel our Way with certainty, There is a second 
method, by which 1 should Propose experimentally to further th ad 
of sound Vernacular Education, e spre 
“(14.) I append to this Minute 
in which he sets forth what he is doing ; 
E in the way of 
tion in the Zillah of the 24-Pergunnahs, and ask Al ere i id 
"(15.) Mr. Long teaches, or p, in his § $ l Hi 
tory, Biography and Geography, ৰি ০0019, His- 


a letter from the Rey, Mr. Long, 


Grammar ‘and 
work upon, and he aims at their improvement, He asks fg cundation to 
Rupees 25 a month, and thinks that t 

the number of his Schools, He has at Present three, 
that in visiting indigenous Schools. want of mean? 
to give improved books, or pecuniary rewards, and thus to encourage and 
stimulate improvement, For this he asks further for Rupees 15 per 
mensem. Total Rupees 40 Der mensem. This is a smal] 


Grant for such 
a promise of result. He agrees gladly to have his Schools at all times 
inspected by Government officers, 


করুণাসার বিদ্যাসাগর A 


which will be followed by many Missionaries. Their Schools ar 
ous and may be made still more so. DA 
“(17.) It is notorious that the Missionary Vernacular Schools hav 
succeeded where ones have failed, and with proper inspection, we í 
be sure of their good working. 1 think that the time has OEE As 
y wisely use the services of these laborious, zealous, and bury: 
I would recommend that Mr. Long's request be RS by the 
Government, and that the same be done, within reasonable limits. E: 6 
other similar request, that may be made. Nor would I confine this হাঃ 
of the plan to Missionary Vernacular Schools. I would aid similarly 
other approved Vernacular Schools that might come forward for the pur- 
And I think it probable that in this manner we may, in many 
ssist the spread of Vernacular Education more rapidly 
other means, and perhaps more 


we mna 
men. 


pose. 
parts of Bengal, a: 
and more economically than by any 
effectively. 
“(18.) I should propose to 
dent as an Inspector and Examine: 
“(19.) If the plan succeeded 


use the services of our Native Superinten- 
r in such cases of Grants in aid. 

as I should expect, we might extend 
al at a much smaller expense than has been esti- 
mated for the commencement of the undertaking; but it is obvious that 
as the system was extended, we should require a larger Staff of superin- 
tendence, and the time will then I think have arrived for placing the 
whole business in Bengal and Behar, and the rest of the Lower Provinces, 
under a European officer, as has been done in the North-Western Pro- 


our system over Beng 


vinces. 

“(20.) I have no in 
a distinct plan for Behar, y 
not to be left uncared for. 


enables me at present to propose 
et the Zillahs of the Behar Province ought 
They are proverbially in à state of darkness 


and very different from Bengal where indigenous Schools abound. 
"(o1.) For the present I should advise that a capable Civil Officer 
should be selected, acquainted with the Behar Province, and that to 
him should be committed the duty of organizing a system of Model 
Schools and indigenous School—encouragement similar to that which in 
the hands of Mr. Reid proved so successful in the neighbouring zillahs 


of the North-Western Provinces. 

*(99.) The same Officer might be made use of in giving and super- 
intending Grants in aid in the Behar zillahs. There are eight zillahs in 
that Province, equal to the number with which the experiment was com- 
menced in the North-Western Provinces. I should mot estimate the 
expense as likely to exceed that allowed for the same number of zillahs 
under Mr. Thomason, viz Rupees 36,000 per annum, exclusive, as in 
the North-Western Provinces, of the salary of the Sipai সি 
I suppose would be, if a Covenanted Officer were selected, P 0 i 
per mensem. This estimate is also exclusive of Grants in aid O exist- 


ing Schools. 
*(29.) The ei. 
"were the same number in 
of say Rupees 50,000 per ann 
would for the present cost Rupees 


formation which 


of Behar would thus be provided for, as 
the North-Western Provinces, at am expehse 
um. Four zillahs in the Lower Provinces 


91,000 and Grants in aid might be 


ght zillahs 


৭৪৬ করণাসাগর বিদ্যাসাগর 


degrees make up a total of a lakh of Rupees. As we advance, the 
Schools would cost less, but the superintendence mij 

“(24.) Putting it at the same rate as the North-Western Provinces, 
and Behar, the whole annual ultimate expense of Model Schools and 
Superintendence, besides Grants in aid in the Lower Provinces, would 
not equal two lakhs of Rupees. But this estimate allows nothing for 
the gradual introduction of the Paying system, by which (if the Govern- 
ment were to use its Patronage to the encouragement of the scheme) it 
is certain that a large part of the expense would be covered. It allows 


id, by which, ] am convinced, 
> the same effect being 
less than half the cost. 

we should propose to 
Government an annual expenditure of Rupees 50,000 in Behar and 
Rupees 21,000 in Bengal. We cannot sa uch will be required 
for Grant in aid. But we might ask for a discretionary authority to 
comply with applications, reporting monthly, or if necessary weekly, the 
amount so granted, 


ight cost much more. 


> 


adual extension, and for 


\ Ovinces, regard; 'hich 
much has already been done in Assam, but on Which we are qe, ed 
y recommendation, / 


of the Principal, a Sort of 


of a Normal School for Beh; Bengal; but the question 
“(29.) I think it would be du eventually call for Consideration, 


the qi 


overnment + i 
4. In order that the Most Noble We 


Ouncil of Educa- 
Tewith submitted. 
remains of opinion that the p leutenant- Governor 
Purpose, and as such he directs me to submit it for the best for the 
and orders of the Most Noble the Go © consideration 


Minutes are he 


Notes on Vernacular Education. 
1. Vernacular Education on an extensive ও 


footing, is highly desirable, for it is by this means alone that the condi- 
tion of the mass of the people can be ameliorated, 


করুণাসাগর বিদ্যাসাগর Abe 


2. Mere reading and writing, and a little of Arithmeti 
comprise the whole of this Education; Geography, eae ee 
Arithmetic, Geometry, Natural Philosophy, Moral Philosophy. POLL 
বার by should be taught to render it complete! 

8. he elementary works alr ishe fi i 
class-books, are the চিগি ৮52৮ 

Ast. Shishushikha, in 5 parts. The first three parts teach Alphabet 
Spelling, and Reading; the fourth is a little treatise on the Rudiments 
of Knowledge; the fifth, a free translation of the Moral Class Book of 
“Chambers’s Educational Course.” 

2nd, Pashwabali, or Natural History of Animals. 

Srd. History of Bengal, free translation of Marshman's work. 

4th. Charupath, or Lessons on useful and entertaining subjects. 

5th. Jeebuncharita, a free translation of the Lives of Copernicus, 
Galileo, Newton, Sir William Herschel, Grotius, Linnoeus, Duval, Sir 
William Jones, and Thomas Jenkins, in "Chamberss Exemplary Bio- 


graphy.” 
4. “Treatises on Arithmetic, Geometry, Natural Philosophy are in 
Treatises on Geography, Political Economy, 


the course of preparation. 
and Physiology, and the Historical Works and a series of Biographies 
will have to be compiled. For the present, the Histories of India) Greece, 


Rome and England will suffice. 
5. One Teacher for each school will not be sufficient. Two each 
at least will be required. Every school will very likely contain from 
three to five, classes, which for one teacher to manage efficiently is im- 


practicable. 
6. The salary of Pundi 


month, qualification and oth 
tion. When all the books en 
every school should have a Hea 
7 Arrangement should be made 
salaries régularly every month, in the 

required to quit their posts. 
8. Four Zilas for the present should be selected for operation, 
There should be 25 


namely, Hughli, Nadia, Bardwan, and Midnapur. 
schools for the present, to be distributed as expediency suggests. These 


should be established in towns and villages not in the vicinity of English 
colleges and schools. In the neighbourhood of English colleges and 
schools, Vernacular education is not properly appreciated. 


9, The success of Vernacular education greatly depends on an 
as well as the amount of encouragement 


and efficient supervision, 

0 the successful pupils. With Natives in general, the acquisition 

for the sake of knowledge itself, has not as yet become a 
tive. It is therefore necessary, that Lord Hardinge’s Resolution, which 

দা; 1 ng been in abeyance, should be strictly enforced. 

Bes 2b ea following plan of superintendence appears to be much’ 


its should be at least Rupees 80, 25, 20 per 
er circumstances being taken into considera- 
umerated above shall be ready for adoption, 
d Pandit at Rupees 50 a month. 

for the teachers receiving their 
ir own Stations, without being 


active 
given t 
of knowledge; 


and far more efficient than any other could possibly be. 
Native Superintendents, each on a salary of Rs. 150 a 
to be employed, one for Midna- 


elling charges, 
for Nadia and Bardwan. They are frequently 


less expensive 
11. Two i 
month, including their travi 


pur and Hughli, the other 


বে করদণাসাগর বিদ্যাসাগর 


isi ine the classes, and rectify the mode of teaching. 
4 "s P ond etie the Sanskrit College to be nominated, ip [^ 
2 ; - [লক vance thar 
officio Head Superintendent with no 25৮ লট annum. 
> and to report to the authorities, 
f Vernacular Schools. . 
13. The preparation and adoption of class-books, and the selection 
of teachers to be entrusted to the Head superintendent, ন 
y i emg a seat of general education, 
to be also considered as the Normal School, for the training of Vernacular 
teachers. 
15. Thus the training of teach 
books, selection of teachers and general su 


stitutions, Being in the hands 

of teachers, generally incompetent for the task they undertake, these 

It will be the duty of the Superin- 

tendents to inspect these schools and give the teachers as much 

instruction as they can as to the m It will also form 

Part of the duty of the Superintendents to watch Opportunities to intro- 
duce, as far as Practicable, the class-books aboy 


e-menti . In fact, 
the Superintendents will [us 


r take every care to make these schools, as far 
as possible, useful institutions, 


ose schools founded by N 
in the hands of competent teachers, 


of course dese; tion and 
encouragement, The Superintendents rve attenti 
schools and to Teport on their respecti i 
iDective c] 
19. The Super aim 


within their respective be. 


bitants of towns and villages, 
ats, to establish s 
ernment schools. 


chools upon the model of Gov- 


The 7th February 1854 É 


(Signed) Ishwar Chunder Surma.”? 


SL. 


করদণাসাগর বিদ্যাসাগর নিও 


১১ 


“From 
The Assistant Inspector of Schools 


South Bengal 


To 
W. Gordon Young Esq. 
Director of Public Instruction 


Fort William, 2nd July 1855. 


Sir, 

I have the honor to represent that under present circumstances it is. 
very difficult to get a good number of competent vernacular teachers. 
To supply this want the establishment of a Normal School or class has 
become absolutely necessary. 1 beg therefore most respectfully to sub- 
mit the following plan for such an Institution for your favorable consi- 
deration and sanction. 

I would propose that two masters, one at 150 Rupees and the other 
at 50 Rupees per month be employed for the present to undertake the 
task of training up the teachers for our new vernacular schools. 

I have lately with the co-operation of my assistant examined up- 
wards of 200 candidates for teacherships in the new vernacular schools,— 
out of which number 92 only have been found to be eligible for the 
situation of teachers. Of this last number, however very few only are 
qualified to undertake the duties of teachers immediately,—the remain- 
der require previous training. I would therefore beg to propose that 
these form the Normal class and that they be attached to it for six 
months, which period in my humble opinion, will be quite sufficient to 


ake them fully competent for the post of teachers. 
make do not belong to Calcutta, and as they 


‘As most of these men ত 
re not in circumstances well enough to afford for their living. bere, I 
5 rupees per month be allowed to 


2: ত, 

would recommend that a stipend of 

60 of the best of them while they remain in the Normal class. To 
class and subsequent service in the 


ensure their continuance in the 
yernacular schools I beg to suggest that they be required to subscribe 


covenant containing the following conditions— 
Ist. That they shall continue in the Normal class for such period 
may be necessary for their training. * 

9nd. That when appointed as teacher 
for at least three years. 

3rd. That they shall accept situations of not less than Rupees 15 a 

nth to which they may be posted within certain districts to be 
the covenant. 


to a 


as s they shall serve Government 


mo 
guine Jt of the fulfilment of any of the above condi- 
d they a fine of fifty Rupees. 
৮ wuld further pro r classes be esta- 

nstitution, they shall 


ou ith the P. tshala, as in that i 
i in connection with e Patshala, 
ner have the benefit of. observing the mode of teaching and the 
k f thereof, but by being made occasionally to 


management of the classes 


> 


BENE ।)}। 


An করুণাসাগর বিদ্যাসাগর 


] b act OF teadh: 
teach them, they shall acquire a practical knowledge of the art of e 
eac: > 
ৰ J "oc 7 1 recom- 
E For the post of Head Master of the Normal classes, I would a 
or cad e: : 
end i Okkhoy coomar Dutt, the w ; s 
ES বিল He is one of the very tew of the best Ben 
of the time. His knowledge of the Englis 


man for the post. For the secoud 
Modhoosoodun Bachaspati. He is 
scrit College, an able and elegant 


the art of teaching, and in my 
opinion in every respect qualified to fill the post for Which he is recom- 
mended. 


There is ong 
I beg here to bring to your Notice. It is th, 


for the Normal classes in the Building now Occupied by the Patshala. 
his building is scarcely sufficient for 


I have etc, 

Eshwar Chunder Surma 

Asstt. Inspector of Schools 
South Bengal.” ° 


১২ 
“From 
The Assistant Inspector of Schools 
South Bengal 
* 
To 


W. Gordon Young Esq. 
Director of Public Instruction, 


Fort William the 8th October 1855. 
Sir 


With reference to your endorsement No. 1 
have the honor to forward a Report of 


the mea: 
carrying out the scheme o: 


f Vern acular Educat 


| 
f 
j 


করুণাসাগর বিদ্যাসাগর aas 


also taken the liberty to offer a few remarks on certain points in the Ins 
pector’s Quarterly Report and letter forwarded under yi |; t 
7 er your endorsement 
I have etc. 
Eshur Chunder Shurma 
Asstt. Inspector of Schools, South Bengal. 


Report of the measures taken by the Assistant Inspector of Schools, 
South Bengal, towards carrying out the instructions regarding Veni 
cular Education conveyed in Secretary Grey's letter to the address of 
the Director of Public Instruction No. 115 dated the 20th April 1855. 

On the Ist May 1855, I took charge of the oflice of Asistant Inspec- 
Previous to taking charge, I had submitted to the Direc- 
tor of Public Instruction a memoran- 
Mr. Long to the Honorable dum of the measures which 1 would 
Haliday of the 27th February adopt on being appointed to my new 
1854. . post. These measures were all sauc- 

à tioned by that ollicer in his letter of 
the 26th April 1855, which authorized 
me to enter upon my duties, and for- 
warded for my guidance, the Minute 
of His Honor the Lieutenant-Governor 
when a member of the late Council of 


tor of Schools. 
Letter Írom the Reverend 


Letter from Secretary to the 
Government of Bengal to the 
Director of Public Instruction 
No. 115 dated the 20th April 


1855. 
Education, together with other papers on Vernacular Education as noted 
in the Margin. 

dum aforesaid, I first engaged myself 


2. Agreeably to my memoran 


a 


in selecting my Sub-Inspectors, and having selected them, despatched 
them to the interior to inspect suitable towns and villages for the Model 
Schools. I was next engaged in examining a large number of candi- 
dates for teacherships in the new schools, out of whom I selected 92. 


Most of these men, however were found not competent to take imme- 
The establishment of a Normal School became 


diate charge of schools. 

therefore necessary to give them a previous training, and a plan for 

such an institution being submitted was sanctioned by Government, and 
ed by the middle of July. 


suc 
ithe school duly open 

e of June the Sub-Inspectors returned from the 
I selected five villages in each 


3. By the middl 
and submitted their reports. 
g most expedient to open the 
ea, I submitted a report on the 25th 


Model Schools. It appearin 
schools first in the District of Nudd 
to the Director (through the Inspector of Schools South Bengal) soliciting 
his sanction to the establishment of schools in that District, and to the 
nt of operations from the first of July following for which I 

t I made no mention of 

mad he schools, because I 


commenceme $ 
e the necessary ERER In this IP i 
f ‘ture ^to be incurred on account o. 
he টা the papers forwarded for my guidance that, that point 
understan ttled. But the Director was of opinion that it was necessary 
had been f df ders of Government upon the subject and therefore 
to obtain the report should have reference to it. Accordingly, on 
desired that my report, proposing the establishment of six 


the 28th, I sent in à second 


interior 
district for the 


463 করুণাসাগর বিদ্যাসাগর 


schools in each Zillah, and the appointment of three teachers to each 
school at a monthly cost of 70 Rupees. 

4. His Honor had Proposed in his Minute the establishment of five 
schools in each Zillah with two teachers to each school, at an expendi- 


as a fresh reference was to be made to Government upon the subject, 
as above stated, and as it appeared to me that the requirements of each 
district could not be well met by five schools. I proposed in my second 
I also took this opportunity to propose 
the appointment of three instead of two teachers to each school, as I had 


teport I solicited sanction to the establishment of schools in all the four 
districts, because I thought it most Convenient to obtain the orders of 


© commencement of operations. I alsa 
১ that in anticipation 
pt measures for opening the 
commence operations 


১ as its introduction, minut 
Success. It was on this 
r es Dleased to Suggest in his Minute, 
Some time be Gratuitous, If বটি Ra. he Peginning and for 

urther represented to him that in case fees 
my Sub-Inspectors would be placed in a very 


this: Bente os agers in positive terms that the 

dl dieses Cement, The Director however, 

brink i to think over the matter again. 

Consequently post remained unsettled, and Operations were 
7 poned. 


INTUS | ৭6৩ 


the schools there. I was now obliged to recall 
pe ন them, at K 
BE iced peen opened through a 10 
77 arr who had been sent there could p. sed 
July, to postpone € A to Bolagore I visited that village on is MR 
there, and heard that ys রাত wa ৮০ est bi hed 
the propriety or এ of bend been opened, I thought lo E ox 
the final orders withi h stopping it. But as I E) X Agr 
ne final orders within a few days, I came to the SFE 
hich has been opened might be allowed to go দির টির তা 
orders directed me to strike out Wanchara par Tu unfortunate- 
s for model schools, in consequence of eere e the list 
ertain Missionary Gentlemen that the SF =e amas to 
the interests of an English school which s buys 
age about 4 miles distant from লনা ৰ 


one wi 
ly those 
of village 
the Director by c 
be prejudicial to 
Ghoshparah, a vill 

8. On the 6th July, as aforesaid I w: ed 
reeably to engagements which I ba টং কটা = s ও 
of Bholagore and Krishnagore Vernacular School Ci ind 7 
those places to report upon thevapplicationsof the £ ommittee to visit 
School, and of the latter for a grant-in-aid. I also ree for a Model 
ke certain enquiries regarding the vernacular ৰ 


I returned from the interior b dg 
200) of that'month, I submitted a A Ree ud "i and on the 
of the model schools. In this report I explained at | e establishment 
ency of introducing schooling fees from the Beinn ngth the inexpedi- 
10. I waited upon the Director on the 6th a 
that final orders had that day been passed upon the DEN E learned 
and I was referred to the Inspector for নি ies the schools, 
When I called. upon that officer in the course of the EE them. 
me the orders in question, which ৰ ud. RE 
Nuddea. model schools in five, villages in each of th ঢ় ন 
Hooghly. jn the margin at a monthly cost of 50 nie ^ as noted 
Burdwan. school. The orders also required that the ju b: each 
Midnapore. be opened on the understanding that the inhab + s were to 
village should build a suitable school house. un of each 
keep it in repair, and that measures should be adopted t: v engage to 
and attach a garden Or play ground to each school hou 7755 gallery 
promised to send a copy of these orders for my Eu The Inspector 
same was not received up to the 14th, I called his ঢাক: সি. 
ject, and got à reply from him on the same day, ANGES ri the sub- 
1 x the purport’ 


of the orders. 


rior, ag 


to ma 
9. 


1. টির Pn difficulties in my way. I had 
a m abitants of sixteen out of the tw 
schools were to be established, for the erection of id 
thout any reference to galleries and. play-grounds iih 
would be required. With the inhabitants Bethe বি 
who were generally not in easy circumstances Thal 
on of the expenses for the school houses siould A 


made ar 
villages where 
houses only, Wi 
] did not know 


four villages: 


ing 

stipulated that a porti: 

defrayed by Government. In making this latter arrangement, I 

^s Minute from which it will be seen that ice 
is 


guided by His Honor 


৪৮ 


৭৫৪ করদণাসাগর 1বদ্যাসাগর 


Honor meditated the construction of these 
the State. I was Personally directed by Hi 


day 15th August, I wrote to the 
Inspector Tepresenting that if the condition of galleries etc, was ZA: 
i be commenced, because it woul 
then be necessary to send the Sub-Ins; 


ut that it 

the villagers Were unwilling to give this addi- 

tional aid. The letter also authorizes me’ to open schools in the sixteen 

Villages, the inhabitants of Which hag agreed to erect School-houses, 
and stated that 


rector regarding 
her letter irom 
^ 9 me to open Schools in all the 
* important questi 


fees was also 


possible 
è were accordingly commenced in the 
Hooghly. district of Nuddea, and on the 28rd Augu 
Burdwan 


এ ould be established 
in them, and i directing me 
stead. It is t i 


lages in their 
€n no Positive Dledg 


villages, I had 
villages. The r 
A school had al 


+ I may | 
lages have $ 
to bear the entire expense of school h 
16. I now be 
adopted by me in conn 
randum sanctioned by 
Should be made to make the School Boo S as cheap 
this subject I directed my attenti 
new books for beginners and 
I am also compiling other class-books myself, and h 


ave engaged compe- 


করুণাসাগর 1বদ্যাসাগর ৭৫৫ 


tent parties in the same task. I hope that at no distant period the 
jotiowing books would be ready for use. 
Outlines of Geography. 
Geography of India. 
Biography. 
Arithmetic. 
Elements of Natural Philosophy. 
Popular treatise on Physiology. 
^ ৯; » Astronomy. 
History of Greece. 
5 of Rome. 
» of England. 
m of India. 
Rasselas. 
Telemachus. 
Aesops Fables. 


17. I proceed now to offer a few observations on the remarks made 
by the Inspector in his Quarterly Report, dated 23rd August 1855 and 
ju his letter to the address of the Director dated 13th September follow- 
ing regarding myself. In the former the Inspector states in the 3rd 
paragraph that I submitted a Report at the end of June for the establish- 
ment of Model schools, but the scheme being incomplete and informa- 
tion on certain important points wanting, I was requested to forward 
a revised Report after making the necessary enquiries, which I did after 
visits to the interior by myself and my Sub Inspectors. In respect to 
this paragraph, I beg to observe that in my Report I merely mentioned 
the names of the villages I had selected for the Model Schools and 
solicited sanction to their establishment with permission to use places 
which the villagers proposed to lend temporarily for our schools: before 
‘the School Houses would be ready. I proposed no scheme of instruc- 
tion whatever because I was directed to work out which was recommen- 
ded by His Honor in his Minute and sanctioned by the Government of 
India. I do not see on what important points information was wanting, 

cause to my understanding all important questions had been settled 
E e Honor in his Minute. There was one point only in which infor- 
an was wanting, it is the distance and direction of the villages 
elected for our schools from the Police Thannah. But this point did 
= trike me as very important. It is true I went to the interior before 
no ent my third Report, but as I have above explained, I did so 
I socii with arrangements made for that purpose with the villages 
puis t to gather information for my report as the Inspector supposes. 
and n Again in the 8rd Paragraph of his letter to the Director of 
+ isih ultimo, the Inspector states that he has taken charge of the 
the schools himself, because it appeared to him that I preferred 
ie ash one else should undertake that duty. I do not remember to 
thar না written or said anything upon this subject, which led the 
lave SF 434 this conclusion. All that passed regarding it was that the 
ছি in a conversation between us asked me one day whether I had 


any objection to his visiting the Pautshallahs under Gooro Mohasoys 


৭৫৬ FMA বিদ্যাসাগর 


near Goburdanga in Nuddea, to which I replied in the negative. As 
regards my not having directed my attention to ihe improvement oi 
those schools from the beginning, I beg to. refer to the 9th p. 
of my Memorandum in which it was proposed that I 
the inspection of the Pautshallahs when the 
settled condition. 
.and my attention 
of Model Schools. 


19. I take the opportunity to mention the serious inconvenience to 
which I have been put for want of Writer and contingent allowances. 


At present I am very frequently oblized to copy my letters statements 
etc. myself, the letters remaining unentered in the Letter Book. In the 


Same manner I write my Bengallee letters to the sever. 
and Head Masters of the vernacular schools, 


aragraph 
should commence 
Model Schools were in a 
The Memorandum was approved of by the Director 
was therefore entirely directed to the establishment 


iture, I beg to state that 
ast, I had agreeably to verbal instructions 


stationery to the amount of 45 Rupees the 
been Passed and paid. There are other 
€ to incur for which nO provision has yet been 


from the Director purchased 
bill for which has not yet 
contingent charges I hay 


Eshur Chunder Shurma 
Assistant Inspector of Schools 
South Bengal” e 


১৩ 


মডেল A E 
the suarter ending বাসা "teary ৮৫৬৫৭ সালের একটি রিপোর্ট (Report for 


থকে অংশাবশেষ : 
“The progress m: i 

surprising, রি haie দন Mod 
blished more than eighteen months. The চাদ a S RE 
Alphabet, and have gone through almost al] the Mus ci peed with the 
available; such as— ass Books at present 
Bornoporichoy, 
nu or Simple Lessons. 
Kathamala, or Select 
Nitisar, or Moral dde x ii ১০৯২৭ 
Bodhodoy, or Rudiments of Knowledge 
Pashawabali, or Animal Biography, 7 
Charitabali, or Exemplary Biography, 
Nitibodh, or Moral Class Book. d 
Bhugul Bibarun, or Geography, 
Banglar Itihas, or History of Bengal. 


4 i Patiganit, or Arithmetic. 
এই উন) 7 1 


9r Spelling Book. 


POP PAM gp opp 


= 


Education Department Consultation, 1 November 1855, No. 51A 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৫৭ 


12. Charupat, or Useful and Entertaining 
Lessons on Miscellaneous Subjects. 
13. Jeeban Charita, or Biography. 

This course, it will be seen, includes Geography, History, Biography, 
Arithmetic, &c. 

The first admission into our Schools were, for the most part, from 
the Indigenous Schools under the Gurumohashoys. At the commence- 
ment I was under an apprehension that trained up as the pupils were 
on the faulty system in use in those Schools, our system would be 
distasteful to them. I have, however, been agreeably surprised to find 
that, attracted by the novelty-of our system, they have, by dint of great 
exertion and unwearied zeal, made so much progress in so short a time. 

Some of the pupils of the Model Schools have entered the Calcutta 
and Hooghly Normal Schools, and others the Bengali Class of the Medi- 
cal College. The admission of such pupils into the Normal Schools is 
certainly an advantage to those Institutions. They have been found to 
be surperior to outside candidates, owing to their having received a 
regular preparatory training in the Model Schools. I have consequently 
every reason to hope that these pupils will make better Teachers in a 
shorter space of time than their other class-fellows. The time, I think, 
has arrived when the system of pupil Teachers may be introduced. . . . 

The list of books given above does not comprise the whole course 
intended for the Model Schools. Those that were ready for use have 
een introduced in them. Others are under active preparation. The 
complete course will include History, Biography, Geography, Arithmetic, 
Geometry, Elements of Natural Philosophy, Natural History, Moral 
Philosophy, and Political Economy. I am aware that this course would 
be considered by many persons as high for the pupils of Vernacular 


Schools. They think that the course of Instruction should be a very 


limited one. ) 
This opinion appears to have been formed under an impression that 


the Students of those Schools are generally the children of the working 
classes, who cannot afford to keep them there for the period necessary 
to complete any extensive course. This impression is certainly errone- 

< There are three different classes of pupils in the Vernacular Schools, 
2 the children of the higher, middling, and lower classes. The first 
3 ng means at command will generally withdraw their children 
From the Vernacular Schools after they have acquired a tolerable know- 
16086 of Bengali and transfer them to English Schools or Colleges. The 
third class, from straitened circumstances, will, in many cases, not be 
able to keep their children in School for the whole time required to 
plete the course, and will generally withdraw them as soon as they 
me ple to read and write and have learnt a little of Arithmetic and 
i i tion, But the second class, whose children constitute the majo- 
VT e sapis in the Vernacular Schools, have the will to give them 
er x T P mille Education, which, however, for want of means, 
a ভিডি + do in English. They must, therefore, continue their 
they can neve Vernacular Schools to finish a complete course, and 


i in the E 
eg e “er of pupils the aforesaid course, in my humble opinion. 
or this cla 
seems to be absolutely necessary. 


wiz. 
class havi 


৭6৮ i করুণাসাগর বিদ্যাসাগর 


It has been stated, in the preceding para. that the children of the 
working classes form the minority in the Model Schools. 
complain on this account, saying that the object of these 
were opened more for the masses than for any other class 
attained.. As far as I am aware, Govern 


view; the Schools were established for setting on foot a complete course 


Y allording opportunities to the 
again these Instit 
always act as a gre 
are not only req 
books, &c. but have to pay monthly Schooli 
country is so cheap that the earn 
Sufficient for their maintenance. 
to incur extra charges for the edu 
are to be educated, the Educati 
long as their condition is not be 
expect that those classes will 


Parties I know 
Schools, which 
> has not been 


natives generally for imitation. Then utions are regu- 
lated on principles which will at drawback on the 
uired to buy their slates, 
ng Fees. Labor in this 
ings of the working classes are scarcely 
They cannot, therefore, be expected 
cation of their children, If those classes 
them gratis so 
t reasonable to 


reap any material advantage under the 


00188 5 


This latter impres- 
by Providing Vernacular 


ic employm, Educa- 
anguage would be o » 3 Yment, and that Educa 


is considered as the 

Xt to Nuddea 5 
on the openi : e orthodox Pundits 

slighted that Instituti E OF the Model Sch 

Same men having wj 

the School h ; ade th i 
: ) their child : Y the pupils of 
the inhabitants of the village of Seakhalla ৩900 it. qm og e same way 
for the School-h, , the view to 
ha i consequence 
ral aswattha 
A Considered 

টিতে ১ in the vi 
rincipal inhabitants are oe ed 
that village, that th Mog 


ol-house 


% are 
of Protappore, 


for the continuance of the School in 
to defray from 


ee <p 


করুণাসাগর বিদ্যাসাগর acs 


may remain unrealized at the close of the month, as well as purchase 
books for such of the students as cannot aliord to do so in consequence 
of their inability to meet those charges. These Schools may also be 
said to have excited a desire in the inhabitants of the Mofussil for 
imitating them, and in consequence many aided Schools have been esta- 


plished... * * "a 


১৪ 


Hl স্বসম্পাঁদত ‘সৰ্বদৰ্শনসংগ্ৰহে’র ভূমিকায় fammi, ১৮৫৮ সালের ২০-জানুআরি, 
শলখেছেন : 


“The Sarvadarsanasamgraha is a work by Madhavacharya, the well- 
known scholiast of the Vedas. It contains short notices of all the sys- 
tems of Indian Philosophy, and as such is very valuable. It is natural 
to suppose that every Indian Sanskrit scholar would have possessed a 
copy of a treatise of so much importance. But it is somewhat singular 
that manuscripts of the work are very rare, and that the great majority 
of the learned of this country are probably not even aware of its existence. 
If not printed now, the Sarvadarsanasamgraha would, in all probabi- 
lity, share the common fate of many other valuable relics of Sanskrit 
learning. ‘To preserve the work from destruction I proposed to the 
Asiatic Society of Bengal to edit the work for them if they would under- 
take to print it. My offer was kindly accepted, and the work, under 
their auspices, is printed and published. 

When I first undertook to edit the work, I was under the impres- 
sion that the task would be an easy one. There were two manuscripts 
in Calcutta, one in the Library of the Sanskrit College, and the other 
in that of the Asiatic Society. On first reading the book I thought that 
the former manuscript was sufficiently correct. But scrutinizing it with 
the care necessary for publication, I collated it with the copy in the 
Society’s Library and found that without the aid of more manuscripts, 
the readings in several passages in which the two manuscripts differ, 
could not be reconciled. No other manuscripts were however procur- 
able in Bengal; but by good fortune I procured three manuscripts 
from Benares. Th rvice to me, and it was only 


ese were of essential se 
after carefully collating them with the texts in Calcutta that I have been 
able to edit the work. 


I feel it my duty here to 
Hall, late of the Benares C 
Benares manuscripts were received. 


have been impossible for me to execu 
the accuracy requisite. My obligations are also due to Professors Jaya- 


naravana Tarkapanchanana and  Taranatha Tarkavachaspati of the 


Sanskrit College for the material assistance that they afforded to me in 
the undertaking." 


express my great obligations to Mr. Edward 
ollege, through whose kind exertions the 
Without his timely aid it would 
te the task I had undertaken with 


rt on. Public Instruction in the lower Provinces of the 


°C al Repo 
PE for 1856-57, pp. 71-75. 


Bengal Presidency. 


গর 
৭৬০ করদ্ণাসাগর বিদ্যাসা 


১৫ 


“From Pundit Eshwar Chunder Surma, to 


W. Gordon Young, Esq., 
Director of Public Instruction, — (dated the 25th 


March 1859.) 


I have the honor to state that the Tas of 
under the advance System Pes to the o 
No. 637, dated the 30th March 1858, 
necessary to reprint the work 


rders of Government, 
it has become 
€ growing demand for 


advance system 
i i it is neces ary 

৷ i d of in about eig it is necess 
cien pe The total price at 
eight hundred and 


১৬ 


“Note by Pundit Eshwar Chundey Surma on the Sanscrit College,— 
(dated the I7th April 1859.) 


With care and attention le and 
l Report by Mr, Cowell, Mr. Cowell's Report is te ab “detail 
etter by Dr. Roan comprehensive one, It describes p DE 
1 Minute by Mr Woodrow, and with faimess the working fel cy 
ollege € justly ascribes the deficien 
in the knowledge of Grammar on the p 
to the TOn-appearane, 


ন " 
art of some of the Junior Classe 


aee 

yakarana Kaumudi or Outline 

Tr compiled by myself, Th Id 

ul revision before being sent to the Press. This wou 


ill health prevented me 


€ of Pat যা, ০ 
oF Sanscrit Gra 


of the college should = 
English, This object ien 
epartment was Spe ৷ 
© University, the English 
than the Entrance Course; 


Ourse in 


it, the English D 


* Proceed} { 
Department, 7785, © 


ion 
the Lieutenant-Governor of Bengal, Educatio 
5 Tth April 1859, No, 23. 


“= বিজ 


NE LT 


করুণাসাগর বিদ্যাসাগর Hus 


but previous to that event those studies were of a far higher standard. 
It is not difficult or impracticable to teach the B.A. Course iu the Sanscrit 
College. With an increase to the teaching staff, the end would be easily 
attained. Perhaps one additional teacher on a salary of Rs. 150 per 
‘month, payable from the surplus schooling fees, would suflice for the 
present. 

Mr. Cowell appears to take objection to the study of the Smriti and 
Vedanta in the College. I am sorry that I must differ from him on 
this point. These branches seem to me to be quite unexceptionable. 
In Smriti, the treatises in use teach only Civil Law, such as Law of 
inheritance, adoption, &c. The importance of such study is admitted on 
all hands and it is therefore unnecessary for me to dilate upon it. The 
Vedanta is one of the systems of Philosophy prevalent in India. It is of 
a metaphysical character, and I do not think there can be any reasonable 
objection to its use in the college. Both the branches, as at present 
taught, are free from objection on religious grounds. In my humble 
opinion, the discontinuance of these subjects would make the college 
course a very defective one. 

I fully agree with Mr. Cowell, in his recommendation for the conti- 
nuance of the college on its present footing. His arguments are weighty 
and fully sustain his position. The Sanscrit College is undoubtedly one 
of the most useful and important Institutions under Government. 

Dr. Roer recommends the abolition of college and the appropria- 
tion of its funds to the introduction of the study of Sanscrit into Govern- 
ment English colleges and schools. He admits that the college is an 
useful Institution, but he thinks that the arrangement proposed by him 
would, if carried into effect, be more. advantageous. 

No one is a greater advocate than myself for the introduction of 
Sanscrit into English Colleges and Schools. But no one would be more 
strongly opposed to the abolition of the Sanscrit College and the substitu- 
tion of this arrangement in its stead. Mr. Coweli justly observes that if 
Sanscrit is to be studied at all it should be studied thoroughly, and I very 


much doubt if it can ever be properly studied in English Colleges and . 
Schools, especially when it is a fact that the attempt to teach even 
Bengali in a proper style has proved a failure in those Institutions. The 
result of the adoption of Dr. Roer’s plan would be the extinction from 
this part of India of a language and literature, the preservation of which 
in their full integrity was one of the primary objects of the founders of 
the Sanscrit College. 
Mr. Woodrow's Minute scarcely needs comment. On one point, 
however, I would say à word. He has formed an impression that there 
was no discipline in the college because it was under Native superinten- 
of this impression is clearly proved in Mr. 


dence. The erroneousness 
Cowell’s Report, which notwithstanding its fulness makes no allusion 
whatever to this want. | 

rtant point that gentleman could never have been 


On such an impo 


silent if any reasonable ground for complaint existed on that account.”* 


"uM 
of the Lieutenant-Governor of Bengal Education 


চে H 
pepe cee’ Tore William, 28th April 1859, No. 11. 


৭৬২ করদণাসাগর বিদ্যাসাগর 


১৭ 


“From Baboo Eshwur Chundra Sharma, to Rivers pem 
Esq., Junior Secretary to the Government of Bengal,—(dated the 
29th September 1859.) 

Sir, 

I have the honor to acknowledge the receipt of your P 
circular letter No. 288, dated the 17th June last, relative to the practi- 
cability of promoting really cheap Schools for the masses in Bengal, and 
in reply to state that, in my humble opinion, it seems almost impracti- 
cable, in the present circumstances of the Country, to introduce any 
system of education with such limited expenditure as is contemplated by 
Government, viz. Rupees 5 to 7 a month for each School. Men, who 
are qualified to teach mere reading, writing and a little of Arithmetic 
with any degree of success, howeve 


Native villages may be, cannot be induced to accept service on such 
low remuneration. ] am not aware o 


redecessor's 


m proceeded from other causes 


Village; for [ understand that he 
ut of his owr 


1 village, of smaller 

at first offered to him. P 
৪. information about the System pursued in the 
-Western Provinces, 


ENDS many respects it is simi Tt pun 
indigenous Schools or Bengal. The 


Schools is, I understand, limited to n in the Behar 


Shopkéeper's accounts, and the d. letter Writing, and Zemindar and 
Bengal Schools 13 that a f i 

> ew pri 
are nominally used in the hese hp oÈ 
promote such a system of education ; 
the Goroomohashoys, the i 


Schools, and placin 


n improved character 
Government be to 
n > & small monthly pay to 

n o z " "i 
g those Schools a few printed books in their 


Xtend to the mass if by that 
uring classes. { sses, if by 
in Bengal, few, if any, from ie A bee DOW, both in Behar and 
pupils of those schools, e to be found 


This state of thing 
ing classes. It is gen 


Secure some kind of remuneratio 

think, and perhaps rightly, that if 

and writing, it will not better thei 

n0 inducement whatever in sending them to Sch 
ool. i 

€Xpect that they would educate their children sau gone F 


T great their attachment to their . 


EM 


-a 


— mm e 


করুণাসাগর বদ্যাসাগর ৭৬৩ 


knowledge, when even the higher classes do not yet properly appreciate 
the benefits of education. Under such circumstances it is needless to 
attempt the education of the labouring classes. But should it be in 
the contemplation of Government to ty the experiment it must be 
prepared for giving education free of all charges. It may be mentioned 
here, that experiments have been made by private individuals, the results 
of which have not however been satisfactory. 

An impression appears to have gained ground, both here and in 
England, that enough has been done for the education of the higher 
classes and that attention should now be directed towards the education 
of the masses. This impression has evidently been caused by the too 
favorable character of the Reports and Minutes on education. An 


enquiry into the matter will however show a very different state of 


things. p 
As the best, if not the only practicable means of promoting educa- 


tion in Bengal, the Government should, in my humble opinion, confine 
itself to the education of the higher classes on a comprehensive scale. 
By educating one boy in a proper style the Government does more to- 
wards the real education of the people, than by teaching a hundred 
children mere reading, writing and a little of Arithmetic. To educate a 
whole people is certainly very desirable, but this is a task which, it is 
doubtful, whether any Government can undertake or fulfil. It may be 
notwithstanding the high state of civilization in England, 
no better than their brethren in this country on the 
০ 


remarked that, 
the masses there are 
point of education.” 


১৮ 


“From Baboo Eshwar Chundra Shurma, Principal of the 


Sanskrit College and Superintendent Caleutta Normal School to 
Rivers Thompson, Esq., Junior Secretary to the Government of 


Bengal,—(dated the 16th April 1860.) 
Sir, 
I have the honor to forward, for submission to His Honor the 
Lieutenant-Governor of Bengal copies of correspondence which has 
]f and Messrs. Molloy and Dallas, Attorneys at Law, 


passed between myse 
and the Director of Public Instruction, relative to a claim made against 


me by Fida Hossain Khan, for damages said to have been done to 
Premises No. 181, Dowbazar Street, hired by me while principal of the 
Sanskrit College, for the accommodation of the Government Normal 
School and the Government Pautshalla. As the proper party for the 
settlement of the claim is Mr. Woodrow, to whom I made over charge 
of those Institutions, I have to request that you will be good enough 
to move His Honor to order the adoption of the requisite measures for 
relieving me from the trouble into which I have been unnecessarily 
thrown. 


——_ 


ant-Governor of Bengal, Education 


* Proceedings of the Lieuten 


Department, October 1860, No. 93. 


৭৬৪ TRIAN বিদ্যাসাগর 


From Messrs. Molloy and Dallas, Attorneys at Law, gee 
Eshwar Chundra Shurma, Principal of the Sanskrit College e 
Superintendent Calcutta Normal School (dated the 7th January 
1860.) 
B in K you for pay- 
We are instructed by Fida Hossain Khan to call upon you 
ment of Rupees 700, being the estimated amount of damage p E 
his house No. 131, Bowbazar, during your occupation of it for a Pau 
shalla. 


We are further requested to intimate that unless payment is forth- 
with made, ] 


6, legal proceedings will be instituted to enforce payment. 


From Baboo Eshwar Chundra Shurma, 


College and Superintendent Calcutta Normal School, to Messrs. 
Molloy and Dal 


las, Attorneys at Law,—(dated the 10th January 
1860.) 


Principal of the Sanskrit 


n Gentlemen, 


. » Bowbazar Street 
Hossain Khan, 3 
with whom 
claim, 


—— 
From Messrs, Molloy and Dallas. 
Eshwar Chundr: Sh 


urma, 
Superintendent Calcutta 
1860.) 


ouse No, 181, Bowbazar to you, and therefore 
for all the damages done to it. 

LI —— 2 s i 

From Baboo Eshwar Chundra Shurma, Principal of the Sanskrit 

College and Superintendent Calcutta Normal School 
Molloy and Dallas, Attorneys at 


» to Messrs, 
Law,—(dated the 
1860.) > 


16th January 
Gentlemen, 


করুণাসাগর ববদ্যাসাগর ave 


Besides, your client has all along received rent from Government under 
such circumstances, ] am unable to understand how, in opposition to all 
rule’ and practice, any responsibility should be attached to me for the 
damages alter the cessation of my connection with Government. 

I have forwarded copies of the correspondence, which has passed 
between us, to the Director of Public Instruction, to whom, in the 
absence of Mr. Woodrow from Calcutta, I beg to refer you on the sub- 


ject. A copy of my letter is annexed ior reference. 


Copy of Agreement. 

I hereby agree, on the part of Government, to rent of Fida Hossain 
Khan, all that "upper-roomed house No. 131, Bowbazar Street in Calcutta, 
with the out-oílices, for the accommodation of the Pautshalla and thé 
Ualcutta Normal School, for the term ot (2) two years from the lst of 
August next, for the sum of Company’s Rupees (140) one hundred and 
forty monthly, which I agree to pay him on the 15th of each and every 
month, commencing from the 15th September next, and if I make altera- 
tions or additions thereto, I agree to make the same at my own expenses, 
such alterations and additions to be made with the consent of the said Fida 
Hossain Khan. Dated this the 10th July 1857. 

Eshwar Chundra Shurma, 

Principal Sanskrit College, 

and Superintendent Calcutta Normal School. 
. —— 


I agree to the above terms and to keep the house in tenantable 


ropairs. Pes 
Fida Hossain Khan. 


Witnesses. 
Gopal Chunder Bose, 


And some other names in Persian Character. 


From Baboo Eshwar Chundra Shurma, Principal of the Sanskrit 
College and Superintendent Calcutta Normal School, to W. Gordon 
Young, Esq. Director of Public Instruction,—(dated the 16th January 


1860.) 


Sm forward copies of the correspondence, which 
assed between myself and Messrs. Molloy and Dallas, Attorneys at 
on behalf of Fida Hossain Khan, the proprietor of house No. 181, 
rented by me during my incumbency as Principal of the 
and Superintendent of the Calcutta Normal School, for 
n of the Pautshalla and the Calcutta ben School, 
will be good enough to adopt the necessary 
asit to i dee Ament of the claim made by the proprietor for 
measures for to his house during its occupancy by those Institutions. 
লৰ. 2 v obliged to trouble you because Mr. Woodrow is not in 
Cal লগ ee ‘Attorneys of the proprietor are urgent in their demand 
alcutta, 


for payment. 
em 


I have the honor to 


has p 
Law, 
Bowbazar, 
Sanskrit College 
the accommodatio 


B FRIA বিদ্যাসাগর 


» Director of Public Instruction, 
to Pundit Eshwar Chundra Shurma,—(No, 48, dated the dst b'ebru- 


i have the honor to acknowledge the 
^ from a tour in the Motussi]) of your letter dated 16th ultimo, 
age said to have 

by you for the Normal School, 
right in Telerring Messrs Molloy 
as I am not ina Position to judge Whether the 
aim in Question is a rightful one or no, You are the person best 
Qualified, Perhaps I might say, the Only person Qualified, to form a 
ini is poi, ০০৮০ Suggest that (if you 
if you Were now to take the 


c mmuzicating with Mr, W 
e Superintendent of the School, Should it the 
Necessary that Gove n Government should 
move in the matter, 


this Ollice, 


With teference to 


ing our client Fida- OSSàin Khan’. 
ঢ় 


Tegard to the 


t t © Steps to be taken in 
i question, e trust therefor that y এ 
Prepared to Settle the claim, পা MN 
Om Messrs Molloy an llas Attorne 
5 YS at Law, to Babo 
shwar 17700 300৫৮ ted the 12th Pril 1860, > 
ir, 


n to our letter of th instant. 
an immediate arrangement jg Made 4, Settle our client’ laim এ} 
Proceed against you to compel you t do : [5s 


mpson, Esq., Junior S 
ment of Bengal, to the Inspector f Sch 


of Schools, East Bengal, 
William, the 26th April 1860, 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৬৭ 


was Principal of the Sanskrit College, for the 
Normal School and the Government 
ill be so good as to inform the 
the proper person to apply 


the Pundit, whilst he 
accommodation of the Government 
Pautshalla. I am to request that you w. 
Attorneys that you and not the Pundit are 


on the subject. 
I have the honor to be, 


Sir, 
Your móst obedient Servant, 


Junior Secretary to the Government of Bengal."? 


° ১৯ 


বিদ্যাসাগর, ১৮৬৫ সালের ২৯-জুলাই, বেথুন স্কুল সম্পর্কে (বিদ্যাসাগর তখন বেথুন 
স্কুল কমিটির অনারারি সেক্রেটারি) গবর্নমেণ্টের কাছে একাঁট রিপোর্ট দাখিল করেছেন: 


by direction of the Bethune School Committee, 


“I have the honor, 
the Institution ending 30th April 


to submit the following report on 
1865:— 

2, Number of pupils.—The number of pupils on the Rolls on that 
date was 108, divided into seven classes, and the average daily atten- 
dance during the Session was 72. 

3. Admissions and Withdrawals.—Ihere were 45 admissions and 
37 withdrawals; the majority of the Pupils were taken away in conse- 
quence of marriage. 

4. Progress and course of Stud: 
during the session has been very satisfactory. 
sisted of Reading, Writing, Arithmetic, Geography, 
Bengal and India. Lessons were also given on comm 


things, besides Needle Work and Sewing. 

5. Revision of Establishment.—1n consequence of the resignation 
of Miss Goulding, the Head Mistress, the entire Establishment was revised 
with the sanction of Government. The salary of that post was reduced 
from Rupees 200 to Rupees 150; the saving being appropriated to the 


entertainment of additional Teachers and to granting increases to some 
of the existing stall. The appointment has been conferred on Miss Pigot. 
The Committee take this opportunity to bring to the favourable notice 
of Government the valuable services rendered by Miss Goulding to tne 
Institution. during her long incumbency, and the lively interest which 
she always took in its welfare and management. 

6. Committee of Management.—There have been no changes in 
the Committee during the Session. The usual monthly Meetings have 
not been regularly held as heretofore, in consequence chiefly of the 
absence of any particularly important business to be performed, as well 
as on account of the great inconvenience to which the Hon'ble Presideat 
as well as other Members are generally put when compelled to attend 
the monthly Meetings. The only business ordinarily transacted at such 
Meetings was the mere admission of Pupils, but this is precisely the 


y.—The progress made by the Pupils 
The course of study con- 
and the Histories of 
on objects and 


of the Government of Bengal in th i 
1860, Nos. 9-11. BH S0 B EORUM 


? Proceedings 
Department, June, 


৭৬৮ কর্ণাসাগর বিদ্যাসাগর 


kind of work which can be best and 
in direct communication with the p, 
summon all the Members to meet 
girls to the School. 

7. Annual Examination—The 
by the Members of the Committee, 
Was partly oral and Partly in writing. ‘Their Periormances in the 
of Bengal were creditable, They were also required to write short 
essays on the advantages of Learning, In this part of their ordeal they 


also acquitted themselves creditably. The Committee Would beg to 
Suggest that some of their 


easiest transacted by the Secretary 
resident. 


It seems unnecessary lo 
merely to 


admit hali a dozen little 


Annual Examination was conducted 
The Examination of the First Class 


History 


Progress-making in the Institution, 


8. Distribution of Prizes.—The distribution 
took pl 


Of prizes and 
ace in the School Premises in March last. 


presents 


» together With a 
1০01) with their 


earrings. Raj 
"Chunder Sing, two gold necklaces. The Hon'ble দিন: ae Protap 
‘a pair of gold bangles. Isw 


Rs. ASE. 
Government 
Grant... 7,407 টির? 10 Receipts and Disbursements 
Bethune The nual expenditure amounted 
Testimonial to Rupees TAT8-15.3, which Diin 
Fund .. 93 8 6 set against 4 eceipts ag xa 
লজ 5 leaves an un রর 
Total... 7500 g 6 of Rupees 21.9.5, — ^*Pended balance 
T 
ll. In conclusion, the Committee desire to e 
that there 1S no diminution ; p) 


টি ২২৯১৭ 


* Proceedings of the Lie 
utenant- 
চা Governor 


t 1865, No. 58. pp. 35-36, > Education 


জামণানর শ্ৰেষ্ঠ ও প্রাচীনতম প্রাচ্যাবদ্যাচর্চার কেন্দ্র Deutscher \Akademischer 
Austanschdienst We পারষদের পতিকা Zeitschrift der Deutschen 
morgenlandischen Gesellschaft.qa ১৮৬৫ সালের উনাবংশ খণ্ডে পে. ৬৪২-৪৭) 
Brockhaus (ব্রোকহাউস) বিদ্যাসাগর সম্পর্কে জর্মন ভাষায় একাঁট প্রবন্ধ লেখেন। 
গ্রবন্থাটর নাম: Die Werke Des lswarachandra Vidyasagara (ঈশ্বরচন্দ্র 
বিদ্যাসাগরের সাহিত্যকীতি)। উক্ত প্রবন্ধের নির্বাচিত অংশের বঙ্গানুবাদ : 

“বৃহত্তম ক্ষেত্রে সর্বাবধ জ্ঞান বিকীর্ণ করার মাধ্যম হিসেবে ভারতীয় লোকভাষাগ্ীলর 
গুরুত্ব অবশ্য স্বীকাৰ্ষ ৷ সংস্কৃত আজ একটি মৃত অথবা tT সংস্কীতর SAT! প্রতাঁচা 
থেকে ভারতবর্ষে প্রসাঁরত সজ'ঁব চিন্তাধারা অঞ্গাঁকার করে নেওয়া তার পক্ষে আর সম্ভব 
নয়। অথচ এসব ধ্যানধারণা ভারতবর্ষের অধুনা ্তামত আত্মক জীবনধারাকে প্ৰাণত ও 
মঞ্জারত করতে পারে। সংস্কৃত ভাষা বেশ কয়েক শতক ধরেই িদগ্ধজনের ভাষায় পর্যবসিত 
হয়েছে। তাকে আর লোকভাঁষত বলা চলে না। ফলত লোকায়াতক ভাষাগুলি দীর্ঘকাল 
ধরে, সাহিত্যিক উদ্দেশ্য চরিতার্থ করে এসেছে যদিও এতাঁদন প্রধানত সন,তন রীতিতে 
রচিত ও প্রশ্ন সংস্কৃতির আদর্শে বিন্যস্ত কাব্য। গদ্যে প্রায় কিছুই লেখা হয়ান বলা চলে। 
MUTT প্রাত্যাহক জীবনের প্রয়োজনবাহী পত্রধারা ও তথ্য দলিলগীল এর ব্যাতত্রম। আর 

তাদের গদ্য রুক্ষ, ব্যাকরণ আনয়মী। মশনারীদের কল্যাণ কর্মের সৌজন্যেই আজ ভারতীয় 
লোকায়তিক ভাষাগলির গদ্য TUS ও ভাব বিনিময়ের পক্ষে বিশ্বাসযোগ্য বাহন হয়ে 
উঠেছে। ভারতবাসাঁরা এই কাজাঁটর সুফল সম্ভাবনা উপলব্ধি করে তাঁদের প্রয়াসকে বৃহত্তর 
সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেছেন। 

বিশেষত উত্তর ভারতের 1তিনাটি ভাষা অসংখ্য পারিশাঁলিত গদ্যের বাহন হয়ে উঠতে 
পেরেছে। এরা হল হিন্দুস্থান, মারাঠী ও বাঙলা। সম্ভবত MAS ভাষাঁট একাঁট 
অপেক্ষাকৃত ক্ষুদ্র অণ্ডলের STD! কিন্তু অন্যান তিন কোট মানুষ এই ভাষায় কথা Wil 
AROM বাঙালী লেখকেরা একাঁট বিরাট পাঠকমণ্ডলীর উদ্দেশ্যে লিখে থ.কেন। বাঙলা- 
দেশের লেখকদের মধ্যে যাঁরা স্মরণযোগ্য সাহিত্য কর্মের সাহায্যে দেশবাসীর শিক্ষামান উন্নত 
করবার চেস্টা করেছেন এবং সেই মহৎ উদ্দেশ্যে নিজেদের সমগ্র জীবন উৎসর্গ করেছেন 
তাঁদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বাগ্রণী। জামণন প্রাচ্য সংস্থা তাঁর মহামুল্য কৃতি-কথা 
মনে রেখে এই বিদগ্ধ মানুষটিকে উল্লিখত সংস্থার সদস্যপদে সম্মানত করেছেন। 'বানময়ে 
তান তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং অ'মাদের সংস্থার গ্রন্থাগারে তাঁর সমগ্র রচনাবলী 
দান করেছেন। বাইশটি ছেটবড়ো খণ্ডে ছড়ানো তাঁর যোলটি রচনা বাংলা ভাষায় নিবদ্ধ 
হয়েছে। এখনে একটি সংস্কৃত পাঠসংকলন ও একটি ইংরোজ বর্ণপাঁরচয় অবশ্য উল্লেখ্য। 
তাঁর এই উল্লেখযোগ্য বইগ্যলির একাধিক সংস্করণ হয়েছে এবং তা প্রমাণ করে কণী 
অপাঁরমাণ সংক্ষ্ম রুচরার সঙ্গে লেখক এই বিষয়গুলির নির্বাচন করেছেন এবং কীভবে 
জনসাধারণ তা শিক্ষণের মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। তাঁর ব্যাপক পাঠকবৃত্তের এট 
একটি প্রমাণ। 

তাঁর গ্রন্থর একটি সংক্ষিপ্ত তালিকা ও তাদের পাঁরচয় দান এখানে 'ন্প্রয়োজন 
হবে না। বই দিয়েই dE তালিকাটি অরম্ভ হতে পারে_যেগ্ল চিরায়ত সংস্কৃত 
ভাষা শেখানোর জন্য রচিত হয়েছিল এবং সেগুলি ধ্রুপদী ভারত সাহত্যের স্মরণীয় স্মাত 
সাক্ষ্যগুলিকে পারচিত স্মৃতি সাক্ষাগলির সঙ্গে সবার পাঁরচয় সাধন করতে চেয়োছল।* 

(ক) ব্যাকরণ chart সংস্কৃত ভাষার একটি সর্বাঙ্গীণ ব্যাকরণ। যুরোপীয় পদ্ধাততে 

aioe এই গ্রন্থের তিনটি স্াবভন্ত অংশ অছে। 

খে) কা’লদাসের শকুন্তলা--উপন্যাস আকারে এর পুনাবন্যাস। ‘Lambs’ Tales 

of Shakshpeare’ দ্বারা অনপ্রাণত। (>) 


* [অনুব'দকের বন্তব্য : এখানে লেখক বিদ্যাসাগরের যাবতীয় গ্রন্থের বস্তুনিষ্ঠ বিবরণী 
দিয়েছেন। প্রসঙ্গত তাঁর দু একটি বই সম্পর্কে লেখকের মল্যা়ণ প্রদত্ত হল।] 

(১) [সেক্সপায়ারের নাটাগ্‌চ্ছের ভূমিকাপ্রাতম এই গ্রন্থের একটি অনুবাদ অমাদের 
বিদগ্ধ দেশবাসী ডঃ র্যোর “মহাকবি সেক্ষপীর প্রণীত নাটকের মমণনূরূপ (কোলকাতা 
১৮৫৩) Lambs’ Tales কাতিপয় আখ্যায়িকা ডঃ এডওয়ার্ড CUR সাহেব কৰ্তৃক অনূবাঁদত 


৪৯ 


440 করুণাসাগর বিদ্যাসাগর 


(গ) বর্ণপারচয়__বাংলা ভাষায় ABC তথা ফুরোপীয় শিল্পাদর্শে রচিত জনীপ্রয় ও 
শিশুপাঠ্য বর্ণপারচাত। 


(X) জীবনচারত__ Chambers Educationist Course অনুসরণে ৷ 
(ডে) Marriage of Hindu aoe দ্বিতীয় সংস্করণ EUN ১৮৬৪), 
লেখক আমাদের ইতিমধ্যেই তৃতীয় সংস্করণ পর্যন্ত পাঠিয়ে গদয়েছেন। ত 
শত্রুরা অত্যন্ত ঘৃণ্য ধরণের কলকাতার ইংরোজ দৌনকে এই মুখপন্রাট সম্পর্কে 
বদ্বেষ উদ্গীরণ করেছেন। ফলত লেখক তাঁর রচনা ইংরেজি ভাষায় নিবন্ধ করতে 
মনস্থ করেছেন। 
এই ইদ্তাহারধমণ পুস্তিকা রচাঁয়তার অসামান্য মনীষা নিয়ে পাঠক [oc আভঘাত 
AIG করে॥ যাবতীয় প্রাপ্য আইন সংক্রান্ত এবং অন্যান্য উৎস-গ্রন্থ থেকে সংগৃহীত 
ATI এখানে tees ভাঙ্গতে Ure এবং শীবদগ্ধ প্রণালীতে ব্যাখ্যাত হয়েছে। 
লেখক যেন একজন গোঁড়া ব্রাহ্মণের প্রস্থানভূঁমি গ্রহণ করেছেন এবং স্পষ্টতই এই মর্মে 
যে, শান্তে iw AIA ied থাকে তাহলে তান পনার্বা 
aS] করতে প্রস্তুত আছেন, সুখী বিধবাদের চমৎকার অবস্থা সম্পর্কে তাঁর মনে যতই 
সহানদুভীতর উদ্রেক হোক না কেন কিন্তু তান প্রমাণ দাখিল করে দৌঁখয়েছেন প্রকৃতপক্ষে 
সোঁট সত্য নয় এবং ইতিপূর্বে অবৈজ্ঞানিক ভাঙ্গতে প্রারসাঙ্গক Geta ব্যাখ্যাত হয়েছে। 
প্রাসাপ্সিক অংশগুলির অপ্রামাণ্যতা প্রতিপন্ন করবার উদ্দেশ্যে তান ধর্মশাস্্কে দুটি প্রধান 
বর্গে Free করেছেন যার মধ্যে এই বিশ্বের আদি সত্যযূগের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অন্যাট 
বর্তমান অধ্যায় কাঁলবুগ সম্বন্ধেই প্রযুন্ত হতে পারে। আমাদের আধুনিক জণবনের 
সমস্যার নিরসনের উদ্দেশ্যে শেষোন্ত অংশগণঁলর কাছ থেকে সত্র নেওয়া যেতে পারে। 
ভিডি ভোর জেন যুগল সাজ GRE নেই। 
। আমরা অবশ্য এই aie প্রণালী মেনে নিতে পারছি না। কল ater 
বৈ মনযোছের সঙ্গে নিবিড়ভাবে AC নেটি লক্ষ্য qur enn কিন্তু ভারতীয় ৰ 


য়াজিত, বিনি সমনন্ুপাতে জ্ঞান ও উষ্ণ মানব-সংবে | 
এই মর্মে আশ্বস্ত হরে ণ জানাচ্ছি। তান যেন তাঁর 
দেশবাসীর সমদৎকর্ষের জন্য দীর্ঘকাল বেচে থাকেন।”* 


২১ 


সাগরের মতামত তত বিষয়ে আইন প্রণয়নের প্রশ্ন উঠেছে। এ-ববয়ে গাবৰ্ন'মেণ্ট 
আপন মতামত জা নয়েছেন। =a eae সো বি, 
এত y 


R. B. Chapman Esquire, 


Secretary to the Board of Revenue 
‘Sir, 


হইয়া” নামে প্রকাশিত হয়েছে। ডঃ 


করেছেন : AWTS (Tempest), scm TA সংকলন থেকে এই নটি বৃত্তান্ত নিৰ্বাচিত 
nights dream), বর রহস্য (Winter's tale) স্বপ্ন গববরণ (Midsummer 
about nothing), তে eg 


, আকর গোলযোগ (Much ado 

(Merchant of Venn aa dene pe 1ভানিস নগরীর বাণক 
; সমকাল sar, ম্যাকবেথ, হেমলেট ] 

গেয়র্গ লেশনার ও অলোকরঞ্জন moto নিৰ্বাচিত অংশের অনুবাদ করেছেন 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৭১ 


be any texts in the Books on Hindu Law which either permit or prohibit 
the alienation of Devatra property. But the general practice of the coun- 
try does not sanction the disposition of such property in any shape. In 
fact, when Endowments ot this desenption are made by Hindus, they 
make them with the sole object of securing the property endowed trom 
any sort of alienation, and attach conditions accordingly. ‘Trustees are 
consequently prohibited from disposing of the property. ‘Though no 
distinct ruling on the point is traceable in any of the ‘Lext Books, no 
alienation can be permitted in accordance with the principles of Hindu 
Law. According to that Law, alienation cannot take place except with 
the express consent of the owner, and as in the case of Devatra property 
the Idol, to which it is consecrated, is the owner, it cannot be disposed 
of except with its consent, which as a matter of course, can neither be 
given nor extorted. Hence, Devatra property has become inalienabie. 
2, i am fully aware of the difficulties which may occasionally be 
felt by trustees in the execution of the trusts in connection with Religious 
Establishments. Circumstances may arise, which may compel them to 
incur liabilities, which the fixed income of the Trust will never enable 
them to meet; because, in many cases,’ the endowers appropriate the 
income iu such a way as to leave little or no margin for any extraordinary 
or unforeseen expenditure connected with the endowments, such as re- 
pairs of temples, payment of Government Revenue in cases when it is 
not realized from the Ryots in consequence of draught, inundation or 
other causes &c. It cannot be expected that Trustees will meet this 
expenditure from their own funds or from subscriptions. Some provi- 
sion must therefore be made by Law for the purpose, and on this 
consideration, I see no objection to section I of the Bill No. 8 of 1866, 
if it be so worded as to express distinctly that the funds raised by the 
disposition of the property are to be appropriated solely to meet extra- 
ordinary Or unavoidable expenditure connected with Religious Endow- 
ments. Disposal of Devatra property for such purposes would not, in 
my humble opinion, be inconsistent with the principle of Hindu Law. 
The chief object of all endowments is to guard against misappropriation, 
and as the extra expenditure referred to is solely and entirely required 
for Devatra purposes, it can, on no account, be considered in the light 
of misappropriation. Nay, if the Idol could be made to speak, it would 
certainly not only have given its consent, but would have also insisted 
on the disposition of its property under such contingencies. 

3, Alienation being allowable only under the circumstances above 
set forth, Section II of the Bill appears to me to be objectionable, as it 
confers undue powers on Trustees, and prescribes that it is not neces- 
gary for purchases or mortgages of Devatra property to enquire into the 
necessity or expediency of the sale or mortgage or to see that no more 
than is absolutely required is raised. With such unlimited powers on the 

{ Trustees, and freedom from all responsibility on that of the 

p mortgagees, the property may probably be liable to mis- 
pube CT against which it is absolutely necessary to guard. I believe 
that the Law in regard to the disposition of other Trusts enjoins upon 
agees 10 make reasonable enquiries about the imme- 


s or 27015 
ia for the alienation. The benefit to be conferred or the 


৭৭২ করুণাসগর বিদ্যাসাগর 


i i i f the Trust property must 
rted by alienating a portion o! t [rust ES 
ds alae by AR the validity of such alienation is to be judges 
A i AUR provisions in cases of other Trusts, it is not clear wey 
টিটি X e should not be attached to transfers of Devatra পথ 
1 ad therefore take the liberty to idet that em i E 
ifi i gainst any possible chance of misappropriation. 
so modified as to guard agains à es: টু po resa 
i nodifications, the Bill would, I believe, ১০ op ৷ 
A সন Hindu Law nor to the general feelings of the Hindu 
Community on the subject. 


I have the honor to be 
Sir 
Calcutta 
: Your most obedt. servant 
pe নি } Issurchandra Sarma;"? 


২২ 


“REPORT OF THE COMMITTEE APPOINTED IN 1866 BY THE 
GOVERNMENT OF BENGAL TO REPORT ON THE 
NECESSITY OF LEGISLATING ON THE SUBJECT 
OF POLYGAMY AMONG THE HINDUS. 


From C, HOBHOUSE, Esq., and others, 
To The Secretary to Govt. of Bengal. 


Dated the 7th February, 1867. 


We have the honour to acknowledge the receipt of your letters 
Nos. 1647 to 1651 T, dated Darjeelin 


, 22nd August, 1860, to our res- 
pective addresses, and we beg to submit the following reply ;— 
We understand that the Hon'ble the Ma 


harajah of Burdwan, and 
some 21,000 other Hindu inhabitants of Low. 
enactment to prevent the abuses attending the practice of polygamy 
amongst the Hindus in Lower Bengal; that His Honor the Lieutenant- 
Governor was in favour of the m 


His Excellency. the Governor-General in Council was of Opinion that 
the Hindü inhabitants of Lower Be 

suppression of the system of poly 
of it which His Honor the Lieute engal recommended, 
but desired only a remedy for t 


he special abuses practised by the sect 
of Koolin Brahmins; that His 


Excellency would therefore be prepared 
to take into consideration any deliberate measure whi 


ch His Honor the 
Lieutenant-Governor might in consultation with some of 


the ablest of 
the leading native gentlemen in Bengal, think fit to recommend for the : 
suppression of the special abuses above named, provided that such 


measure had not, on the one hand, the effect of restricting the general 


° Subal Chandra Mitra: Isvar Chandra Vidyasagar, Second edition, 
pp. 197-98. 


| 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৭৩ 


liberty now possessed by all Hindus to take more i 

that it did not, on the other hand, give the express Eyed bis T ৰ 
Legislation to the system of polygamy, and that to us has been ae 
miited the duty of reporting on the best means of giving practical eflect 
to the wishes of His Excellency the Governor-General in Council, and 
of framing and submitting a Draft Bill for that purpose. | 

In order that it may be seen exactly what we understand that sys- 
tem to be, for which we are instructed to suggest a remedy, we think it 
necessary, briefly, to trace the history of Koolinism back s: to state how 
it arose and what it was, and what we believe it to be, and what in 
the main are declared to be those evils to which it has given rise, and 
which it perpetuates. : 

In the Institutes of Manu, we do not find any distribution of tbe 
sect of the Brahmins into distiuct denominational classes, but we find it 
declared that certain Brahmins were by conduct and acquirements entitl- 
ed to higher respect than other Brahmins whose conduct was not so 
strict, and whose learning was not so great, and this declaration may 
ave laid the foundation of that distribution of the Brahmins 


possibly h 
jnto denominational classes which subsequently was made. 

It was not until the time of the Hindu King Bullal Sen, who reigned 
some 284 years before the Mahomedan conquest, or about 877 A.D. 
that any distribution into denominational classes took place. This distri- 
bution was confined to the descendants of those Brahmins who had 
migrated from Kanouj into Bengal on the invitation of the Rajah Adisur, 
and it is stated that the cause of this distribution was the fact that 
the sect of Brahmins generally had fallen off in knowledge and in prac- 
tice of the strict Hindu Shastras. 

There were two chief divisions of Koolins, viz. the Barendros of what 
was then known as the geographical division of Barendrobhoom, and 
the Rarhis of Burdwan and other places. 

The Koolins of Barendrbhoom were divided into two classes: — 


1st—Koolins; and 


9ndly—Kaps; 
but as it is not amongst the Barendro Koolins that any abuse of the sys- 
tem of polygamy exists, we shall not further refer to these Koolins. 
The Rarhi Koolins were also divided into two classes, viz.: 
Jst—The Koolins; 
9nd—The Shrotryos; 
and subsequently to these classes was added a third, the Bhongshojo, 


the origin of which is somewhat obscure. 


The Koolin class was an order of merit, and was composed of those 


Brahmins who had the nine qualifications— 
1501 observance of Brahmin duties: 
9nd—Of meekness; 
Srd—Of learning; 
Ath—Of good report; 
5th—Of a disposition 
6th—Of devotion; 
7th—Of the preservation © 

marriages amongst equals only: 


to visit holy places; 


{ the custom of marriages and inter- 


548 করদণাসাগর বিদ্যাসাগর 


8th—Of asceticism; and 

9th—OF liberality. 

The Shrotryo was composed of those Brahmins who were supposed 
to have eight only of the nine qualifications of the Koolins. 


the bulk of which has in Process of time swelled, and which is called 
by the Koolins the Kooleena Shastras, was laid down for the guidance of 
the Koolins. 


The Koolins, of first class, দু 
Bhongo Koolins, or second class. 
Bhongshojo Koolins, or third class. 
Shrotryo Brahmins, or fourth class. 


Y marry two wives, —one out of the; 
own class, and one out of the cl t of their 


in the third class, 
This second class 
1st—Swakrito Bhongo 


i act by which a Koolin of the 
into the second class, ie, has become a Bhongo 


he third class, i.e. he becomes Bhongshojo, and the 
> 1S composed of persons who have never been 


0 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৭৫ 


It will be most convenient here to state that the marriages most 
sought after are marriages with Bhongo Koolins of the first and second 
subdivisional classes, ie. the Swakrito and the Bhongo Koolin of the 
second generation, and that the daughters of the class Bhongo Koolins 
generally are not permitted without degradation to marry beneath their 
class. 

We will now describe some of the main customs in the matter of 
marriage, which, on the authority of the statements made in petitions 
to the Legislative Council, and in some instances within the knowledge 
of more than one of the native gentlemen on our Committee, obtain 
amongst the Bhongo Koolins, and we Will state what are declared in the 
papers to be the evil results of some of those customs. 

15৮77) addition to the presents usually given amongst all classes of 
Hindoos on the occasion of marriage, a Bhongo Koolin always, except 
when he gives his daughter to a brother Bhongo, and takes in exchange 
that brother'Bhongo's daughter, exacts a consideration for marriage from 
the family of the bride. ৰ 

2nd—A present is often given in addition on the occasion of any 
visit made to the house of the father-in-law. 

Srd—1f the daughters of the first and second subdivisional classes 
of Bhongo Koolins cannot be given in marriage to husbands of their 
own classes, they must remain unmarried. 

4th—The number of wives, including those of the same class, is 
said to be often as many as 15, 20, 40, 50 and 80. 

5th—Polygamy is said to be resorted to as a sole means of subsis- 
tence to many Bhongo Koolins. 

6th—Marriage, it is said, is contracted quite in old age, and the 
husband often never sees his wife, or only at the best visits her once in 


every three or four years Or so. 
Tth—As many as three and four marriages have been known to 


have been contracted in one day. . 
8th—Sometimes all a man’s daughters and his unmarried sisters are 
iven in marriage to one and the same individual. 
9th—It is so difficult to find husbands in the proper class for Koolin 
women that numbers, it is said, remain unmarried. 
10th—The married or unmarried daughters and the wives of Koolins 
d to Jive in the utmost misery; and it is alleged that crimes of the 
adultery, abortion and infanticide, and that prosti- 
ult of the system of Bhongo Koolin marriages 


gi 


are sai 
most heinous nature, 
ution are the common res 
generally. 
b 11th— Cases ari 
49 wives, and have 
and 16 daughters. 
19th—Lists h 
‘Hooghly districts 
on the above scale, 


e cited of men who have married 82, 72, 65, 60 and 
had 18, 32, 41, 25 and 82 sons, and 26, 27, 25, 15 


ave been adduced of families in the Burdwan and 
alone, showing the existence of a plurality of wives 
and in numerous cases. 
13th—The principle on which Koolinism was perpetuated, viz. that 
of preventing inter-marriages between certain classes, is violated. 
14th—Families, it is said, are ruined, in order to provide the large 
sums requisite to give a consideration on the occasion of their daughters" 


৭৭৬ করুণাসাগর 1বদ্যাসাগর 


marriages, or are unable to marry their daughters at all for want ot 
means to procure such consideration. : 

15th—Marriages are, it is said, contracted simply in order to this 
consideration, and the husbands do not even care to enquire what be- 
comes of their wives, and have never even had any iutention of fulfil- 
ling any one of the marriage duties. ৰ 

l6th—The crimes that are said to result from the Koolin system of 
marriage are said to be habitually concealed by the actors in them and 
by their neighbours, and this so as to baffle the’ efforts of the Police at 
discovery. 


17th—No provision is made for the m 


m the system of polygamy as 
practised by the sect of Bhongo Koolins, and the evils may thus be 
briefly summed up:— 


lst, The practical deprivation of the indulgence of natural ties 
and desires in the female sex in a legitimate manner; 2nd, the virtual, 
Sometimes the actual, desertion of the wife by her natural and legal 


€ encouragement of the practice of celi- 
bacy amongst the female Sex; 4th, the 


of adultery, nticide and of the habit and practice of 
the concealment of such crimes, 

` The customs detailed above, as obtainin 
in the matter of marriage, have, on the whole. 


detailed, The evils said to résult from these custo: 
believe, greatly exaggerated, 


Hindu system of religion and 
will show that the System of 
by the Bhongo Koolins, is opi 
of religion and morality: — 
Brahmins are to shun the allurem 


gence in sensual pleasure incurs certain guilt; abstinence from it h 


ly bliss. Neither the Vedas, nor liberality, nor sacrifices, 
Observances, nor pious austerities ever procure felicity for 


i ing a brief view of the 
morality as applied to the marriage state, 
polygamy, t 


0 whatever extent it is abused 
posed to the ordinances of the Hindu code 


ents of sensual gratification. Indul- 


eaven- 
nor strict 
the man 


s. 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৭৭ 


contaminated by sensuality. The husband is to approach his wife in 
due season; he is to honour and adorn her; when he honours her, the 
deities are pleased; when he dishonours her, religious acts are fruitless; 
a wife unless guilty of deadiy sin, must not be deserted; the husband 
who does not approach his wife in due season is reprehensible; he is one 
person with her, and she cannot by desertion be separated from him; 
once a wile is given in marriage and the step is irrevocable; only after a 
wife has freated a husband with aversion for a whole year can he 
cease to cohabit with her; immorality, drinking spirituous liquors, alilic- 
tion with an incurable or loathsome disease, mischievousness, waste of 
property, barrenness after eight years’ cohabitation, death of all children 
after ten years of cohabitation, the production of only female children 
after eleven years of cohabitation. and speaking unkindly are the sole 
grounds for supersession of a wife; desertion of a blameless wife is 
penal; subtraction of conjugal rights is denounced with heavy penalties; 
supersession of the wife is justifiable on grounds which regard the tem- 
per, conduct or health of the wife, and is tolerated on other grounds; 
where neither justified nor tolerated, it is illegal; abandonment of a 
‘blameless and efficient wife, without cause given or without her con- 
sent, is illegal; the principles peculiar to the Brahmin forms of marriage 
are those of equal consent and disinterested motives; immemorial cus- 
tom, regulating marriage in general and in its different forms, and the 
relations of husband or wife, is to be observed, and non-observance leads 
to forfeiture of the fruits of the Vedas. 
Manu, Chapter I, 109, 110 to 115. 
Ill, 45, 55 to sy 
ৰ: x VII, 289. 
2 3 IX, 4, 45 to 47, 77, 80, 81. 

Strange, Chapter II, pp. 46, 47, 48, 52 to 54. 
Macnaghten, Vol. I, 58, 60. 


» » 


The above texts clearly seem to us to indicate the Bhongo Koolins 
to what extent they marry out of motives of sensuality only, or do not 
cohabit with, or abandon without any cause or supersede or neglect, 
or do not maintain their wives, Or disregard the sanctity of the marriage 


tie generally, act contrary to the plainest injunctions of the Hindoo 


Shastras. 
To the extent that the system of inter-marriages amongst the Bhongo 


Koolins encourages celibacy amongst women. and exacts a consideration 
for the contract of marriage; it is questionable whether there is any 
practice which is at variance with the letter at least of the Hindoo 


Shastras. 

In the matter of celibacy, the whole t 
iage does certainly advocate the marriage of women even before 
thev have arrived at puberty: penalties are prescribed for those fathers 
and familities who neglect to marry their daughters before they have 
arrived at puberty, and daughters had formerly even the privilege- of 

case of protracted neglect on the part 


giving themselves in marriage in 
them in marriage. yet on the other hand, perpetual 


of others to give at 
celibacy is inculcated rather than the act of giving the daughter in 


enor of the Hindoo system 


of marr 


= 


৭৭৮ করন্ণাসাগর বিদ্যাসাগর 


marriage "to a bridegroom void of excellent qualities".—Manu, Chapter 
IX, Section 89. 

And again on this subject—a father is prohibited from. receiving 
any gratuity, however small, for giving his daughter in marriage, on the 
principle that he who through avarice takes such a gratuity is a seller 
of his offspring.—Manu, Chapter Ill, Section 51. 

The case, however, that we have to contemplate is that of a father 
who gives, not one who takes, a gratuity in order to the marriage of 
his daughter, and who is not actuated by avarice, but by what the 
Hindoo Law declares to be the laudable desire of marrying his daughter 
early in life, and to a Brahmin of excellent qualities, and there is no 
text that we know of that prohibits a person from taking a consideration 
on the occasion of marriage. 

The utmost that can be said against the taking of this considera- 
tion is that it is contrary to the principle on which the four first forms 
of marriage, which are peculiar to the Brahmins, are based, viz, that 
both parties to the marriage should be actuated by di 
Macnaghten, Vol. I, paragraphs 59, 60. 

Looking at the subject generally, however, there cannot be a doubt 


but that the system of polygamy as practised by the Bhongo Koolins is 

Opposed to the strict ordinances of the Hindoo Shastras, and it is also 

said to be productive of the special offences against the law which we 

have named, and we are instructed, if we can, subject to the restri 

D টিটি upon us by His Excellency the Governor-General ia 
ouncil, to islative i 

ক suggest a legislative measure by which the system may be 


The root of the evil is in th 


sinterested motives,— 


at custom by which Bhongo Koolins of 
ojo Koolins eager] 


by the Brahmin sect of gifts from the virtuous, if they themsel 
poor, and this as one of the means of subsistence.—Manu. Ch: ves are 
Sections 75, 76. » Ghapter X, 
Systems of registration of marriages, of fines increasing in a t 
for every marriage after the first, of certificates of all লিক: 
the first, to be taken out in the Civil Courts, and such like schemes fete 
been suggested and have suggested themselves to us; but in all ae 
schemes, even if they were not otherwise 0 


biectionable, there would, it 
seems to us, be an element which would, indirectly at least, affect that 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৭৯ 


“general liberty which is now possessed by all Hindoos to take more 
than one wife" with which we are instructed not to interfere. 

The scheme which has at first sight seemed most feasible is that ot 
framing a Declaratory Law, setting forth what the law is on the subject 
of polygamy, and prohibiting any infraction of it under penalties. 

Such a Declaratory Law would certainly “regulate polygamy amongst 
the Hindoo inhabitants of Lower Bengal generally”, and we are not quite 
certain, therefore, that, in proposing such a law, we should not be trans- 
gressing that part of our instructions which forbids us to “give the ex- 
press sanction of English legislation to the Hindoo system" of polygamy; 
but for the sake of considering the subject, we will suppose that we 
are not prohibited from proposing a Declaratory Law. 

No such a law must, in our judgments, clearly be declaratory of 
what the Hindoo system of polygamy is, and nothing more and nothing 
less; if it be more or less, then it ceases to be simply declaratory, and 


becomes inactive. 
The following is 
ties, We find to be the law which, strictly taken, 
practice of polygamy amongst the Hindoos. 
We find that, according to one of the ordinances of Manu, a Brahmin 
one wife, and this a woman of his own caste; but 
an one wife, 


that which, after consultation of the best authori- 
should regulate the 


is enjoined to marry 
that, if he be so inclined, he is permitted to marty more th 
during the life-time of his first wife, and he is recommended to select 
a second, a third, and a fourth wife in the order of the classes, viz. out 
of the Kshatrya, the Vaisya, and the Sudra classes respectively and 


consecutively —Manu, Chapter II, Sections 12, 13. 
i f Manu, but we are now in the 


This was an ordinance of the time ০. 
iron age of the Hindoo system, and so a Brahmin is now forbidden to 


marry any but à woman of his own caste. 
Jt is contended, however; by the advocates of polygamy that the 


permission to marry 2 plurality of wives, which formerly extended ta 
all the four classes, is to be construed, not so as to abolish 


women of 
imply so as to confine it to inter-marriages 


polygamy altogether, but s 


amongst the various classes. 
To this opinion Strange so far seems to incline, in that he states 


that it does not appear how many wives a Hindoo is competent to have 
at one and the same time (Chapter II, p. 56); and in Section 204, Chap- 
ter Vill, Manu, there is a case in which it is evidently contemplated 
that a man may be the husband of two persons of the same caste at 
one and at the same time, though, in this instance, the permission was 
evidently only accorded under circumstances of an exceptional nature; 

in Section 161, Chapter IV, there is a general maxim, a 
e widest margin conceivable, to the effect that any 
ot prescribed, and if it be not prohibited, is Jawful 


1865 the mind of him who performs it. 
ints out the illogical nature of 


Macnaghten, e n 

the deduction made from the texts quoted, and states that action taken 

in the matter of marriages from this deduction js considered by the 
ehensible —Volume I, pp. 58, 59. 


dits to be repr ও 
ur = texts 12, 19. Chapter MI, Manu, relied on, must 


৭৮০ করুণাসাগর "বিদ্যাসাগর 


5, which had 


gulation of such marriages, have, with the 


marriages themselves, become obsolete. 
We turn, therefore, to those other 
declare most definitely the Hindoo syst 
Immemorial custom, which is defi es long esta- 
blished, is declared to regulate the law: ing marriages, and the 
relationship of husband and wife.—Manu, Chapter I, Sections 112, 115, 
and Chapter II, Section 18. 


not marked by certain defects.—Manu, 
Chapter III, Sections 9, 


and 4, and 7 to 11. 
On the decease of the wife, the husband may, after performance 
of sacrifice and the funeral rites, marry again.—Manu, Chapter V, Sec- 
tion 168. 


If a wife drinks spirituous liquors, 
aversion to her husband, if she be affli 
able disease, if she be mischievous, i. 
if she be afflicted with a 
when he married her, if she have been given in ma 
if bef have heen unchaste, if, 


ar of marriage, 
marriage, she has prodüced 


ration (Chapter IL p. 47), and he remarks u 
give to the will and Caprice of the hush 
the disposition to take ad 


and efficient wife who 
54, Chapter TI. 

If we have Tightly quoted and if Mr Justi i 
টু zhtly T : Justice Strange has righ 
interpreted the law, then in any Bill declaratory of law, we should h 


E 


tly 
ave 


করদণাসাগর বিদ্যাসাগর ৭৮১ 


to propose to give the sanction of English legislation to supersession of a 
wife on grounds the most trivial and inadequate, to say that she might 
be superseded, because she was found blemished (perhaps within the 
meaning of Sections 7 to il, Manu, Chapter Ill) or was mischievous 
(whatever that may mean), or had spoken unkindly, or was barren (and 
who is to say where the fault of barrenness lies, for if it is with the 
under Section 79, Chapter 1X, Manu, there is no super- 


husband, then 
any other causes more or less ridiculous, or incapable 


session), or for m 
of proof. 

Qn these considerations, we find that it is not in our power to 
suggest the enactment of any Declaratory Law, neither can we think 
of any legislative measure that, under the restricted instructions given 
for our guidance, will suflice for the suppression of the abuses of the 
system of polygamy as practised by the Koolin Brahmins, and we beg 
to report to that effect. 

C. P. HOBHOUSE. 

H. T. PRINSEP. 

SUTTO CHURN GHOSAL. 
ISHWAR CHANDRA SURMA. 
RAMANAUTH TAGORE. 
JOYKISSEN MOOKERJEE. 
DEGUMBER MITTER. 


While subscribing to the report generally, we deem it due to record 
our opinion separately on the following points :— 

J. —It is stated in page 6, Clause 4, that among other evils, of 
Koolin polygamy the “number of wives is often as many as 15, 20, and 
80." Whatever might have been the case in times gone by we can 
distinctly state that it is not so now. The rapid spread of education and 
enlightened ideas as well as the growth of a healthy public opinion ón 
social matters among the people of Bengal, has so sensibly affected 
this custom that the marrying of more than one wife, except in cases 
of absolute necessity, has come to be looked upon with general reproba- 
tion. Even among Bhongo Koolins of the 1st and 2nd class, the number 
of wives nowadays seldom exceeds four or five except in very rare in- 
stances, but there is ample reason to believe that this class of people 
will settle into a monogamous habit like the other classes of the com- 
munity, às education will become more general among them and the 
Forcë “ok soelal opinion be more widely felt. mA 

9.—From the report it will appear that polygamy, as an institution, 
৩ confined to à certain class of Rarhi Koolins called Bhongo of the Ist 
are practice even amongst them 


r t present the 
a 9nd order, and that a 
koe in a much more mitigated form than a few years before. We 


need not notice that the number comprised in that class forms but a 
০০ { the population of Bengal; the catalogue of crimes, therefore, 
— ৰ 6 of the report, even if their correctness were unimpeached, 
RR x ped be infinitesimally small, so far as the 
must, a 


be easily imagined, 
me are trace as their immediate cause. However 
sa 


able to polygamy 


৭৮২ করুণাসাগর বিদ্যাসাগর 


much we deprecate polygamy and lament its abuse, we cannot still con- 
ceal from ourselves the fact that the evils which are plausibly enough 
inferred as inseparably associated with it are not wholly. ascribable io it. 
They are seen to exist in full force even where polygamy is not known 
or is considered a crime, and would appear to be simply the natural 
consequence of an imperfect knowledge of social laws not confined ic 
India alone. A legislative enactment, however stringent and rigidly 
enforced, might be effectual in diverting those evils 
course, but it is quite powerless to stop the sourc 
take their rise. 

S$—Our countrymen are already awakened to a proper sense o! 
the duties which they owe to themselves and to their offsprings, to be 
swayed by those considerations which rendered Polygamy at one time 
an unavoidable necessity. We are accordingly of opinion that this ques- 
tion may, without injury to public morals, be left for settlement to the 
good sense and judgment of the people. The Government cannot directly 
interfere with it without producing serious harm in diverse ways, All 
that it can and ought, to do is to assist in the spread of that enlighte: 
ment which has already so much advanced the desired reform, 


Some explanation is due from Baboo Joykissen Mookerjee, who ha 


raying for a law for restricting. the practice o! 
to say that he has always been a 
tom, and that when the movement was initiated 


he was strongly in favour of it from a belief that 
it would not be rooted out without the force of 
revived last year, he also gave h 


from their original 
e from which ihe: 


০ " ing a plurality of wives as 
a means of a man’s subsistence, and that it would consequently be in 
accord with the true interests of morality as y 


vell as of the cause of im- 
Provement for the State to abstain from interfi 


ering in the matter. 
RAMANAUTH TAGORE. 


JOYKISSEN MOOKERJEE. 


, DEGUMBER MITTER. 
CALCUTTA: 


The Ist February, 1867. 

I sign this report with the following reservations: — Y 
I am of opinion that the evils alluded to in pages 434-5 are not 
“greatly exaggerated,” and that the decrease of these evils is not suffi- 
cient to do away with the necessity of legislation. 

I would translate the term 
mean “hahitually 
ingly cruel,” 

I do not conc 
of the Committee, 


"speaking unkindly" in page 438 to 
abusing”, and the term “mischievous” to mean “exceed- 


ur in the conclusion come to by the other gentlemen 
I am of opinion that a Declaratory Law might be 


করুণাসাগর বিদ্যাসাগর ave 


| š 
passed without interfering with that liberty which Hindoos now by law 
possess in the matter of marriage. 


The 22nd January, 1867. ISHWAR CHANDRA SURMA. 
(VIDYASAGAR.)'" 


২৩ 


১৮৬৭ সালের ১-জুলাই ‘দি হিন্দ; পোঁট্রয়ট’ লিখেছে : 


| "Just as we were going to press we received the following statement 
from Pundit Essur Chunder Vidyasaghur anent the recent move for 

raising funds to assist him in paying off the debt which he is alleged io 

have incurred on account of widow marriage. We have much pleasure 


| in giving it a prominent insertion: 
“On my return to Calcutta from home after a protracted absence 1 
৷ have learnt with surprise that a proposition has been started to raise 


funds for the purpose of paying off the somewhat heavy debt, which 
I am said to have incurred in introducing ihe widow marriage reform. It 
has been noticed in several journals, both English and Vernacular, and 
as I hear forms a subject of common talk. The proposition has been 
prefaced, with an account of my supposed liabilities. 

I take the earliest opportunity to declare distinctly and emphatically 
that the proposition has emanated wholly without my knowledge, far less 
with my consent, that the liabilities which I have incurred far from 


coming to so large a figure as Rs. 45,000, as represented doubtless on 


imperfect information, amount to much less than half that sum, and 
that it has never been my intention to appeal to the public for the 


s debt. It has always been repugnant to my principle 


liquidation of thi: 
to bring any sort of pressure upon any person for support, though I 


have never refused contributions, however small, offered voluntarily by 


friends of the cause. 
Relying on the righteousness of the cause, on the support of a few 


earnest friends who have banded with me from the beginning, and on 
my own resources, however limited, I have hitherto gone on and hope 
to go on still. It is only due to the friends in question as well as to 
the other subscribers who have come forward of their own accord to 


add that with a few exceptions they have fulfilled their promise, and 


are still continuing their aid. 

I observe that some surprise has been expressed in certain quarters 

at the expenditure of so large a sum as Rs. 89,000 on the marriage of 

60 widows. I need hardly enter into details to explain this circumstance. 

Those who are acquainted with the constitution of Hindoo society ‘can- 
that even ordinarily large expenses are incurred for the 


not be unaware J ed 1 à 
p intenance of dala or party. Such dalas or parties are maintained in 
eth villages. in the Moffusil, when the remarriage of widows has 
sev J 


a gir Herbert Risley: The People of India, Second Edition (London, 


1915), PP- 431-40. i 


৭৮৪ PRTA 1বদ/)সাগর 
laxen place, and it can be easily imagined that such a measure is atten- 
aeu with expense. 

‘Lhe hrst widow marriage took place in Calcutta, and it was deemed 
of paramount unportance by the trieuds of the cause to celebrate it with 
Some eciut, and what with presents to Pundits, Glutiucks, and, kkoolius, 
&c,a very large number ot whom had been invited aud w 
tnat occasion, tne cost ot that mariage alone came to abo 
thousand. : 

But this was not the only source of expenditure, 
of the movement in the Motiusil have labored under pec 


as present on 
ut Kupees ten 


The promoters 


were 
committed. As a matter of course redress was sought at the hands of 
the Courts of Justice, and the Process I need hardly add, involved ex- 
pense, 

1 have thought 4t Proper to publish this statement solely and wholly 
in the interest of the cause. I do not care what people may think or 
say of me individually, but I should be extremely sorry 
done which, though originating with the best of motives, was calculated 
to harm the cause I have espoused. If the parties, who have set sub- 
Scriptions on foot, had confined their efforts to the formation of a 
Widow Marriage Fund, and had not made allusion to my own ]iabili- 
ties, for meeting Which, I need hardly re 
the remotest idea of appealing to th 
necessary to remonstrate against the 
for which I am laboring has been so 
that I must protest against the movi 
gentlemen who have initiated it to d 


to see anything 


personally 
e under notice, and request those 


26th June, 1867. 


Hitherto we had abstained from noticin iti 
g the proposition 
could scarcely believe that it had the sancti peo ns 
as the Pundit. His co 


but I regret to say 
a 2 j y that I see no reaso a 
Pinion as regards the difficu! j pda E 


ity of practically carrying out Miss Carpen- 
a body of Native Female Teache 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৮৮ 


connection with the Bethune School or independently such as may be 
acceptable to the bulk of the Hindu community and worthy of their 
confidence. Indeed, the more I think about it the more am [ convinced 
that I cannot conscientiously advise the Government to take the direct 
responsibility of setting in motion a project which, in the present state 
of the native society and native feeling, 1 feel satisfied, will be attended 
with failure. You can easily conceive whether respectable Hindus will 
allow their grown up female relatives to follow the profession of tuition 
and necessarily break through the present seclusion, when they do not 
permit the young girls of ten or eleven years to quit the Zenana after 
they are married. The only persons, whose services may be available, 
are unprotected and helpless widows, and apart from the consideration 
whether morally they will be fit agents for educational purposes, I have 
no hesitation in saying that the very fact of their dispensing with the 
Zenana seclusion and offering themselves as public teachers will lay 
them open to suspicion and distrust and thus neutralize the beneficial 
action aimed at. 

I think the Government cannot pursue a better course on this sub- 
ject than. what has been indicated in the India Government's letter lately 
published in the papers. The best test of popular feeling will be the 
application of the grant-in-aid principle. If the people are willing to 
carry out Miss Carpenter's idea, they should be assisted with liberai 
grants by Government. Although the great bulk of the Hindu commu- 
nity, so far as I can perceive, will not avail themselves of such assis- 
tance, still there are particular individuals who seem to be very sanguine 
on this subject and if they are sincere and earnest they will at any rate, 
it may be hoped, come forward and with Government aid, begin the 
experiment. 

I am free to confess that I do not place much reliance in them; but 
they will have no right to complain under the rules announced by the 
Government of India. 

I need hardly assure you that I fully appreciate the importance and 
desirableness of having female teachers for female learners; but if the 
social prejudice of my countrymen did not offer an insuperable bar, I 
would have been the first to second the proposition and lend my hearty 
co-operation towards its furtherance. But when I see that success is by 
no means certain and that the Government is likely to place itself in a. 
false and disagreeable position, I cannot persuade myself to support the 
experiment. 

As regards the Bethune School I entirely go with you that the 
results are not proportionate to the amount expended upon it, but at 
the same time I cannot recommend its abolition altogether. As a memento 
of the services to the cause of female enlightenment in India of the great 
philanthropist whose name the Institution bears, it has, I submit, a claim 
to the support of Government. In the next place, it is very desirable 
that there should be a well organized female school in the heart of the 
metropolis to serve as a model to sister institutions in the interior. The 
moral influence of the present institution in native society has been un- 
doubtedly great. It has, in fact, paved the way to female education in 
surrounding districts and this, in my humble opinion, is no mean returm 


৫০ id 


৭৮৬ করুণাসাগর বিদ্যাসাগর 


for the large sums which have been annually expended upon it. But | 
must say that there is great room for economy and improvement. The ex- 
Penses, ] think, can be reduced to nearly half the present amount with- 
out detriment to the efficiency of the Institution. 

I intend to go to the North Western Provinces shortly for prolonged 
change for the benefit of my health and if you wish to know my views 
on the re-organization of the Bethune School, I shall be happy to await 
your return to Calcutta and confer with you on the subject, 


I remain, My Dear Sir, 


Yours Sincerely, 
Isvar Chandra Sarma.”°® 


২৫ 


১৮৬৯ সালে প্রকাশিত স্বসম্পাদিত ‘মেঘদুতে'র শবজ্ঞাপনে' Tema লিখেছেন: 
“মেঘদুত ভারতবর্ষের আদ্বিতীয় কবি কালিদাসের 


Trine কালিদাস 


বিষয়ে কালিদাসের পরান নাই। eria বর্ণনা বলার চাকু ও রচনার মধ্য 


j S অতি বিরল। এই না: S 
TEAM Wu বলিয়া নাত ই নিমিত্তই, eremi লোকেরা 


শাক প্ৰচলিত করিয়া গিয়াছেন, উহার নাম সংব 
ছেন, উহার নাম সংবং। অদ্য সংবতের $ 
হইল। সুতরাং কালিদাস উনবিংশতি শত বংসর' পণ সংবতের (১৯২৫ বৎসর আতক্লান্ত 


ত হইয়া, রামাঁ রতে আট মাস বাস 

য়ার নখে উন্যত্তপ্রায় WIES এ 
iea a Nt S দেখিয়া, যাং! "৷ EE 
ংবাদ লইয়া যাইবার V, মেঘকে সচেতন বোধে সম্বোধন করিয়া” t 
ees Y নয়া, তৎসমীপে দৌতাভার 
এ ৮৯০ রামাগার হইতে আপন আলয় ome কারয়া দিতে 


, এই খণ্ড কাব্যে নানা গার, নদ, গ্রাম 
নগর, জনপদ, দেবালয়, রাজধানী, হিমালয়, কৈলাস, অলক যক্ষের ইত্যাদির: এবং 
বক্ষপত্জীর বিরহাবস্থা প্রভৃতির বৰ্ণন কাঁরয়াছেন। V es সনের নে 


1 Chandra Mitra: Isvar Chandra Vidyasagar, Second edition, 


Pp. 192-9, 


vl নঃতপয় বংসর অতাঁত হইল, কাঁলকাতা, বারাণসী ও LAA নগরে CTS 
মানাথকৃতসঞ্জীবনীটাকাসাঁহত মন্ত হইয়াছল॥ এ তনখানি ও কাঁলকাতাস্ধ সংস্কৃত 
কালেজের পুস্তকালয়াস্থিত হস্তাঁলাথত একখানি, চাঁর পুস্তকের মেলন কাঁরয়া এই পুস্তক 
sige হইল l ধনীর স্থানে স্থানে পাঠের এরুপ বৈকল্য ঘাঁটয়াছে যে যাঁদও সংশোধন- 
reus হইল, সিমের জমি করি নাই, তথাপি এ সকল স্থল প্রকৃত UH উদ 
হইয়াছে, এর.প বোধ হয় না। কাঁতিপয় স্থল নিতান্ত অশুদ্ধ ও অসংলগ্ন অবস্থায় 
রহিয়াছে। 

৭। অনেকেই সংস্কৃত কাব্যের ব্যাখ্যা tata গগয়াছেন, কিন্তু পাণ্ডিত্যপ্রকাশ ও 
অহদয়তাপ্ৰদৰ্শন বিষয়ে মাল্লিনাথের সহিত কাহারও তুলনা SETS UT TM বস্তুতঃ, 
মালিনাথ কাব্যব্াখ্যাবষয়ে আঁদ্বিতীয়। কিন্তু তান অভ্ৰান্ত পুরুষ ছিলেন না। মধ্যে মধ্যে 
তাঁহার ভ্রম ও প্ৰমাদ লক্ষিত হইয়া থাকে মেঘদ্‌তব্যাখ্যার যে যে স্থলে তাদং 


ঘটিয়াছে। ব্যাখ্যাকর্ন্তাদিগের মধ্যে যান যে স্থলে যে পাঠ অবলম্বন কাঁরয়াছেন, SATA 
পাঠাদিবিবেকে সাঁবস্তর ্রদার্শত হইল (১)। তন্মধ্যে মালনাথের অবলাম্বত পাঠ আঁধক 


স্থলেই সমীচীন fang কোন কোন স্থলে অন্যান্য UT গর অনুমোদিত পাঠ 
suere বালয়া প্রতীয়মান হুয়। Satoe, পন যে যে পাঠান্তর লাক্ষত 
হইয়াছে, SATIS তন্তৎস্থলে উদ্ধৃত হইল। 

১০। ত্র ন্যায়, মেঘদতে শেলোকসংখ্যারও বৈলক্ষণ্য লক্ষিত হইয়া থাকে। 


সংদ্কৃত কালেজের SU ১১৬, STS পুস্তকে ১১৮, বারাণসীমাদ্রুত 
প-স্তকে ১২৯, SONIS PROS ১২৫, শ্লোক দৌখতে পাওয়া যায়। সমুদয়ে শ্লোক- 
i মাত cene সবল peret ATMS আছে, আর ১৫% 
3c জম পুল্তকে কোন কোন শেলাক দণ্ট হইয়া থাকে। এরূপ সংখ্যা- 
3 কোন কোন wife, ক্ষমতাপ্ৰদৰ্শনবাসনায়, দুই একাঁট শ্লোক 


গল হয় নাই; তত্‌ ASS, সকল TOT সমস্ত SS খ্লোকের দৌখতে 
পাওয়া যায় না। 


$3! না শ্লাকের মধ্যে কোন্‌ কোন, শ্লোক প্রাক্ষণত, তাহার nom করা fert 
দুরূহ নহে। করা এর-স অসাধারণ বৈচিন্য আছে AEA Tie, কাত 
» নহে ea TGS পাঠ কারলে, কোন, কোন্‌ শ্লোক Sem TD ORTUS 
নির্ণয় কাঁরতে পারেন। সংস্কৃত কালেজের পুস্তকে একাট, PASTORIS পুস্তকে 
ভিনি, vi Pe আছে। মেঘদূত পাঠ কয়া আমার হে প্রত হছে 
বায়ে cere কালিদাস, weed ১৭টি তা লেখনীর মন tm 


তারের নাম উলিখিত দৰে হইবেক m আদ্যন্ত 
দেখিয়াছি, সুবোধা, সঙ্গতা, মুক্তাবলী 


n 


বাভন্নতা নাই। পে নো সহ বা 


৭৮৮ করুণাসাগর বিদ্যাসাগর 


১২ লা বা তাবসংকলনা M i 
নয়; কিন্তু অবাশচ্টগনলর এরুপ কোন গুণ নাই যে শান ৬1১০ 

প্রবিষ্ট হইয়া, তৎপ্রণীত বাঁলয়া সহদের়সমাজে পারগৃহীত হইতে পারে। উহারা যথাসম্ভং 
VITO, দুরান্বয়, কষ্টকল্পনা, AAMT, আঁধকপদতা, অস্ফন্টার্থতা, ব্যর্থাবশেবণতা 


প্রভাত দোষে আঘ্রাত। আমার বোধে বে যে শ্লোক প্রাক্ষপ্ত, তাহা পাঠাঁদীববেকে প্রদার্শত 
হইল” 


২৬ 


স্বসম্পাঁদত 'উত্তরচারতে'র Taare বিদ্যাসাগর, ১৮৭০ সালের ১০-নভেম্বর, 


অনুসারে গণনা কাঁরতে হইলে, 
কালিদাস, মাঘ, ভারাব, শ্রীহর্য, ও বাণভট্রের পর ow দ্দশ, বোধ হয়, অসঙ্গত 
| CARICA সা 3 কাতপয় অসাধারণ গুণ দোখতে পাওয়া যায়। তাঁহার 
গ্রন্থে অর্থের যেরূপ ওদাৰ্য্য ও গাম্ভপর্য - 


য় সে দোষে WW নহেন। তান, অনাবশ্যক স্থলে, স্বীয় 
রচনাকে কদাচ আঁদিরসে কলুষিত করেন নাই; আবশ্যক স্থলেও, আঁদরসবর্ণনাকালে, 
সবিশেষ সাবধান হইয়াছেন। Zum অসাধারণ গুণ দেখিতে পাওয়া যায়, তেমনই 
অসাধারণ Cree APES হইয়া থাকে। তদীয় কাব্যের অনেক স্থলে, অনায়াসে অর্থগ্রহ 
হওয়া TAD; এবং, মধ্যে মধ্যে, সংস্কৃতে ও প্রাকৃতে, এমন দীর্ঘসমাসঘাটত রচনা আছে 
যে তদ্দারা অর্থবোধ ও রসগ্রহ 1বযয়ে, বিলক্ষ 

স্থলে, সেরূপ অবলম্বন নিরাতশয় 


: L এই নাটকে ভবভূতির কবত্বশত্তি বলক্ষণ প্রদার্শত হইয়াছে; 

[| তথা গুণ থাকিলে, নাটক প্রশংসনীয় হয়, তংসমদেয় wh পাঁরমাণে বহে; 
না তাপ, DOT এই অংশ অবলম্বন aces, অন্যান্য কীবর থে মালে শকত 
রচনা করিয়াছেন, বারচারত ততসব্বণপেক্ষা শে উৎকৃষ্ট, তাহার সন্দেহ নাই। 

ol উত্তর অংশ Cone উত্তরকালানন বৃত্তান্ত অবলম্বন পার্ক রটিত। 
রামচাঁরতের কিরামায়ণের উত্তর ত নিবদ্ধ আছে। “কিন্তু, উত্তরচাঁরতে, 
রহ সনে সহিত আবে ae dt 

T ন এই বৃত্তান্ত পদ্মপুরাণ” 
রামাশ্বমে: = জী সা 1, উত্তরচারত রত করণরসাশ্ৰিত wv পালা 
ৰ গাম্ভীৰ্য; পারপূর্ণ। র 


8! মালতামাধব আঁদিরসাশ্রত eid 


S আম রক ব্যের i ই 
তে পারেন, অথবা কোথাও বিদ্যমান Vice 
অবাধ নাই, এবং পৃথিবী বহনাবস্তীর্ণা” (১) । avg 
১২৯ ee 


আছেন; কারণ, কালের 
তু ভবভূতি, নাটকের উৎকর্ষসম্পাদনার্ে, 
C) বে নাম কোঁচাদিহ নঃ প্রথয়ল্তাবন্তাং 
SIUS তে কিমাঁপ তান্‌ প্রতি bm mmi 
উত্পত্স তেহাস্তি 


মগ কোহাঁপ সমানধৰ্ম্মণ 
কালোহ্যয়ং নরবাধাবপূলা b "rer u 


— — CE e 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৮৯ 


যেরং্‌প প্রয়াস পাইয়াছেন, এবং প্রদ্তাবনাতে TA অহতকারপ্রকাশ কাঁরয়াছেন, তাঁহার 
মালতামাধব নাটকাংশে তত উৎকৃষ্ট হয় নাই। এই গ্রন্থে রচনার [লক্ষণ চাতুর্য্য ও 
এবং অর্থেরও অসাধারণ TS আছে। AGHA লোকে, মালতী মাধব- 
পাঠ করিয়া, ভবভূতির কাবত্বশান্ত ও রচনাশান্তর মন্ত কণ্ঠে প্রশংসা কাঁরবেন; কিন্তু 
ইহাকে TOPS নাটক বলিয়া were করিতে সম্মত হইবেন না। বোধ হয়, ‘ভবভূত, 
স্বপ্রণীত নাটকল্লয়ের মধ্যে, মালতীমাধবকে সর্বোৎকৃষ্ট স্থির কাঁরয়া।ছলেন। eo 
সহদয় ব্যন্তিমান্তেই উত্তরচারতকে wei sc SES নাটক বাঁলয়া dele কাঁরয়া 
থাকেন। অর্থবোধের দুরহতা ও দীর্ঘসমাসঘাটত বাক্যাবন্যাস প্রভাত ভবভূত্রি যে সমস্ত 


দোখ আছে, © 

NE তিন নাটক ভিন্ন, ভবভুতি আর কোনও গ্রন্থের রচনা কাঁরয়াছিলেন কি না, 

তাহা বাঁলতে পারা যায় না। fuis কোন সময়ের লোক, তাহারও নির;পণ করা সহজ নহে 

কেহ কেহ করেন, তানি, সহস্র বৎসরের কিছু ACA, BU AVS 

হইয়াছিলেন ৷ 'বারচারতের ও, মালভামাধবের প্রস্তাবনাত্যে সত্রধারমুখে তান আপনার 
হার বিষয়ে তদাঁতারন্ত আর জানবার উপায় নাই। 


পাঠ নিলো পৃথক পৃথক 


(২) উত্তরচারতং শাকে তুৱিতং লিলেখ শন্যোপ্নিবেদেন্দো ৷ 
ন্ৰীলাচাৰ্য্াশরোমাণরানশং AGA সংশোধ্য ॥ 


৭৯০ করুণাসাগর বিদ্যাসাগর 


দ্বিতাঁয় wine পুস্তকের পাঠ ২ সংখ্যায়, আমার 'নকটস্থ পুস্তকের পাঠ ৩ সংখ্যায়, 
বারাণসীপুদ্তকের পাঠ ৪ সংখ্যা আঁঞ্কত হইয়াছে। আঁধকাংশস্থলে, আমার নিকটস্থ 
পুস্তকের পাঠ প্রশস্ত বোধে অবলম্বন কাঁরয়াছ। আক্ষেপের বিষয় এই, অত্যন্ত wid 
ও কাঁটদন্ট হওয়াতে, পুস্তকের অনেক স্থল এক কালে বিলুপ্ত হইয়াছে। স্থলাবশেষে, 
কোনও পুস্তকের পাঠই প্রকৃত পাঠ বাঁলয়া বোধ হয় নাই। এ সকল পাঠ লাঁপকরপ্রমাদ- 
দুষিত, এই বিবেচনায়, পারিবার্ততি হইয়াছে। বে স্থলে নিন্নপ্রদাৰ্শত কোনও পাঠ মূলে 
পাঁরগৃহাীত হয় নাই, তথায়, পাঠ পারবার্ভত হইয়াছে, বোধ কাঁরতে হইবেক। কোনও 
কোনুও স্থলে, ব্যাখ্যার এই পারবর্তনের উল্লেখ আছে। 

bl অধ্যয়ন ও অধ্যাপনা ata সৌকর্ষার্থে দুরূহ স্থলের ব্যাখ্যা fates 


লাভ কাঁরয়াছি। বারাণসীবাসী রঙ্গনাথদরীক্ষতের AA নারায়ণভট্র, ১৬৮৬ সংবতে (৩), 
“অপোঁক্ষিতব্যাখ্যান নামে উত্তরচারতের টনকারচনা কারয়াছলেন; কাঁলকাতাদ্থ সংস্কৃত- 
বিদ্যালয়ে à টীকার এক খানি পুস্তক আছে। নারারণের টীকা আঁত সংক্ষেপে সঙ্কালিত; 


ত অনেক সাহায্য 
"তাহার সন্দেহ, নাই। আমার বিবেচনায়, যে সকল স্থল দুর্‌হ বোধ হইয়াছে, 
তাহারই ব্যাখ্যা 'লাখয়াছি। যে সকল বিদ্যালয়ে উত্তরচারিতের এই সংস্করণ ব্যবহ'ত 
তত অধ্যাপক মহাশয়াদগের নিকট প্রার্থনা এই, তাঁহারা যাঁদ কোনও দুরূহ স্থল 
ত হইয়াছে, বোধ করেন, দয়া কারয়া আমায় জানাইলে, সাতিশয় উপকৃত হইব, আর 
SR ব্যাখ্যা আবিস্পষ্ট, অসংলগ্ন, বা ভ্ৰমাত্মক বোধ হইবেক, তাহাও জানাইলে সাঁবশেষ 


X vem RULES Bivona vias 
EE বালদাস যে অদ্ভুত কাঁবত্বশাস্তি প্ৰাপ্ত 
জন ফা উপ বাসে তাহার 
a dis হইয়া উঠে S Gm ও রচনার রে ৰ 
তদীয় রচনা সংস্কৃতরচনার রস কারে eee হইতে z 
R, য়া, 3 বরপন্তর বালয়া 
eye টা 


(৩) বারাণসীনিয়তবাসপাবরমত্তেক শ্রীরঙ্গনাথাবদুষো fate 
শ্রীবালকৃষ্ণ ইতি যঃ প্রাথতদ্তন[জস্তস্যাগ্রজেন ER rM 
বিক্লমাকস্য শাকে : | 


খাতুগজরসচন্দ্র 
গতবতি শুভযাসে শুরু 
= a D la পক্ষে | 
প্রাতপাঁদ পারিপূর্ণাকার তত 
RISIEE 


করুণাসাগর বিদ্যাসাগর ৭৯১ 


ol আদ্বতীয় গুণগ্রাহী, দনরাঁতশয় বিদ্যোৎসাহাঁ, বিখ্যাতনামা ধিক্রমাঁদত্যের সভায়, 
cee আব রত ছিলেন! তাহারা অন্যাঁপ ens নামে সচরাচর উলিখিভ 
হইয়া থাকেন। তন্মধ্যে কালিদাস সৰ্ব্ব প্ৰধান aR ছিলেন। চিরস্মরণাীয় উজ্জায়নীপাঁত যে 
শাক প্রচলিত কাঁরয়া গিয়াছেন, তাহার নাম সংবং। সংবতের ১৯২৭ বংসর অতিক্রান্ত 
হইয়াছে। সুতরাং, কালিদাস, উনাবংশাতি শত বৎসর ATA, প্রাদুর্ভূত হইয়াছিলেন। 

৪ ৷ অভিজ্ঞনশকুন্তল কালিদাসের সৰ্ব্বপ্রধান কাব্য এবং সংস্কৃত ভাষায় সব্বোৎকৃষ্ট 
নাটক। এই WALA নাটকের, আদ অবাধ অন্ত পৰ্য্যন্ত, TAR সব্ববাঙ্গসনন্দর। ইহাতে 
হস্তিনাপুরের আঁধপাঁত রাজা দৃষ্যন্তের, এবং মহার্ষ কন্বের পালিত তনয়া শকুন্তলার, 
বৃত্তান্ত Xie হইয়াছে। মহাভারতের আদপর্ে TAS ও শকুন্তলার যে উপাখ্যান আছে, 
তাহা অবলম্বন কাঁরয়া, কালিদাস আঁভজ্ঞানশকুন্তলের রচনা কাঁরয়াছেন। উভয়াবধ উপাখ্যান 
দৃষ্টিগোচর করিলে, বুঝতে পারা যায়, কালিদাস মহাভারতীয় উপাখ্যানে কি অদ্ভুত 
কৌশল ও অলোঁকিক্‌ চমৎকারত্ব সমাবেশিত কাঁরয়াছেন। ফলতঃ, আঁভিজ্ঞানশকুন্তলে 
কল্পনাশান্ড ও চিত্তহারিণী রচনাশীন্তর পরাকাণ্ঠা প্রদর্শিত হইয়াছে। 
টক পাঠ করিলে, সংস্কৃতজ্ঞ ARTA ব্যান্তর অন্তঃকরণে নিঃসংশয় এই প্রতীতি জন্মে, 


এই ন 
মানুষের ক্ষমতায় ইহা অপেক্ষা উৎকৃষ্ট রচনা সম্ভাবতে পারে না। TRE, কাঁলদাসের 
«cep অলৌকিক পদার্থ। ধন্য কালিদাস! ধন্য আঁভজ্ঞানশকুন্তল! প্রলয়ের 


ও সভাসদ ছিলেন; e ভজ্ঞানশকুন্তল, তোমার পরিতোযার্থে, s প্রথম, উজ্জয়িনী 
রঙ্গভূমিতে আঁভনীত হইয়াছিল। 

৫ ৷ দবান্রংশৎ বৎসর অতীত ; 
অলঙকারশাস্তাধ্যাপক পন্জাপাদ প্রেমচন্দ্রতকঠবাগীশ মহাশয়, এ দেশে, সৰ্ব প্রথম, এই নাটক 
sige কাঁরঃ ছুলেন। ' তৎপরে, বিংশাঁত বৎসর অতীত হইলে, US বিদ্যালয়ের ARST 
অধ্যক্ষ উদারচাঁর ane 2,4, কাউএল মহোদয়ের উদ্যোগে ও অর্থব্যয়ে, তর্কবাগীশ 

sg ব্যাখ্যা সহিত, দ্বিতীয় সংস্করণ প্রচারিত করেন। অনন্তর, দুই বৎসর 

Fears হইল, পূ: DAS কৃষ্ণনাথন্যায়পণ্ডানন মহাশয়, আদ্যোপান্ত ব্যাখ্যা 
সাহত, এক উৎকৃষ্ট সংস্করণ গ্রচারিত কাঁরয়াছেন ৷ ন্যায়পণ্ডানন মহাশয় সুপণ্ডিত ও কাব্য- 
সংকর ঘরে ও পরিশ্রমে, এই নাটকের অনুশীলন বিষয়ে সালের 


um PRO! উপাদেয় সংস্করণ বামন থাকিতে, XU সুদ ENDE 
poa peak অধ্যক্ষেরা ৪৮৭ কাঁরয়াছেন, ভারতবর্ষের উত্তরপশ্চিম অণ্চলে 
পজাপাদ OR TAT মহাশয়, অথবা, মাননীয় ন্যায়পণ্টানন মহাশয়, গৌঁড়দেশপ্রচালত 
পাপা রসে তা উল লে 
ন র পরস্পর গো জুতা 'ঘটিয়াছে যে, একাবিধ- পুস্তক পাঠ কাঁরলে, 
বিধ কর ae সন যাস তা হই 

নত, উত্তরপাশ্চম অঞ্চলের গ্রচীলত পরবে 4 সংস্করণ নিতান্ত আবশ্যক হইয়া 


l 
aie আদ বধস অতীত হইল, অক ব্বাবদযালয়ের FONTS DES 
dum মহোদয় ইংলণ্ডদেশে GNI পন্দতকের অত্যুৎকৃষ্ট সংস্করণ প্রচারিত 
লক প্রায় যাবতীয় দূরে স্থলের ই © তু ব্যাখ্যা 
মালায় অলঙ্কৃত। সংকর! উক্ত মহোদয়ের যথোচিত T, সাঁবশেষ পরিশ্রম, ও 
তেশয় সহায়তা হইয়াছে। TAT Tic যেরুপ 
প্রস্তকের প্রয়োজন, এই সংস্করণ বশে সেই রূপে সম্পন্ন হইয়াছে। Ped 
পুস্তক এতদ্দেশীয় দবদ্যাথীদগের পক্ষে AA COTS সুলভ নহে; সুতরাং, তদ্বারা এ 
প্রচলিত APO অসদ্ভাব WLS না। সেই 


৭৯২ PRANA Tasa 


ফলতঃ, পুস্তকপ্রাঁপ্ত বিষয়ে প্রথমতঃ erst অস্ীবধা ঘাঁটয়াছিল ৷ পরে, আম, কাৰ্য্য" 
বশতঃ, গত ফাল্গুনমাসে, বারাণসধামে 'গয়াছলাম। এ সময়ে VG নগরীর আঁধবাসা EPIS 
বাব: হরিশ্চন্দ্রের সাহত আমার আলাপ হয়। এই মহোদয়, দয়া কাঁরয়া, স্বীয় পুস্তকালয় 
হইতে, আমায় তন খাঁন মূল, এক খানি টীকা, ও তিন খানি প্রাকৃতাবিকাত দিয়াছলেন। 
অনন্তর, কালকাতাস্থ সংস্কৃতাবদ্যালয়ের তাৎকালক অধ্যক্ষ, aR বাবু প্রসন্নকুমার 
সব্ব্নীধকারীর উদ্যোগে, বারাণসীসংকৃতীবদ্যালয় হইতেও, দুই খান মূল আমার হস্তগত 
হয়। এই পাঁচ খান মুল, এক খানি টীকা, ও তিন খাঁন প্রাকৃতাঁবকাতি' অবলম্বন পর্ত্বেক, 
আঁভজ্ঞানশকুন্তলের সংদ্করণকাৰ্য্য সম্পাদিত হইয়াছে। 

EE উল্লিখিত নয় পুস্তকে, স্থলে স্থলে, পাঠের বাভিন্নতা আছে। 
আমার বিবেচনার, বে পাঠ প্রশন্ত বোধ হইয়াছে, তাহাই মূলে সাঁন্নবোশত কাঁরয়াছি। কিন্তু’ 
কেবল আমার মীমাংসার উপর নভ'র না কাঁ 


এজন্য, সেই সেই স্থলে, সকল eed পাঠ 'নন্নে প্রদার্শত হইয়াছে। বাবু হার*চন্দ্রের 
দত্ত তিন খাঁন মূলের মধ্যে, দুই খান সমগ্ৰ; ত 


সংখ্যার পাঠ ২ সংখ্যায়, আঁঙ্কত 
রাছে; তৃতীয় ASE আঁদমধ্যর্থাডত; এই পুস্তকের পাঠ ৩ সংখ্যায় আঁঙ্কত হইয়াছে। 
বারাণসী বদ্যালয়ের RISE অন্তখাঁ'্ডত; তন্মধ্যে যে "REUS খাঁন আঁত অল্প 
অংশে খণ্ডিত, তাহার ৪,সংখ্যার FSU, অপর খাঁনর পাঠ ৫ সংখ্যায় আঁঙ্কত, 
হইয়াছে। টীকার অনুযায়ী পাঠ ৬ সংখ্যায় আঁকত হইয়াছে ত 
খান সমগ্র, অপর দুই খাঁন খাণ্ডত; সমগ্র APSA অনুযায়ী 
দ্বিতয়ের মধ্যে প্রাচীনতর AFRA মা পাঠ ৮ সংখ্যায়, অপর পুস্তকের 
পাঠ ৯ সংখ্যায়, আঁত্কত হইয়াছে। 


রত deus হহয়াছিলাম;য 
সমন্দয়ের সম্পূর্ণ অনুসরণ «qam! তবে 
বে স্থলে, সেই সেই পুস্তকের * ও রূপে - 


ও রুপে সংলগ্ন EX না, এরূপ 


পাঠ, লাঁপকরপ্রমাদদ্যীষত বিবেচনা করিয়া, কিণ্চিং অংশে পাঁরবার্তত কাঁ ৰ 
পারবর্তিতি পাঠ সকল স্বতন্ত প্রদার্শত হইয়াছে। 

SS! অধ্যয়ন ও অধ্যাপনা কারের সোঁকর্য্যার্থে র | 

য় ss হাঁরশ্চন্দ্রের নি হইতে যে টাকা খানি mentee ae 
See কারয় EX | টীকা রাঘবভট্টপ্র 


285 
; a যে সকল Tem অনংসারে ইল স্থিত 

, উহাদের ISTUD স্থলেই, তাদ্‌শ ইতিশব্দের যোগ 
এরূপ ইতিশব্দের 
নিদ্দেশিবাক্যে 


টু সং ণকাৰ্য্য সম্পন্ন কাঁরতে 
WE, এই othe, অমাত Mater, oe , ইহা অবগত হইবা- 


করুণাসাগর {বদ্যাসাগর ৭১৩ 


= 


সৌজন্য ও উৎসাহ সহক 
কাস্মন্‌ কালেও, বিস্মৃত 


রে, আমার হস্তে পুস্তক বিন্যস্ত কাঁরয়াছিলেন, তাহা আম, 
হইতে পারব না।” , d 2 


২৮ 
১৮৭২ সালের গোড়ার face সংস্কৃত কলেজ থেকে স্মতশাস্মের অধ্যাপকের পদ 
fare করে দেবার প্রস্তাব হল। এবিষয়ে গবনমেন্ট বিদ্যাসাগরের পরামর্শ চেয়েছে। 
বিদ্যাসাগর ওহ প্রদ্তাবে সায় দিতে পারলেন না। বিদ্যাসাগরের faa কেবলমাত্র 
sudes অধ্যাপনার জন্য একজন অধ্যাপক প্রয়োজন। 
[কল্তু বিদ্যাসাগরের পরামর্শ si eno শোনোন। সংস্কৃত কলেজে কেবলমান্ত 
কানো অধ্যাপক রইলেন না, দর্শনশান্ ও অলঙ্কারশাস্তের 


sq Test অধ্যাপনার জন্য কে 
অধ্যাপনার ভার আর্পত্‌ হল। 


অধ্যাপকের উপর ay ora 

১৮৭২ সালের ২২-মের ক্যালকাটা গেজেটে প্রকাশিত হল : 
5,০০6 Licutenant-Governor having, as you 
early stage of the discussion, expressed his willingness to consider this 
matter with reference to the wishes of many members of the Hindu 
Community, has hi iews with Pandit Ishwar Chandra Vidyasagar 
and the principal of the College (Prasanna Kumar Sarvadhikari) and has 
taken opportunity of otherwise discussing the matter. He finds the 
{ the gentlemen ১]. and of other compe- 


whom he has named, 
itent persons, to be so moderate and reasonable that he has much pleasure 
ble substantially to comply with 


their wishes pending further 
arrangements now to be made. * 24 
অধ্যাপকের পদ faci" 


1 are aware, at an 


suggestions O 


trial of the 
অনেকের ধারণা হল, সংস্কৃত কলেজ থেকে স্মৃতিশাদ্বের 
করে দেবার প্ৰস্তাব বিদ্যাসাগর সমর্থন করেছেন। অনেকেই বিদ্যাসাগরের নামে তখন 

য় আভযোগ করেছেন 

Gems সাক্ষ্য" রত বে বাসর অবশ লেপ এই আনান P 
fagio পেয়েছেন। 

১৮৭২ 4 ১০-জুন ‘pundit Iswara Chandra Vidyasagara and the 
Lieutenant Governor Sat gb গিলখেছে : 

prominent insertion to the fol- 


“We have much pleasure in giving 2 


lowing correspondence : 


TO THE EDITOR OF THE HINDOO 

DEAR SIR,—A5 considerable misapprehension pre 
countrymen as to the opinion ii expressed to His Honor the 
Governor, d me the honor of consulting me 79 


Sanscrit College, 


of Hindu Law, ] dee 

of your paper the accompanying corresp! ! 

remove the erroneous impression entertai n the subject. 
‘nt, but when nd myself actuall 

o has 4 

{ Hindu Law, 


PATRIOT 


vails among my 
Lieutenant- 3 


which is unhappily 


of Bengal, to the D.P.I. 


^ ard, offs. Secretary to the Govt. 
dated S i 18795 Education Department Consultation June 1872, 
Nos. A. 16-98. 


ass করুণাসাগর 1বিদ্যাসাগর 


bject. I however feel much 
nerating me in the last letter 


Yours faithfully, 
E ১ jARMA. 
The 8th June 1872, ISWARA CHANDRA SARMA 
pot AU 
Calcutta 23rd May 1872 
To 


H. LUTTMAN JOHNSON ESQ. 


Private Secretary to His Honor the 
Lieutenant Governor of Bengal. 


and the Principal of the Sanskrit 
His Honor the Lieute- 


5 and that His Honor 
considers their Suggestions “to be so moderate and reasonable that he has 
much pleasure in being abl 


and Philosophy by Siving an i 
for this additional duty, 


As I was asked b 


me, I think it my duty 
arrangement for instruc- 
Separate chair. 


i ৰ same opinion. Hindu Law as 
His Honor is aware, is a vast subject it 
It is true that 


thorough kno 


*vote that attention to it, 
of the subject demands, ] nd it stated in the Govern- 
ment letter that according to 4 © Principal of the College *Smriti or 
Hindu Law Is now taught in 
Sor in addition 


করুণাসাগর বিদ্যাসাগর ৭১৫ 


to subscribe to this opinion. Perhaps His Honor would form a cle 

idea of the anomaly ot the proposed arrangement, if he w ld da 
the eflect of calling upon a Professor of Literat "4 Philos ies টনক 
k Ind E ure, Philosophy or Mathe- 
matics, in the Presidency College, who may have attended Law Lectures, 
but who has not made law his special study to fill the Chair of mo 
addition to his other duties. I have no doubt that the legal shoes 
would. scout such an idea, and yet this is exactly the arrangement pus 
posed for giving instruction in Hindoo Law in the Sanskrit College 1 
have high respect for the attainments and scholarship of Pundit Mahesh 
Chundra, but I fear that the union of so many duties in his hands will 
not only result in à falling-off in the study of law but also of those 
branches, which he is pre-eminently qualified to teach. His Honor 
“it was and is intended that the teaching of Hindu law shall 
ined,” but as I have endeavoured to show above His 
led by the arrangement proposed. 
fully solicit His Honor to reconsi- 


observes, 
be fully mainta 
Honors intention will be but ill-fulfil 


I would therefore earnestly and respec 
der this part of his recent orders. The saving which the absorption of 


the chair effects is so small viz. Rs. 100 a month that I earnestly trust 
that His Honor will see the propriety of making this concession to the 
Hindu community, particularly as His Honor has shown à commendable 


spirit of moderation and conciliation in these orders. 
ht be inferred from the tenor of the Government letter 


As it mig 
referred to that I have advised His Honor the proposed arrangement for 
filling the Chair of Hindoo Law, and as I am consequently liable to be 
misunderstood by the Hindu Community, whose feeling is very strong 
on the subject of the Chair of Hindoo Law; I would respectfully request 
that in justice to me His Honor may be pleased to take such means às 
His Honor may think fit to remove the erroneous impression, which his 
too general allusion to my suggestions regarding the reorganization of 
the Sanskrit College is calculated to produce on the public mind. 
I remain &c. 
ISWARA CHANDRA SARMA 


— 
Belvedere Alipore, the 25th May 1872. 

—] have laid your letter of the 28rd current 
about the recent ore e reorganization of the Sanscrit College 
His Honor has no doubt 


before His Honor the Lieutenant Governor. 
did not individually recommen 
nor desires. 


MY DEAR PUNDIT; 
Jers for th 


aere secondary object o 


that Pundit Mohesh 

ndog Law 85 am - gentleman, whom 

d the late Professor, and he has the 

that the Pundit is teaching the subject 
His Honor 


hich he has passed. 


and not a n 
reason for believing 
for the duty of teaching Hi 


he could have 


distinct assurance 
most satisfactory 


in the 
as been We 


thinks that he h 


O ৭ 


৪৯৬ করুণাসাগর 1বদ্যাসাগর 


He níust try the present experiment sufficiently before he can consent 
to make another change. 


I remain, 
DEAR SIR, 
Your's 19100018115, 
H. LUTTMAN JOHNSON, 
Private Secretary. 


We are exceedingly glad that Pundit Iswarachundra has exonerated 
himself from the charge, very generally brought against him by his 
countrymen, of betraying their interests in advising the Lieutenant Gover- 
nor the new arrangement for the study of Hindu law in the Sanscrit 
College. From what we knew of the strong common sense and unflinch- 
ing independence of the venerable Pundit we could scarcely believe 
that he was a party to what, as he says, is “unhappily regarded as a 
Piece of down-right jobbery,” but the terms in which the letter of Mr. 
Bernard was couched could suggest no other inference, The Hindu 
community we repeat are not at all satisfied with the amalgamation of 
the chair of Hindu law with those of Rhetoric and Philosophy, and we 


sincerely and earnestly hope that His Honor the Lieutenant Governor 
will reconsider the subject.” 


২৯ 
জন মার্ডক লিখেছেন: 


“Bidyasagar, no doubt, is the Addison of Bengal; but his style is 
rather high for children. Indeed, a simpler style for adults is gaining 
ground. . . . 

The writer regards 
alphabet and more sty! 
points are the relig, 
Books so extensive] 


questions about the best mode of t 
le as very subordinate matters. 
ious and moral teaching. 
y used in Mission Schools, 
The writer, in an appeal, addressed to M 
the following quotations and remarks; — 


The first extract is from Bidyasagar’s Primer, Part I 1০7 

“Nobin, yesterday you abused Bhubon When going home, 
young. You do not know that it is not good to abuse any one, If you 
abuse any person, I will tell everybody, and no one will speak t 

The following is a translation of the first reading lesson in Part Ts 

"l. Do not speak bad words to any one at any time, To speak 
bad words is a great fault. Whoever speaks bad words no one will 
wish to see him. 

2. While you are young, 
Every one will like you if yo 
like him who is negligent in le 
gent in learning to read and 


eaching the 
The weighty 
Let the Bengali Reading 
be tested in these respects. 
issionaries in Bengal, made 


learn your lessons with your whole mind. 
u learn to read and write, 
arning to read and write, 
write. 

8. Always speak the truth. Every one likes him, who speaks the 


No one will 
Never be negli- 


করুণাসাগর বিদ্যাসাগর ৭১৭. 


truth. Nobody likes him who tells lies. Every one dislikes him. D 
not therefore tell a lie at any time. 1 "à 
4. Learn your lesson every day. Do not say, Í will prepare it 
Whatever you postpone, you will not be able to learn 
5. Do not be disobedient to your father and mother at any tme 
Always do whatever they bid you; do not act otherwise. ‘They will e 
Jove you unless you listen to them. 
6. Boys without sense play all day long, and do not pay attention 
ng. On these accounts they are always in trouble.. 


to-morrow. 


to reading and writir 
Whoever learns his lessous diligently will always be happy.” 

The above two books may be regarded as original, peculiarly expres- 
sing the sentiments of the author. In the 67 pages which they contain. 
there does not seem to be a single allusion to God or a future state. 
Some sentences, it is true, would seem to recognize what Lord Stanley 
called “the eternal principles of justice;” but the grand argument against 
telling lies and using bad words is, that 2 boy will be disliked by others. 
if he does. What low miserable morality to be taught in a Christian 


school! On the same principle, a Hindu should not become a Christian, 


for his relatives and neighbours would dislike him if he did. Mission- 
aries, above all other men, are bound not to teach such a doctrine in 
their schools. 
The C. M. Intelligencer thus comments upon the above remarks : — 
“THe takes exception at some of those (books) which ave in use main- 

ly as far as we can see, because the morality taught in some passages- 
is low and miserable,’ adducing some passages as specimens ; partly also 
because the authors are not Christians and are irreligious men. Now it 
is perfectly true that higher motives might be assigned in some of the 
cases which he has instanced. For instance, when & boy reads, “Learn your 
lesson every day; do not says I will prepare it to-morrow; whatever you 
it would be easy from the Bible,. 


postpone you will not be able to learn; 
and even without the Bible, to urge the duty more effectively. But in 


an elementary Reading-book jt seems somewhat unnecessary to jnsist 


upon such à defect." 

The writer quoted a whole lesson to show the general character of 
the books. The phrase what "low miserable morality" must be under- 
stood in the connection in which it occurs. Instead of being too strong, 
the reverse is the case. It may rather be characterised as an ATHEISTIC 


MORALITY. This is the most fitting epithet to be applied to moral 


teaching which ignores God and a future state. The readers can judge 
whether this is a “defect” which “it seems somewhat unnecessary to insist 


upon.” 

Tt has been stated that an authors views can best be known from: 

positions. Some indications are also afforded by the- 
which he translates. The: 


he omits passages in books V 
the book next read—Bodhodoy 


diments of Knowledge". pub- 
ot contain the name- 
however, the follow- 


manner in which 
Bengali author of the Primers also wrote 
As already mentioned, it is 
Jished by Messrs. Chambers. 
of Christ except in explanation O 


o the Bible: — 
word of God, which has beer given to us for our 


f A.D. There is, 


ing reference t 
“The Bible is the 


ase করদণাসাগর বিদ্যাসাগর 


instruction; and if we read and study it with a humble heart, we shail 
learn what have been the works of the great Creator, and how kind 
Me has been to the children of men." , 

The above is omitted in the Bengali. The original contains the fol- 
iowing:— 

“it is our duty to love God and to pray to him, and thank him for 
all his mercies.” 

This also has been omitted. The original contains the iollowing:— 

“When a body is dead, all its life is gone, It cannot see or feel, or 
Move; it is an inanimate Object, and is so unpleasing to look upon, that 
it is buried in the ground, where it rots into dust, and is no more seen 
on earth, But although the bodies of mankind die and are buried, they 
have SOULS which live for ever, and which ure given up to God who 
gave them." 
to a future state, has been omitted. 
es that the body is buried or burned on the 
funeral pile. The original contains the following ; — 

“Mankind are called rational or reasoning beings, in consequence of 
having minds to reflect on what they see and do. They are also called 
Tesponsible or accountable beings, because they have souls, which are 
accountable to God for actions done during life. But none of the Jower 
animals are rational or accountable beings. They have not souls to be 


accountable, nor minds capable of thinking. They do not know right 
from wrong. When a beast dies it perishes for ever.” 


; the former have souls and 
has been omitted. 

assages has in one important 
The English edition has the following : — 
use of all our senses, and remembering 
at we see and what we hear, we gain 
are of ourselves, Thus, the 
us. They are like roads or avenues, by 
ind; and without them, we should be in 


Eeneral heading js « 


re The Senses”: . 
The above five 


The above taken in connection with th 
€ passa i 1090 
seems to teach rank Materialism, + PGE Previously omitted, 
It has been asserted that it js « 
books as “Secularist.” The author js 


করুণাসাগর বিদ্যাসাগর ৭১৯ 


aloof from the Brahmo Somaj movement. Robert Owen, the Secularist 
was also a reformer in his way. j 

The writer described the above books, not simply as prepared by a 
Secularist, but as Secularist. He did so because the author deliberately 
struck out the injunction to worship God; because his moral teaching has 
no reference to God's will, but simply to what people around would 
think or do; because he omitted all passages teaching the immortality of 
the soul, the responsibility of man, and the difference between him and 
the brutes that perish, If it is “misleading” to describe such books as 
“Secularist’, the writer confesses that he does not know the meaning ot 
the term. It is very lamentable that such books should have been pre- 
pared by the most distinguished writer in Bengali, formerly Principal 
of a Government College, and that they should be those which have 
by far the largest circulation throughout the country. 

It is earnestly hoped that soon such books will be excluded from 


Mission Schools. . ."? 


৩০ 


“To 
H. F. Blanford Esqr. 
Honorary Secretary to the Trustees, 
Indian Museum. 
Sir, 
visit the library of the Asiatic Society of 
January last, and as I wore native shoes, I 
ld leave my shoes behind. I felt so much 


Having had occasion to 
Bengal, I called on the 28th 
was not admitted, unless I wou 
allronted that I came back without an expostulation. 

Whilst I was in the compound, I saw the native visitors, wearing 
e not only to uncover their feet, but also to carry 
own hands, though there were some upcountry 
-rooms with their shoes on. 

e 


mative shoes, were mad 
their shoes with their 
people moving about in the museum 
LÀ o o 

Besides, if persons so wearing shoes of the English pattern, though 
coming on foot, could be admitted with shoes on, I could not make ovt 
why persons of the same status in life and under similar circumstances 
should not be admitted, simply because they happened to wear native 


shoes. 
ৰ ৰ e LI . 
I have &c. 
Isvar Chandra Sarma, 
5-9-74"1 


* John Murdoch: Education as a Missionary Agency in India 


Aadra 872). , 82-36. 
am pd ba Mitra: Isvar Chandra Vidyasagar, second edition, 


p. 237. 


৮০০ করুণাসাগর বিদ্যাসাগর 


৩১ 
“To 
` The Sheriff of Calcutta. 
Sir, " 
ন We the undersigned inhabitants of Calcutta and its suburbs, ipd 
you will be so good as to convene a public meeting, at the Town em 
on an Early date, to take into consideration the measures to be adopte 


for perpetuating the memory of the late Honorable Justice Dwarka Nath 
Mitter. 


We have the honor to be, 


Sir 
Your most obedient servants 


(বিদ্যাসাগর ও অন্যান্য বহুজনের স্বাক্ষর)”* 


Calcutta, 
May, 1874 } 


৩২ 
১৮৭৪ সালের ২-জুলাই ‘ইংলিশম্যান’ লিখেছে : 
“We understand that the Great Shoe Question has again come he 
is occupying the attention of no less distinguished a € y 
৷ ety of Bengal. Pandit Isvara Chandra 


manner, We ca 
Cessors of Jones 


discourage the resort to it of -- 
Pandit's stamp and render it the laughing-stock o 
A learned SOciety is the last body in the world that should 

distinctions, and if, as in duty bound, it seeks to 
© an oppressive Tule e side, by making an oppressive 


of many an unseemly fracas between 
Society and se; yf 


i the 
tight of enter; a Cientific gentlemen who insist on 
unseemly, |, M CE on their hats ona practice which is more 
shoes," * conspicuous, than the Practice of wearing 

৩৩ 
“the Great Shee “হিন্দ; পোষ্ট 

© Great Shoe questio à H 
On has 7 " 
quarter, we mean in the TOOms of thd Ac oe বি: 
BY eo 

* 
Md বৰ্তমানে 


j ত ভিক্টোৰিয়া মেমোনিয়ালে বাত আছে। 


করুণাসাগর বিদ্যাসাগর C ৮০১ 


The facts of the case we believe are these. About three or four 
months ago one day Pundit Iswar Chunder Vidyasagar accompanied by 
a native friend from the North West went to the Indian Museum located 
in the Asiatic Society’s building, and was asked by the porters to leave 
his shoes at thé portico, or rather to take off his shoes and keep them 
in his own hand if he wanted to go in. To this he did not of course 
consent, and on return home wrote a letter to the Trustees of the 
Museum enquiring as to whether they had passed any rule of the kind, 
and observing that if such a rule has been passed, it would deter respect- 
able native gentlemen, who wore shoes of the native pattern, irom 
visiting the institution. He also wrote to the Council of the Asiatic 
Society that if the Museum authorities enforced such a rule, it would 
discourage respectable Pundits, who like him wore native shoes, from 
visiting the Society's Library, inasmuch as both the institutions were 
located in the same building. *The Museum Trustees replied that they 
had not passed any such rule on the subject, but did not say 
whether they would pass any order for the discontinuance 
of the practice. They also seemed to doubt whether the com- 
plaint applied to their servants. The Council of the Asiatic Society 
went further, and wrote to the Pundit in reply that native gentlemen 
ought to know the Indian etiquette in the matter. The Pundit we learn 
has sent rejoinders to both. 'To the Trustees of the Museum he has 
written to say that it was the servants of the Museum, as he had distinct- 
lv stated in his first letter, who has required him to take off the shoes. 
To the Council of the Asiatic Society he has explained that the Indian 
custom is not to take off the shoes as a mark of respect, that the Indians 
do not leave their shoes behind in visiting each other if they are seated 
in rooms furnished with chairs, but that they do so when they sit on 
the farash or carpet for their own comfort and convenience. The ques- 
tion is accordingly pending before the Trustees of the Museum and the 
Council of the Asiatic Society. 

We are really surprised that the above question should be raised in 
institutions, where above all others no invidious race distinction should 
be made. The Museum is a+place of public resort like a park or a 
public garden, and would.a European gentleman think of taking off his 
hat at such a place, and if not why should a native be required to put 
off his shoes there. As for the Asiatic Society it is the last place wherc 

‘this badge of social degradation should be insisted upon. There men of 
all classes and creeds cultivate science on a common ground, and that ‘s 
not a place for raising social questions on which it is notorious the 
natives are keenly and justly sensitive. This shoe question had at one 
time assumed by no means a pleasant political character, and the highest 


authority in the land wisely decided that it should not be allowed to: 


interfere with the social relations of the people with their rulers. It is 
said that the Government order does apply to “native shoes" We do 
not understand what occult meaning is there in this distinction. If 
the leaving the shoes behind is a mark of respect, then it matters little 
whether the shoes are of European or Native pattem, but if there is a 
mysterious respect attached to the leather, then it is immaterial as to 
what form the leather may take. We hope the Council of the Asiatic 


৫১ 


৮০২ ^ করুণাসাগর বিদ্যাসাগর 


- Society and the Trustees of the Museum will have the good sense not 
to make native gentlemen feel that to enter their rooms is to court insult. 


৮ 


৩৪ 


“তালতলা নিবাসী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী জ 
দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সংরেন্দুনাথ বন্দ্যোপাধ্যায়, উপেন্দ্ৰনা 
বন্দ্যোপাধ্যায়, জিতেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়, এই পাঁচ a রা 
তিনি বসতাঁবাটী ও mere জায়গা এই দুই সম্পত্তি রাঁখয়া যান। তাঁহার পদ্জী ও প্রগণ 
তথায় সম্পত্তির বিভাগ ও পরস্পর দেনা' পাওনা পারার কায়া দিবার অন্য অময়া or 
CRIN করেন Cr আমি সকল বিষয়ের স' তদন্ত tian Tess 
১৮ 'দিলাম। " " 

দু রণ বাবুর D পুত্র মহেন্দ্ৰনাথ খণগ্রন্ত হন, এবং খণ পারশোধে অশন্ত 
হওয়াতে বসতীবাটীতে ও রায়তী জায়গাতে তাঁহার বে অংশ থাকে, তাহা তাঁহার ঝণদায়ে 

ত হয়। দেবেন্দ্রনাথ প্রভাত এ অংশ য়া রাখেন মহেন্দ্ৰনাথের অংশ 'কনিবার 
জন্য তাঁহাঁদগকে ১০০৫০, দশ হাজার পণ্টাশ টাকা রি 
Br দিবার জন্যও সময়ে সময়ে তাঁহাদিগকে ১২০০ ; 
es বার দাতার EV জনয 6০০. পাঁচশত ahi adaa 
অর সো উপায়ান্তমু না Cham অবশেষে তাহাদিগকে বরো হয়া এই 
আঁধকাংশ ৪০০০০, চল্লিশ হাজার টাকায় fen কাঁরতে ং 


গদম্বা দেবী পরী, শ্রীযুক্ত 
'থ বন্দ্যোপাধ্যায়, মহেন্দ্ৰনাথ 
খয়া লোকান্তর গমন করেন। 


তে = ॥ তন্মধ্যে পৃব্বে“ন্ত 
খণের A শব্দ ও খরচা সমেত ১৯০৪০1৫ উনিশ হাজার চার আনা 
এক পাই ব্যায়ত হইয়া-২০৯৫৯1১৫ বিশ হাজার নয়শত উনযাটি টাকা এগার আনা fes 
পাই থাকে। ত রায়তী. জায় Te: 


6৮৩, পন z তাহা বাদে মজুদ ১৯৩৭৬1১৫ 
ক্ষণে উপস্থিত [ও টাকা এগার আনা তিন পাই। k 
এক্ষণে উপস্থিত বিবয়ের মধ্যে প্রথম, বসতীবাটী, মূল্য ১৭৪৭০৭৩১৫ সতর হাজার 
চারিশত সত্তর টাকা পনর আনা তিন one দ্বিতীয়, বিক্লীতাবাশষ্ট ৩৯ উনচাল্পশ কাঠা 
রায়তী জায়গা, মূল্য ১১৭০০, এগার হাজার সাতশত টাকা। 


তৃতীয়, খণ পাঁরশোধ ও 
[তন UNT বাদে মজন্দ ১৯৩৭৬৷৷/১৫ উনিশ হাজার ‘তিনশত fener টাব 
আনা {তন পাই। এ 


x ; ! জগদম্বা দেবী, দেবেন 
সংরেন্দ্রনাথ, উপেন্দ্ৰনাথ, জিতেন্দ্ৰনাথ প্রত্যেকে এক এক অং Sagi 
e রিবন 

Te বস্তীবাটী যথাসম্ভব পাঁচজনকে অংশ করিয়া দিয়াছি 
যত বাব নলমণি fur ইন রি 


tio 
ই P pis মুল্য ৩৫৩১৯॥১৫ 
(C) চিহিত অংশের মূল্য ৫১৪৪1, পাঁচ হাজার একশত চুযাল্লিশ টাকা ee 
এই অংশ দেবেন্দ্রনাথ লইয়াছেন। (D) fogs অংশের TEI ৪০১১৬, চার হাজার 
উনিশ টাকা এগার MATL এই অংশ উপেন্দ্ৰনাথ লইয়াছেন। (DI) sizes se 
৮৩২৪৩ আট শত বত্রিশ টাকা 


ৰং অংশের 
পনর আনা। এই অংশ জগদস্বা দেবা aay মলা 
FETA বাটীর অংশের 


ৰ | 

TRT ৩৯৩৭1/১০ fes হাজার নয়শত সাহীন্রশ ts 
আনা দুই ‘য়াছেন। তাহা বাদে তাঁহার পাওনা ৫৭৬৯৷/১০ পাঁ হাঙগার সাতশত 
উনসততর টাকা দশ আনা দুই পাই হয়। কিন্তু জলা are 


3806850 চৌদ্দ হাজার চুয়ান্ন টাকা ছয় আনা দুই পাই Siw aa pd সে 


ধ দেওয়া 


করুণাসাগর বিদ্যাসাগর ৮০৩ 


ইয়াছে। তাঁহার পাওনা বাদ দিয়া ৮২৮৪4 আট হাজার দুইশত : বারআনা 
সকলের নিকট তাঁহার দেনা হইতেছে। সংরেন্দ্রনাথ তাঁহার E 

= র ‘নকট তাঁহার পাওনা ১৩৭০, তেরশত সত্তর টাকা। এই পাওনা বাদ 
Ten সকলের নিকট তাঁহার দেনা ৬৯১২, ছয় হাজার নয়শত বার টাকা হইতেছে। সুতরাং 
প্রত্যেকের নিকট তাঁহার দেনা ১৭২৮, সতরশত আটাইশ টাকা। ত 

সূরেন্দুনাথের wi দুই দফায় pen দেবাঁকে যে সকল অলক্কার দিয়াছিলেন, তাহার 
এ বারন হাতে দে হইতেছে NTT সাহাবোর জন্য তান ২০ বিশ 
ভাঁরর বাউটণ ও ৬ ছয় ভরির নারকেলফন্ল দেন। এ ফন্দে 1তান সোনার দর ১৬, ষোল 
টাকা বাঁলয়া লিখিয়া দিয়াছেন | তদন্‌সারে সূরেদ্দ্রনাথের 4 নিকট দেবেন্দ্রনাথের ৪১৬ চারি- 
টাকা খোল: টাকা দেনা: হইতেছে এই দেনা বাদ দিয়া sues নিকট TENT 


পাওনা ৯৩১২, তেরশত বার ঢাকা! 
সারেন্দ্রনাথের SU নিৰ্দ্দিণ্টি আছে {তান মোকন্দমার খরচের জন্য জিতেন্দ্ৰনাথকে 
২০০ দুইশত টাকা fame, এ ২০০২ দুইশত টাকা বাদ দয়া সংরেন্দ্রনাথের 
জিতেন্দ্রনাথের পাওনা SERV পনরশত আটাইশ টাকা। ৰ 
এতচ্ভিন্ন সুরেন্দ্রনাথ কহেন! উপেন্দ্রনাথের নিকট তাঁহার ১০০০, এক হাজার টাকা 
পাওনা আছে। fofa নিজে এই টাকার বিষয় সবিশেষ অবগত নহেন। এবং তাঁহার পাওনার 
ফ্দ T হাজার টাকার উল্লেখ করেন নাই। তাঁহার স্ত্রীর কথা প্রমাণ 


নাথ কহেন, d কাগজ আ 


বিষয়ে 
তাঁহাকে এ টাকা দেন নাই। অনন্তর 
নিকট স্পঞ্ট্বাক্যে বললেন, তাঁহার মাতার নিকট হইতে উপেন্দ্রনাথ যে কাগজ আনেন, তাহা 
টাকা লইয়াছেন। প্রথমতঃ উপেন্দ্ৰনাথ কখনই তাঁহাকে টাকা দেন নাই বায়া 
স্পণ্টবাক্যে টাকাপ্রাপ্তির বিষয় একেবারেই অস্বাঁকার, তৎপরে, উপেন্দ্ৰনাথ টাকা দিয়াছিলেন, 
TT লইয়াছেন, স্পষ্টবাকো এই নি পরস্পর নিতান্ত বে হি 
হউক পরার জান করিয়া উপেন্দ্নাথের নিকট সমরেক্ডনাথের এই টাকা পাওনা বলিয়া 


র p ATENA কহেন তাঁহার মাতা ও ভ্রাতাঁদগের নিকট 
হইয়াছে তাহা দিতে হইবেক না। তাহর কারণ এই দর্শান, এ 


অবস্থায় তাঁহার এই দেনা য় = 
কতদরে সঙ্গত বাঁলতে পার AT! {কিন্তু যেরুপ TS হইতেছে, তাহাতে 


না একথা à | টি 
Sart [বিবেচনায় peel. অবস্থায় তাহার 4 এ দেনা হয় নাই। তাঁহার মেমরেন্ডম বকে 
KC বব yab সালের জুলাই মাসে ভ্ৰাতাদের সহিত পৃথগ্ম হত্য়াছেন। 
সতরাং এই সময় হইতেই ভ্রাতাদের তাঁহার এই দেনা হইতেছে । অতএব তাঁহার এই 
গত একান্নবন্াঁণ অবস্থায় হইয়াছে, একথা বলা যাইতে পারে না। অংশমত ‘যান যাহা 
গাইয়াছেন ও যাহা পাইবেন তাহা TATA ত 
জগদন্বা দেবী 
বাটীর অংশ দরুণ _ ৮৩২৮৩০ 
আরেন্দ্রনাথের faqt প্রাপ্ত 7৩৪২৮ 
সংরেন্দ্রে নিকট প্রাপ্য —— ১৭২৮২ 
(জেম ১০ কাঠা) উহার মূল্য ৩০০০২ 
নগদ টাকা _ ৩৮০৫/০ 


৯৭০৯, 


৮০৪ করগাসাগর বিদ্যাসাগর 


বেন্দ্ৰনাথ-- 
vua অর HT ৫১9৪7, 
সণয়েন্দ্রের নিকট প্রাপ্ত  — ogn 1 
> ০০85৬, * | 
সুরেন্দ্রের নিকট প্রাপ্ত —— 59053. 


= 
(জমা ৭ কাঠা) উহার a ই | 
নগদ টাকা ml 
"ma. — j 
৯৭০৯, ঃ 
উপেন্দ্ৰনাথ-- 
বাটার অংশ দরুণ — 805tliyo 


টাকা না 
হী উন, 
৯৭০৯, 
ভিত্ন্দ্ৰনাথ-- 
বাটীর অংশ দরুণ | — ৩৫৩৯॥১৫ 
ন র ।নকট প্রাপ্ত —— ৩৪২৷॥৷০ 
$e ২০০, } 
সধরেন্দ্রের নিকট প্রাপ্য ১৫২৮, 
(জমা ১০ কাঠা) উহার মল্য- ৩০০০, 
নগদ টাকা — ১০১৮৪৫ 
cis Ku vede 
৯৭০৯ 


র সে 1] 

ন i 

' ee কত টাকা দেনা তাহা CRS না কারিয়া i 

দিগের উপর নধর করিবার ভার mon আছে। আমি সা অনুসন্ধান দ্বারা ৷ 

সর সি দেৱ, সহ আমি সৰি য়া? সুতরাং | 
এ হি রে সাও ay Dos wp / A 

কও আর দুইবার স্রেন্্নাথের পাঠাইতে 

ই tiem k 
তিনি নিজের, শিবসন্দরীর, এবং সরেন্দ্ৰনাথের ন অলঙ্কার এবং es 
বন্ধক রাখিয়া থর একবার ৮০০ আটশত, একবার ২৫০ আড়াইশত, দুই 
দফার ১০৫০ টাকা | এই টাকা of বালা হওয়াতে উত্তমণেরা বলধা 
aren ও অন্যন্য y করিয়া টাকা আদায় খোছেন। এইরূপে যাহার যে 
d Rete হইয়াছে উহার মল oe শকচ তাঁহাদের পাওনা 


করুণাসাগর বিদ্যাসাগর 


জগদন্বা দেবী í 
১৭ ভার nhu দর মোনা 
S ভার J 
vo eid a 

শিবসান্দরী 

৬ ভার ১৬ টাকায় দর সোনা 

à à 
২ Sia a 
so ভার রুপার 
সারেন্দ্নাথের স্ত্রী 
so Sit ১৬ টাকায় দর সোনা 
৫ ভার à 
১০ ভাঁর এ 
৭ ভার 3 
৬ ভার Sa এ 
৫ ভার 3 
E 2 

T a 
o ভরি à 
৬০ ভারি রুপার 
vo ভার গার 


ভারি 
১০ ভরি 
ভারি 


১০ 


৮০৫ 


৮০৬ করুণাসাগর বিদ্যাসাগর 


এই সকল দ্রব্য পর্যাপ্ত না হওয়াতে সরকারন রুপার বাটী ও গুড়গুড়ন এ সঙ্গে 
বন্ধক দিতে হইয়াছল। এক্ষণে এ হিসাবে সুরেন্দ্রনাথের নিকট 


জগদম্বা দেবীর পাওনা SUE. 
. » পাওনা ২৬৪, 
দেবেন্দ্রনাথের পাওনা ৬০, 
উপেন্দ্রনাথের পাওনা co, 


এস্থলে উল্লেখ করা আবশ্যক, এই অলঙ্কার প্রভৃতি এক্ষণে উপস্থিত নাই; সুতরাং 
প্রকৃত প্রস্তাবে উহাদের মূল্য ? TS কারবার উপায় নাই। এই জন্য যান যে "ওজন 
দিয়াছেন ৷ 


শ্রীশ্বরচন্দ্র qun 
কলিকাতা 
১৬ ফেব্রুয়ারী ১৮৮৩ সাল 


৩৫ 
১৮৯২ সালের ২০-আগস্ট পহন্দু পোর্ট লিখেছে: 


, "ORIGINAL CIVIL JURISDICTION. 


THE VIDYASAGAR WILL CASE.—The case brought by Babu 
Peary Mohun Banerjee, grandson of the late Pandit Vidyasagar, against 


the latter’s son, Babu Narain Chunder Banerji, and Babu Kherode Nath 
Sing, Executor of the hearing 


yesterday for settlement of issues, 1 
Messrs Pugh, appeared on behalf 
the executor, and Messrs Hill and Chow 
Babu Narain Chunder Banerji. 
The plaintiff asked for the con 
submitting that he was the heir 


of the plantiff, My, Swinhoe ior 


dhuri for the principal defendant, 


struction of his grand- 
and not his father, the d 
tator, Pandit Issur Chander Vidy. 


to pay off his debts and after the de 


to make over the Property to those wh 
and should there be minors, 


until they should attain majority, The 


a c REM 


? Calcutta High Court suit No. 351 of 1883 (ordinary original Civi] 
Jurisdiction) — এই দাঁললাট ভিক্টোরিয়া মেমো? 


রাক্ষিত আছে। 


বৰ্তমানে ভি 


কর্‌ণাসাগর বিদ্যাসাগর ৮০৭ 


to alter his Will, but he died before he had done so. The defendant, 
Narain Chander Banerji, contended that the Will so far as it related to 
his disinheritance, was bad in law. 

Mr. Pugh submitted that there was à gift in prescuit to the heirs 
of the Pandit excluding his son, and in support of his contention he cited 
LL.R. 16, p. 166. E 

His Lordship after hearing the argument of Counsel, held that the 
Will was bad, so far as it related to the disinheritance of the son, and 
that in consequence, the son came in as the heir of the deceased, and 
that neither the grandson, the plaintiff, nor any one else had any right in 


the properties belonging to the testator." 


নির্ঘণ্ট 
অকল্যাণ্ড (লর্ড) ১৬৩, ১৬৫ আমহার্ট মিস ১৯৫ 
আঁখলাঁদ্দন Fist ৬৩৭ আমরণ আয়া ৪২৬ 
অগ্নীপ্লরাজার তপস্যা ১০৭ BATS ১৭৪ 


অঘোরনাথ চট্টোপাধ্যায় ৪৩৯ . 

অঘোরনাথ শাস্ত্রী ৩৯১ 

অদ্বৈতচন্দ্র আঢ্য ৫৫৮ 

অধেন্দুশেখর TTT ৫৯৪ 

অনুক্লচন্দ্র মুখোপাধ্যায় ৪২১. ৪২৩” 
৪২৪ 

অন্নদাচরণ APSA ভোক্তার) ১৬, ৫২৭ 

অন্নপূর্ণা ৬৯, ৭২ 

অন্নদামঙ্গল ১৩৪, ৫৬২, ৬০৭ 

অপূর্ব ইতিহাস ৬০৬, ৬০৭ 

অভয়চরণ বন্দ্যোপাধ্যায় ৭৬, ৩০৮ 

আঁভিজ্ঞান শকুন্তলা ৪২৮, ৫৬২, GUE, 

' ৬৭, ৫৮০, ৫৮১ 

অভিরাম মণ্ডল ৫৩৬ 

অমরকোষ ৯১ 

অমল্যচরণ বসু ৫৯০, ৬৬৫ 

অমৃতবাজার ৪৩, 88, ৩৫২, 
৩৬৪, ৩৯৮, ৬৫১ 

অমৃতলাল বস; ৩৮১ 

অমৃতলাল fg ১১৪, ১৪৪ ২১৬ 

অষ্টাবংশাত তত্ত্ব ৯৫ 

আসতকুমার বন্দ্যোপাধ্যায় ৫৮৮, ৬০৮ 

অক্ষয়কুমার দত্ত ১৪৮, ১৮৬, ২৭৩, ৩২১, 
৩৩৮, GES, ৫৬০, ৬১৬, ৬১৭ 

অক্ষয়চন্দ্র সরকার ৪৯ 


আইজাক উইলসন ১৯৮৫ 

আখ্যানমঞ্জরী ৫৯৫ 

সাহেব ২৪৯, ২৫০, ২৫২, 

২৬৪, ৩৩০ : 

OMT সাহেব ৮২, ১৬৪, ১৬৫, ১৬৯ 

আত্মচারত 88, ৪৫ 

আনন্দকৃষ্ণ বসু ১২৪, ২৭৯, ৫৯০, 
৬১৬, ৬১৭ 

আনন্দচন্দ্ৰ সেন ১১০ 

আনন্দবাজার পত্রিকা ৪৩৫, ৪৩৬, ৬৪৫ 

আনন্দমোহন বসু ৪৩, 88, ৪১৬ 


আনন্দচন্দ্ৰ মুখোপাধ্যায় ৫৫৪ 


আমহার্ট THT ১৯৫, ১৯৬ 
৫২ 


আবর্যাবর্ভ ৫৭০, ৫৯৪ 

ORI পাঠশালা ৮০-৮২, ১৫৮ 
আরোবীয়োপাখ্যান ২৬৫ 
আলেকজান্ডার ডাফ ৭৫ 

আশুতোষ মুখোপাধ্যায় ৬৬৩ 
আযাংলো [EU স্কুল ১৫৮ 


ইউনিয়ন স্কুল ১৫৮ 


ইন্ডিয়ান নেশন ৬০, ২১৮, ৩৩৭ 
ইন্ডিয়ান ফ্ৰি স্কুল ১৬২ 

ইণ্ডিয়ান মিরর ৩২৭ 

ইন্দ্রকূমার চট্টোপাধ্যায় ৪২ 

ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ২৬৬, ৫৭৯ 
ই. Tq. কাওয়েল ২৩২, ২৫৭, ৫৬৫ 
ই. সি. বোল ৩৯৬, ৩৯৮ 

ই. এস. TÈR ৭৯, ৮১ 

ইস্ট ইণ্ডিয়া কোম্পানী ১০২, ২১২, ২১৪ 
ইয়ং বেঙ্গল ৫১, ৩০৫ 

ইয়ং সাহেব ৪৭৩ 

ইংলিশম্যান ৩০৫-৩০৭ 


ঈশ্বরচন্দ্র গুপ্ত ১০, ২৮০, ২৯২, ৩০১, 
৩২৩, ৩৭১, ৫৫৭ ৫৬২ 

ঈশ্বরচন্দ্র ঘোষাল ২৬৩,.৬৫৮ 

ঈশ্বরচন্দ্র i8 ২৭৩ 

ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায় ৩২১, ৩৫০ 

ঈশ্বরচন্দ্র বসন কোং ৪২৬ 

ঈশ্বর নারায়ণ "সিংহ ৪৭৩ 

ঈশ্বরচন্দ্র etal ৫৮৬ 

ঈশান চন্দ্র ৬৮, ৩৮৭, 808, ৪৪২, 
৪৭৭, ৪৮৬, ৪৮৮, GOR, ৫১২, 
৫১৭, ৬৬৬ 

ঈশানচন্দ্র ভট্টাচার্য্য ১২৫ 

ঈশানচন্দ্র বিদ্যাবাগীশ ২৮৩ 

ঈশানচন্দ্র মিত্র ৩১৬ 

ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ৫৩৪, ৬০৬ 

ঈশোপনিষৎ ৫৫০ 


উইলিয়ম আ্যাডাম ১৫৮, ১৯৭ 
উইিয়ম কেরী QU, 683-686 


৮১০ করুণাসাগর বিদ্যাসাগর 


উইীলয়ম বোস্টিঙ্ক ১৫৮, ১৬৪, ৫৭৬ 
৭৬ 
উইলসন (মিসেস) ১৯৫, ১৯৬, ১৯৭ 
ওয়ার্ড ১৯৭ 
উইিয়ম গ্রে (স্যর) ২৫২ 


১৯, ২১৬, ২৫২, ২৬০ 


বস; ৪২৬ 
ত ৪২৮, ৪৮১, ৫৬২, ৫৬৪, 
৫৬৫, ৫৬৭, ৫১২ 
পাড়া স্কুল ৪৩৭ 
উমাসন্দরী দেবী ৪৭৭ 
উমেশমোহিনী দেবী ৪৭৮ 
উদয়চন্দ্র আঢ্য ৫৫৭, ৫৫৮ 


উপেন্দ্ৰনাথ পালিত gay 


ধান্ত ৬১ 


৪৪২ 
ণ বন্দ্যোপাধ্যায় ৭৮ 
থিওবোল্‌ড ২৭১ 


NUUS ১৪৭, ৪৮১, ৫৬৭, ৫৬৯ 


এডিসন ৫১ 
এডওয়ার্ড হাইড ঈস্ট ৭৫, ৭৬ 
v 


এলোকেশী দেবী ৪৭৭, ৫১৮ 

A Grammer of the Bengali 
Language ৫৪১, ৫৪২ 

এশিয়াটিক 

১২৪, GUS 


CAG ৯২ 

ওয়াল্টার স্কট ৬০ 

ওরিয়েন্টাল সেমিনার ১৫৮, ১৬১, 
১৬৪ 


বন্দ্যোপাধ্যায় ১১, ৩৮০, ৩৮১, 


৪৮, ৭৪, ১২৩, 


ওরিয়েপ্টাল fF স্কুল ১৬১ 


ওয়র্ডস ইনস্টিটিউশন ২৫৮, ২৬০, ২৬২ 
ওারয়েণ্টাল ফেবলস্ট ৫৪৮ 


কলকাতা মাদ্রাসা ৭৪ 


কলকাতা স্কুল বুক সোসাইটী ৭৬, qv- 
৮৩, ১৫৬, ১৫৭, ১৯৩, ৫৫৫ 
কলকাতা Migs ১৫১, ২৫৫, ২৫৬, 


৩৯৪, ৩৯৬, ৩৯৮, ৩৯৯, ৫৬৪ 


অফ পাবাঁলক ইন ১৫৬, 
১৬৪ 
কলেজ স্কোয়ার ১৯, ৪৬ 
কংগ্ৰেস ১১, ১২ 
কালীচরণ ঘোষ ৮, ১৫১, ১৫২, ৩৩৩, 


৪২৬, ৪৭৬, ৪৮০, ৬২৯ 
ধন রোজা) ৫৮, ২১৫, 


২৬৩ : 
কালীপ্রসন্ন ঘোষ ৫১ 
বন্দ্যোপাধ্যায় ৬১, ৮৯, ৯০, 
৯৫ 
কালীকান্ত চট্টোপাধ্যায় ৬, ৯, ৭০, ৭১, 
৯২, ৩৪৩ 
কর ঘোযাল রোজা) ৭৬, ৮৬ 
কাদম্বরী ৯৩ 
কাব্যপ্রকাশ ৯৩ ৯৪ 
গাঙ্গুলী ৩৫৬ 
Calcutta Reading Room ৩৮০ 
কালিদাস ৪৮৩, ৪৮৪, ৪৮৫, 
৪৮৬, ৪৮৭ ৪8৮৮-৪৮১৯, ৪৯১, 
836, ৪৯৬-৫০৪, ৫০৮ 
অফ এডুকেশন ১৩০, ১৩৯ 
১৪১, ১৪৫, ১৪৭- 


১৯৮, ৩৩১, ৪৭৭, ano, 
৫৯৪ 


ক্যালকাটা ব্যাপাট্ট ফি 
ইটা ফিমেল স্কুল 


১৯৪ 


কাল'ময় ঘটক ৫৯০ 
কালণকান্ত গঞ্গোপাধ্যায় ৫৫৮ 


কিরাতাৰ্জ্মনীয় ৯৩, ৫৬২, ৫৬৩ 


ন্তা ৮ 


Tem ৯৩, ৫৬২, ৫৬৩, 


কুসুমা' ain ১০৭ 
“বচন্দ্ৰ সেন ৪৫, ১৪৮, ২৫০, ২৫৫, 


৫৬৪, 


ৰ ২০১, ৪৭৮, ৫২১-৫২৩, 


৬০২, ৬০৩, ৬০৪, ৬০৮৫ 
৪০৩ 


ত ১৪১, ২১৮, ২৩৩, ২৩৬, 
Sga, ২৮৬২, RAL, ২৮৬৮ ORS 
৩৭৯, ৩৮০, ৩৮২ ৩৮৬, ৩৯০, 
gue, goa, ৫৬২, ৫৬৭, ৫৭০, 
৫৮৯, po. At ৬০৭, ৬৩৪ 

pes বনে mmm (রেভারেন্ড) ১৫৯, 

৮২ 
৮, ২৫ 

comedy of Errors ৫৯৭ 

কৃষ্ণসখ ঘোষ ১৯৫ 

কাশীগ্রসাদ ঘোষ ২১৬ 

কবিয়াল ধীরাজ ২৫১ 

কুমার garag? দেব ২৫২, ২৬৩ 


ora M bm ২৬৩, ২৭৩, $55, 


de Pme ২৬৩, ৩১৯, 933, 


a ae ৮১১ 


= ন কচন্দ্র চট্টোপাধ্যায় ৪৩৯ 
STAT ২৭৭ 
araa মৈত্র ২৮৩ 
পালাধ ৪৪২ 
TAAUA ২৮৩ 
quam মল্লিক ২৮৫ : 
কালীমতা দেবী ৩১০, ৩১৩, ৩১৪ 
কৃষ্ণকিশোর ৬২৭ 
et ; uH ঘোষ ৩১৬ 
দেবী ৩২৭, ৩৩৫ 
কৃষদাস পাল ৩৮৯, ৩৯৬, ৩৯৭, ৬২৫, 
৬২৬ 
কালীকৃষণ ট্রোনং স্কুল ৩৯৬ 
ভট্টাচার্য 809, 88৯ 
CUIR ডাকার ৪২৬ 
কুলীন TATA ৪২৭ 
কুমুদিনী দেবী ৪৩৬, ৪৩৯, Saa, 
৪৮৬, ৪৯৩ 
মুখোপাধ্যায় 9৪৭৮, ৫১২, ৫১৩ 
কামিনী দাসী ৪৭৮ 


Khelut Chunder Ghosh ৩০৮ 
খ্দী ৫১৯ 


গমেজ সাহেব ৪২৬ 

গদাধর পাল ৫৫, ১০৭, ৪৪৫ 

গঙ্গাধর ৬১ 

গদাধর শেঠ ৪২৭ 

গঙ্গা ৬৫, ৬৬ 

গঙ্গাধর কবিরাজ ৩৪৮, ৩৬০, ৩৬১ 

গঙ্গানারায়ণ দাস ৭৬ 

গঙ্গাধর তক বাগীশ ৭৪, ৯১, ৯২, ১১১, 
১২৪, ৫৭৩ 

= ১৫৫, ২৬৩ 

গঙ্গাধর বন্দ্যোপাধ্যায় ৪০৮ 

গঙ্গাচরণ সেন ১৬০ 

গঙ্গানারায়ণ মাঁল্লক ৩ 

গডনি ইয়ং ২২৫, ২৩০, ২৩১ 

Garibaldi so, ss 

গিরিজাভূষণ মুখোপাধ্যায় ১১ 

fs রি শচন্দ্র fany AF ১৩১, ১৩৬, ১৩৭১ 
১৫১, ৪৪০, ৪৮০, ৪৮৯, ৪৯৪, 
৫৬৩, ৬২৮-৬৩১ 

ঘোষ ২৬৩, ৫৯৪ 

গ্রুদাস বন্দ্যোপাধ্যায় ২৪, ৪১৪ 

গর প্রসাদ মুখোপাধ্যায় ৬৫, ৬৬, ৯৯ 

গোলাঁদঘী ১, ৮৬ 

গোবিন্দমণ ৬১ 


Vx করুণাসাগর 1বিদ্যাসাগর 


গোপাল ৭২, ৪৮৫, ৫০৫ 
গোপাঁমোহন ঠাকুর ৭৬, ৩১০ 
গোপাকৃষ্ণ গোস্বামী ৪২৬ 
গোপালচন্দ্র ৪৪২, ৫০৭ 

E কোঙার ৫৫৪, ৫৫৮ 
গোপালচন্দ্ৰ সমাজপাঁত Sov, ৪৩৯ 
গোপীমোহন দেব ৭৬ 

বসাক ৭৬ 
গোঁবিন্দচন্দ্র বসাক ১৫৯, ১৬১ 
গোবিন্দচন্দ্র দে ৪২৬ 
গোবন্দচন্দ্ৰ মজুমদার ১৬১ 


গৌরদাস বসাক ২৭৩ 

"UD সাহেব ২৫৭ 
গোনবন্দকান্ত বিদ্যাভূষণ ২৮৩ 
গঙ্গানারায়ণ WHATS ২৮৩ 
গোপালচন্দ্র গঙ্গোপাধ্যায় ৪১০ 


গঙ্গানারায়ণ ভট্টাচার্য্য ৪৩৩ 
গোরাচাঁদ দত্ত ৪৬৩ ^ 
গোপালচন্দ্র চট্টো ৪৭৭, ৫১২ 
mb ভড় ৪৭৯ 
গঙ্গামাণ দেবী ৪৮৭, ৪৯০, ৪৯১, 836, 
8৯৬-৫০১, ৫০৩-৫০৫, ৫০৭, ৫১৬, 
গোঁবন্দচন্দ্র অধিকারী ৫১২ 


গৌরীশঙ্কর os nort ৫৫৭, ৫৫৮ 
গোপালচন্দু মুখোপাধ্যায় ৬৫২ 
গিঙ্গাপ্রসাদ ম.খোপাধ্যায় ৬৬৩ 


চন্দ্রমোহন ঘোষ ডোন্তার) v, ৬৩৪ 
চন্দ্রকুমার ১৫ 


FERIT বসু ২৬৬, ৫৩২ 
ন ২৬৩ 


চাল গ্রাণ্ট ৭৪ 
Charles Lushington ১৫৫ 


চার্চ মিশনার সোসাইটি ৮০, ১৫৬, 
১৯৫ 

চৈতন্যচরণ “শেঠ ৭৬ 
চন্দ্রনাথ বসু ৩৮০ 
DEC ৪৯২ 
চণ্ডীচরণ ন্যায়র্র ৫৩২ 
চণ্ডীচরণ চট্টোপাধ্যায় ৫৩৫ 
চণ্ডীচরণ মুনশী ৫৪৯ 
চার্লস মেটকাফ ৫৫৭ 
চান্দ্রকা কর ৫৫৭ 

তাবলী ৫৯০ 
চাঁরতান্টক ৫৯০ 


ছক্ধনলাল সিংহ রায় ৫৩৩, ৬৬০, ৬৬১, 
৬৬২ 


ছকু SOT ৬৩০ 


জগন্দ্ল'ভ সিংহ ৩১, ৭১, ৭২, ৭৪, 
৯৫, ১৯, ১০২, ১০৩, ১১০, ১৮৮ 
জগদ্দু্ল'ভ চট্টোপাধ্যায় ৬৫৮ 
রত ৫৭৮ 
জগন্মোহন ন্যায়লঙ্কার ৬১ 
জগমোহন বসু ১৫৮ 
জর্জ ক্যাম্পবেল (স্যর) ৬৭, ৬৮ 
জন হাৰ্বাট হ্যারংটন ৭৬, ৭৮, ৮৬ 
জন 'ময়র ১০০, soy 
জন হাণ্টার লিটলার ২১২ 
জগন্নাথ TF AGT ২৪০ 
থ ঘোষাল ১১ 
জলধন সেন ৪০৩-৪০৫ 
জশদয়া মাশম্যান ১৫৬, ১৫৭ 
জয়কৃষ্ণ সিংহ ৭৬ 
জয়কৃষ্ণ সেন ৪১৪ 
জয়গোপাল তকণলঙকার ৯২, ৯৩, ৯৯, 
১০০, ১১১, ৫৬৫, ৫৯৯ 


জয়নারার়ণ তকপণ্ডানন ৯৪, ১০৭, ১০৮, 
১২৫, ১৩১ 


১ ১৪২, ১৫১, ৪৭৩, 
জয়কৃষ্ণ মখাজ ২৬৩, ৩৪৪, ৩৪৫ 


à 
German Oriental Society ২৬৬ 


7533, ১৩৪, 


৫৬১, ৫৭৭ ' 
ay or ২৬৩ 


করুণাসাগর বিদ্যাসাগর see 


জ্ঞানাত্বেষণ ১৬০, ২৬৯, ৫৫৭ 
জে. এইচ. টেলর ৭৬ 
জেমস আইজাক ডি’ আনসেলম ৭৬ 
জেনারেল FIA অফ 

৮৪, ৮৫ 
T. Wek Ousely ১০৬ 
jcc. Sutherland ১০৬ 
জে. আর, ব্যালাণ্টাইন ১৪৭-১৪৯ 
জেমস স্টুয়ার্ট ১৫৬ 
জেটার ১৫৬ 
J. A. Richey ১৬৫ 
জেমস কলাবন ২৩২ 
J. Kerr va, ১২৮, ৯২৯ 
J. F. Stephen ২৬৩ 
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ২৯ 
জোসেফ ব্যারেটো পানী ৮৬, ১৫৭ 

WAR ২৮৩ 


জগতাধর রায় ৫৪২ 
জে. fw. মার্শম্যান ৫৪৭, ৫৫৩, ৫৭৬, 


৫৭৭ 
James Fuller Blumhardt ৫৯০ 


টমাস রোবাক ৭৬ 


৬৭, ৬৮, ৭০, ৭১ ৭৩, ৭৪, ৮৮- 
৯৩: ১০২-১০৬, ১৯০, ১১৬, ৩২০, 
৪৩৩, ৪৩৪ ৪৪৭, ৪৭৭, ৪৮২, 
Svo, ৪8৮৪, ৪৮৭, ৪8৮৮, ৪8৮৯, 
৪৯০, ৪৯৯, ৪৯২, ৪৯৩, ৪৯৪, 

৬৪৯, ৬৫৬, 


Cay. সি. ব্লাকিয়ার ৭৬ 

Tag. এইচ. পিয়ার্স ৭৯, ৮১, ১৯২ 

ডবাঁলউ, এচ, পরাকিন্স ১৬১ 

ডফাঁরিণ (লৰ্ড) ২৩৪, 396 

W. Morgan ২৯০ 

ড্যালহাউঁস ২০০, ২১৪, ২১৬ 

ড্ৰিগ্কওয়াটার বীটন ২১০, ২১৬ 

ডিরোজও ২৭০ ^ 

fu. হিমিং ৭৬ 

ডিরেক্টর অফ পাবাঁলক ইনস্ট্রাকশন ১৮২, 
১৮৪, ১৮৭, ২১৯, ২২১, ২২২, 
২২৪, ২৩০, ২৩৮, ২৪৪, ২৪৭, 
২5৯ 

CA ১৫৬ 

ডান্তার সেমুয়েল জনসন্‌ ৫০-৫২, ৩৮৬, 
৫৪৭ 

TWIST হেয়ার ৭৩, ৭৫, ৭৮, ৮০-৮২, 
৮৬, ১৫৮, ১৬৫, ২১৪, ৫৬০, ৫৬১ 

৩৫৪ 

ডান্তার গুঁডভ সাহেব ৪৭৩ 

ডগলেশ সাহেব ৫৫৮ 

ডল সাহেব ৬৪২ 

ডান্তার হীরালালবাবু ৬৬৫ 


তত্ত্ববোধিনী সভা ৫৫৯, ৫৬০, ৬১৫- 
৬১৮ 
তত্ত্ববোধিনী IGI ২৮, ৫৯, ১৭৭, 
২৭৭, ২৮৬, ২৯০, ৩১৬, ৩২১, 
৩২৩, ৩২৫, ৩২৬, ৩৩৯, ৫৫৯, 
৫৬০, ৫৯১, ৫৯৯, ৬১৫-৬১৮ 
ধনী 


১৬৫, ১৬৬ 
CAF দাস ৯৯, ১১০ : 
তমোনাশক ১৫৬ 


তারাকান্ত বিদ্যাসাগর ৯৪ 

তারানাথ তকবাচস্পাঁত ৯৪, ১৩২, ১৫১, 
৩৩৩, ৩৫০, ৩৫১, ৩৫৩, ৩৫৮, 
৩৬০, ৩৬১, ৪৫৯, ৪৬০, ৪৯৩, 
৬০২ 

তারাপ্রসাদ ন্যায়ভূষণ ৭৬ 

তারাশঙ্কর eS ১৫১, ৪৯৫ 

তারাশঙ্কর. ভট্টাচার্য্য ১৮৫ 

তেজচন্দ্র বাহাদুর (মহারাজা) ৭৬ 

তারণচরণ মুখোপাধ্যায় ১৮৯, ১৯০ 

তাঁরণীচন্দ্র ব্যানা্জ্জি ২৬৩ 

তারিণচরণ সরকার ২৯৮ 


_ দীনবন্ধ্য qmm ২৪ 


॥ 


৮১৪ করুণাসাগর বিদ্যাসাগর 


ত্ৰিলোচন মুখোপাধ্যায় ৪৭৭ 
তোত ই তহাস ৫৪৯ 


থাকমাণি ৩১৪, ৪৭৭ 


দাক্ষণারঞ্জন মুখোপাধ্যায় ১৬৫, ১৯৯, 
২০০, ২১১, ২১২, ২১৬, ৫৫৭ 

দত্তক চান্দ্রকা ১৫, ৯৭ 

দত্তক মীমাংসা ৯৫, ৯৭ 

দশকুমার DIAS ৯৩ 

দাদাভাই নৌরজী ১১ 

দায়ক্রম সংগ্রহ ৯৭ 

দায়ভাগ ৯৭ 

দাশরাথি রায় ২৮১, ৫৬২ 

দিগম্বরী ৬, ৪৭৭, ৪৮৬ 

Wert মি ২৬৩, ২৭৩, ২৯৮, ৩১১, 
৩৪৪, ৩৪৫, ৪১৯, ৪২০ 
গম্বর চট্টোপাধ্যায় ১০১ 


5 ২৬, ৫৫, ১১০, ৪৪৫, 
9৮8৪৯, ৪৫২, ৪৭৭ 
থ মাঁল্লক ৮ 


দীনবন্ধু বন্দ্যোপাধ্যায় ৪৪০, ৫১৩ 
নাথ ঠাকুর ১০, ২৫০, ৬৩৪ 
$ রায় ৪৪৮ 


, ২৮, ৬৮, ৯৪, 

303-306, ১১৫, ১২৫, ১২৮, 
১২৯, ১৩৩, ১৮৫, ২৮৩, ৪৪০, 
883, 880, ৪৭৭, ৪৮৬, ৫০৫ 
৫১০, ৫৬৭ j 

দ্বারকানাথ মিত্র ২০, ২৩২, ২৩৩, ৩৩৪, 
৩৮৯, ৩৯৬, ৩৯৭, ৪২৬, ৪৪০, 
৬০৪ 

দ্বারকানাথ বিদ্যাভূষণ ৪৫, ১১৪, ১৩১, 
৬২৫ 

দ্বারকায় ৬৩ 

দ্বারকানাথ ঠাকুর ১৬৫, ৪৬৫, ৫৯০ 

দ্বাদশ কবিতা ৫৯৮ 

THREE ১২৫, ৫১৯, ৫১৩, ৫২৮ 


দীনবন্ধ মিত্র ২৮৬, ২৯৯, ৩৮৫, ৩৮৬ 
৫৬১, ৫৯৮ 

দুর্গাদাস মাঁল্লক ৪৩ 

দুর্গাচরণ নন্দী ৩৪০ 

দুর্গা ৬১, ৬৩ 

দুগ্গাচরণ দত্ত ৭৯ | 

RBA বন্দ্যোপাধ্যায় ১১৪, ১২৪ 
১২৫, ২৭৩, ৪১৫, ৫৩৩ 

TDAI লাহা ২৬৩ 

KY মোহন বসু ৩২১ 


দেবেন্দ্র থ ঠাকুর ৫৮, ১৪৮, ১৬৫, ১৬৬, 


৩২১, ৫২৬, ৫৭৯, ৬১৫, ৬১৬, 
৬১৮ 


দেবপ্রসাদ সব্বাধকারণ ১২১, ১২২, 
৩৮০ 

দেবেন্দ্র মালিক ২৬৩ 

দেকোং p 

দেবনারায়ণ সিংহ ৩৪০ 

দীনেশচন্দ্র সেন ৪০৫-৪০৭, ৬৬৩ 

T দাস ৪১৬, 880, ৫২৭, 
৬২৮, ৫২৯ 

বারকানাথ গঞ্গোপাধ্যায় ৪১৬ 

'দপ্দর্শন ৫৩ 

দাক্ষণানন্দন ঠাকুর ৫৫৭ 

দেবকুমার বস; ৫৮৮ 

দীননাথ বস; ৬০৪, 

ণশ্বর কা? 


> 


৬০৫ 
ঠা ৬৪৫ 


E 


ধারাজ (গ্বভাবকবি) ২৮৬ 
৫১৮ 

HA ৬০৯ 

নগেন্দ্ৰনাথ গুপ্ত ৫৮ 


TENA গঙ্গোপাধ্যায় ৩৪, ৩২৭, 


করুণাসাগর বিদ্যাসাগর ৮১৫ 


নরেন্দ্রনাথ সেন ১১ 

নৰ্মাল স্কুল ১৫৫, ১৫৬, ১৮৬, ২৩০, 

, ২৪৭, ২৫০, ২৫২, ২৫৩ 

নবীন কৃষ্ণ ১৯৮ 

নরেন্দ্রকৃফ ২৬৩ 

দনবোদতা (ভগিনী) ৯, ৫৮৯ ` 

নেশন ৪৪৯ 

ন্যাশনাল থিয়েটার ৫৯৪ 

নীলদর্পণ ৫৬১ ৫৯৪ 

নারায়ণচন্দ্র ৫৫, ১১৮, ১২০, ১২৯, 
১২৩, ১৩৮, ৩৩২, ৩৩৩, ৩৩৪, 
ova, SS», 888, 88৮, ৪৫০, 
৪৫১ ৪৫২, ৪৫৪, ৪৫৮, 8৭6, 
৪8৮০, ৪৮১, ৪৮২, ৫০০, ৫১৭, 
৫১৯, ৬৪২, ৬৫২, VEE 

ন্যায়সন্ৰ ১০৭ 

নাঁসংহরাম ৬৯ 

faon শিরোমণি ১০৪, ১০৭ 

ননমাইচরণ THA ৩২৬ 

নীলমাধব মুখোপাধ্যায় ৯১৪, ৫০৫ 

নীলমাঁণ fa ৪০৯ 

নীলমাধব ভট্টাচার্য্য ১১৫, ৪৭৯ 

{নিউটন ১৭৪, ১৭৬ 

নগলমাঁণ ন্যায়ালঙ্কার ৩৮৩ 

নীলমাঁণ দাস ১৯৫ 

নাসংহচন্দ্র TA ৩৯৯ 

amu দত্ত ২১৬ 

নীলকণ্ঠ সার্বভৌম ২৬৮ 


মল বন্দ্যোপাধ্যায় ২৭৬, ৩১১ 


৪৭৭, ৪৭৮, ৫৯২ 


নীলমাধব সেন ৪৮০, ৫০৪ 
ন্যায়ালত্কার ৫১২ 


৪৯৬, ৪৯৮, ৫০০, ৫০৭ 
দাসী 


৬০৭, 


পঞ্চানন বিদ্যাবাগীশ ৬৫, ৬৬ 

পটলডাঙ্গা স্কুল ৮১-৮৩, ১৫৮ 

প্যারীচরণ সরকার ১২, ১৯৮, ২৯৮, 
৩২৮, ৩২৯, ৩৩১, ৫৮২ 

পাটীগণিত so 

পাৰ্ব্বতী ৬৯ 

প্যারী কাঁবরত্ণ ৩৬৩ 

প্রাণকৃষ্ণ বিদ্যাসাগর ১৩২, ১৪৩ 

প্যারীচাঁদ মিত্র ১৫৮, ১৬০, 333, ২৬৩, 
349, ২৯৯, ৩১১, ৫৫৮ 

পাকিন্স সাহেব ১৬১ ; 

প্রাণনাথ চট্টোপাধ্যায় ৩৪০ 

প্ৰাণকৃষ্ণ রায়চৌধুরী ১৬৩ 

প্যারমোহন বন্দ্যোপাধ্যায় ১৬৪, ৪৮১, 
635, 633, ৫২৩ 

প্রাণনাথ রায় চতুর্ধরীন ২১৬ 

প্র্যাট সাহেব ২২৪, ২৮৩ 

পা্বতাঁনাথ রায়চৌধুরী ২৮৩ 

প্রবাহ ৯ 

প্রসন্নকুমার ঠাকুর ২১, ১৬৫, ১৬৬, 
২৬৩, ৩২৮, ৩২৯, ৩৩৬ 

প্রতাপ মজনমদার ২৫ 

প্রসন্নময়ী দেবী ৩৩৫, ৫১২ 

প্রসন্নময়ী ৩৪২, ৩৪৩ 

প্রভাবতী ৬১১, ৬১২, ৬১৪ à 

প্রতাপনারায়ণ সিংহ ৪৭৩ 

প্রাণকৃষ্ণ ঘোষ ৪২০ 

প্রতাপচন্দ্র সিংহ রোজা) ৩১, GU, ২১৫, 
২৪৫, ৩৯৬, ৫৩০ 

র সর্বাধকারী ৪০, ১২১, ২৫২, 

৪২৩, SES, ERG, ৫৩১, ৫৬৫, 


প্রবোধচন্দ্রোদয় ৯৫ 

প্রবোধচীন্দ্রকা ৩৬১, ৫৪৭ 

প্রমথনাথ বশী ১৪৮, ৩৭২, 895, 
৬১৫ 

প্রসন্নকুমার মুখোপাধ্যায় ২৮৩ 

প্রয়নাথ ভট্টাচার্য্য ১২৫ 

fol. war. লিগেট ২৯৭ 

HORA FAR ২৮৩ 

পাঁতাম্বর বন্দ্যোপাধ্যায় ২৪, ৬২৭ 

গীয়াসনি সাহেব ১৫৫ 

পায়ার্স (ORL) ১৯২ 

প্রেমচন্দ্র ত ৯৪, 56, ৯৮, ৯৯, 
১১১, ১৫১, ৩০৮ ৫৬৫, ৫৭২, 
৬৫৮ 

প্রোসডেন্সী কলেজ ১৬৭, ২৩৭, ORD, 
৩৩০, ৩৯৯, ৫৬৮ 

প্ৰেমচন্দ্ৰ TAAL ১৩২ 

পৰ্ণেচন্দ্ৰ ১৯৪-৩৯৬ 


fo FRA বিদ্যাসাগর 


প্ৰাণকৃষ্ণ দত্ত ৪২৬ 
হন রায় ৪২৮ 
প্ৰিয়নাথ দত্ত ৪৫৯ 
পরমহংসদেব ৬৪৫, ৬৪৬, ৬৪৭ 
প্ৰতাপ সিংহ ৫১৪, ৫১৮ 
পুরোহিত ভট্টাচার্য্য ৫১৬ 
পীতাম্বর ৫১৮ 
প্রমথ চৌধুরী ৫৪৭, ৫৫০ 
লসন ৫৫৫ 
পশ্বাবলী ৫৫৫ 
প্রসন্নচন্দ্র ঘোষ ৫৫৯ 
পি. এস. ডি, রোজারও ৫৬১ 
প্রবোধচন্দ্র সেন ৫৮৫ 
প্রয়নাথ সিংহ ৫৮৯ 
পদ্যসংগ্রহ ৬০৭ 
প্রয়দর্শন হালদার ৬৫৫ 
প্রতাপচন্দ্র কাঁঞ্জলাল vey 
প্রেমচাঁদ রায়চাঁদ ৬৬৩ 


ফোর্ট উহীলয়ম কলেজ ৭৪, ১১৩-১১৬, 
১১৮, ১২২, ১২৩, ১২৮, ১২৯, 
১৩৪, ১৩৮-১৪১, ১৫২, ১৬৮, 
৫৪৩, ৫৪৫, ৫৪৬, ৫৪৮, ৫৪৯, 
৫৬১৯, ৫৬৭, ৫৯৯, ৬২১ 


V^ ৭৬, vo 
ফ্লেচর ১৩৬, ১৩৭ 
ফিমেল জংভেনাইল সোসাইটা ১৯২-১৯৪, 
১৮ 
F. S. Chapman vo 
F. R. Cockerill at 
PES of India ৩০৪ 
“ভূষণ চক্রবর্তী ৪২৩ 
FOL ৫৮২ 
বাঙ্কমচন্দ্র চট্টোপাধ্যায় 0, ৪২, ৪৩ 
960, opg, 958, 966, ৪১৪ 
৫৫৫, meet ৫১২, ৫১৩, ৫১৫ 
ব্ৰহ্মানন্দ খোপা! d 
বাঁত্কম মিন ৩৪ 7৬ S 
বৰ্ষাবিদায় ৩২৩ 
বঙ্গদৰ্শন ৪৩, ৩৫৩, ৩৬১ ৩৬৩-৩৬৫ 
বদীরকাশ্রম ৬৩ 
বহুবিবাহ ১৪৮, ২৮৪, ৩৩৮-৩৪১ 
৩৪৩-৩৫৩, ৩৫৫-। ৫৮ ৩৬০-৩৬ à 
৩৬৪-৩৬৬, ৩৭১ ৪৬০ 1 
x x , ৪৬০ ৫৩৬, ৫৩৭ 
বর্ণপারচয় 
rs ৫৮২, ৫৮৩, ৫৮৪, ৫৮৫- 


বঙ্গবিদ্যালয় ১৬৮ ১৭৮ 
Vs HARU ১৪২, ৮৫, 


area ১৭৪ 

বেদান্ত গ্রন্থ ৫৪৯, ৫৫০ 

ব্ৰজনাথ মুখোপাধ্যায় ২৪, ৪৪০, ৪৭৯, 
GCE 


ব্ৰজেন বাঁড়য্যে ২৫ 


ব্ৰজনাথ famas ২৮০, ২৮৩, ৩৭৪ 
বারাণস! সংস্কৃত কলেজ ৭৪, ১৪৭ 
ব্যাপাটস্ট T vo 

বাসুদেব চাঁরত ১২২-১২৪, ৬৪০ 


ব্যাকরণ কৌমুদী ১৪৭, ৫৭২ 


ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ২২, ৯৯, ১০৬ 


» , , 
৪৬২, ৫৪৮, ৫৪৯, ৫৫২, ৬৬৩ 


বোধোদয় ৫৭৮, ৫৭৯, ৬৩৭ 


২৫৪, ২৫৬, ৩৩২, 
৩৩৬, 986, 965, ৪৪২ 


হর দোষ ২৭২, ৬১৮ 
fat 


পাল ৪১৫ 

বিশ্ববিদ্যালয় ১১ 

বিহারীলাল সরকার ১২, ২২, ৬৮, ১১৪, 
১২০, ১২৩, ২৩১, ২৩৩, ২৬২, 
88৮, ৪৫৭, ৫৬২, ৫৬৪ ৫৬৮, 
৫৮২, ৫৯২, ৬০৮, ৬২৯ ৬৪১ 
৬৪২, ৬৫৭ 

গোস্বামী ৩৬ 
বিশ্বনাথ লাহা ৪২৬ 


"E go 
ব্রিটিশ ইন্ডিয়ান এসোসিয়েশন ৪৩, ৫৮, 
৩৪৪, ৩৯০, ৬২৫ 


বিশ্বেদ্বর মুখোপাধ্যায় ৬৫, ৬৬ 
বিশ্বনাথ বাড় 


ধবা বিবাহ ১৬, ৩৭, ৪৩, Led 
বির, ৪৭88৮9২৮৩২৯, 
২৮৮, ২৯০, ২৯৫-৩০০, 006, en 
930, ৩১৩, ৩১৪, ৩১৫১ 9 5 
৩১৭-৩১৯, ৩২১, ৩২২-৩২৯, ৩৩ 


MED. 


কর্‌ণাসাগর বিদ্যাসাগর ৮১৭ 


৩৩৬, ৩৪৭, 966, ৩৭১, ৪২৭, 
99০, ৪৪১, ৪৪২, 888, ৪৬৬, 
8৭৯, ৫১০, ৫১৮, G00, 699, 
৫৬২, ৫৯৯, ৬০৩ ৬৩০, ৬৩১, 
৬৫০, ৬৫৪, ৬৫৮ 
িনোদনী দেবী ৪৩৯, ৪৭৭ 
বাবধ প্রবন্ধ ৩৬৫ 
fanat ঘোষ ৩৫৬ 
বিদ্যাসুন্দর ১১৪, ৪১৫, ৫৪১ 
[বাঁপনবিহারী গুপ্ত ১৪১, ৫৬২, ৫৭০ 
faul বসু ৪৩৫, ৪৩৬, 89 
talon UNG ফরেন স্কুল CU 
১৯৫ 
বীজগাঁণত So, ১৫০ ^ 
বাটন সাহেব ১৭৭-১৭৯, ২৩১, ৩৩০ 
বেথুন স্কুল ১, ২১৬, ২১৯, ২৪৪, 
২৪৫, ২৪১, ২৫০, ২৫২-২৫৪, ৬৫৪ 
বিদ্যোৎসাহিনী সভা ৩২২ 
GA সাহেব ১৯৯, ২০০, ২১১-২১৪, 


বেলগাছয়া নাট্যশালা ৪২৭ 

বেথুন স্কুল কাঁমাট ২৪৬-২৪৯, ২৫২- 
২৫৪, ৩৮৭ 

বেতাল পণ্টাবংশাত ১৩৪-১৩৭, ৫৬১, 


৫৫৯ 
বেঙ্গল থিয়েটর ৪২৮ এ 
Bengal Harkaru and India 
Gazette ২৭১, ২৭২, ২৯৫ 


বৈদ্যনাথ িদ্যাভূষণ ৩৬৬ 

বৈদ্যনাথ মুখোপাধ্যায় (ER) ১২৫ 
বৈতাল পণচ্চশী ১৩৪ 

বৈদ্যনাথ বস: ৪১০ 

বৈকুণ্ঠনাথ রায়চৌধুরী ১৬২ 

বোর্ড অফ একজামনার্স ১৫২, ১৫৩ 


বোমান্ট ১৩৬, ১৩৭ 

ৰবশ্বেশ্বরী দেবী ৩৯৩ 

বাঁরাঙ্গনা কাব্য ৪১৯ 

বদ্যাসাগর কলেজ ৪৩৬, 58৯ 

বেণীমাধব মুখোপাধ্যায় ৪৭৬ 

বামাসংন্দরী দেবী ৪৭৮, YOR 

বিহারীলাল ভাদুড়ী ৪৮০ 

বেণীমাধব ভট্টাচার্য Svo, ৪৮৫, ৪৮৮, 
৫০৪ ৫১৭, ৫১৮ 

ধিন্ধ্যবাসনী দেবী ৫১২ 

ব্ৰহ্মময়ী ৫২৮ 

বাঙ্গাল গেজোঁট ৫৫৩, 668 

ব্ৰাহ্মণ সেবাঁধ ৫৫৪ 

বদ্যাদৰ্শন ৫৫৯ 

বাণভট্র ৫৬৬ 

বঙ্গীয় সাহতা-পারষৎ ৫৮১ 6৯৫ 

বন্রসংহার কাব্য ৫৮১ 

ব্ৰাহ্মসমাজ ৫৯১, ৬১৮, ৬৪২, ৬৪৩ 


ভবসান্দরী ২৬, ৩৩২, ৩৩৩, 006, 
9৪৬, ৪৭৭, ৫২০, ৫২১ 

exe] দেবী GG, ৬৫, YY, ৬৮, ২৭৬, 
৫১২, ৬৪৮, ৬৪৯, ৬৫০, ৬৫৯, 
YER, ৬৫৩, ৬৫৪, ৬৫৫, ৬৫৬ 

ভবভুতি ৫৯২ 

ভবশঙ্কর বিদ্যার ২৭৭, ২৭৮ 

ভগবানচন্দ্র বসু ২৯৯ 

ভগবতাঁচরণ মাঁল্লক ৩৪০ 

ভবানীপ্রসাদ দত্ত ২১৬ 

ভরতচন্দ্র শিরোমাঁণ So, ১৩১, ১৫১ 

ভট্টগকাব্য ৩৪, ৯১ 

ভাগবতচরণ সিংহ ৬৫, ৭৯ 

ভাষাপারচ্ছেদ ১০৭ 

ভারতচন্দ্র ১৩৪, ৫৪১, ৫৬২, ৬০৭ 


ভূবনমালা ২০১ 
ভুবনমোহন quae ২৮৩, ৩৭৪ ৫৩৪ 


ভূদেব মুখোপাধ্যায় ১৯৮, ২৬৩, ২৯৮ 
ভূগোলখগোল বৰ্ণনম ১০১, ৫৭৪, ৬৩৯ 


ভূতনাথ ৬৮ 


৮১৮ করুণাসাগর বিদ্যাসাগর 


ভোল্তাবাবু ৪৩ 
ভোলানাথ বস; ১৬১, ৪১৪, ৪১৫ 
"fe. রস. ৮৬ 

ভৈরব বাড়িজ্যে ovo 
ভিক্টোরিয়া স্কুল ৪০৫ 
ভূপেন্দ্ৰনাথ বসু ৪০৯ 
ভিক্টোরিয়া 


ভগবতী দাসী ৪৭৮ 
ভৈরব ৫১০, ৫১৪, ৫১৮ 
৫১২ 
ভগবতাচরণ চট্টোপাধ্যায় ৫৫৩, ৫৫৭ 
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ৫৫৪, ৫৫৫, 
৫৫৬ / 


৪২৩ 


মনোমোহন গঞ্ছঞোপাধ্যায় v, 80, $35, 
88v, ৫৮৬ 


ঘোষ 88, ৪৬৩, ৪৬৪ 
TWIG ওয়েলস ৫৭, ৫৮ 
মঙ্গলা ৬১ 
মনমোহন চক্রবর্তী (রায়) ৬৭ 
মাতচাঁদ বন্দ্যোপাধ্যায় ৪২৬ 


ৰ ৬৮, ২৫৪, ২৫৫, 
৪৪১, ৪৪২, ৪8৭৭, ৫১০ dui 
৫১৩ J 


৬৮, ৪৭৭, ৪৮৬, ৫১০, 
৫১৩ 
ন তর্কালঙ্কার ৯ 
১৩৬, ১৩৭, ১৩৯, 
393, ২৭০, ২৯৮ 


Y, ১৩২, ১৩৪, 
১৫১, ১৯৯, 


4 » ৬০১ 
৬০২, ৬০৩, ৬০৪, ৬০৫ ৬০৬ 
৬১৮, ৬২৬-৬২ 
মদনমোহন বস ৩২১ ৪৭৭ 
মথনরামোহন মণ্ডল ৬৯ 


মনযসংহতা ৯৫১ 54, ১০৫ 

মধুসুদন ঠাকুরদাদা ১০৩ 

মদনমোহন মন্ডল ১০৭ 

মহেন্দ্ৰনাথ WS ১১২, ৪১২, ৬৩৩, 
৬৪৫, ৬৪৬, ৬৪৭ 


TEAM ঘোষ ৩১৪, ৩১৬, ৪৭৭ 


মধুসূদন লাহিড়ী ovs 

মঙ্গল সমাচার ৫৪৩ 

মাতিউর ৫৪৩ 

মাঁতলাল চট্টোপাধ্যায় ৬১৮ 

Wü কুণ্ডু ৪২৬ 
8» সাহেব ১২৮, ১২৯, ১৩৩, ১৩৯, 
১৪০, ২৩৬ 


মণিরন্দিন ৪২৬ 


মহাভারত ১৭৪, ৫৪১, ৫৪৫, ৫৬৯, 
৫৯১, ৬১৭, ৬১৮ 

TOA দত্ত ১৯৮ ৪১৯, 830, 835, 
৪২২, ৪২৩, ৪২৪, ৪২৫, ৪২৬, 
৪২৭, ৪২৮, ৪৩০-৪৩২ ৬২৫ 
AUI নমল স্কুল ২৫২-২৫৪ 
P ২৬৯, ৪৬৫, ৫৯০ 


মিস্‌ মেরী কাপেনিটার ২৪৯-২৫৩ 
মিস, পিগট ২৫২-২৫৪ 


«SE বন্দ্যোপাধ্যায় ৪৪১, ৪৪২, ৪৪৩, 


করুণাসাগর বিদ্যাসাগর . ৮১৯ 


. মোঁডক্যাল কলেজ ৭, ৩৪-৩৬, ১৬৩, 


৫৭০ 
মেদদৃত ৯৩, ৫৬২, ৫৬৩, ৫৬৭, ৬০০ 


* এম. এম. ঘোষ ২৫৩ 


মোক্ষদা দেবী ২৫, ৪১৯, SAV, 633 

মৌলবী ses কাসেম আল খাঁ ৭৮ 

মৌলবী দরবেশ আলি ৭৮ 

মৌলবী ওয়ালেয়াল হোসেন ৭৮ 

মৌলবা AAT ৭৮ 

মেট্রোপলিটন ইন্‌স্টিটুশ্যন ৩৯৪, ৩৯৮, 
৩৯৯, ৪00, ৪০২-৪০৪, ৪০৬, 
Sov, ৪১১, ৪১২, ৪১৩-৪১৫, ৪১৭ 

মেষ্রোপালটন কলেজ ৪০৪, 804, ৪০৯, 
৪১০, ৪১৬, ৪১৮, ৪৩৯, 99৮, 
৪৪৯, ৬৪২, ৬৪৫, ৬৬৩ 

Bn ৪৮২ 

মাতমালা ৫২১, 633, 639 

মাধবচন্দ্রু মলিক ৫৫৭ 


মাঁহমচন্দ্ৰ ঠাকুর ৬০৮ 
মাধবচন্দ্র মুখোপাধ্যায় ৬২৬, ৬২৭ 


মাঁণলাল সিংহ ৬৪৪, ৬৬০, ৬৬১, ৬৬২ 
ম্যাকোনেল সাহেব ডোন্তার) ৬৬৫ 


মানকুমারী বস; ৬৬৬ 


যদুনাথ সরকার ৫০, ৫১, ১৯১ 

যতঈশচন্দ্র সমাজপতি ৫৩, ৪১৪, 844, 
৫২২, ৬৬০ 

যতীন্দ্রমোহন ঠাকুর ২৬৩, ৪৭০, ৫৩৪, 
৫৫৭, ৬২৫ 

যাদবচন্দ্র মুখোপাধ্যায় ২৭৩ 


যোগেন্দ্ৰনাথ বিদ্যাত্যণ (বন্দ্যোপাধ্যায়) 
৬০৩, ৬০৪, 


১৩৬, ১৩৭, ৩৯৯, i 
৬০৬, ৬০৬, ৬৫৪ 
যদুনাথ চট্টোপাধ্যায় ৩২৩, ৪৯৬ 
যোগেন্দ্রচন্দ্র বস ৩৯৮ ৩৯৯ 


রজনীকান্ত 579 ৩, ৪৮, ২৩৪ 
৩৭, 9৮, 


রবীন্দ্রনাথ ঠাকুর ১৯, ২০, ২৯, 
as, ৬৫, ১৫০, ২১৮, ২৩২, ২৩৬, 


৩৯৪, ৩৯৮, ৪০২, ৪৩১, ৪৬৬, 
৫৩৯, 646, ৫৮৪, 6৮৫, ৫৯৯৮ 
৬০৯, ৬১২, ৬১৫, ৬৫১, ৬৫২, 
$66, ৬৫৬, ৬৬৯ 

রমানাথ ঠাকুর ৫৮, ২৬৩, ৩৪৪, 086, 
৩৯৬ 

রবীন্দ্রভারতী বিশ্বাবদ্যালয় ২৩, ২৫ 

রবান্দ্রকুমার দাশগুপ্ত ৪২৩, ৪২৫, ৪৩১ 

রমেশচন্দ্র দত্ত ৫৬, ৬৩৯ 

রঘুমাঁণ বিদ্যাভূষণ ৭৬ . 

রসময় দত্ত ৭৮, ১০৭, ১০৮, ১১১, ১২৬, 
১৩০, ১৩২, ১৩৩, ১৪০, ৬০৯ 

রঘুবংশ ৯৩, ৯৪, ৫৬২, ৫৬৩ 

রত্বাবলী ৯৩, ৯৪, ৪১৫ 

রহস্য সন্দর্ভ ৩৪৬ 

রস AMT ৯৪ 

রবর্ট কষ্ট ১১৫, ১১৬ 

Russick Lall Sen ১৩২ 

রবার্ট মে ১৫৪-১৫৬ 

রাঁসককৃষ্ণ মালিক ১৬০, ২৯৯, ৫৫৭ 

রমাপ্রসাদ্র রায় ২১৬, ৩১১, ৩২৮, ৩৩৮, 


রয়াল এশিয়াঁটিক সোসাইটী ২৬৫ 

রমেশচন্দ্র মজুমদার ২৬৮ 

রামেন্দ্রসূন্দর ত্ৰিবেদী 8, ৪৮, ৬০৯, ৬৪০ 

রামচন্দ্র বিদ্যাবাগীশ ১৬৫ 

রামধন তর্কবাগীশ ৩১২, ৩১৬ 

রাসাবহারাী রায় ৩৬৯ 

রাসাবহারী মুখোপাধ্যায় ৩৬৬-৩৬৯, 
৫২৩-৫২৫ 

রাজকুমার WAX ৩৫৮ 

রামমোহন রায় ৯, ১০, ৫২, ৭৫, ৮৪-৮৬, 
১৫৮, ১৯২, ২৬৯, ৩২৮, ৩৭২, 
840, ৫৪৯, ৫৫০-৫৫২, ৫৫৪, 666, 

_ ৫৬০, ৫৯৯, ৬৩৯ 

রামগোপাল ঘোষ ১০, ২২, ১৯৮-২০০, 
২৭০, ৩১০, ৩১১, ৩৮৪, ৩৯৬, ৫৫৮, 


৫৭০ 
রাজেন্দ্লাল মিত্র ১৯, ২৯, ২৫৮, ২৬২, 
২৬৩, ২৭৩ 


য়রত্ন ১৪ 
রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ১৭, ১১৪, ২১৮, 
, ৩১০, ৩১১, ৩৮৮, ৩৯৩, 
; ৫১৫, ৫৫৬, ৫৫৭, ৫৬৭, 
gay, das, Ge, GOR, USO, 
৬১৩, ৬২৯, ৬৪১ 
রাজনারায়ণ বস; ২৫, ১১৪, ১৬৮, ROR, 
208, ২৯৪, ৩২৯, ৩২২, ৪১৯, 
৪৩১, ৪৬৬, ৫২৬, ৬৯৬-৬৯৮ 


৮২০ করদণাসাগর বিদ্যাসাগর 


রামসর্বস্ব পণ্ডিত ২৯, ৩৮৩ C রামরত্ন m Qe এড 
MAPP মুখোপাধ্যায় ২৯, ২৯৮, ৪৮০ রাজেন্দ্র TE ২১৬, ২ 
রাজেন্দ্রনাথ ঘোব ৩২ রামগোপাল স্যান্যাল ২৩১, ৩৪৪ 
রাজা রাধাকান্ত দেব ৫৭, ৫৮, ৭৬, ay- রাজা নরাসংহ ২৫৮ ৬০ 
৮১, ১১৪, ১৫৭, ১৬৫, ১৯২, ১৯৩, রাজেন্দ্রনারায়ণ দেব ২৬ TN 
১৯৫, ২৭১, ২৯৭, ‘Ras, ৩০৬, রাজবল্লভ সেন (মহারাজা) ২৬৮, ২৬ 
5 ; 


৩৩৯, ৩৪০, ৪৭৩ রাজা রাজবল্লভ রায়বাহাদূর ৩১৩ 
z = = oe : i 
রামজয় তকভ্ষিণ YS ৬৩-৬৬, ৬৮, ৭০, রামতন; লাহড়ী ও তৎকালীন বণ্গাসমাজ 


৭০ 
৬১০ omer লাহড়ী ৩৮৩-৩৮৫, ৬৪৩ 

রামচরণ ৬১ রামচন্দ্র বিদ্যাবাগীশ ২৭১ 
রামকান্ত তকবাগীশ ৬৫ রামজয় “HT ২৭১, ২৭২ 
রাধামোহন বিদ্যাভুবণ ৬৫-৬৭ রামতনু ধান্ত ২৭৭ 
রাসমাণ ৬৪৫ রামচন্দ্র মৈত্ৰেয় ২৮৩ 

রামধন ARR ৬৫, ৬৬ রামগোপাল তর্কালঙ্কার ২৮৩ 
রামকান্ত চট্টোপাধ্যায় ৬৫ রাধাকান্ত তক্ণালঙ্কার ২৮৩ 
রামসুন্দর ৭১ রামদাস ধান্ত ২৮৩ 
রাইমাণ ৭২, ১৮৯ রামদয়াল CSTE ২৮৩ 
রামতনু ৭৬ রামধন বিদ্যাবাগীশ ২৮৩ 
TATA দে (সরকার) ৭৬ WO চক্রবর্তী ২৯৩ 
রামে*বর মালিয়া ৫৩৪ রাজা কমল কিষেণ বাহাদুর ৩০৭ 
রামে*বর মুখোপাধ্যায় ৪৭৮, ৫১২ রাজীবলোচন মুখোপাধ্যায় ৫৪৮ 
রাজমোহন রায় ৩৩৮ বা গুজে ৪৩৮, ৫২২ 
রাজা রামচাঁদ ৭৬ ATTA পাঠক ৩২৭ 

রামগোপাল মল্লিক ৭৬ রামাক্ষয় চট্টোপাধ্যায় ৩০৮ 
রামরত্ন মল্লিক ৭৬ রপচাঁদ বাব; (TFA) ১০২-১০৪ 
রাধামাধব বন্দ্যোপাধ্যায় ৭৬, qy TOO সেন ২৬৮ 

রামচন্দ্র ঘোষ ৭৯ "_'; Wee ভট্টাচাৰ্য্য ৩১৩, ৩১৬ 
রামধন গঙ্গোপাধ্যায় ৯০, ১১২ রচার্ড টেম্পল ৩৩৬ 

TAFTA ঘোষ ৯৫ R. W. Frazer ৩৬৯, ৫৯৩ 
রামমোহন তর্কাসদ্ধান্ত ১০৫ পন সাহেব ৪১৬ 

রামগঁত THR ১১২, ২৮৪ ৫৭২ {রিপন কলেজ ৪১৬ 

হি রাজকুমার TAY ৪৬০ 

রাজনারায়ণ গুপ্ত ১১৪ রামকমল মিশ্ৰ ৪৬৩ 

রাজনারায়ণ দত্ত ৪২৩ রাখাল মিত্র ৪৬৩ 

ABET ১২৯ i রাধারাণী দেবী ৪৭৭ 
রামমাণিক্য বিদ্যালগ্কার ১২৬ রাম প্রামাণক ৪৭৮ 

রামগোবিন্দ শম্মনাং ১৩২ রাধামাণ দেবী ৫১২ 

রাজকুমার সব্বাধকারী ১৪৩ র ৫২৯ 
রাধানাথ সিকদার ১৫৯, ২৯৯ রাধা ৫৩২ 

রাজকৃষ্ণ মিত্ৰ ১৫৯ রামশঙ্কর সেন ৫৩৪, ৬০৬ 
রামচচ্দ্র মিত্র ৫৫৫ রামরাম বস; ৫৪৩, ৫৪৬ 
রাধানাথ পাল ১৬৩ রামমোহন বস; ৫৫৪ 

রাজকৃষ্ণ রায় চৌধুরী ১৬৩ রাঁসকচন্দ্র রায় ৫৬২, ৫৬৩ 
রামকমল দেন ১৬৫, ৫৪৩ রঘুত্তম শিরোমাণ ৫৬৫ 

রাজা প্রতাপাদিত্য চরিত ৫৪৬ রবীন্দ্রনাথ দাশগুপ্ত ৫৮৫ 
রাঁধকাপ্রসন্ন মুখোপাধ্যায় ৪৮০ রামায়ণ ৫৯২, ৬০৭ 

রামকৃষ্ণ লাহিড়ী ৩৮৩ রামনাসংহ বন্দ্যোপাধ্যায় vog 
রাজকুমারী দাসী ৩৩৫ AMPS বিদ্যাভূষণ ৬১০ 
রামনারায়ণ SEAT ২১৩, ২৯৮, ৪৮১ রজনীলাল ৬৬০ 


কর্‌ণাসাগর বিদ্যাসাগর de 


৪৯৩, ৪৯৪, 836, ৪৯৮-৫০১, 609, 
৫০৫-৫১৯, YOO, ৬২৬ ৬৩৫, 
৬৪৮, ৬৫১, ৬৫২, ৬৫৩, ৬৫৪, 


রবিনসন FEM ৬৬৩ 
রমাপ্রসাদ মুখোপাধ্যায় ৬৬৩ 


লর্ড আমহার্ট ৮৪ ৬৫৭, ৬৫৯, ৬৬৪ 
লর্ড বিশপ হেবার US শরৎকুমারী ২৬; ২৭, ৪৩৯, ৪৭৭ 


১ লর্ড ময়রা ১৫৪ 

লজ সাহেব ১৯০, ২২৫ 
লসন (মিসেস) ১৯২ 
লর্ড বিশপ ১৯৫, ১৯৬ 


xm] ভট্টাচাৰ্য্য ১১০, 88», ৪৪৯ 
শরৎচন্দ্র মুখোপাধ্যায় ১৬০ 

শাশভূষণ সিংহ ২৩২, ২৩৩, ২৭৩ 
শম্ভুনাথ পণ্ডিত ২৩৬, ৩১০ 


লক্ষ্যপ্ৰয়া দেবী ৩২৩ 
লক্ষী ৬৬ : শাঁশজ্রীবন SFA ২৮৩ 
লক্ষ্মী নারায়ণ মিত্র ১৬০ শ্যামচরণ মলিক ২৬৩ 
লক্ষমী দেবী ৩১০ শ্যামাপদ ন্যায়ভূষণ ২৮৩ 
spei ৩১১, ৩১২, ৩১৩, ৩১৪, শ্যামাচরণ দাস ২৭৬ 
৩১৬ শ্যামাচরণ সেন ২৭৩ 
লালাবহারণ মিত্র ৮, ২৫ শ্যামাচরণ সরকার ১৩২ 
লক্ষয়নারায়ণ মুখোপাধ্যায় ৩৪৫ শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় চৌধুরী ৩৬৯ 
লালমোহন ৩১ শশবাপ্রসন্ন ভট্টাচার্য্য ২৩৪, ৪৭৪ 
লালমোহন বিদ্যানিধি ৬৮, ৯২, ১০২ {শবনাথ শাস্ত্রী ৪৩-৪৮, ৫২, ৫৯, ২১৪, 
লাক ১৭৬ ২৩৩, ২৭০, ২৭৪, ৩৮৪, ৩৯৪, 
লাপূলাস ১৭৬ ৪০৯, ৪১৬, ৬০৩, ৬২৪, ৬৪২, 
লালমোহন ঘোষ ১৮৮ ৬৪৩ ৬৫৪ 
Lall Chunder Misser ৩০৮ শিবসুন্দরী দেবী ৩৩৫ 
লাব ১৭৫ Pag ঘোষ ৪৩, 88 
লীলাবতী ১৫০ চশবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ৫৭ 
লেডী TAI ১৯৫ দশবচরণ মল্লিক ৭২ 
লালচাঁদ বিশ্বাস ৬২৯ Papa মুখোপাধ্যায় ৭৬, ৫১২ 
লাট ৬৬০ ৰৃশশপাল বধ ৯৩, ৫৬২, ৫৬৩ 
, লোঁডজ সোসাইটী ১৯৫-১৯৮ feqq দাস ১৩৫, ৫৫২, ৫৮৫ 
Y caret লিটলর্‌ ২১২, ২১৩ Para দেব ১৫৯, ২৯৮, ৩১০ 
লেডা ক্যানং ২৪২ tage রাজা) ১৯৫ 
লোকনাথবাব ৫১৮ শ্রীশচন্দ্র ভট্টাচার্য্য oov, ৩০৭ 
দলাপমালা_ ৫৪৬ শ্রীশচন্দ্র ARE ৩০৫, ৩১২ 
লালত চাটুয্যে Spp রায়বাহাদ রর ২৯৮ 
ld শ্রীরাম তর্কালঙ্কার ২৮৩ 
শম্ভুনাথ ৪০৫ . gra রোজা) ২৭৪ 
শাঁশভূষণ বস; ২৯, ৩২, ৬৪৩ শ্রীকৃষ্ণ সিংহ ২৫৮ 
শশীবাবূ ৪১০ শ্রীনাথ দাস ৪৬, ৪৭ 
NND SU Farad ব্যাপটিণ্ট মিশন ৮০, ৮৩, 
শম্তুচন্দ্র : ৰ ২৪, ২৫, ৩৪-৩৬, ১৫৬, ১৫৭, ১৯৭, ১৯৮, ৫৪২, 
Sdo, ৫৭, ৫৮, ৬৩, ৬৮, ৭০, ৫৪৫, ৫৪৯, ৫৫৩ 
as mH eos ১৭৮৯৯ RO ্রীরামপূর কলেজ ৬১ 
vob. soj, S08. ১৯৯ SSE SATE বস ৯৯৪ 
শিশ্দাশক্ষা ৫৮৫, ৬০২ ৬০৪, ৬০৫, 


১১৬, ৯১৮১২২২৪২৭৯, ২৭৬ E 
১৩৮, ২৩২, 3 ? , 
২৮৫, pud, ake, SOS শোঁরাঁন্দ্ৰমোহন ঠাকুর ৫৩৪ 
gy, ovo, ৩৯৩৷ ৪৩% ৪৩৪, Sepa বিদ্যারত্ন ১১৫, ১৫১, ৩০৬, 
gov, ৪৩৯ ৪৪১-৪৪৪, ৪৫২ ৪৬৩, ৩১০, pps, uS, UNS, FO: 
—P CE 1371, 894, ৩২৮, ৪২৯, ৪২৩, ৪২৪ 
E ৪৮৬ ৪৮৭, ৪৯২, শ্রীরাম ১১৭, ১১৮, ৫১১, ৫১৭ 


৮২২ করণাসাগর বিদ্যাসাগর 


শ্ৰীমন্ত ৩২০, ৩২১ 

৩২২ 
শরৎকুমার মিত্র ৪১১, ৪১২ 

৪১৯ 

শরৎচন্দ্র ঘোষ ৪২৮ 
শ্যামাচরণ বিশ্বাস ৪৬৩ 
শ্যামাচরণ ঘোষাল ৪৭৮, ৫১২ 
শ্যামাসুন্দরী দাসী ৪৭৮ 
শ্যামাচরণ দে ৪৮০, ৬০১, ৬০২, ৬০৪, 
_ ৬০৫, ৬০৭, ৬৪১ 
।শবপ্রসাদ শৰ্মা ৫৫৪ 


সম্বাদ ভাস্কর ১০, ১২, ১৯৯, ২০০, 


২৬৫, ২৯২, ২১৬, ৩০০, ৩০৩; 
৩০৪, ৩০৬, ৩১১, ৩১৩, ৩১৫, 
৩২২, ৫৫৮, ৬৫০ 

সংস্কৃত লাইব্রেরী ১৮ 

TETN ঘোষাল রোজা) ২২, ৫৮, ৩৪৪ 
৩৪ 


২৯৫, ৩১০, ৪৭৩, ৪৮১ ৫৫২ 

৫৫৬ ৫৫৭, ৫৫৮, ৫৬৯, ৫৭০: 
6৮০ 

সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ৪৩ 

সংস্কৃত কলেজ BG, ৪৬, ৫৪, ৭৪, ৮৩, 
৮৪, ৮৬-৮৮, ৯০-৯২, ৯৪, 34-35, 
৯০৬, ১০৭, ১১০-১১৩, ১১৫, ১২০, 
১২৫, ১২৬, ১২৮-১৩৫, ১৩৯-১৫০, 
১৫৩, ১৮০, ১৮২-১৮৫, ২২৩, 
২২৫, ২২৭, ২৩২, ২৫৭, ২৬৪, 
২৭৪, ২৯০, ২৯৯, ৩১০, ৩১২, 
৩২০, ৩৮৩, ৩৮৮, ৩৯৭, ৪০২, 
৪০৮, ৪২৭, ৪৫৯, ৪৬০, ৪৭৩, 
৫৬৪, ৫৬৯, ৫৭২, ৫৭৩, ৫৭৪, 
৫৯৯, ৬০০, ৬০৩, ৬২৯, ৬৩১ 


সংবাদ পূর্ণচন্দ্রোদয় 


সত্যেন্দ্ৰনাথ HE Go 

সতাশচন্দ্র রায় মেহারাজা) ৫৮, ৩৪৩ 

সঞ্জীবনী ৬৯ 

সংস্কৃত রচনা ৯৯, ১০৯, ৫৭২ 

সৰ্বানন্দ ন্যায়বাগীশ ১০৭, ২৮৩ 

সন্নযুবোলা দেবী ৩৯৯, ৪০৯ 

সংস্কৃত যন্ ১৩৪, ৪৭৯, ৪৮০, ৬০০, - 
৬০১, ৬২৬, ৬২৭-৬২৯ 

সমাচার দৰ্পণ ১৩৫, ১৬০-১৬৪, ১৯৫, 
১৯৭, ৫৫৩, ৫৫৪ 

সংস্কৃত ব্যাকরণের উপন্রমাণকা ১৪৭ 

সমাচার DESI ১৬১, ৫৫৬, ৫৫৭ 

সহমরণ ৩১৩, ৫৫৪, ৫৫৫, ৫৫৬ 

সদর বোর্ড অফ রেভিনিউ ১৬৮, ১৭৯ 

সতাশচন্দ্র see ৪৪, ৩২১, ৫৭৯ 

সম্বাদ রসরাজ ৫৫৮ 

স্বর্ণময়ী ৪০৯, ৪৭৭, ৫২৯, ৫৩০ 

সন্বশিদুভকরা পত্রিকা ২০১, ২৭২, ৬১৮ 

সংবাদ সুধাংশূ ২১২ 


য় ২১২, ৫৫৬, ৫৫৭, 


[d 
33 
^ 
Mu 
ৰলে 
০ 
27 


হত্য দৰ্গণ ৯৩, ৯৪ 


মিনি বস; ১৫৯, ১৬০, ৬২৪, 
সাধারণী ২৫৫ 
স্বামী 


"১৫ 
সনাতন ? a) ৩২২, ৩২৩ 


কলেজ ৪১৬ ! 
সি. পি. হবহাউস ৩৪৫ 
Bite ১৭৫ 
সাসল বাঁডন ৪, ২১৫, ২৩১, ? 


35 
৩২৩, ৩২৯, ৩৪৪ 


সরেন্দ্রন 14 
৪১৬ 


করুণাসাগর বিদ্যাসাগর ৮২৩ 


সুরেশচন্দ সমাজপাঁত ২৬, ৪২, 9^ 


sso, ১২১ 9 


2] 
স্কুল ১৯৫-১৯৭ 


৩৯০, 
৬০৯, 


সুশীলকুসার দে ৫৪২ 
«ag, «66, ৫৫৬ 
সম্বাদ কৌমুদী 5 
তাঁগর 


সম্বাদ 
GB. Tawney $৬হট ৫৭২ 
sco ৫৮২ 


৫৯৪ 


A রর বনবাস ৫৯২, ৫৯৩, 
সখা ৬০৯ 


স্যর জন লরেন্স ৬৩৩ 
সারদাপ্রসাদ ৬৬০ 
সেক আব্দুল লেতীব ৬৬৪ 


হরনারায়ণ দত্ত ৩২১ 

হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ১০, ২৭৩, ৬২৬ 
হারমোহন ২৫, ৫২২ 

হারমোহন বন্দ্যোপাধ্যায় ৪২৬ 

হরকালী চৌধুরী ২৯, ৩০ 


হরানন্দ ভট্টাচার্য্য ৪৫, ৬৪৩, ৬৪৪ 
ziwwm ৬৮, ১৩৮, ৫৬৮, ৬৫৫ 


H. T. Prinsep ১০৬, ৩৪৫ 

aigoa m ১৪৩, ১৫১, 839, 
৬২৮-৬৩০ 

হরপ্রসাদ শাস্মী ১৪৪, ৩৮৯, ৪৭২- 
৪৭৪, ৫৯৩, ৬২৫, ৬২৬, ৬৬২, 
৬৬৩, ৬৬৪ 

হরমোহন ভট্টাচার্য্য ৩১৩, ৩৯৬ 

হরচন্দ্র ঘোষ ১৫৯, ১৬০, ২১৬, ৩১০, 
৩৯৬ 

হন্বোল্ট ১৭৬ 

হাঁরনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৫ 
র [১৯৮ 

H. M. Durand ২৬৩ 

হারনারায়ণ তকাীসদ্ধান্ত ২৭৭ 


১৮২, ২০০, ২১৭, ২২৪-২২৬, 
২২৮, ২২৯, ২৩৫ ২৪০, ২৪১ 

হালি সাহেব ১৫৫ 

হিন্দু পোঁট্য়ট ১৯; ৫৮, ২৪১, ২৮২, 
৩০৭, ৩১৪, 989, 800, ৫৭২, 
৫৯১, ৬২৪-৬২৬ 

{হন্দ; কলেজ ৭৩-৭৬, ৮০-৮৪, ৮৬, 
৮৭, ১২৮, ১৪৫, ১৫৮, ১৬০, 
১৬৩, ১৬৫-৯৬৭, ১৭৮, ১৮৬, 


——E—==<— 


৮২৪ করুণাসাগর বিদ্যাসাগর 


১৯৮, ৩০৬, ৫৬০, ৫৬৭, ৫৯৯, 
৬১৮ 
টা ১০৫, ১০৬, ১১৩ 
হু হিতার্থাঁ বিদ্যালয় ১৫৮ 
হিন্দ, বেনেভোলেন্ট ইন্যস্টাটশন ১৬০ 
"m ক্রি কুল ১৬০, ১৬১ 
হিন্দ; দলবার্যাল আযাকাডোম ১৬০ 
হিন্দ, চেরটেবল ইনাস্টাটশন ১৬২ 
তাপদেশ ৯৩, ৫৪৬, ৫৪৭ 
নদ স্কুল ১৬৭, ৩৮৮ 
হুতোম প্যাচির গান ৩০, ৩৬৪ 
হুইক সাহেব ৩০৩ 
হিন্দ; উইলস, UTE ২৬২-২৬৪ 
হিন্দ মেট্রোপালটন ইনাস্টটশ্যন ৩৯৬ 
হিন্দ, ফ্যামিলি egere কণ্ড 9০০, 
৪০১, ৬৩৪ 
হীরালাল শাল ৩৪৬, ৩৯৬ 
IMAAT রামায়ণ ১৭৪ 
হদয়রাম বন্দ্যোপাধ্যায় ১১০ 
হেরম্বচন্দ্র মৈত্র ৩২ 
হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় (শ্রীরাসক মোল্লা) 
৩০, ৫৮১ 
সাহেব ৩৭, ৬৫৩ 
হেন্‌ারএটা ৪১৯, ৪২০, ৪২১, 839. 
এ দেবী ৫৩, ৪৩৮, ৪৩৯, ৪৫২- 
৫৪, ৪৭৭, ৫১৭, ৫২০, ৬২৪ 
হোস্টিংস (লর্ড ময়রা) ৰ ম্‌ 
সারজ্যাণ্ট ১২৩, ১২৪ 
হেয়ার স্কুল ১৫৮, ৪৩৯, ৫৮ 
হেনরি হাৰ্ডিঞ্জ ১৬৭ s 


হেদুয়া ১৯৬, ২১২ 

ইট মিসেস ১৯৬ 
হোরেস ১৭৫ 
হোমর ১৭৪ 
হোরেস হেম্যান উইলসন ৭৬, ৮৩, ৮৬ 
হডসন সাহেব ৪৩৪, ৬৫০, ৬৫১ 
হোমিওপ্যাথি ৪৭২, ৪৭৪ 
ZAFE ৬৫৮ 
হরদাস তর্কালঙ্কার ৫১২ 
হারাধন বন্দ্যোপাধ্যায় ৫১২ 
Rage চৌধুরী ৫৪২ 
হরপ্রসাদ রায় ৫৪৯ 
এইচ. এইচ. উইলসন ৫৪৯ 
IG রায় ৫৫৩ 
হারহর দত্ত ৫৫৪ 
হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ৫৫৭ 
হারাধন বিদ্যার ৫৬৬ 
হেমেন্দ্রনাথ সিংহ ৫৮৬ 
H. Jane Harding ৫১৩ 


ক্ষিতীশপ্রসাদ চট্টোপাধ্যায় ১১, ৫৫, 
৪৭৬, ৬৪১ 

"RINT বস; ২৫, ৫২-৫৪, ৩৮০,৪১৫, 
৪৫২, ৬৪০ " 

রাদচন্দ্র রায় ১২০, ১২১ 

ক্ষীরোদনাথ সিংহ ৪৭৬, ৪৮২ 

ক্ষেত্ৰমণি দাসী ১৮৮, ১৮১ 

ক্ষেত্ৰপাল ALISA ৩৫৮ 

ক্ষেত্ৰমাণ দেবী ৪৭৭ 


